


আল-বিদায়া ওয়ান নিহায়া 
(ইসলামের ইতিহাস : আদি-অন্ত) 


দশম খণ্ড 


মূল 
আবুল ফিদা হাফিজ ইব্‌ন কাসীর আদ-দামেশ্কী (র) 


9৮৪5 
£ ড. আহমদ আবূ মুলহিম £ ড. আলী নজীব আতাবী 
রদ সাহযেদ - প্রফেসর মাহদী নাসির উদ্দীন 
২ 9৮8 





রা SOMES হয 


ইসলামিক ফাউন্ডেশন 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া (দশম খণ্ড) 
মূল : আবুল ফিদা হাফিজ ইব্ন কাসীর আদ-দামেশ্কী (র) 
অনুবাদকমণ্ডলী কর্তৃক অনূদিত 

সম্পাদনা পরিষদ কর্তৃক সম্পাদিত 

পৃষ্ঠা : ৫৯৮ 

ইফা অনুবাদ ও সংকলন £ ৩৩৫ 

ইফা প্রকাশনা : ২৪৫৯ 

ইফা গ্রন্থাগার : ২৯৭.০৯ 

ISBN :984-06-1201-8 

গরন্থস্কত্‌ : ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক সংরক্ষিত 
প্রথম প্রকাশ : 

সেপ্টেম্বর ২০১০ 

আশ্বিন ১৪১৭ 

শাওয়াল ১৪৩১ 


মহাপরিচালক 

সামীম মোহাম্মদ আফজাল 

প্রকাশক 

নুরুল ইসলাম মানিক 

পরিচালক, অনুবাদ ও সংকলন বিভাগ 
ইসলামিক ফাউন্ডেশন 

আগারগাও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭ 
ফোন ঃ ৯১৩৩৩৯৪ 

প্রচ্ছদ : জসিম উদ্দিন 

কম্পিউটার কম্পোজ ঃ মেসার্স কে.এন. কম্পিউটার্স 
২৪৬, বাসাবো, ঢাকা-১২১৯ 

মুদ্রণ ও বাধাই 

মোঃ হালিম হোসেন খান 

প্রকল্প ব্যবস্থাপক, ইসলামিক ফাউন্ডেশন প্রেস 
আগারগাও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭ 
ফোন £ ৯১১২২৭১ 


মূল্য ৪ ২৯২.০০ (দুইশত বিরানব্বই টাকা মাত্র 


AL-BIDAYA WAN NIHAYA (10th VOLUME) {Islamic History : First to Last]: 
Written by Abul Fida Hafiz Ibn Kasir Ad-Dameshki (R) in Arabic, ‘ranslated into 
Bangla under the Supervision of Editorial Board of Al-Bidava War Nihaya & 
published by Director, Translation & Compilation Dept.. Isiam:c Foundation, 
Agargaon, Sher-e-Bangla Nagar, Dhaka-1207. Phone : 9133354 September 2010 


E-mail : islamicfoundationbd@yahoo.com 
Website : www. istamicfoundation.bd.org 


Price : Tk 292.00 ; US Dollar : 10.00 


www.almodina.com 


Contents 


মহাপরিচালকের কথা 


'আল-বিদায়া ওয়ান নিহায়া’ প্রখ্যাত মুফাসসির ও ইতিহাসবেন্তা আল্লামা ইবনে কাসীর 
(বল) প্রণীত একটি সুবৃহৎ ইতিহাস গ্রন্থ । এই গ্রন্থে সৃষ্টির শুরু তথা আরশ, কুরসী, নভোমণ্ডল, 
ভূমণ্ডল প্রভৃতি এবং সৃষ্টির শেষ তথা হাশর-নশর, কিয়ামত, জান্নাত, জাহান্নাম প্রভৃতি সম্বন্ধে 
জলোচনা করা হয়েছে। এই বৃহৎ গ্রন্থটি ১৪টি খণ্ডে সমাপ্ত হয়েছে। 

আল্লামা ইবনে কাসীর (র) তার এই গ্রন্থকে তিন ভাগে ভাগ করেছেন। প্রথম ভাগে আরশ, 
কুরসী, ভূমণ্ডল, নভোমণ্ডল এতদুভয়ের অন্তর্বত্তী ঘটনবলী তথা ফেরেশতা, জিন, শয়তান, 
জাদম (আ)-এর সৃষ্টি, যুগে যুগে আবির্ভূত নবী-রাসূলগণের ঘটনা, বনী ইসরাঈল, ইসলাম-পূর্ব 
যুগের ঘটনাবলী এবং মুহাম্মদ (সা)-এর জীবন-চরিত আলোচনা করা হয়েছে। 

দ্বিতীয় ভাগে রাসূলুল্লাহ (সা)-এর ওফাতকাল থেকে ৭৬৮ হিজরী সাল পর্যন্ত সুদীর্ঘ 
কালের বিভিন্ন ঘটনা এবং মনীষীদের জীবনী আলোচিত হয়েছে। তৃতীয় ভাগে রয়েছে ফিৎনা- 

লেখক তীর এই গ্রন্থের প্রতিটি আলোচনা পবিত্র কুরআন, হাদীস, সাহাবাগণের বর্ণনা, 
তাবেঈন ও অন্যান্য মনীষীর-উক্তি দ্বারা সমৃদ্ধ করেছেন। ইবন হাজার আসকালানী (র), ইবনুল 
ইমাদ আল-হান্বলী (র) প্রমুখ ইতিহাসবিদ এই গ্রন্থের ভূয়সী প্রশংসা করেছেন। বদরুদ্দীন 
আইনী (র) এবং ইবন হাজার আসকালানী (র) গ্রন্থটির সার-সংক্ষেপ রচনা করেছেন। 
বিজ্ঞজনের মতে, এ গ্রন্থের লেখক ইবনে কাসীর রে) ইমাম তাবারী, ইবনুল আসীর, মাসউদী 
ও ইবন খালদুনের ন্যায় উচ্চস্তরের ভাষাবিদ, সাহিত্যিক ও ইতিহাসবেত্তা ছিলেন। 

বিখ্যাত এ গ্রন্থটির বাংলা অনুবাদের দশম খণ্ড পাঠকের হাতে তুলে দিতে পেরে আমরা 
আল্লাহ তা'আলার শুকরিয়া আদায় করছি । গ্রন্থখানির অনুবাদক ও সম্পাদকমণ্ডলীকে আন্তরিক 
মুবারকবাদ জানাচ্ছি । অনুবাদ ও সংকলন বিভাগের সকল কর্মকর্তা ও কর্মচারী এবং গ্রন্থটির 

পরম করুণাময় আল্লাহ তা'আলা আমাদের এ শ্রম কবুল করুন। আমীন! 


সামীম মোহাম্মদ আফজাল 
মহাপরিচালক 
ইসলামিক ফাউন্ডেশন 


www.almodina.com 





Contents 


প্রকাশকের কথা 


প্রথম মানব-মানবী হযরত আদম ও হাওয়া (আ) থেকে মানব সভ্যতার শুভ সূচনা 
হয়েছে। হযরত আদম (আ) ছিলেন মানব জাতির আদি পিতা এবং সর্বপ্রথম নবী । আল্লাহ 
তা'আলা মানুষ সৃষ্টির পর তার বিধি-বিধান আম্বিয়া-ই-কিরামের মাধ্যমেই মানব জাতির কাছে 
পৌছিয়েছেন। নবী-রাসূলগণ সহীফা অথবা কিতাব নিয়ে এসেছেন। মানব ইতিহাসের বিভিন্ন 
ঘটনা, আশ্বিয়া-ই-কিরামের আগমন ও তাদের কর্মবহুল জীবন সম্পর্কে পবিত্র কুরআন ও 
হাদীসই হলো মৌলিক উপাদান ৷ আজ বিজ্ঞানের চরম উৎকর্ষের যুগেও কুরআন-হাদীসের তত্ত্ব 
ও তথ্য প্রশ্বাতীতভাবে প্রমাণিত । 
আল্লামা হাফিজ ইবন কাসীর রে) কর্তৃক আরবী ভাষায় রচিত ‘আল-বিদায়া ওয়ান নিহায়া’ 
গ্রন্থে আল্লাহ তাআলার বিশাল সৃষ্টি জগতসমূহের সৃষ্টিতত্ব ও রহস্য, মানব সৃষ্টিতত্ব এবং 
আশ্বিয়া-ই-কিরামের সুবিস্তৃত ইতিহাস বর্ণনা করা হয়েছে। ১৪ খণ্ডে সমাপ্ত এই বৃহৎ গ্রন্থটি 
অত্যন্ত নির্ভরযোগ্য ও জনপ্রিয় একটি ইতিহাস গ্রন্থ 
ইসলামের ইতিহাস চর্চাকারদের জন্যে গ্রন্থটি দিক-নির্দেশক হিসেবে বিবেচিত হয়ে আসছে। 
গ্রন্থটির গুরুত্বের প্রতি লক্ষ্য রেখে ইসলামিক ফাউন্ডেশন সবগুলো খণ্ড অনুবাদের উদ্যোগ গ্রহণ 
করেন । বর্তমানে দশম খণ্ডের অনুবাদ প্রকাশ করা হলো । বাংলা ভাষাভাষী পাঠকদের সুবিধার্থে 
‘আল-বিদায়া ওয়ান নিহায়া’র বাংলা নামকরণ করা হয়েছে “ইসলামের ইতিহাস ৪ আদি-অন্ত ।” 
গ্রন্থটি অনুবাদ করেছেন মাওলানা সৈয়দ মুহাম্মদ এমদাদ উদ্দীন, মাওলানা মুহাম্মদ আবূ 
তাহের, হাফেজ মাওলানা ইসমাঈল, মাওলানা হাবীবুর রহমান নদভী ও মাওলানা মুহাম্মদ 
মুহিউদ্দীন । আর সম্পাদনা করেছেন অধ্যাপক আবদুল মান্নান ও অধ্যাপক আবদুল মালেক । 
গ্রন্থটি অনুবাদ ও সম্পাদনার সাথে সম্পৃক্ত সবার প্রতি রইলো আমাদের আন্তরিক মোবারকবাদ। 
অনুদিত গ্রন্থটির দশম খণ্ড প্রকাশ করতে পেরে আমরা মহান আল্লাহ্‌ তা'আলার শুকরিয়া 
আদায় করছি। অপরাপর খগগুলোও প্রকাশের কার্যক্রম অব্যাহত রয়েছে। আমরা গ্রন্থটি নির্ভুল 
মুদ্রণের চেষ্টা করেছি। তবুও গ্রন্থটি প্রকাশ করতে গিয়ে হয়তো কোথাও ভুল-ত্রটি থাকতে 
পারে। সচেতন পাঠকবৃন্দের নিকট কোন ভুল-ক্রটি ধরা পড়লে তা আমাদেরকে জানানোর 
জন্য অনুরোধ রইল। 
আমরা আশা করি বইটি পাঠক মহলে সমাদৃত হবে। আল্লাহ আমাদের প্রচেষ্টা কবূল 
করুন! আমীন 
নুরুল ইসলাম মানিক 
পরিচালক 
অনুবাদ ও সংকলন বিভাগ 


www.almodina.com 


Contents 


অনুবাদক মণ্ডলী 

[॥ মাওলানা সৈয়দ এমদাদ উদ্দীন 
|] মাওলানা আবু তাহের 

'] হাফেজ মাওলানা ইসমাঈল 

এ মাওলানা হাবীবুর রহমান নদভী 
এ মাওলানা মহিউদ্দীন 


সম্পাদকবৃন্দ 


[॥ অধ্যাপক আবদুল মালেক 
॥ অধ্যাপক আবদুল মান্নান 


www.almodina.com 


Contents 


সূচিপত্র 




















বিবরণ পৃষ্ঠা 
ওয়ালীদ ইব্‌ন ইয়াযীদ ইব্‌ন আবদুল মালিকের খিলাফতকাল ১৫ 
এই হিজরী সনে যেসব বিশিষ্ট ব্যক্তির ওফাত হয় ২১ 
১২৬ হিজরী সন ২ 
ওয়ালীদের হত্যাকাণ্ড ও পতন ০ ০ ইত 
ইয়াধীদ ইব্‌ন ওয়ালীদ ইব্‌ন আবদুল মালিক ইব্‌ন মারওয়ানের শাসন পরিচালনা ৩২ 
ইয়াধীদ ইব্‌ন ওয়ালীদ ইব্‌ন আবদুল মালিক ইব্‌ন মারওয়ান ৪০ 
১২৬ হিজরী সনে যারা ইনতিকাল করেন | ... ৪৩ 
১২৭ হিজরী সন ৫১ 
মারওয়ান আল-হিমারের দামেক্কে প্রবেশ ও খিলাফত লাভ ৫২ 
১২৭ হিজরী সনে যাদের ওফাত হয় ৫৯ 
১২৯ হিজরী সন ৬৪ 
আবু মুসলিম খুরাসানীর আত্মপ্রকাশ ৬৫ 
ইবনুল কিরমানীর হত্যাকাণ্ড ৬৯ 
১২৯ হিজরী সনে নেতৃস্থানীয় যাদের মৃত্যু হয় ৭৩ 
১৩০ হিজরী সন ৭8 
শায়বান ইব্‌ন সালামা হাবীবী-এর হত্যাকাণ্ড ৭৪ 
আবু হামযা খারিজীর পবিত্র মদীনায় প্রবেশ - - - - ৭৫ 
১৩০ হিজরী সনে যাদের মৃত্যু হয় ৭৮ 
১৩১ হিজরী সন ৭৮ 
১৩২ হিজরী সন ৮০ 
ইমাম ইবরাহীম ইব্‌ন মুহাম্মদের হত্যাকাণ্ড ৃ ৮১ 
আবু আব্বাস আল-সাফ্ফাহের খিলাফত ৮৩ 
মারওয়ান ইব্‌ন মুহাম্মদ ইব্‌ন মারওয়ানের হত্যাকাণ্ড ৮৭ 
মাওয়ান হত্যার বিবরণ ৯১ 
মারয়ান আল-হিমার সম্পর্কে কিছু কথা ৯৪ 
উমাবী খিলাফতের সমাপ্তি এবং আব্বাসীয় খিলাফতের সূচনা সংক্রান্ত হাদীস - ৯৭ 
আবুল আব্বাস সাফ্ফাহ্‌-এর খিলাফত লাভ এবং তার খলীফা চরিত ১০৩ 
এ বছর যে সকল বিশিষ্ট ব্যক্তি মৃত্যুবরণ করেন ১০৯ 


www.almodina.com 


Contents 


| আট! 





বিবরণ পৃষ্ঠা 
১৩৩ হিজরীর সূচনা ১১০ 
১৩৪ হিজরীর সূচনা ১১১ 
১৩৫ হিজরীর সূচনা ১১২ 
১৩৬ হিজরীর সূচনা ১১২ 
প্রথম আব্বাসীয় খলীফা আবুল আব্বাস সাফ্ফাহ্‌-এর জীবন চরিত ১১৩ 
আবু জা'ফর মানসূরের খিলাফত ১১৮ 
১৩৭ হিজরীর সূচনা | ১১৯ 
__আবু মুসলিম খুরাসানীর হত্যাকগ্ত ১২১ 
আবু মুসলিম খুরাসানীর জীবন চরিত ১২৭ 
১৩৮ হিজরীর সূচনা ১৩৮ 
₹১৩৯হিজরীরসুন ০০০০০০০০ ১৩৯ 
১৪০ হিজরীর সূচনা ১৪০ 
১৪১ হিজরীর সূচনা ১৪১ 
১৪২ হিজরীর সূচনা ১৪৪ 
১৪৩ হিজরীর সুচনা ১৪৮ 
১৪৪ হিজরীর সূচনা ১৪৮ 
১৪৫ হিজরীর সূচনা ১৫২ 
মুহাম্মদ ইব্‌ন আবদুল্লাহ্‌ ইবৃন হাসানের হত্যাকাণ্ড ১৫৮ 
ইবরাহীম ইবন আবদুল্লাহ্‌ ইবন হাসানের বিদ্রোহ ১৫৯ 
বসরায় ইবরাহীম ইব্‌ন আবদুল্লাহর বিদ্রোহ ১৬৫ 
এ বছর যে সব বিশিষ্টজন ইনতিকাল করেন ১৭১ 
এ বছর যে সব প্রসিদ্ধ ও বিশিষ্ট ব্যক্তি ইনতিকাল করেন ১৭২ 
১৪৬ হিজরীর সূচনা ১৭৩ 
বাগদাদ নগরী সম্পর্কে বর্ণিত হাদীস ও আছার ১৮১ 
বাগদাদ নগরীর ভাল-মন্দ বিষয়ে বিশিষ্টজনদের অভিমত ১৮৩ 
বাগদাদের সৌন্দর্যরাজির ও ক্রটিসমূহ ---- ১৮৫ 
১৪৭ হিজরীর প্রারন্ত ১৮৭ 
১৪৮ হিজরীর আগমন ১৮৯ 
১৪৯ হিজরীর আগমন ১৯০ 
১৫০ হিজরীর আগমন ১৯১ 
ইমাম আবু হানীফা (র)-এর জীবনী ১৯২ 
১৫১ হিজরীর আগমন ১৯৩ 


১৫২ হিজরীর প্রারন্ত ১৯৫ 
ও ৫৩ হিজরীর আগমন | ১৯৬ 


www.almodina.com 


Contents 
[নয়] 
বিবরণ 


১৫৪ হিজরীর আগমন 

১৫৫ হিজরীর আগমন 

প্রসিদ্ধ শহর আর-রাফিকা এর নির্মাণ 
১৫৬ হিজরীর প্রারন্ত 

১৫৭ হিজরীর প্রারন্ত 

আল-আওযাঈ (র)-এর জীবনী থেকে কিছু কথা 
১৫৮ হিজরীর প্রারন্ত 

মানসুরের জীবন কাহিনী 

১৫৯ হিজরীর আগমন 

১৬০ হিজরীর আগমন 

মূসা আল-হাদীর জন্য বায়আত গ্রহণ 
১৬১ হিজরীর আগমন 

আবু দালামা 

১৬২ হিজরীর আগমন 

ইবরাহীম ইব্‌ন আদহাম 

১৬৩ হিজরীর আগমন 

১৬৪ হিজরীর আগমন 

১৬৫ হিজরীর আগমন 

১৬৬ হিজরীর আগমন 

১৬৭ হিজরীর আগমন 

১৬৮ হিজরীর আগমন 

১৬৯ হিজরীর আগমন 

আর তার জীবনী হল নিন্নূপ 

মুসা আল-হাদী ইব্‌ন মাহদীর খিলাফতকাল 
১৭০ হিজরীর আগমন 

আল-হাদীর জীবনীর কিছু অংশ 


১৯৮ 
২০১ 
২০১ 
২০২ 
২০৩ 
২০৪ 
২০৫ 
২১৩ 
২১৪ 
২২৭ 
২২৭ 
২২৮ 
২৩০ 
২৩১ 
২৩৪ 
২৩৬ 
২৩৭ 
২৩৭ 
২৫৬ 
২৫৭ 
২৫৮ 
২৫৮ 
২৬১ 


| ২৬৩ 


২৬৫ 
২৬৫ 
২৭৪ 
২৭৬ 
২৭৭ 


১৭১ হিজরীর আগমন 
১৭২ ও ১৭৩ হিজরীর প্রারও 
১৭৪ হিজরীর আগমন 
১৭৫ হিজরীর আগমন 


ভ্রল-বিদায়া ওয়ান নিহায়া (১০ম খণ্ড)---২ 
www.almodina.com 


২৭৯ 


২৮২ 


২৮৩: 
২৮৮. 
২৮৮. 


Contents 


[দশ | 





বিবরণ পৃষ্ঠা 
১৭৬ হিজরীর আগমন ২৯০ 
১৭৭ হিজরীর আগমন ২৯৮ 
১৭৮ হিজরীর আগমন ২৯৮ 
১৭৯ হিজরীর আগমন ৩০১ 
ইমাম মালিক (র) ৩০৩ 
১৮০ হিজরীর গ্রারন্ত ৩০৪ 
সীবুওয়ায়হ ৩০৬ 
১৮১ হিজরীর আগমন | ৩০৮ 
১৮২ হিজরীর প্রারম্ভ ৩১১ 
১৮৩ হিজরীর আগমন ০০০৩১৭ 
১৮৪ হিজরীর আগমন | ৩১৯ 
১৮৫ হিজরীর আগমন ৩২১ 
১৮৬ হিজরীর প্রারম্ভ | ৩২৩ 
কবি সালিম আল-খাসিব ৩২৪ 
১৮৭ হিজরীর আগমন ৩২৬ 
এই সনে যাদের ইনতিকাল হয় তাদের মধ্যে বিশিষ্ট ব্যক্তিবর্গ ৩৩৬ 
একটি আশ্চর্য ঘটনা ৩৪২ 
হযরত ফুযায়ল ইব্‌ন ইয়ায (র) ৩৪৪ 
১৮৮ হিজরীর আগমন ৩৪৫ 
আবু ইসহাক আল-ফাযারী ৩৪৭ 
ইবরাহীম আল-মাওসিলী ৩৪৭ 
১৮৯ হিজরীর আগমন ৩৪৮ 
এ বছরে যেসব বিশিষ্ট ব্যক্তিদের ইনতিকাল হয় তাদের সম্পর্কে আলোচনা ৩৪৯ 
ইমাম মুহাম্মদ ইবনুল হাসান ইব্‌ন যুফার রর ৩৫০, 
১৯০ হিজরীর আগমন ৩৫১ 
ইয়াহইয়া ইব্‌ন খালিদ ইব্‌ন বারমাক ৩৫৩ 
১৯১ হিজরীর আগমন ৩৫৬ 
১৯২ হিজরীর আগমন ৩৫৮ 
বক্র ইবনুন নাতৃতাহ ৩৬০ 
১৯৩ হিজরীর আগমন ৩৬৮ 
খলীফা হারুনুর রশীদের ইনতিকাল ৩৬৯ 
জীবন বৃক্তান্ত | ৩৭০ 
_ খলীফা হারুনুর রশীদের স্ত্রী, দাসী ও সন্তান-সন্ততি. ৩৮৪, 


www.almodina.com 


Contents 





| এগার | 
বিবরণ ৰ পৃষ্ঠা 
_আমীন ও মামুনের বিরোধ ৩৮৫ 
১৯৪ হিজরীর আগমন ৩৮৭ 
আবু বাহুর সালিম ইব্‌ন সালিম আল-বালখী ৩৮৯, 
_১৯৫ হিজরীর আগমন ৩৯০ 
ইসহাক ইব্‌ন ইউসুফ আল-আযরাক ৩৯১ 
কবিআবুনুওয়াস ০০০৩৯২ 
১৯৬ হিজরীরআগমন Bob 
আমীনের উৎখাত ও ভাই মামূনের---- ৪০৯ 
হফ্সি হবৃন গয়াছ 8১১ 
১৯৭ হিজরার আগমন ৪১২ 
জামীনের নিহত হওয়ার বিবরণ ৪১৬ 
_খলীফা মুহান্মদ আল-আমীনের জীবনপঞ্জী ৪১৭ 
২০০ হিজরীর আগমন ৪২৩ 
২০১ হিজরীর আগমন ৪২৬ 
২০২ হিজরীর আগমন ৪২৭ 
বগনাদবাসীরা ইবরাহীম ইবনুল মাহদীকে - - - - ৪৩০ 
২০৫ হিজরীর আগমন ৪৩৭ 
_ ২০৮ হিজরীর আগমন ৪৪৮ 
জহল নাফীসা (র)- ৯0535 ৪৪৯ 





২৩৯ হজরর আগমন 8৫১ 


_২১২ হিজরীর আগমন___________ ৪৫৭ 


www.almodina.com. 


Contents 


[ বার ] 


বিবরণ পৃ 
কবি আকৃক ৪৫৮ 
২১৪ হিজরীর সূচনা | নি 
২১৫ হিজরীর সূচনা SS 
২১৬ হিজরীর সূচনা ত 
 হারনুর রশীদের স্ত্রী ও সিতৃব্যকন্যা যুবায়দ [০০৬৩ 
২১৮ হিজরীর সূচনা | ৪৬৫ 
আবদুল্লাহ আল-মামুন 8৬৯ 
_আবু ইসহাক ইব্‌ন হারুন মু'তাসিম বিল্লাহর খিলাফত _  ল ললল ৪৮১ 
আবু মুহাম্মদ আবদুল মালিক ইব্‌ন হিশাম - - - - ৪৮২ 
_২১৯ হিজরীর সূচন_ ৪৮৩ 
২২০ হিজরীর ৪৮৩ 
_২২১ হিজরীর সন 8৪৮৪ 
_২২২হিজরীর সন 8৮৪ 
_২২৩ হিজরীর আগমন. ৪৮৬ 
আব্বাস ইব্‌ন মামুনের হত্যাকাণ্ড ৪৯২ 
২২৫ হিজরীর সূচনা | 8৯৮ 
২২৬ হিজরীরসূচন G00 
২২৭ হিজরীর সন ৫০২ 
খলীফা মু'তাসিমের জীবন চরিত ৫০৩ 
প্রসিদ্ধ বিশর ৫০৬ 
২২৮ হিজরীর সূচনা ৫০৯ 
কেবি আবু অম্মাম আত্তা৯_ ১০ 
_২২৯ হিজরীর সন ৫১৩ 
২৩০ হিজরীর সূচনা | ৫১৪ 
২৩১ হিজরীর সূচনা ৫১৬ 


www.almodina.com 


Contents 


[ তের] 


বিবরণ পৃষ্ঠা 
২৩২ হিজরীর সুচনা ৫২৩ 
. _হতত হিজরীর ঈচর্নী::::7ী2 
হতত হিজরীর সূচনা ৫২৮ 
হতগ্তহিজরীরস্চনা 8৩5. 


২৩৮ হিজরার সুচনা ৫৩ 
::০4531015541551 8 লন 
_আহমদ ইবন আসিম আল-আনতকী ৮ 


_ইমাম আহমদ ইবন হাল র)_ ৫০ 
ইমাম -এর তাকওয়া, - - - - 


মু‘তাসিম-এর খ ইমাম ---- 


মু তাসিম-এর সন্মুখে ইমাম আহমদ ইবন হাম্বলকে প্রহার ---- ৫৬২ 
২৪২ হিজরীর সন ৫৯৮০ 
_২৪৩ হিজরীর সন ৫৮২ 
_যন্নআলমমিসর ০০০০০০০০০০৫৮৬ 
২৪৬ হিজরীর সন ০০৬ 
দা'বাল ইবন সী ০ 
__ আহমদ ইবৃন আবুল হাওয়ারারবণী ৫৬৮ 


ie tio 
মুহাম্মদ আল-মুনতাসির ইবনুল মুতাওয়াক্কিল-এর খিলাফত I 


২৪৮ হিজরীর সূচনা ৫৯৮ 


www.almodina.com 





Contents 


€ মাওলানা ফরীদুদ্দান আত্তার 
& অধ্যাপক আবদুল মালেক 


6 মাওলানা সৈয়দ মুহাম্মদ এমদাদ উদ্দীন 
6 মাওলানা মুহাম্মদ হাবীবুর রহমান নদভী 
€ মাওলানা মুহাম্মদ আবু তাহের 

6 হাফিজ মাওলানা মুহাম্মদ ইসমাঈল 

6 মাওলানা মুহাম্মদ মুহিউদ্দীন 


www.almodina.com 


Contents 





এতিহাসিক ওয়াকিদী বলেন যে, ওয়ালীদের চাচা হিশাম ইব্ন আবদুল মালিকের যেদিন মৃত্যু 
হয়েছে সেদিনই ওয়ালীদের খলীফারূপে বায়আত অনুষ্ঠিত হয়েছে। তার খিলাফতের পক্ষে 
গণ-আস্থা ও স্বীকৃতি গ্রহণ করা হয়েছে। ওই দিনটি ছিল ১২৫ হিজরী সনের রবিউস্সানী মাসের 
সাত তারিখ বুধবার । 

হিশাম ইব্‌ন কালবী বলেন, রবিউস্সানী মাসের এক শনিবারে তার পক্ষে বায়আত অনুষ্ঠিত 
হয়েছিল । তখন ওয়ালীদের বয়স ছিল মাত্র ৩৪ বছর । তার খিলাফত লাভের পটভূমিকা হলো, 
তার পিতা শায়খ ইয়াধীদ ইব্‌ন আবদুল মালিক এটি নির্ধারিত করে দিয়েছিলেন যে, তার মৃত্যুর 
ওয়ালীদ ইবন আবদুল মালিক ।, . 

হিশাম খলীফা হবার পর সে তার ভাতিজা ওয়ালীদকে ভাল নজরে দেখছিলেন । কিন্তু ওয়ালীদ 
নষ্ট হতে হতে এমন পর্যায়ে নেমে গেল যে, প্রকাশ্যে মদ্য পান, মন্দ লোকদের সাহচর্য এবং 
আমোদ-প্রমোদে ডুবে গেল । পরিণতিতে হিশাম চাইলেন ওয়ালীদকে খিলাফতের সংস্পর্শ থেকে 
সরিয়ে দিতে । তিনি ১১৬ হিজরী সনে ওয়ালীদকে আমীর-ই-হজ্জ করে মক্কা শরীফ প্রেরণ 
করলেন। কিন্তু হজ্জের সফরে সে লুকিয়ে তার শিকারী কুকুরগুলো সাথে নিয়ে যায়। কথিত 
আছে যে, সিন্দুকের ভেতরে কুকুরগুলোকে ঢুকিয়ে সে যাত্রা করে। হঠাৎ একটি সিন্দুক সওয়ারীর 
পিঠ থেকে পড়ে যায়। ওই সিন্দুকে কুকুর ছিল। পড়ে গিয়ে কুকুরটি চীৎকার জুড়ে দেয়। তাতে 
উটগুলো ভয় পেয়ে অস্থির হয়ে উঠে । এজন্যে সে উটগুলোকে প্রহার করেন। 

এতিহাসিকগণ বলেন যে, ওই যাত্রায় ওয়ালীদ কাবা শরীফের সমান মাপে একটি গন্থুজ 
বানিয়ে নেয়। তার ইচ্ছা ছিল কা'বা গৃহের ছাদে সেটি স্থাপন করে বন্ধু-বান্ধবসহ সে সেটির 
ভিতরে বসবে । আর সাথে নিয়ে যাওয়া মদ-সুরা পান করবে, বাদ্যযন্ত্র ইত্যাদি বাজাবে। কিন্তু 
মক্কা শরীফ পৌছার পর তার পরিকল্পনা বাস্তবায়নে সে ভয় পেয়ে যায়। কা'বা গৃহের ছাদে উঠলে 
জনগণ তাকে বাধা দিবে, প্রতিবাদ করবে এই আশংকায় সে আর ওই পথে অগ্রসর হয়নি। 

তার মদ্যপান ও নানা পাপচারিতার কথা অবগত হয়ে তার চাচা হিশাম ইব্‌ন আবদুল মালিক 
তাকে বহুবার বারণ করেন, বাধা দেন। কিন্তু সে বাধা মানেনি, বিরত থাকেনি । বরং অবলীলায় 
সে তার পাপকার্য চালিয়ে যেতে থাকে । শেষ পর্যন্ত চাচা হিশাম তাকে খিলাফতের দাবী থেকে 














www.almodina.com 


Contents 


১৬ আল-বিদায়া ওয়ান নিহায়া 


বহিষ্কার করে আপন ছেলে মাসলামা ইব্‌ন হিশামকে খিলাফতের উত্তরাধিকার বানানোর সিদ্ধান্ত 
নেন। তিনি এই সিদ্ধান্ত প্রকাশ করার পর তীর মাতুল গোত্র পবিত্র মদীনাবাসী এবং অন্যান্য 
লোকজনসহ বহু সেনাপতি তার সিদ্ধান্তের প্রতি সমর্থন জানায় । আহ্‌ যদি ওই সিদ্ধান্ত বাস্তবায়িত 
হত ! কিন্তু শেষ পর্যন্ত তিনি সব দিক কুলিয়ে উঠতে পারেননি । হিশাম একদিন ওয়ালীদকে 
বললেন, ধুত্বুরী! তুই কি মুসলমান আছিস না মুসলমান নেই, আমি বুঝতে পারছি না। কারণ, যত 
প্রকারের মন্দ ও নোংরা কাজ তার সবগুলো তো তুই বিনা দ্বিধায়-নিঃসংকোচে ও নির্ভয়ে প্রকাশ্যে 
করে যাচ্ছিস। 


উত্তরে ওয়ালীদ লিখেছিল হিশামের নিকট £ 
১৪০০ al os le is + 0555 95 0501 পুলা ও 
“হে এ ব্যক্তি যে, আমার দীন সম্পর্কে প্রশ্ন উথাপন করেছ। তুমি জেনে নাও যে, আমি আবু 
শাকিরের দীনে অধিষ্ঠিত আছি।” 


sles এ ০১০৭০ + ১০০৩ ৫০০ ৮০৬ 
“আমরা খাটি মদ পান করেই থাকি । কখনো ওই মদে গরম পানি মিশিয়ে খাই আর কখনো 
ঠাণ্ডা পানিতে মিশ্রিত করে পান করি ।” 


এই কবিতা পাঠ করে হিশাম তার ছেলে মাসলামার প্রতি ক্রোধাধিত হয়ে উঠেন । মাসলামার 
উপনাম ছিল আবু শাকির । হিশাম তাকে বললেন, তুই তো ওয়ালীদের মত হয়ে যাচ্ছিস অথচ 
আমি চেয়েছিলাম তোকে শাসন ক্ষমতায় অধিষ্ঠিত করতে । ১১৯ হিজরী সনে তিনি মাসলামাকে 
আমীর-ই-হজ্জ বানিয়ে মক্কা শরীফ পাঠিয়ে দেন। তিনি সেখানে অত্যন্ত গান্তীর্য ও বিচক্ষণতার 
সাথে ওই দায়িত্ব পালন করেন । তিনি মক্কা শরীফ ও মদীনা শরীফে অনেক মালপত্র দান করেন। 
এই প্রেক্ষিতে পবিত্র মদীনার এক ক্রীতদাস নিম্নের কবিতা আবৃত্তি করেছিল ঃ 


২5155555584 855557145116-115 
“ওহে প্রশ্নকর্ভা ! যে আমাদের ধর্ম সম্পর্কে জানতে চাও, তুমি জেনে নাও যে, আমার আবু 
শাকিরের ধর্মে অধিষ্ঠিত আছি।” 
১১৫ 3৩ 3:১১ ১০২] + LG SA lll 
“তিনি তার সকল মালপত্র দান করে দেন এমনকি রশিসহ থলি দান করে দেন। তিনি 
ধর্মত্যাগীও নন, কাফিরও নন 1” 
ওয়ালীদ বেপরোয়াভাবে মন্দ কর্মে ডুবে থাকার কারণে তার মাঝেও হিশামের মাঝে 
ভীষণভাবে দ্বন্দ্ব সৃষ্টি হয়। তার অপকর্মগুলো ঘৃণ্য চোখে দেখতে থাকেন খলীফা হিশাম । এ 
কারণে তিনি ওয়ালীদকে খিলাফতের উত্তরাধিকারিত্‌ থেকে অপসারণ করে নিজের ছেলে 


মাসলামাকে পরবর্তী খলীফা ঘোষণা করার সিদ্ধান্ত নেন। এই পর্যায়ে ওয়ালীদ রাজ দরবার ত্যাগ. 
করে গ্রাম্য জনপদে পালিয়ে যায় । ইতিমধ্যে উভয়ের মাঝে চরমপত্র আদান-প্রদান হয় । হিশাম 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ১৭ 


শাসাতে থাকেন ওয়ালীদকে । তাকে ধমক দিতে থাকেন। এই পরিস্থিতিতে একদিন হিশাম মারা 
যান। ওয়ালীদ তখন গ্রাম্য এলাকায় অবস্থান করছিল, সেদিন ভোরে ওয়ালীদের নিকট খিলাফতের 
দায়িত্‌ গ্রহণের সংবাদ এল তার পূর্ব রাতে ওয়ালীদ ভীষণ অস্থিরতা ও অশান্তি অনুভব করে । সে 
তার জনৈক সঙ্গীকে বলে যে, এই রাতে আমি ভীষণ অস্বস্তিবোধ করেছি। চল-আমরা একটু 
হাটাহাটি করি তাতে যদি একটু শান্তি পাই। 

তারা দু'জনে হাটতে শুরু করে এবং হিশামের দেওয়া চরমপত্র হুমকি-ধমকি ইত্যাদি বিষয়ে 
তারা আলাপ করছিল । প্রায় দুই মাইল পথ অতিক্রম করার পর তারা প্রচণ্ড হৈ-চৈ শুনতে পেল 
এবং সম্মুখে ধুলি উড়তে দেখল । অল্পক্ষণ পরে তাদের নিকট পরিক্ষার হল যে, ওরা সংবাদ 
বাহক ৷ খিলাফতের দায়িত্ব গ্রহণের সংবাদ নিয়ে তারা তারই নিকট আসছে। 

ওয়ালীদ তার সাথীকে বলল, ধুত্ুরী ! এরাতো হিশামের পাঠানো লোকজন । হে আল্লাহ্‌ ! 
আপনি আমার কল্যাণ করুন। সংবাদ বাহক কাফেলা যখন ওয়ালীদের কাছাকাছি এসে পৌছল 
এবং ওরা চিনতে পারল যে, এই ব্যক্তিই ওয়ালীদ, তখন তারা বাহন থেকে নেমে পায়ে হেটে 
তার সম্মুখে আসে এবং খলীফা জ্ঞানে তাকে সালাম জানায় । এমন সালাম শুনে সে তো হতভম্ব 
হয়ে পড়ে । সে বলল, ধুত্ুরী ! খলীফা হিশাম কি মারা গিয়েছেন ? ওরা বলল, হ্যা, তিনি মারা 
গিয়েছেন । 

সে বলল, তোমাদেরকে কে পাঠিয়েছে ? তারা বলল, রিভার 
পাঠিয়েছেন। তারা মন্ত্রীর চিঠি তাকে হস্তান্তর করে । সে চিঠি পড়েছে এবং জনসাধারণের অবস্থা 
জানতে চায় । তার চাচা হিশাম কেমন করে মারা গেলেন এই সব খবরা-খবর সে ওদের থেকে 
সংগ্রহ করে। ওরা তাকে সবকিছু জানায় । সে তখনই জরুরী নির্দেশ পাঠায় যেন পূর্ণ সতর্কতার 
সাথে হিশামের ধন-সম্পদ ও রুসাফা অঞ্চলে তীর বিস্ত-বৈভব সংরক্ষণ করা হয়। এ প্রসংগে সে 
বলেছিল £ 


৮১580815185. 4.১ 586 LL ol 
“আহ্‌ ! হিশাম যদি জীবিত থাকত আর এটা দেখত যে, তার পরিপূর্ণ মালামাল এখন সীল 
মোহর করে দেওয়া হয়েছে।” 
bale ১0০ s+ JK slp CAC ৯ 
“আমরা এইগুলো মেপেছি সেই ছা" দিয়ে যে পরিমাপ পাত্র দিয়ে, যেটি দিয়ে সে নিজে 
মেপে নিত। আমরা এক অঙ্গুলী পরিমাণও তার প্রতি যুলুম করিনি ।” 


0209 


Leal এ ও Eli 4151 + ২5১১০ J LSC, 
“কোন মনগড়া ও খাম-খেয়ালী পূর্ণ পথে আমরা এটা করিনি । বরং কুরআন মজীদ এটি 
আমাদের জন্যে হালাল ও বৈধ করে দিয়েছে ।” 


যুহরী (র) খলীফা হিশামকে উৎসাহিত করতেন ওয়ালীদকে খিল ফতের অধিকার থেকে 
সরিয়ে দেবার জন্যে, কিন্তু জন-সাধারণের আপত্তির আশংকায় এবং সেনাবাহিনীর পক্ষ থেকে 


আল-বিদায়া ওয়ান নিহায়া (১০ম খণ্ড)__৩ . 


www.almodina.com 


Contents 


১৮ আল-বিদায়া ওয়ান নিহায়া 


প্রতিবাদের ভয়ে খলীফা হিশাম তা থেকে বিরত থাকতেন । যুহরীর এই ষড়যন্ত্র ওয়ালীদের জানা 
ছিল। এজন্যে সে যুহরীকে ঘৃণা করত এবং তাকে হুমকি-ধমকি দিত। উত্তরে যুহরী বলত যে, 
হে পাপিষ্ঠ ! আমাকে ধমক দিয়ে লাভ নেই মহান আল্লাহ্‌ কখনো তোমাকে আমার উপর কতৃত্ব ও 
ক্ষমতা চালাতে দিবেন না। ওয়ালীদ খলীফা পদে অধিষ্ঠিত হবার পূর্বে ইমাম যুহরী (র) ইনতিকাল 
করেন। 

বস্তুত চাচা হিশামের নাগালের বাহিরে গিয়ে ওয়ালীদ গ্রাম্য জনপদে বসবাস করছিল । চাচা 
খলীফা হিশামের মৃত্যু পর্যন্ত সে গ্রামেই ছিল। হিশামের মৃত্যুর পর তার ধনসম্পদ সংরক্ষণের 
নির্দেশ দিল ওয়ালীদ। তারপর দ্রুত গতিতে সে গ্রাম ছেড়ে দামেক্ষের উদ্দেশ্যে যাত্রা করে। 
রাজধানীতে এসে ওয়ালীদ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মচারীদেরকে নিয়োগ দেয় । দেশের সকল 
অঞ্চল থেকে তার প্রতি আনুগত্য আসতে থাকে । অভিনন্দন জানানোর জন্য বিভিন্ন প্রতিনিধিদল 
আসতে থাকে ওয়ালীদের দরবারে । | 

এদিকে মারওয়ান ইবৃন মুহাম্মদ ছিল তৎকালীন আর্মেনিয়া রাজ্যের গভর্নর, সে ওয়ালীদকে 
লিখেছিল আল্লাহ্‌র বান্দাদের উপর মহান আল্লাহ্‌র খিলাফতের দায়িত্বপ্রাপ্ত ওয়ালীদের প্রতি মহান 
আল্লাহ্‌ বরকত নাযিল করুন । আপন রাজ্যে মহান আল্লাহ্‌ তার ক্ষমতা প্রতিষ্ঠিত করে দিন। 
হিশামের মৃত্যু এবং ওয়ালীদের খিলাফত লাভে মারওয়ান ওয়ালীদকে অভিনন্দন জানায় এবং তার 
মালামাল রক্ষায় তার অবদানের কথা উল্লেখ করেন । মারওয়ান আরো জানায় যে, তার অধীনস্থ 
রাজ্যে সে নতুনভাবে ওয়ালীদের জন্যে বায়আত গ্রহণ করেছে এবং তাতে ওই রাজ্যের 
জনসাধারণ আনন্দিত ও সন্তুষ্ট হয়েছে। বিদ্রোহ কিংবা বিশৃংখলার আশংকা না থাকলে কাউকে 
স্থলাভিষিক্ত করে মারওয়ান সশরীরে রাজধানীতে এসে খলীফার সাথে দেখা করত বলে এবং সে 
খলীফাকে জানায় । 

খিলাফতের দায়িত্ব গহণ করার পর ওয়ালীদ প্রজা-সাধারণের প্রতি সদাচরণ ও ভাল ব্যবহার 
করতে শুরু করে। সে খোঁড়া, বিকলাঙ্গ, কুষ্ঠ রোগী এবং সকল অন্ধ লোকের জন্যে সরকারের 
পক্ষ থেকে একজন করে খাদিম ও তত্ত্বাবধায়ক বরাদ্দ করেছিল এবং মুসলমানদের পোষ্যদের 
জন্যে বায়তুল মাল হতে প্রচুর হাদিয়া-তুহ্‌ফা ও উপহার সরবরাহ করল । জনসাধারণের রাষ্ট্রীয় 
ভাতা বৃদ্ধি করেছিল । বিশেষত সিরিয়াবাসী ও রাষ্ট্রীয় মেহমানদেরকে সে প্রচুর উপহার-উপটৌকন 
প্রদান করেছিল । খলীফা ওয়ালীদ একজন দানশীল, সম্মানিত ও প্রশংসাযোগ্য শাসক ছিল। সে 
নিজে কবি ছিল। তার নিকট কিছু চাওয়া হলে সে কোন দিন তা দিতে “না” করেনি । নিজের 

ংসা করে সে নিম্নের কবিতা বলেছিল ঃ 


ME SL al, ৮০5০৮ + 3১1৬০ ৮৬০০4 ও 311] ০১০০৯ 
“আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি, আমি তোমাদের যিম্মাদারী নিচ্ছি যে, কেউ যদি আমার 
বিরোধিতা না করে তাহলে দুঃখ-বেদনার আকাশ তোমাদের উপর থেকে সরে যাবে।” 


ELSE ০১০ CL, + DLE GO 4 
“অবিলম্বে আমি তোমাদের ভাতা ও অনুদান বৃদ্ধি করে দিব। সেটি ক্রমান্বয়ে বেশী হতে 
বেশীতে উন্নীত হবে। এগুলো মানবতা ও লৌকিকতা হিসেবে আমি তোমাদেরকে দিব 1” 





www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ১৯ 


ELE LE CELE 0 + 905809০4০০০ 

“তোমাদের পাওনা নষ্ট করা আমার জন্যে নিষিদ্ধ । তোমাদের পাওনা বিষয়ে মাসে মাসে 
দফতর প্রস্তুত করা হবে এবং ওগুলো ছাপিয়ে দেওয়া হবে ।” 

এই হিজরী সনে খিলাফতে তার উত্তারাধিকারীর নাম ঘোষণা করে । তার মৃত্যুর পর প্রথমে 
তার ছেলে হাকাম এবং তারপর উছমান খলীফা নিযুক্ত হবে বলে সে সিদ্ধান্ত নেয় । এ বিষয়ে 
বায়আত বা অঙ্গীকার দানের জন্যে সে ইরাক ও খুরাসানের গভর্নর ইউসুফ ইব্‌ন উমরের নিকট 
বার্তা পাঠায় । সে এই বার্তা প্রেরণ করে খুরাসানের উপ-প্রশাসক নাসর ইব্‌ন সাইয়ারের নিকট । 
তারপর এই প্রস্তাবের সমর্থনে নাসর ইব্‌ন সাইয়ার একটি আবেদনধর্মী ও আবেগপূর্ণ দীর্ঘ বক্তৃতা 
প্রদান করে। ইব্‌ন জারীর এই বক্তব্য পরিপূর্ণভাবে উদ্ধৃত করেছেন। নাসর ইব্‌ন সাইয়ার 
পূর্বে-পশ্চিমে সর্বত্র ওয়ালীদের ক্ষমতা ও প্রতিপত্তি মজবুত করে দেয় এবং সর্বত্র তার দুই ছেলের 
পরবর্তী খলীফা হবার পক্ষে বায়আত গ্রহণ করে। পুরস্কারস্বরূপ খলীফা ওয়ালীদ নাসর ইব্‌ন 
সাইয়ারকে খুরাসানের স্থায়ী গভর্নর ঘোষণা করে চিঠি প্রেরণ করে। 


এরপর ইউসুফ ইবৃন উমর খলীফা ওয়ালীদের সাথে সাক্ষাত করে । সে খুরাসানের শাসনভার 
তাকে ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানায় । ওয়ালীদ তাই করে । খলীফা হিশামের শাসনামলে 
যেমনটি ছিল ওয়ালীদ তাই পুনর্বহাল করল । নাসর ইবৃন সাইয়ার পূর্বের ন্যায় ইউসুফের অধীনে 
উপ-প্রশাসকের দায়িত্‌ পালন করবে । এ পর্যায়ে শাসনকর্তা ইউসুফ ইব্‌ন উমর নাসর ইব্‌ন 
সাইয়ারকে এই মর্মে চিঠি লিখল যে, অতি সত্ব প্রচুর হাদিয়া-তুহ্ফা এবং উপহার নিয়ে সে যেন 
পরিবার-পরিজনসহ খলীফার দরবারে উপস্থিত হয় । নাসর ইব্‌ন সাইয়ার ১০০০ ক্রীতদাস ঘোড়ার 
পিঠে চড়িয়ে ১০০০ তরুণী, প্রচুর স্বর্ণ ও রূপার পাত্রসহ হাদিয়া-তুহ্ফার বিশাল বহর নিয়ে 
রাজদরবারের উদ্দেশ্যে যাত্রা করে । খলীফা ওয়ালীদ তাকে খুব তাড়াতাড়ি উপস্থিত হবার এবং 
সাথে তানপুরা, দোতারা-সেতারা, তবলা ইত্যাদি বাদ্যযন্ত্র সাথে নিয়ে আসতে নির্দেশ দিল। 
ওয়ালীদের এই পদক্ষেপ মানুষের নিকট পসন্দ হয়নি। তারা ওয়ালীদকে ঘৃণা ও অপসন্দ করতে 
লাগল । 

জ্যোতিষিগণ নাসর ইব্‌ন সাইয়ারকে বলল যে, অবিলম্বে সিরিয়া অঞ্চলে ফিতনা ও বিশৃংখলা 
সৃষ্টি হবে । ফলে নাসর ইব্‌ন সাইয়ার রাজদরবারে যাচ্ছিল বিলম্ব করে। পথিমধ্যে তার নিকট 
খলীফা ওয়ালীদের মৃত্যু সংবাদ পৌছে। বাহক তাকে জানায় যে, খলীফা ওয়ালীদ নিহত হয়েছে 
এবং সিরিয়াতে প্রচণ্ড সংঘর্ষ ও বিশৃংখলা চলছে। নাসর তার সাথী-সঙ্গী ও আসবাবপত্র নিয়ে 
পার্শ্ববর্তী এক শহরে ডুকে যায় এবং সেখানে অবস্থান করতে থাকে । তার নিকট সংবাদ পৌছে 
যে, ইউসুফ ইব্‌ন উমর ইরাক ছেড়ে পালিয়ে গিয়েছে এবং সেখানেও বিশৃংখলা চলছে। এই 
সংঘর্ষ ও বিশৃংখলা শুরু হল খলীফার মৃত্যুকে কেন্দ্র করে । এই বিষয়টি আমরা আলোচনা করব। 
মহান আল্লাহই সাহায্যকারী । | 

এই হিজরী সনে খলীফা ওয়ালীদ ইউসুফ ইব্‌ন মুহাম্মদ ইব্‌ন ইউসুফ ছাকাফীকে পবিত্র মক্কা, 
মদীনা ও তায়িফের প্রশাসক নিযুক্ত করে এবং তাকে নির্দেশ দেয় যেন ইবরাহীম ইব্‌ন হিশাম এবং 
মুহাম্মদ ইব্‌ন হিশাম ইব্‌ন ইসমাঈল মাখযুমীকে পবিত্র মদীনায় হেয়প্রতিপন্ন ও লাঞ্চিত করে 

















www.almodina.com 


Contents 


২০ আল-বিদায়া ওয়ান নিহায়া 








রাখে । কারণ, তারা দুইজন হল পূর্ববর্তী খলীফা হিশামের মামা । এরপর যেন তাদেরকে ইরাকের 
প্রশাসক ইউসুফ ইব্‌ন উমরের নিকট প্রেরণ করে। যেন তাদের দুইজনকে ইউসুফের নিকট 
পাঠায় । যে পদের দুইজনের উপর চরম নির্যাতন চালায় । এক পর্যায়ে তারা দুইজন মারা যায়। সে 
তাদের থেকে প্রচুর ধন-সম্পদও আদায় করে। 


এই হিজরী সনে খলীফা ওয়ালীদ ইউসুফ ইব্‌ন মুহাম্মদ ইব্‌ন ইয়াহ্ইয়াকে পবিত্র মদীনার 
কাষী নিয়োগ করে । এই হিজরী সনে ওয়ালীদ ইব্‌ন ইয়াীদ তার আপন ভাইয়ের নেতৃত্বে একদল 
সৈনিক পাঠায় কাবরাস-অধিবাসীদের বিরুদ্ধে এবং তাকে এই নির্দেশ দেয় যে, সে যেন ওদেরকে 
সিরিয়া কিংবা রোমান অঞ্চলে যাবার ইখতিয়ার দেয়। ফলে ওদের কেউ সিরিয়া গিয়ে 
মুসলমানদের প্রতিবেশ্বিত্‌ গ্রহণ করে আর কেউ কেউ রোমান অঞ্চলে চলে যায়। 


ইব্‌ন জারীর বলেন, এই হিজরী সনে সুলায়মান ইবৃন কাছীর, মালিক ইবৃন হায়ছাম, লাহিয 
ইব্‌ন কুরায়য, কাহতাবা ইব্‌ন শাবীব প্রমুখ আগমন করে এবং তারা মুহাম্মদ ইব্‌ন আলীর সাথে 
সাক্ষাত করে । তারা আবূ মুসলিমের তৎপরতা সম্পর্কে তাকে অবহিত করে । তিনি বললেন, সে 
কি স্বাধীন মানুষ নাকি ক্রীতদাস? তারা বলল যে, সে নিজেকে স্বাধীন বলে দাবী করে, কিন্তু তার 
মালিক তাকে ক্রীতদাসরূপে গণ্য করে। এরপর তারা আবু মুসলিমকে ক্রয় করতঃ তাকে মুক্ত ও 
স্বাধীন করে দেয় । তারা মুহাম্মদ আলীকে ২ লক্ষ দিরহাম এবং ৩০ হাজার দিরহামের জামা-কাপড় 
প্রদান করে । মুহাম্মদ ইব্‌ন আলী তাদেরকে বললেন যে, সম্ভবত এই বছরের পর তোমরা আমার 
সাক্ষাত পাবে না। আমি যদি মারা যাই তবে তোমরা স্মরণ রেখো যে, তোমাদের সাথী ইব্রাহীম 
ইব্‌ন মুহাম্মদ সে আমারই ছেলে । তার প্রতি সদাচরণ করার জন্যে আমি তোমাদেরকে ওসীয়ত 
করলাম। বস্তুত এই বৎসর যুল্‌-কা'দাহ্‌ মাসের শুরুতে মুহাম্মদ ইব্ন আলী ইনতিকাল করেন। 
তার পিতার মৃত্যুর সাত বছর পর তিনি মারা গেলেন। এই হিজরী সনে ইয়াহ্ইয়া ইব্ন যায়দ 
ইব্‌ন আলী খুরাসান অঞ্চলে নিহত হয়। এই হিজরী সনে আমীর-ই-হজ্জ হিসেবে পবিত্র মক্কা, 
মদীনা ও তায়েফের প্রশাসক ইউসুফ ইব্‌ন মুহাম্মদ ছাকাফী লোকজন নিয়ে হজ্জ সম্পন্ন করেন। 
এই সময়ে গভর্নর হিসেবে ইরাকে ছিলেন ইউসুফ ইব্‌ন উমর, খুরাসানে ছিলেন নাসর ইব্‌ন 
সাইয়ার । 

এক পর্যায়ে নাসর ইবৃন সাইয়ার প্রচুর হাদিয়া-তুহ্‌ফা ও উপহার সামগ্রী নিয়ে লোকজনের 
বিশাল দল সহকারে খলীফা ওয়ালীদ ইব্‌ন ইয়ামীদের নিকট যাত্রা করেন। কিন্তু তারা ওয়ালীদের 
সাথে সাক্ষাত করার পূর্বে সে নিহত হয়। 





www.almodina.com 


Contents 


এই হিজরী সনে যেসব বিশিষ্ট ব্যক্তির ওফাত হয় 


মুহাম্মদ ইব্‌ন আলী 


সাফ্ফাহ্‌ এবং মানসূরের পিতা । তিনি তার পিতা থেকে, দাদা থেকে সাঈদ ইব্‌ন যুবায়র এবং 
অন্য কতক লোক থেকে হাদীস বর্ণনা করেছেন। তার থেকে বহু লোক হাদীস বর্ণনা করেছে। 
তাদের মধ্যে তার দুই পুত্র খলীফা আবু আব্বাস আবদুল্লাহ্‌ সাফ্‌ফাহ্‌ এবং খলীফা আবু জা“ফর 
আবদুল্লাহ্‌ মনসুর রয়েছেন। আবদুল্লাহ্‌ ইবন মুহাম্মদ ইব্‌ন হানাফিয়্যা তার মৃত্যুর পর মুহাম্মদ ইবৃন 
আলীকে খলীফা মনোনয়নের ওসয়ীত করে যান। তিনি ইতিহাস সম্পর্কে প্রভূত জ্ঞানের অধিকারী 
ছিলেন । মুহাম্মদ ইব্‌ন হানাফিয়্যা বলেছিলেন মুহাম্মদ ইবন আলীকে যে খিলাফতের দায়িতৃ 
অবিলম্বে আপনার বংশধরদের মধ্যে আসবে । ৮৭ হিজরী সনে তিনি খিলাফত প্রাপ্তির দু'আ 
করেছিলেন। তিনি অনবরত দু'আ করেই যাচ্ছিলেন । এক পর্যায়ে এই হিজরী সনে তিনি মারা 
যান। কেউ বলেছেন তার মৃত্যু হয়েছে ১২৪ হিজরী সনে আবার কেউ বলেছেন ১২৬ হিজরী 
সনে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর । 

মুহাম্মদ ইব্‌ন আলী একজন রূপবান ও সুদর্শন ব্যক্তি ছিলেন। তার মৃত্যুর, পর তার ছেলে 
ইবরাহীমের জন্যে খিলাফত নির্ধারণের ওসীয়ত করে যান। কিন্তু শেষ পর্যন্ত তার ছেলে সাফ্ফাহ্‌ 
খিলাফত লাভ করে । তারপর ৩২ বছরের মাথায় বনু উমাইয়া থেকে তারা খিলাফতের পদ 
ছিনিয়ে নেয়। এই বিষয়ে পরবর্তীতে আলোচনা হবে। 


ইয়াহইয়া ইব্‌ন যায়দ 

এই হিজরী মনে অর্থাৎ ১২৫ হিজরী সনে যারা ইনতিকাল করেছেন তাদের অন্যতম হলেন 
ইয়াহ্ইয়া ইবৃন যাইদ ইবৃন আলী ইব্‌ন হুসায়ন ইব্‌ন আলী ইব্‌ন আবু তালিব ৷ ইয়াহ্‌ইয়ার পিতা 
যাইদ যখন ১২১ হিজরী সনে নিহত হলেন তখন ইয়াহ্ইয়া নিজে আত্মগোপন করে রইলেন। 
তিনি খুরাসানের বালখ শহরে হারীশ ইব্‌ন আমর ইব্‌ন দাউদের আশ্রয়ে লুকিয়ে অবস্থান 
করছিলেন । এরই এক পর্যায়ে খলীফা হিশামের মৃত্যু হয়। তারপর ইয়াহইয়া ইব্‌ন যাইদের 
আকীল ইব্‌ন মা-কাল আজালীর মাধ্যমে বালখের শাসনকর্তার নিকট লিখিত নির্দেশ পাঠায় 
হারীশকে গ্রেফতার করার জন্যে । সে হারীশকে গ্রেফতার করে নাসরের নিকট পাঠিয়ে দেয়। সে 
হারীশকে একে একে ছয়শত চাবুক আঘাত করে । তবুও হারীশ ইয়াহইয়া ইব্‌ন যাইদের অবস্থান 
সম্পর্কে কিছু জানায়নি । ইতিমধ্যে হারীশের ছেলে সেখানে উপস্থিত হয় এবং ইয়াহইয়া ইব্‌ন 
যাইদের অবস্থান শাসকদেরকে জানিয়ে দেয়। তারপর ইয়াহ্ইয়াকে গ্রেফতার করা হয়। এই 





সংবাদ নাসর ইব্‌ন সাইয়ার জানিয়ে দেয় ইউসুফ ইব্‌ন উমরের নিকট । সে সংবাদটি জানায় : 


www.almodina.com 


Contents 


২২ আল-বিদায়া ওয়ান নিহায়া 


খলীফা ওয়ালীদ ইব্‌ন ইয়াধীদকে । ওয়ালীদ নির্দেশ দিয়েছিল ইয়াহ্‌ইয়াকে ছেড়ে দিতে এবং তার 
সাথীদের সাথে মিলিত হবার সুযোগ দিতে । খলীফার নির্দেশ পেয়ে নাসর ইব্‌ন সাইয়ার 
ইয়াহ্‌ইয়াকে ছেড়ে দেয় এবং সাথে বহু মূল্যবান সাজ-সরঞ্জাম দিয়ে তাকে দামেক্কের উদ্দেশ্যে 
পাঠিয়ে দেয়। কিন্তু কিছু দূর অতিক্রম করার পর নাসর ইবৃন সাইয়ার বিশ্বাসঘাতকতা করে 
ইয়াহইয়া ও তার সাথীদেরকে হত্যা করার জন্যে একদল সৈন্য প্রেরণ করে। এই দলে প্রায় 
১০,০০০ (দশ হাজার) সৈন্য ছিল। তারা ইয়াহ্ইয়া ও তার অনুসারীদের উপর আক্রমণ চালায় । 
ইয়াহ্‌ইয়া পাল্টা আক্রমণ চালান এবং সরকারী বাহিনীকে পর্যুদত্ত ও পরাজিত করে দেন। তারা 
ছিলেন মাত্র ৭০ জন। তারা সরকারী বাহিনীর সেনাপতিকে হত্যা করেন এবং প্রচুর ধন-সম্পদ 
ছিনিয়ে নেন। এরপর সরকারের পক্ষ থেকে দ্বিতীয় সেনা ইউনিট পাঠানো হয় । তারা ইয়াহইয়া ও 
তার অনুসারীদেরকে পরাজিত করে এবং ইয়াহ্ইয়ার মাথা কেটে নেয়। এ যাত্রায় সরকারী বাহিনী 
ইয়াহ্ইয়ার সকল সাথীকে হত্যা করে আল্লাহ্‌ তাদের প্রতি দয়া করুন । 


১২৬ হিজরী সন 
এই হিজরী সনে ওয়ালীদ ইব্‌ন ইয়ামীদ ইবৃন আবদুল মালিক নিহত হয়। বস্তুত তার বংশ 
পরিচয় হল ওয়ালীদ ইব্‌ন ইয়াধীদ ইব্‌ন আবদুল মালিক ইবৃন মারওয়ান ইব্ন হাকাম, আবু আব্বাস 
উমাভী, দামেস্কী | তার চাচা হিশামের মৃত্যুর পর ওই বছরই তার খলীফা হবার পক্ষে বায়আত 
গ্রহণ করা হয়। তার পিতা ইয়াধীদের নির্দেশ তাই ছিল। এই বিষয়টি আমরা ইতিপূর্বে উল্লেখ 
করেছি। তার মাতা হলো হাজ্জাজের মাতা, মুহাম্মাদ ইব্‌ন ইউসুফ ছাকাফীর কন্যা, ৯০ হিজরী 
সনে তার জন্ম হয়। কেউ বলেছেন ৯২ হিজরী সনে । আর কেউ বলেছেন ৮৭ হিজরী সনে। 
১২৬ হিজরী সনের জুমাদাল-উখ্রা মাসের দুইদিন অবশিষ্ট থাকতে বৃহস্পতিবার সে নিহত হয়। 
তার হত্যাকাণ্ডে জনসাধারণের মধ্যে চরম বিশৃংখলতা ও অরাজকতা সৃষ্টি হয়। তবুও কথা হল 
তার পাপাচারিতা ও নষ্টামির ফলশ্রুতিতে সে নিহত হয়েছে। কেউ বলেছেন তার ধর্মচ্যুতির ফলে 
তাকে হত্যা করা হয়েছে। 
ইমাম আহমদ (র) বলেছেন, আবু মুগীরা উমর ইব্‌ন খাত্তাব (রা) হতে বর্ণিত। তিনি বলেন, 
নবী পত্নী উন্মু সালমা (রা)-এর ভাইয়ের ঘরে ত হেল মাথাত কা (যা আনম 
রেখেছিল ওয়ালীদ । এ সংবাদ শুনে রাসূলুল্লাহ্‌ (সা) বলেন ঃ 








_ LHI 018 08 aN ১৬৯ ০৪ 9৫9 558 pls patel 
০৪০৪] 2258 2581 55111518551 54 
“তোমরা তো তোমাদের ফিরআওনের নামে তার নাম রেখেছ, অবশ্যই এই উম্মতের মধ্যে 
একজন লোকের জন্ম হবে তার নাম হবে ওয়ালীদ । ফিরআওন তার সম্প্রদায়ের মধ্যে যে পরিমাণ 
বিপর্যয় ও অশান্তি সৃষ্টি করেছিল এই লোক এই উম্মতের মধ্যে তার চেয়ে অধিক বিশৃংখলা ও 
বিপর্যয় সৃষ্টি করবে।” 
হাফিয ইব্‌ন আসাকির বলেন, ওয়ালীদ ইব্‌ন মুসলিম, মা“কাল ইবৃন যিয়াদ, মুহাম্মাদ ইব্ন 
কাছীর এবং বিশ্র ইব্‌ন বকর প্রমুখ এই হাদীস আওযাঈ হতে বর্ণনা করেছেন। কিন্তু তারা 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ২৩ 


বর্ণনাকারী হিসেবে হযরত উমর (রা)-এর নাম উল্লেখ না করে মুরসাল পদ্ধতিতে এটি বর্ণনা 
করেছেন। ইবৃন কাছীর তার সনদে সাঈদ ইব্‌ন মুসায়্যিবের কথাও উল্লেখ করেননি । এরপর তিনি 
এইসব সনদ উল্লেখ করেছেন৷ তিনি ইমাম বায়হাকী (র) হতে বর্ণনা করেন যে, তিনি বলেন এটি 
এক উত্তম মুরসাল হাদীস । এরপর তিনি মুহাম্মদ যায়না বিন্ত উম্মু সালামা (রা) হতে বর্ণনা 
করেন, উম্মু সালামা (রা) বলেন. একদিন রাসূলুল্লাহ্‌ (সা) ঘরে প্রবেশ করলেন। তখন আমার 
নিকট মুগীরা পরিবারের একটি ছেলে সন্তান ছিল। তার নাম ছিল ওয়ালীদ। রাসূলুল্লাহ্‌ (সা) 
বলেন, হে উম্মু সালামা ! সে কে? উম্মু সালামা (রা) বলেন, সে ওয়ালীদ। রাসূলুল্লাহ্‌ (সা) বলেন £ 


655১5868153 :5 CS EGE COE EES SINS ১৪ 
29015 JE 
গস ‘ভাল নাম” রূপে গ্রহণ করেছ। তোমরা তার নাম 


পরিবর্তন করে দাও । কারণ এই উদ্মতের মধ্যে একজন ফিরআওনের জন্ম হবে তার নাম হবে 
ওয়ালীদ ।” 


ইব্‌ন আসাকীর বর্ণনা করেছেন, আবদুল্লাহ্‌ ইব্‌ন মুহাম্মদ আবূ উবায়দ্‌ ইব্‌ন জাররাহ সুত্রে- যে 
৮ 


৪. শে ৪০০ 


এই বিষয়টি ইনসাফ পূর্ণরূপে চলতে থাকবে যতক্ষণ না বনু উমাইয়া গোত্রের এক ব্যক্তি 
সেটিকে ক্ষত-বিক্ষত করে ও দুষিত করে তোলে । 


ওয়ালীদের হত্যাকাণ্ড ও পতন 
ওয়ালীদ ছিল একজন প্রকাশ্য ব্যভিচারী পাপাসক্ত ও সীমালংঘনকারী মন্দ লোক । আল্লাহ্‌র 
নিষিদ্ধ বিষয়গুলোকে সে অবজ্ঞা করত । নিজের নাফরমানী ও অপরাধের জন্যে তার মধ্যে কোন 
অনুশোচনা ও লজ্জাবোধ ছিল না। কেউ কেউ তাকে ধর্মত্যাগী-মুরতাদ হবার অপবাদও দিয়েছে । 
আল্লাহ্‌ ভাল জানেন তবে বাহ্যত যা জানা যায় তা হল সে ছিল একজন নাফরমান, অবাধ্য, 
কাব্যপ্রেমী, বেহায়া-নির্লজ্জ ও পাপ-পিয়াসী ৷ সে পাপ কর্মে কাউকে লজ্জা করে না। খিলাফতের 
78771850555 
₹শ নিয়েছিল তার আপন ভাই সুলায়মান তাদের দলে ছিল । সুলায়মান বলেন যে, আমি 
55 নির্লজ্জ পাপাচারী। সে আমাকেও মরিচ পথে নিতে 
চেয়েছিল। 
মুআফী ইব্ন যাকারিয়া বর্ণনা করেছেন ইব্‌ন দারীদ আতাবী হতে বর্ণিত যে, জনৈক খৃষ্টান 
পরমা সুন্দরী মহিলার উপর খলীফা ওয়ালীদের নজর পড়ে । মহিলাটির নাম ছিল সুফরা । সে 
রমণীটিকে ভালবেসে ফেলে । তাকে নিজের প্রতি লালায়িত ও আকৃষ্ট করার. জন্যে ওয়ালীদ 
ভালবাসার প্রস্তাবসহ এক লোককে সুফরার নিকট পাঠায় । সুফরা ওই প্রস্তাব প্রত্যাখ্যান করে। 
বিরহে ওয়ালীদ হা-হুতাশ ও পাগলামী শুরু করে । তবুও সে রাখী হয়নি । একদিন ঈদ উপলক্ষে 





www.almodina.com 


Contents 
২৪ আল-বিদায়া ওয়ান নিহায়া 


 খুষ্টানগণ তাদের এক গির্জায় সমবেত হয়। ওয়ালীদ নিজের পরিচয় লুকিয়ে সেখানে কাছাকাছি 
এক বাগানে গমন করে এবং এই ভান করে যে, সে বিপদগ্রস্ত । খৃষ্টান মহিলাগণ গির্জা হতে 
বেরিয়ে বাগানে তার নিকট উপস্থিত হয়। তারা তাকে বিপদগ্রস্ত ও আহত দেখতে পায়, তারা তার 
সেবা-শুশ্রীধা শুরু করে । সে সুফরার সাথে কথা বলতে থাকে । উভয়ে খোশ-গল্প ও হাসাহাসি 
করতে থাকে । সুফরা তাকে চিনতে পারেনি । ইতিমধ্যে সে প্রাণ ভরে সুফরাকে দেখে নেয়। 
সুফরা যখন ফিরে যায় তখন তাকে বলা হল, হায়, তুমি জান কি ওই পুরুষটি কে ? সে বলল, না, 
চিনি না তো। তাকে বলা হল যে, ওই লোক তো ওয়ালীদ। সে যখন নিশ্চিত হল যে, প্রকৃতই 
সেই ব্যক্তিই ওয়ালীদ তখন সে ওয়ালীদের প্রতি আকৃষ্ট হয়। বরং ইতিপূর্বে ওয়ালীদ তার প্রতি 
যতটুকু আসক্ত ছিল এখন সে ওয়ালীদের প্রতি তার চেয়ে অনেক বেশী আকৃষ্ট হয়ে পড়েন। এই 
প্রেক্ষাপটে ওয়ালীদ কতক পংক্তি উচ্চারণ করল ঃ 


fo 


1১৮২০ ১৮০৯ ০25৪ 0 + 1১২০ ১43 4১1১৪ al 


“হে ওয়ালীদ ! এখন তোমার হৃদয় হেসে উঠেছে। দীর্ঘদিন থেকে যে সুন্দরীকে 
ভালবেসেছিলে তাকে শিকার করতে পেরে তুমি আনন্দিত হয়েছ 4” - 


1১০ Ll ৩৯১ 4 ৩১০২ + Ui ০০১৬৭। ৮৯০ ২৮৯ ৪ 


নিত এজন জাক য়া রা সুদিন পেয়ে পড় হাল হরর নিন মির 
এসেছিল।” 


fos 2 ০ “#40 


1১5 55 oe le ০১০ + 8০15 ৮৮১০ il CL 


বনি মালিকক তার টিভি তরি জিদ রহ 
একটি কাষ্ঠ খণ্ড এগিয়ে আসছে ।” 


oo, 


1১৬: ia ০4০৫৯ + sD ৩০৯০ mn lie 


“ওই কাষ্ঠ ছিল বেদীর কাঠ । ওহ্‌ দুঃখ, এমন পূজনীয় বেদী কাষ্ঠ তোমাদের মধ্যে কেই বা 
দেখেছে ?” 


125১১ ১৯৯)। od ৪ 05৫ + SES 558 01 ৮০ ৫৪৯৪ 
“আমি তখন আমার প্রতিপালকের নিকট প্রার্থনা করেছিলাম যে, আমি যেন তার সাথে 
সম্পৃক্ত হই এবং জাহান্নামের আগুনে জ্বালানী হয়ে জ্বলতে থাকি ৷” 
ওই খৃষ্টান রমণীর প্রতি তার ভালবাসা ও পিরিতির কথা জনসাধারণের নিকট জানাজানি হবার 
পর সে নিম্নের পংক্তি উচ্চারণ করেছিল । অবশ্য কেউ কেউ বলেছেন যে, ওই রমণীর সাথে তার 
যে ঘটনা ঘটেছিল তা তার খলীফা পদে আসীন হবার পূর্বের ঘটনা । 
LL SE SAE LS ea 8 
“যদি আমাকে বলা হয় এক মদ্যপ খৃস্টান মহিলার সাথে তোমার সাক্ষাত ঘটবে তবে যত 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ২৫. 
কষ্টের সফর হোক তা হবে আমার জন্যে আনন্দদায়ক ও স্বাদের ৷” 
1১০০ Ys Las BY Ld 50565005501 Cle ste 

“তখন রাত পর্যন্ত আমরা দিন উপভোগ করব । যুহরও পড়ব না আসরের নামাযও পড়ব না । 
এমন পরিস্থিতি আমার জন্যে মামুলীও সহজ হয়ে যাবে।” | 

কাষী আবূ ফারাজ আল-মুআফী ইব্‌ন যাকারিয়া জারীরী ওরফে ইব্‌ন তারায নাহ্যাওয়ানী এসব 
তথ্য উল্লেখ করার পর বলেছিল যে, এ প্রকারের প্রেম-ভালবাসা, ছেলেমি উন্মাদনা ও ধর্মের প্রতি 
অবজ্ঞা বিষয়ক বহু ঘটনা ওয়ালীদের জীবনে ঘটেছে যা বর্ণনা করতে গেলে দীর্ঘ ফিরিস্তি হয়ে 
যাবে। তাই তার গোমরাহী, কুফরী ও পাগলামীর প্রমাণস্বরূপ স্বল্প সংখ্যক কবিতা উল্লেখ করে 
আমরা ইতি টেনেছি। 

ইব্‌ন আসাকির তার আপন সনদে উল্লেখ করেছেন যে, হীরা প্রদেশে একজন প্রসিদ্ধ মদ 
বিক্রেতা আছে এ সংবাদ ওয়ালীদ জানতে পারে । সে ঘোড়ায় চড়ে সেখানে পৌছে এবং সওয়ারী 
অবস্থায় তিন পোয়া মদ সে পান করে । তার সাথে দুইজন সাথী ছিল। ফিরতি পথে সে মদ 
বিক্রেতাকে পাচশত স্বর্ণমুদ্বা (দীনার) প্রদান করে । 

কাযী আবু ফারাজ আরো বলেছেন যে, এ সংক্রান্ত বহু ঘটনা ওয়ালীদের জীবনে ঘটেছে। 
এ্তিহাসিকগণ পৃথক পৃথক এবং একত্রিতভাবে ওগুলো সংকলন করেছেন । আমি তার কতক 
চরিত্র ও ঘটনা সংকলিত করেছি। তার পাগলামি, উন্মাদনা, সত্যদ্বোহিতা ধর্মহীনতা, প্রেমাসক্তি 
বিষয়ক কতক কবিতা উল্লেখ করেছি । কুরআন মজীদ সম্পর্কে তার সুস্পষ্ট সীমালংঘন, কুরআন 
নাযিলকারী মহান আল্লাহ্‌ এবং যাঁর প্রতি নাযিল হয়েছে সেই মহানবী (সা) সম্পর্কে তার সুস্পষ্ট 
কুফরী বিষয়ক বহু তথ্যও আমি সংগ্রহ করেছি। 

আবূ বকর ইব্‌ন আবু খায়ছামা বলেছেন, সুলায়মান ইব্‌ন আবু শায়খ বর্ণনা করেছেন; সালিহ 
ইব্ন সুলায়মান বলেছেন যে, এক পর্যায়ে ওয়ালীদ ইবৃন ইয়াধীদ হজ্জে যাবার নিয়্যত করেছিল। 
সে বলেছিল যে, আমি কাবা গৃহের ছাদে বসে মদ পান করব । এ ঘোষণা শুনে লোকজন 
অপেক্ষায় ছিল যে, এমন জঘন্য কাজ করার জন্যে সে ঘর হতে বের হলে তারা তাকে আক্রমণ 
করবে । লোকজন তাদের এই পরিকল্পনা বাস্তবায়নের অংশ গ্রহণ করার জন্যে খালিদ ইব্‌ন 
আবদুল্লাহ্‌ কাসারীকে অনুরোধ জানায় । তিনি তাতে রাযী হননি । তারা বলল, ঠিক আছে তাহলে 
আমাদের পরিকল্পনার কথা ফাস করবেন না। তিনি বললেন, হ্যা তাই হবে । খালিদ ইব্‌ন 
আবদুল্লাহ্‌ কাসারী এলেন খলীফা ওয়ালীদের নিকট । তাকে বললেন, আপনি হজ্জের উদ্দেশ্যে বের 
হবেন না, কারণ আমি আপনার উপর আক্রমণের আশংকা করছি । খলীফা ওয়ালীদ বলল, কাদের 
পক্ষ থেকে আক্রমণের আশংকা করছ ? তিনি বললেন, ওদের নাম আমি আপনাকে জানাবো না। 
সে বলল, ওদের নাম না জানালে আমি তোমাকে শাস্তির জন্যে ইউসুফ ইব্‌ন উমরের নিকট 
পাঠিয়ে দিব৷ খালিদ বললেন, তবুও আমি ওদের পরিচয় জানাতে পারব না। ওয়ালীদ তাকে 
পাঠিয়ে দিল ইউসুফের নিকট । সে তাকে এমন নির্যাতন করল যে, তিনি মারা-ই গেলেন। 

ইব্ন জারীর উল্লেখ করেছেন যে, খালিদ যখন আক্রমণের পরিকল্পনাকারীদের নাম জানাল না 
তখন ওয়ালীদ তাকে গ্রেফতার করে এবং ইউসুফ ইব্‌ন উমরের নিকট পাঠিয়ে দেয় যাতে সে 


+ আল-বিদায়া ওয়ান নিহায়া (১০$)2ান7179.০01 








Contents 


২৬ আল-বিদায়া ওয়ান নিহায়া 


তার থেকে ইরাকে অবস্থিত তার ধন-সম্পদ করায়ত্ত করে নেয় । কথিত আছে যে, ইউসুফ ইব্‌ন 
উমর যখন খলীফা ওয়ালীদের নিকট এসেছিল তখন খালিদ ইব্‌ন আবদুল্লাহ্‌ তার থেকে পাচ 
কোটি দিরহামে ইরাকে কিছু সম্পত্তি কিনে নিয়েছিল । এ যাত্রায় খালিদকে ইউসুফের নিকট প্রেরণ 
করা হয়েছিল যাতে সে ওই সম্পত্তি তার থেকে দখলমুক্ত করে নিতে পারে । সেখানে ইউসুফ 
মালিকানা ছেড়ে দেন। সে অনবরত তাকে নির্যাতন করছিল, এক পর্যায়ে তিনি নিহত হন। এই 
ঘটনায় ইয়ামানের জনসাধারণ প্রশাসনের বিরুদ্ধে ক্ষেপে যায় এবং ওয়ালীদের বিরুদ্ধে বিদ্রোহ 
করে। 


যুবায়র ইব্‌ন বিকার বলেছেন যে, মুসআব ইব্‌ন আবদুল্লাহ্‌ বলেছেন যে, আমি আমার পিতা 
থেকে শুনেছি- তিনি বলছিলেন, আমি খলীফা মাহদীর নিকট বসা ছিলাম । সেখানে ওয়ালীদ ইব্‌ন 
ইয়ামীদ প্রসংগে আলোচনা হচ্ছিল । একজন উঠে বলল, সে তো যিনদীক বা ধর্মত্যাগী ছিল। 
তখন মাহ্‌দী বললেন, কোন যিনদীক বা নাস্তিক ব্যক্তিকে মহান আল্লাহ্‌ তার খিলাফত দেন না। 

আহমদ ইব্‌ন উমায়র বলেছেন যে, আবদুর রহমান আযহারী ইব্‌ন ওয়ালীদ হতে বর্ণিত । তিনি 
বলেছেন, আমি উম্মু দারদা (র) থেকে শুনেছি-তিনি বলছিলেন, সিরিয়া ও ইরাকের মধ্যবর্তী স্থানে 
যখন ময্লুম অবস্থায় কোন যুবক উমাইয়া শাসক নিহত হবে তখন থেকে ওই জনপদে আনুগত্য 
ও অনুসরণের গুরুতুহীন শুরু হবে । দেশে অন্যায়ভাবে খুন-রাহাযানী ও নরহত্যা বেড়ে যাবে। 


ইয়াধীদ ইব্‌ন ওয়ালীদের হত্যাকাণ্ড 

ওয়ালীদ ইব্‌ন ইয়াধীদের প্রেমাসক্তি, স্বেচ্ছাচারিতা, পাপাচারিতা, ধর্মহীনতা এবং নামাযের 
পূর্বে যেমন এসব দুশ্রিত্র তার মধ্যে ছিল। খিলাফতের পদে আসীন হবার পরও সে ওইসব 
অপকটে মত্ত ছিল। বরং খিলাফত লাভের পর তার লাম্পট্য, বিলাসিতা, আমোদ-ফুর্তি, 
বেলেল্লোপনা, নির্লজ্জতা, মদ্যপান, শিকার করা ও পাপিষ্ঠ লোকদের সাহচর্য লাভ আরো বেড়ে 
যায়। খিলাফত লাভ তার সত্যদ্রোহিতা ও গোমরাহীকে আরো উক্কে দিয়েছিল। এতে দেশের 
আমীর-উমারা, সেনাবাহিনী ও সাধারণ জনগণের মধ্যে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তারা প্রচণ্ড ঘৃণা 
পোষণ করতে থাকে খলীফার প্রতি। তার সবচেয়ে নিকৃষ্ট পদক্ষেপ ছিল তার চাচা হিশাম এবং 
ওয়ালীদের ছেলেদের প্রতি অমানুষিক অত্যাচার ও নির্যাতন । সাথে সাথে ইয়ামানী লোকদের প্রতি 
তার অন্যায় আচরণ । এই ছিল তার ধ্বংসের অন্যতম প্রধান কারণ । বস্তুত খুরাসান সেনাবাহিনীর 
অধিকাংশ লোক ছিল ইয়ামানের নাগরিক । 

খালিদ ইব্ন কাসারীকে বন্দী করে ইউসুফ ইব্‌ন উমরের নিকট পাঠানোর পর সে খালিদের 
উপর এমন অত্যাচার করে যে, এক পর্যায়ে তার মৃত্যু ঘটে । ইউসুফ ইব্‌ন উমর তখন ইরাকের 
উপ-প্রশাসক ছিল । এই ঘটনায় ইয়ামানী নাগরিকগণ খলীফার প্রতি ক্ষিপ্ত হয়ে উঠে এবং তার 
এই কাজকে অপসন্দ করে । খালিদের হত্যাকাণ্ড তাদেরকে ব্যথাতুর করে তোলে । 

ইব্‌ন জারীর বর্ণনা করেছেন যে, ওয়ালীদ ইবৃন ইয়ামীদ তার চাচাত ভাই সুলায়মান ইব্‌ন 
হিশামকে একশত চাবুকাঘাত করে, তার চুল ও দাড়ি কেটে ন্যাড়া করে দেয় এবং তাকে ওমান 





www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ২৭ 


রাজ্যে পাঠিয়ে ওখানে বন্দী করে রাখে ওয়ালীদের মৃত্যু পর্যন্ত তিনি সেখানে বন্দী হয়ে থাকেন। 
তার চাচাত ভাই ওয়ালীদ ইব্‌ন আবদুল মালিকের এক ক্রীতদাসীকে জোরপূর্বক নিয়ে আসে । 
উমর ইব্‌ন ওয়ালীদ তাদের ক্রীতদাসী ফেরত দেওয়ার ব্যাপারে খলীফার সাথে কথা বলে। 
স্বৈরাচারী ওয়ালীদ বলে যে, না, আমি ওকে ফেরত দিব না। তখন উমর বলেছিল যে, তাহলে 
বিদ্রোহী জনতার দল আপনার সৈন্যদেরকে ঘিরে দাড়াবে । সে বন্দী করে রেখেছিল ইয়াযীদ ইব্‌ন 
হিশামকে এবং নিজের দুষ্ট ছেলে হাকাম ও উছমানের পক্ষে জনগণ হতে বায়আত গ্রহণ করে। 
ওরা দুইজন তখনও সাবালক হয়নি । এও মানুষের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া সৃষ্টি করে। তারা 
ওয়ালীদকে সুপরামর্শ দিয়েছিল। কিন্তু সে কোন পরামর্শ গ্রহণ করেনি তারা তাকে বারণ 
করেছিল সে বিরত থাকেনি। ফিরে আসেনি। 

মাদাইনী তার বর্ণনায় বলেছেন, ওয়ালীদের কাজ-কর্মে জনগণ অতিষ্ঠ হয়ে উঠেছিল । হাশিম 
ও ওয়ালীদের বংশধরেরা তাকে কুফরী, ধর্মত্যাগ, আপন পিতার উম্মু ওয়ালাদের সাথে শয্যাসঙ্গী 
হওয়া এবং সমকামিতার অভিযোগে অভিযুক্ত করে । 

এতিহাসিকগণ বলেছেন যে, ওয়ালীদ ইবৃন ইয়াধীদ ১০০টি শিকল তৈরি করেছিল । প্রত্যেক 
শিকলে বনু হাশিম গোত্রের এক একজন লোকের নাম ছিল। সে চেয়েছিল যে, ওই. 
শিকলগুলোতে বেঁধে সে বনু হাশিম গোত্রের ওই সকল লোককে হত্যা করবে । এতিহাসিকগণ 
তাকে ধর্মত্যাগের অভিযোগে অভিযুক্ত করেছিল । তার প্রতি সবচেয়ে কঠিন মন্তব্য ও 
আক্ৰমণাত্মক বক্তব্য দিয়েছিল ইয়ামীদ ইব্‌ন ওয়ালীদ ইব্‌ন আবদুল মালিক । জনসাধারণ তীর 
বক্তব্য গ্রহণ করেছিল খুব বেশী করে । কারণ, সাধারণ দৃষ্টিতে তিনি ছিলেন একজন আবিদ ও 
বিনয়ী ব্যক্তি । তিনি বলতেন যে, এখন ওয়ালীদের প্রতি আনুগত্য প্রদর্শনে আমরা মোটেই রাযী 
নই । তিনি জনসাধারণকে খলীফা ওয়ালীদের বিরুদ্ধে বিদ্রোহ করার আহ্বান জানান । অন্যদিকে 
কুদাআ, ইয়ামানী গোত্রের একদল লোক, সরকারী কর্মচারীদের একটি অংশ এবং ওয়ালীদ ইব্‌ন 
আবদুল মালিকের পরিবারের কতক লোক খলীফার বিরুদ্ধে প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করে । এই 
সব কিছুর মূল নেতৃত্বে ছিলেন ইয়াধীদ ইব্‌ন ওয়ালীদ ইবৃন আবদুল মালিক । তিনি উমাইয়া 
শের একজন শীর্ষস্থানীয় ব্যক্তি ছিলেন। তিনি একজন সৎ, দীনদার ও পরহিযগার ব্যক্তিরূপে 
সকলের নিকট সমাদৃত ছিলেন। তাই জনসাধারণ খলীফার বিরুদ্ধে বিদ্রোহ করার জন্যে তার 
হাতে বায়আত করে । অবশ্য তার ভাই আব্বাস ইব্‌ন ওয়ালীদ তাকে এ কাজে নিষেধ করেন। 
তিনি ওই নিষেধাজ্ঞা মেনে নেননি । তাতে তার ভাই আব্বাস ক্ষেপে গিয়ে বলেছিল, খলীফা 
তোমাকে মেরে ফেলবেন এই আশংকা না থাকলে আমি তোমাকে বন্দী করে খলীফার নিকট 
পাঠিয়ে দিতাম । 

একসময় হঠাৎ দামেক্কে মহামারী রোগের প্রাদুর্ভাব ঘটে । পরিণতিতে দলে দলে লোক 
দামেস্ক ছেড়ে অন্যত্র পালিয়ে যায়। প্রায় ২০০ সাথী নিয়ে খলীফা ওয়ালীদ দামেস্ক ছেড়ে নগরীর 
এক প্রান্তে গিয়ে আশ্রয় নেয়। এই সময়টিকে ইয়ামীদ তার লক্ষ্য পূরণের উপযুক্ত সময় মনে 
1555 259 
ইয়াষীদ তা মানেননি । এ প্রসংগে আব্বাস বলেছিল £ 






































55550505108 Jal he + ome lL Ell 


www.almodina.com 


Contents 
২৮ আল-বিদায়া ওয়ান নিহায়া 


“আমি তোমাদেরকে আল্লাহ্‌র আশ্রয়ে ন্যস্ত করছি পর্বতসম ফিতনা-ফাসাদ হতে । যা একবার 
বেড়ে উঠবে তারপর থেমে যাবে ।” 


9.4 পাও শা ০ ৩ 2 ৩4 5০০ পে [নে পা og aed rd প 9৩১৫ 
1১০42912411 ১১৯১ ails Mall ও 22০০] 2 


“তোমাদের রাজনীতির নেতিবাচকতায় জগত এখন ভীতশ্রদ্ধ। কাজেই, তোমরা দীনের 
স্তম্ভগুলোকে দৃঢ়ভাবে ধারণ কর এবং বর্তমান অবস্থান থেকে ফিরে আস ৷” 


ed Saad BGO SIE 88815811505 

“মানুষরূপী নেকড়ের মুখে নিজেদেরকে গোশ্তরূপে উপস্থাপন করো না। কারণ, কোন 
সবুজ-সজীব বৃক্ষরাজিতে মাছি ও মশা অবতরণ করলে তার পত্র-পল্লব খেয়ে সব উজাড় করে 
থাকে। | 


sie ee B44 


(51855525157 
“নিজেদের হাতে নিজেদের পেট চিরে দিও না । কারণ, তাহলে তখন কোন হায় আফসোস 
ও অস্থিরতা কোন কাজে আসবে না।” 


ইয়ামীদ ইব্‌ন ওয়ালীদের ক্ষমতা যখন মোটামুটি মজবুত হল এবং যারা তার হাতে বায়আত 
করার তারা বায়আত করল, তখন তিনি দামেক্কের উদ্দেশ্যে যাত্রা করলেন। ওয়ালীদের 
অনুপস্থিতিতে তিনি রাজধানী দামেঙ্কে প্রবেশ করলেন । সেখানে রাতের বেলা অধিকাংশ নাগরিক 
তার হাতে বায়আত করে। তিনি এ সংবাদ পেলেন যে, মায্যাহ এর নাগরিকগণ তাদের 
বয়োজ্যেষ্ঠ ব্যক্তি মুআবিয়া ইব্‌ন মুসাদ এর হাতে বায়আত করে নিয়েছে। এটি অবগত হয়ে 
ইয়াধীদ ইব্‌ন ওয়ালীদ তার কতক সাথী নিয়ে সেদিকে যাত্রা করলেন । পথে তারা এক কঠিন 
বিপদের মুখোমুখি হয়েছিলেন । শেষ পর্যন্ত রাতের বেলা তারা মায্যাহ এসে পৌছলেন এবং 
মুআবিয়া ইব্‌ন মুসাদের বাড়ীতে উপস্থিত হলেন। ইয়াধীদ সরাসরি কথা বললেন মুআবিয়ার 
সাথে। সে ইয়াধীদের হাতে বায়আত করল । ওই রাতেই একটি কাল গাধার পিঠে চড়ে নদীর 
তীর ধরে ইয়াধীদ দামেস্কে ফিরে আসেন । তার সাথিগণ এবার শপথ করল যে, অন্ত্রসঙ্জিত না 
হয়ে তিনি দামেক্কে প্রবেশ করতে পারবেন না। তিনি অন্ত্রসজ্জিত হলেন এবং রাজধানী দামেক্কে 
প্রবেশ করলেন। 

খলীফা ওয়ালীদ তার অনুপস্থিতিতে আবদুল মালিক ইবৃন মুহাম্মদ ইব্‌ন হাজ্জাজ ইব্‌ন ইউসুফ 
ছাকাফীকে তার স্থলাভিষিক্ত ও ভারপ্রাপ্ত খলীফা নিয়োগ করে গিয়েছিল । তখন পুলিশ প্রধান ছিল 
আবুল আস কাছীর ইব্ন আবদুল্লাহ্‌ সুলামী । 

এদিকে জুমুআর রাতে মাগরিবের পর ইয়াধীদের সহযোগী ও সাথিগণ ফারাদীস প্রবেশ 
দ্বারের নিকট সমবেত হয় । ইশার আযানের পর তারা মসজিদে প্রবেশ করে । মসজিদে যখন শুধু 
তারাই অবস্থান করছিল তখন ইয়াধীদ ইবৃন ওয়ালীদকে মসজিদে আসার জন্যে সংবাদ পাঠানো 
হয়। ইয়াধীদ ইব্ন ওয়ালীদ মসজিদ চত্রে আসেন । তিনি আল-মাকসুরাহ্‌ দরজা দিয়ে প্রবেশ 
করতে চাইলেন। একজন সেবক এসে ওই দরজা খুলে দিল। বস্তুত তারা সকলে মসজিদে 





www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ২৯ 


প্রবেশ করলেন এবং প্রশাসক আবূ আজকে দেখতে পেলেন যে সে মদ্যপানে মাতাল হয়ে আছে। 
তারা বায়তুল মালে যত সম্পদ আছে সবটুকু ছিনিয়ে নিল । তারা আরো মজবৃত হয়ে অন্ত্রসন্ত্ে 
সজ্জিত হয়ে নিল । ইয়াযীদ তার অনুসারীদেরকে নির্দেশ দিল শহরের দরজা বন্ধ করে দিতে এবং 
এ নির্দেশও ছিল যে, একান্ত পরিচিত হলে তাকে ভেতরে প্রবেশের অনুমতি দিবে । 

ভোরবেলা স্থানীয় লোকজন সকলে উপস্থিত হল । শহরের সকল প্রবেশ দ্বার দিয়ে তারা 
শহরের ভেতরে ঢুকল। প্রত্যেক মহল্লাবাসী নিজেদের কাছাকাছি দরজা দিয়ে প্রবেশ করল । এক 
পর্যায়ে ইয়াধীদ ইব্‌ন ওয়ালীদ ইব্‌ন আবদুল মালিকের সাহায্যে বহু সৈন্য একত্র হলো । তারা 
সকলে ইয়াধীদ ইব্‌ন ওয়ালীদের হাতে বায়আত বা খিলাফতের পক্ষে আনুগত্যের শপথ গ্রহণ 
করলো। 


এ সম্পর্কে জনৈক কবি বলেছেন ঃ 

৪1541818541 1০১৯ ৯১০০ বিলি 

“তারপর ভোর বেলা ওদের সাহায্যকারিগণ এল । সাকাসিক গোত্রের বীর ও সাহসী লোকজন 
ওদের সাহার্ধ্যার্থে উপস্থিত হল।” 


ও% ০ 4 


১০1৬:। ০৪ 0142819১৮০৭ Ce + ৪৮০১1০৯৮৭৯5 PS, 
“কালব গোত্রের লোকজন এল তাদের নিকট বহু অশ্ব ও শিরস্ত্রাণ নিয়ে । আর এল সাওয়াইদ 
গোত্র |” 


৬৯৩ ৩৪ ৬০০০৯ 1১০ ৮৪ + ২০ LACS ০50 
“সুন্নাতের সাহায্যকারী এসব গোত্র সেখানে সম্বর্ধনা পেল, অথচ সুন্নাতের প্রতি শ্ধা প্রদর্শনে 
তারা বাধাপ্রাপ্ত হয়েছিল ইতিপূর্বে ।” 


১051 LET ey CLs NG 555০৬, 
“শীয়বান ও আযদ গোত্র তাদের নিকট এসেছে দলে দলে । আর তাদের সাহায্যে ও 
প্রতিরক্ষায় এসেছে আবাস ও লাখ্ম গোত্র ।” 


১৯1১9315945 ১০৯13 ০৮০৩ এই ০৪৯৭৩ ৩5 
“তাদের সাহায্য এসেছে গাস্সান গোত্র এবং কায়স ও তাগলিব গোত্র । আর দুর্বল ও 
শক্তিহীন গোত্রগুলো সেখানে আগমন করেনি ।” 
১১০০ ole JK ১০138555০১৪ + USL ০৯1 55211০ 
“এখন ওরাই ওই দেশের রাজত্বে মালিক। সকল সত্যদ্রোহী সীমালংঘনকারী অত্যাচারীর 
হাত থেকে তারা নিজেদেরকে রক্ষা করবে ।” 


নতুন খলীফা ইয়াধীদ ইব্‌ন ওয়ালীদ ২০০ অশ্বারোহী সৈন্যসহ আবদুর রহমান ইব্‌ন মুসাদকে 
. 'কুতনা” প্রেরণ করেছিলেন দামেক্কের তৎকালীন শাসক আবদুল মালিক ইব্‌ন মুহাম্মদ ইবৃন 


www.almodina.com 


Contents 


৩০ আল-বিদায়া ওয়ান নিহায়া 


হাজ্জাজকে তার নিকট নিয়ে আসার জন্যে এবং তাকে নিরাপত্তা প্রদানের জন্যে । শাসক আবদুল 
মালিক ইবৃন মুহাম্মদ তখন আত্মরক্ষার্থে এক সংরক্ষিত দুর্গে আশ্রয় নিয়েছিল । | 


খলীফার প্রেরিত সেনাদলে ওই দুর্গে পৌছে এবং সেখানে দুটো থলি খুঁজে পায়। প্রত্যেক 
থলিতে ছিল ৩০,০০০ দীনার বা স্বর্ণমুদ্রা । 


ফিরতি পথে মায্যাহ্‌ পৌছার পর ইব্‌ন মুসাদের সাথিগণ বলল, চলুন, এই মাল নিন। এটি 
নিয়ে পালিয়ে যাই। ইয়াধীদ ইব্‌ন ওয়ালীদের সাহচর্য অপেক্ষা স্বর্ণমুদ্রা বা টাকার এই থলি অনেক 
অনেক গুণ ভাল। 


ইব্‌ন মুসাদ বললেন, না, তা হয় না। “আমিই প্রথম বিশ্বাসঘাতকতা করেছি” আরবদের 
মুখে এই কটুক্তি ও তিরস্কার শুনতে আমি প্রস্তুত নই । ওই মালামাল এনে তারা নব নিযুক্ত খলীফা 
ইয়াধীদ ইব্‌ন ওয়ালীদের নিকট হস্তান্তর করে। ইয়াধীদ ওই সম্পদ দ্বারা প্রায় দুই হাজার সৈন্য 
বিশিষ্ট একটি শক্তিশালী সেনাদল গঠন করে । অবিলম্বে তিনি তার ভাই আবদুল আযীয ইব্‌ন 
ওয়ালীদের নেতৃত্বে ওই সেনাদল পাঠালেন ওয়ালীদ ইবৃন ইয়ামীদকে ধরে আনার জন্যে । এদিকে 
বরখাস্তকৃত খলীফা ওয়ালীদের একজন ক্রীতদাস ও অনুগামী ব্যক্তি ওই রাতেই দ্রুত অশ্ব চালিয়ে 
ওয়ালীদের নিকট পৌছে এবং রাজধানী দামেক্কের পরিস্থিতি ও নব নিযুক্ত খলীফা ইয়াধীদ সম্পর্কে 
তাকে অবহিত করে। কিন্তু ওয়ালীদ তার কথা বিশ্বাস করেনি । বরং তাকে পিটানোর নির্দেশ 
দিয়েছে। এরপর অনবরত তার নিকট খবর পৌছতে থাকে এই বিষয়ে । তার কোন কোন সাথী 
তাকে পরামর্শ দিয়েছিল ওই বাসস্থান ছেড়ে হিমস নগরীতে আশ্রয় নেওয়ার জন্যে । হিমস নগরী 
ছিল একটি সুরক্ষিত স্থান। 

আবরাশ সাঈদ ইবৃন ওয়ালীদ কালবী বলেছিল যে, আপনি গোপনে আমার সম্প্রদায়ের নিকট 
চলে আসুন। কিন্তু ওয়ালীদ এসব প্রস্তাবের কোনটিই গ্রহণ করেনি । সে তার প্রায় দুইশত 
অশ্বারোহী সাথী নিয়ে ইয়াধীদের সৈন্যদের মুকাবিলার জন্যে যাত্রা করে। পথিমধ্যে “ছাকলাহ” 
নামক স্থানে উভয় পক্ষ মুখোমুখি হয় । ওয়ালীদ নিজে নু'মান ইব্‌ন বাসীরের নির্মিত দুর্গ “বুখারা 
দুর্গে” আশ্রয় নেয়। 


এদিকে নবনিযুক্ত খলীফা ইয়ামীদের ভাই আব্বাস ইব্‌ন ওয়ালীদের প্রতিনিধি ওয়ালীদের নিকট 
সংবাদ দেয় যে, আব্বাস তার সাহায্যে আসছেন । মূলত আব্বাস ছিল আপন ভাই ইয়াধীদের 
বিপক্ষে ওয়ালীদের পক্ষে সাহায্যকারী ৷ ক্ষমতাচ্যুত খলীফা ওয়ালীদ তার আসন পেতে দেওয়ার 
নির্দেশ দিল। সে ওই আসনে বসল এবং বিক্ষুব্ধচিত্তে বলল, আমি সিংহের উপর আক্রমণ করি, 
বিষাক্ত অজগরের গলা টিপে ধরি আর ওই কতগুলো মানুষ আমার উপর আক্রমণ করবে ? 


আবদুল আযীয ইব্‌ন ওয়ালীদ তার সাথী সেনাদল সহকারে ওয়ালীদের কাছাকাছি এসে 
পৌছে । ২০০০ সৈন্যের মধ্যে মাত্র আটশত সৈন্য তার সাথে আসতে পেরেছিল । এখানে বসে 
আব্বাসের সেনাবাহিনী এবং আবদুল আযীযের সেনাবাহিনীর মধ্যে প্রচণ্ড যুদ্ধ সংঘটিত হয়, তাতে 
আব্বাসের লোকদের একটি বিরাট অংশ নিতে হয়। ওদের কর্তিত মাথা ওয়ালীদের নিকট 
পাঠানো হয়। আব্বাস এসেছিল আপন ভ্রাতা ইয়াধীদের বিপক্ষে ক্ষমতাচ্যুত খলীফা ওয়ালীদের 
সাহায্যার্থে। আবদুল আযীয লোক পাঠিয়েছিল আব্বাসকে ধরে আনার জন্যে । তারপর তাকে . 














www.almodina.com 


Contents 
আল-বিদায়া ওয়ান নিহায়া ৩১ 
জোরপূর্বক ধরে আনা হয় এবং সে আপন ভাই ইয়াধীদ ইব্‌ন ওয়ালীদের পক্ষে তার বায়আত 
ঘোষণা করে। এবার তারা দুই ভাই তাদের অপর ভাই খলীফা ইয়াধীদের পক্ষে ক্ষমতাচ্যুত 
শাসক ওয়ালীদের বিরুদ্ধে সমন্বিত যুদ্ধ পরিচালনায় প্রস্তুতি নেয় । লোকজন এই পরিস্থিতি দেখে 
ওয়ালীদের পক্ষ ত্যাগ করে তাদের পক্ষে যোগ দেয়। ফলে ওয়ালীদ গুটি কতক সৈন্যসহ নিঃসঙ্গ 
ও অসহায় অবস্থায় পতিত হয়। সে দুর্গের অভ্যন্তরে আশ্রয় নেয় । তার বিরোধী সৈন্যগণ চারিদিক 
হতে তাকে ঘিরে ফেলে । ওয়ালীদ দুর্গের দরজার নিকট এসে ডাক দিয়ে বলল, তোমাদের 
একজন স্ত্ান্ত লোক যেন আমার সাথে কথা বলে । বিরোধী শিবির হতে ইয়াযীদ ইব্‌ন আম্বাসা 
সাকসাকী তার সাথে কথা বলার জন্যে এগিয়ে গেল। ওয়ালীদ বলল, আমি কি ইতিপূর্বে 
তোমাদেরকে মৃত্যুর হাত থেকে রক্ষা করিনি। আমি কি তোমাদের দরিদ্র ও অভাবপ্রস্ত 
লোকদেরকে সাহায্য করিনি ? আমি কি তোমাদের নারীদের সেবা করিনি ? উত্তরে ইয়াধীদ ইব্‌ন 
আম্বাসা বলল, শরীআতের নিষেধাজ্ঞা অমান্য করা, মদ্যপান করা, আপনার পিতা উম্মু ওয়ালাদ 
পর্যায়ের ক্রীতদাসীদের সাথে যৌনচারে লিপ্ত হওয়া এবং মহান আল্লাহ্‌র বিধি- বিধানের প্রতি 
অবজ্ঞা ও অবহেলার ফলশ্রুতিতে আজ আপনার এই করুণ পরিণতি । ওয়ালীদ বলল, ওহে 
সাকসাকী লোক ! থাম থাম, তুমি অনেক কঠোর কথা বলেছ। তুমি যে সব অভিযোগ এনেছ 
মূলত ওইগুলো আমার জন্যে বৈধ হবার অবকাশ ছিল। এরপর সে বলল, আল্লাহ্র কসম তোমরা 
যদি আমাকে খুন কর তাতে তোমাদের ফিতনা বন্ধ হবে না এবং তোমাদের বিচ্ছিন্নতায় এক্য 
আসবে না। তোমাদের বক্তব্য ও মতামত এক হবে না। এরপর ওয়ালীদ প্রাসাদের ভেতরে চলে 
যায় এবং সামনে একটি কুরআন শরীফ রেখে বসে পড়ে । সে কুরআন মজীদ খুলে সেটি 
তিলাওয়াত করতে থাকে । আর বলে যে, আজকের এই দিবস হযরত উছমান (রা)-এর 
শাহাদাতের দিবসের ন্যায় । সে নিজেকে ভাগ্যের হাতে ছেড়ে দিল। 


বিদ্রোহী সৈন্যগণ প্রাচীর ডিঙ্গিয়ে ভেতরে ঢুকে পড়ল । সবার আগে তার নিকট গিয়ে পৌছে 
ইয়াধীদ ইব্‌ন আম্বাসাই সে ওয়ালীদের নিকট এগিয়ে যায়। তার পাশে ছিল একটি তরবারি । 
ইয়াধীদ বলল, ওটি সরিয়ে রাখ । ওয়ালীদ বলল, মূলত ওই তরবারি ব্যবহারের ইচ্ছা থাকলে আমি 
ওটিকে এভাবে রেখে দিতাম না। ভয় নেই, সেটি দ্বারা তোমার সাথে লড়াই করব না। ইয়ামীদ 
গিয়ে ওয়ালীদের হাত চেপে ধরল। তার উদ্দেশ্য ছিল ওকে বন্দী করে নবনিযুক্ত খলীফা ইয়াধীদ 
ইব্‌ন ওয়ালীদের নিকট পাঠিয়ে দিবে । ইতিপূর্বে দশজন সেনাপতি সেখানে গিয়ে পৌছে। কাউকে 
কিছু বুঝতে না দিয়ে তারা ওয়ালীদকে মাথায় ও মুখে তরবারির আঘাত হানতে থাকে । এভাবে 
তারা তাকে হত্যা করে। এরপর তার পা চেপে ধরে তাকে টেনে টেনে নিয়ে যেতে থাকে 
প্রাসাদের বাহিরে আনার জন্যে । এটি দেখে মহিলাগণ চেঁচামেচি ও কান্নাকাটি শুরু করে । তারা 
তাকে ফেলে রাখে । আবূ ইলাকা কুদাঈ তার মাথা কেটে নেয় । দশজন সৈন্যের পাহারায় তার 
মাথাটি খলীফা ইয়াধীদের নিকট প্রেরণ করে । ওই দশজনের অন্যতম ছিল মানসূর ইব্‌ন জামহুর, 
রাওহ্‌ ইব্‌ন মুক্বিল, বনু কালব গোত্রের কিনানা উপগোত্রের ক্রীতদাস বিশর এবং ওয়াজহুল 
ফালাস খ্যাত আবদুর রহমান । খলীফা ইয়াধীদের নিকট পৌছে তারা তাকে ওয়ালীদের 
হত্যাকান্ডের সংবাদ জানায় এবং আনুষ্ঠানিকভাবে তার হাতে খিলাফতের দায়িত্ব হস্তান্তর করে। 
তিনি এই দশজনের প্রত্যেককে দশহাজার দিরহাম করে উপহার প্রদান করেন। তখন রাওহ্‌ ইব্‌ন, 








www.almodina.com 


Contents 


৩২ আল-বিদায়া ওয়ান নিহায়া 


বিশর ইবৃন মুকবিল বলল, হে আমিরুল মুমিনীন ! পাপিষ্ঠ ওয়ালীদের নিহত হবার সুসংবাদ গ্রহণ 
করুন। সংবাদ শুনে মহান আল্লাহ্‌র প্রতি কৃতজ্ঞতা প্রকাশে তিনি সিজদাবনত হন। সংশ্লিষ্ট 
সৈন্যগণ খলীফা ইয়াধীদের নিকট ফিরে আসে । বায়আতের প্রতিক্রিয়া সর্বপ্রথম ইয়াধীদ ইব্‌ন 
আশম্বাসা সাকসাকীই খলীফা ইয়ামীদের হাতে হাত রাখেন । ইয়াধীদ নিজের হাত টেনে নেন এবং 
বলেন, হে আল্লাহ্‌ ! আমার এই খিলাফত প্রাপ্তি যদি আপনার সন্তোষ সংশ্লিষ্ট হয় তাহলে এই 
কাজে আপনি আমাকে সাহায্য করবেন। যারা ক্ষমতাচ্যুত খলীফা ওয়ালীদের কর্তিত মাথা 
এনেছিল তিনি তাদেরকে এক লক্ষ দিরহাম পুরস্কার দিয়েছিলেন । তারা মাথা নিয়ে ইয়ামীদের 
দরবারে উপস্থিত হয়েছিল বৃহস্পতিবার দিবাগত রাতে । কেউ বলেছেন বৃধবারে। এটি ছিল ১২৬ 
হিজরী সনের জুমাদাল্‌ উখরা মাসের দুই দিন বাকী থাকা দিনের ঘটনা । 

ওই কর্তিত মাথা একটি বর্শার মাথায় গেঁথে শহরের রাস্তায় রাস্তায় ঘুরানোর নির্দেশ দেন 
খলীফা । কিন্তু তাকে বলা হল যে, এভাবে আচরণ করা হয় খারিজিদের ক্ষেত্রে । কিন্তু খলীফা 
বললেন, আল্লাহ্‌র কসম ! আমি ওই মাথা লাঠির মাথায় স্থাপন করবই ৷ তারপর বর্শার মাথায় ওই 
কর্তিত মাথা গেঁথে শহরে শহরে ঘুরানো হয় । তারপর এক মাসের জন্যে ওই মাথা এক ব্যক্তির 
তত্ত্বাবধানে রাখা হয়। এরপর ওই মাথা তার ভাই সুলায়মান ইব্‌ন ওয়ালীদের নিকট হস্তান্তর করা 
হয়। তার সাথে সম্পর্কচ্যুতির ইঙ্গিত দিয়ে তার ভাই সুলায়মান বলল, আমি সাক্ষ্য দিচ্ছি যে, তুই 
ছিলি মদ্যপ, লম্পট এবং পাপিষ্ঠ । সে আমাকেও ওই পাপের পথে নিয়ে যাবার চেষ্টা করেছে। 
আমি তো তার ভাই। বস্তুত ওয়ালীদ যে কোন পাপের কাজ অনায়াসে করে ফেলত । কেউ কেউ 
বলেছেন যে, দামেক্কের জামে' মসজিদের মাঠ সংলগ্ন পূর্ব প্রাচীরে তার মাথা ঝুলিয়ে রাখা 
হয়েছিল৷ উমাইয়া শাসনের পতনকাল পর্যন্ত তার মাথা ওখানে ঝুলন্ত ছিল। কেউ কেউ বলেছেন, 
সেটি তার ঝুলানো মাথা নয় বরং সেটি ছিল তার রক্তের চিহ্ন। ওয়ালীদ যখন নিহত হয় তখন 
তার বয়স হয়েছিল ৩৬ বছর। কেউ বলেছেন ৩৮ বছর । কেউ বলেছেন ৩১ বছর । কেউ 
বলেছেন ৩২। কেউ বলেছেন ৩৫ । আবার কেউ বলেছেন ৪৬ বছর প্রসিদ্ধ অভিমত অনুসারে 
তার শাসনকাল ছিল এক বছর ছয়মাস । কেউ বলেছেন এক বছর তিন মাস। 

ইব্ন জারীর বলেছেন যে, উমাইয়া শাসক ওয়ালীদ ইব্‌ন ইয়াধীদ ছিল একজন শক্তিমান 
শাসক । তার পায়ের আঙ্গুলগুলো ছিল লম্বা লম্বা। তার জন্যে মাটিতে লোহার খুটি পুঁতে রাখা হত 
এবং একটি রশি দ্বারা ওই খুঁটি তার পায়ের সাথে বেঁধে দেওয়া হত। এরপর সে ঘোড়ার দেহ 
ভারতে ডিন হরির ET URES TC 
লোহার খুঁটি মাটি থেকে উপড়ে এসে পড়ত। 


ইয়াধীদ ইব্‌ন ওয়ালীদ ইব্‌ন আবদুল মালিক ইব্ন মারওয়ানের শাসন 
পরিচালনা 
ইয়াহীদ ইব্‌ন ওয়ালীদের উপাধি ছিল “আল্-নাকিছ বা হাসকারী” পূর্ববর্তী খলীফা 
জনসাধারণের জন্য রাষ্ট্রীয় ভাতার যতটুকু বৃদ্ধি করেছিল ইয়াধীদ খলীফা হবার পর তা ছাটাই ও 
ত্রাস করে দেন। তাই তার উপধি হয় আল-নাকিছ বা ত্রাসকারী | ওয়ালীদ দশ দিরহাম বৃদ্ধি 
করেছিল ইয়াধীদ তা কমিয়ে দিয়েছিলেন এবং হিশামের শাসনামলে যে পরিমাণ ছিল তাতে 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৩৩ 


নামিয়ে এনেছিলেন। কথিত আছে যে, সর্বপ্রথম মারওয়ান তাকে এই নিন্দাসূচক উপাধি প্রদান 
করে। খলীফা ওয়ালীদ ইব্‌ন ইয়াযীদের হত্যাকাণ্ড সংঘটিত হবার পর ইয়ামীদ ইব্‌ন ওয়ালীদ 
আনুষ্ঠানিকভাবে খিলাফতের দায়িত্ব গহণ করেন। সেটি ছিল এই হিজরী সনের অর্থাৎ ১২৬ হিজরী 
সনের জুমাদাল্‌-উখ্রা মাসের দুই দিন অবশিষ্ট থাকার দিন জুমুআবার । খিলাফতের দায়িতৃ 
গ্রহণের পূর্বেও ইয়াধীদের মধ্যে সততা ও পরহিযগারী ছিল। 

খিলাফতের পদে অধিষ্ঠিত হবার পর সর্বপ্রথম তিনি যে কাজ করেছিলেন তা হল সৈনিকদের 
ভাতা কমিয়ে দেওয়া ৷ ওয়ালীদের আমলে ভাতার যে পরিমাণ বর্ধিত করা হয়েছিল অর্থাৎ বার্ষিক 
দশ দিরহাম ইয়াধীদ তা কমিয়ে দেন। এজন্যে তিনি নাকিছ বা হ্রাসকারী নামে পরিচিত হন। 
উদাহরণরূপে বলা হয় যে, মারওয়ান বংশীয় খলীফাদের মধ্যে মুখ কাটা ও ভাতাত্রাসকারী এই 
দুইজন হল সর্বাধিক ন্যায়পরায়ণ খলীফা । অর্থাৎ উমার ইব্‌ন আবদুল আযীয এবং আলোচ্য 
ইয়ামীদ ইব্‌ন ওয়ালীদ এই দু'জন শ্রেষ্ঠতম ন্যায়পরায়ণ উমাইয়া খলীফা । 

ইয়ামীদ ইব্‌ন ওয়ালীদের খিলাফতকাল দীর্ঘ হয়নি। এই বছরের শেষ দিকে তিনি মারা যান। 
তার শাসনকালে চারিদিকে বিশৃংখলা সৃষ্টি হয়। ফিত্না-ফাসাদ দেখা দেয় এবং উমাইয়্যাদের 
মধ্যে পরস্পর মতবিরোধে জড়িয়ে পড়ে । ফলে একপর্যায়ে সুলায়মান ইব্ন হিশাম নিজেকে 
খলীফারূপে ঘোষণা করেন । ওয়ালীদের শাসনামলে তিনি ওমানে বন্দী জীবন কাঠিয়েছিলেন। 
ইয়াধীদের শাসনামলে তিনি বন্দী দশা হতে মুক্তি পান এবং ওমানের ধন-সম্পদের উপর নিজের 
কর্তৃত্ব ঘোষণা করেন। তিনি দামেক্কে আগমন করেন এবং ওয়ালীদের প্রতি লা“নত বর্ষণ, তার 
দুর্নাম এবং তাকে কুফরীর অপরাধে অভিযুক্ত করেন। ইয়াধীদ তাকে সম্মান দেখালেন এবং 
ওয়ালীদের দখল থেকে উদ্ধার করা তীর ধন-সম্পদ তাকে ফিরিয়ে দিলেন। ইয়ামীদ সুলায়মানের 
এক বোনকে বিয়ে করেন। ওই মেয়ের নাম উম্মু হিশাম বিন্ত হিশাম ৷ হিমসের জনসাধারণ 
তাদের অঞ্চলে অবস্থিত আব্বাস ইব্‌ন ওয়ালীদের ঘরবাড়ি সব ভেঙ্গে ফেলে এবং তার 
পরিবার-পরিজন ও ছেলেদেরকে বন্দী করে রাখে । আব্বাস হিমস হতে পালিয়ে দামেক্কে 
ইয়াধীদের নিকট চলে আসে। 

এদিকে হিম্‌সের জনসাধারণ সাবেক খলীফা ওয়ালীদের হত্যাকাণ্ডের প্রতিশোধ গ্রহণের দাবী 
তোলে । তারা শহরের সবগুলো দরজা বন্ধ করে দেয় এবং ওয়ালীদের মৃত্যু বেদনায় কান্নাকাটি 
আহাজারি ও বিলাপ জুড়ে দেয়। স্থানীয় সৈন্যদের সাথে তারা লিখিত প্রতিজ্ঞাবদ্ধ হয় ওয়ালীদ 
হত্যার প্রতিশোধ নেবার জন্যে । সৈন্যদের একটি বড় অংশ তাদের আহ্বানে সাড়া দেয় এই শর্তে . 
যে, তারা জয়ী হলে ওয়ালীদের নির্ধারিত উত্তরাধিকারী হাকাম ইব্‌ন ওয়ালীদকে খিলাফতের পদে 
আসীন করবে । অভিযান সফল হলে তারা হিমৃসের বর্তমান শাসক মারওয়ান ইব্‌ন আবদুল্লাহ্‌ ইব্‌ন ' 
আবদুল মালিক ইব্‌ন মারওয়ানকে বরখাস্ত করে তাকে এবং তার ছেলেকে হত্যা করবে । তারপর, 
মুআবিয়া ইব্‌ন ইয়াযীদ ইবৃন হুসায়নকে হিমৃসের শাসনকর্তারূপে গ্রহণ করবে । 

তাদের পরিকল্পনার সংবাদ খলীফা ইয়াধীদের নিকট পৌছে যায়। ইয়াকুব ইব্‌ন হানীর 
মাধ্যমে তিনি ওদের নিকট একটি পত্র পাঠান। পত্রের বিষয়বস্তু ছিল এই যে, খলীফা . 
তোমাদেরকে পরামর্শভিত্তিক কাজ পরিচালনার আহ্বান জানাচ্ছেন। আমর ইবৃন কায়স বলল, 
তবে আমরা খলীফা হিসেবে পূর্ব থেকে নির্ধারিত হাকাম ইব্‌ন ওয়ালীদকে গ্রহণ করব । একথা 


আল-বিদায়া ওয়ান নিহায়া (১০ম খণ্ড)__৫ 


www.almodina.com 





Contents 


৩৪ আল-বিদায়া ওয়ান নিহায়া 


শুনে পত্রবাহক ইয়াকুব আমরের দাড়ি চেপে ধরে এবং বলে যে, ধিক তোমার জন্যে, তুমি যাকে 
খলীফা বানানোর প্রস্তাব করেছ সে এতই অযোগ্য যে, সে যদি তোমার তত্বাবধানে থাকা ইয়াতীম 
হত তখন ওর সম্পদ ওকে হস্তান্তর করা তোমার জন্যে জাইয হত না, তাহলে তুমি সমগ্র 
জনসাধারণের দায়িত্‌ কী করে তার হাতে ন্যস্ত করবে ? 

এ ঘটনার পর হিম্সের জনগণ সম্মিলিত প্রতিরোধের মাধ্যমে সরকারী প্রতিনিধি ও 
দূতদেরকে তাড়িয়ে দেয় এবং হিম্‌স রাজ্য হতে বের করে দেয়। ওদেরই একজন আবু মুহাম্মদ 
* ছুফয়ানী বলল, আমি নিজে যদি দামেক্কে যাই, তবে ওদের দুইজন লোকও আমার বক্তব্যের 
বিরোধিতা করবে না। ফলে আবু মুহাম্মদ ছুফয়ানীর নেতৃত্বে একদল হিম্সবাসী দামেস্কের 
উদ্দেশ্যে যাত্রা করে । তাদের আমীর নিযুক্ত হয় আবু মুহাম্মদ সুফয়ানী । 

এদিকে ওদেরকে মুকাবিলা করার জন্যে খলীফা ইয়াধীদ সুলায়মান ইব্‌ন হিশামের নেতৃত্‌ 
একটি বড় সেনাদল প্রেরণ করেন। অনুরূপ একটি দল প্রেরণ করেন আবদুল আযীয ইব্‌ন 
ওয়ালীদের নেতৃত্বে । এই দলে সৈন্য সংখ্যা ছিল ৩০০০ । এদেরকে ছানিয়্যাতুল ইকাবে অবস্থান 
নিতে বলা হয়। হিশাম ইব্‌ন মুসাদ মাযীর নেতৃত্বে ১৫০০ সৈন্যের অপর একটি দল পাঠানো হয় 
সুলামিয়্যা পার্বত্য পথে অবস্থান নেওয়ার জন্যে । 

হিম্‌সের জনগণ সুলায়মান ইবৃন হিশাম ও তার বাহিনীকে বামে রেখে এগিয়ে যায় । তাদের 
গতিবিধি জানতে পেরে সুলায়মান ওদের খোজে অগ্রসর হয় এবং সুলায়মানিয়্যা অঞ্চলে গিয়ে 
ওদের নাগাল পায়। তারা যায়তুন বাগানকে ডানে পার্বত্য অঞ্চলকে বামে এবং হাইয়াতকে 
পেছনে রেখে এগিয়ে গেল । ফলে শুধু একদিক দিয়েই ওদের উপর আক্রমণের সুযোগ ছিল। 
ওখানে উভয় পক্ষ তুমুল যুদ্ধ হয়। উভয় পক্ষে নিহত হয় বহু লোক। এক পর্যায়ে নিজের 
সেনাদলসহ আবদুল আযীয ইবৃন ওয়ালীদ এগিয়ে এসে যুগপৎ আক্রমণ চালান হিম্‌স বাহিনীর 
উপর । আক্রমণ সামলাতে না পেরে হিমৃস বাহিনী ছত্রভঙ্গ হয়ে যায় । তারা পাহাড়ের চূড়ায় উঠে 
যায়। পরাজয় বরণ করে তারা বিচ্ছিন্ন হয়ে পালিয়ে যায়। সরকারী বাহিনী ওদেরকে তাড়া করে। 
ওদের কতককে হত্যা করে । কতককে বন্দী করে। এরপর ঘোষণা করে যে, খলীফা ইয়ামীদের 
হাতে বায়আত করলে যুদ্ধ বিরতি চলবে । হিম্সের বহু লোক বন্দী হয়েছিল। আবু মুহাম্মদ 
সুফয়ানী এবং ইয়ামীদ ইব্‌ন খালিদ ইব্‌ন মুআবিয়া ছিল তাদের অন্যতম । 

এরপর সুলায়মান এবং আবদুল আযীয তাদের সেনাদল ও সন্ত্বাত্র লোকদেরকে সাথে নিয়ে 
আযরা গমন করেন। হিম্‌সের অভিজাত লোকজন এবং আত্মসমর্পণকারী লোকদেরকেও তারা 
সাথে নিয়েছিলেন। বস্তুত এই যুদ্ধে তিনশত হিম্সবাসী মারা যায় । তারা সবাইকে নিয়ে খলীফা 
- ইয়াধীদ ইবৃন ওয়ালীদের নিকট গমন করে । খলীফা তাদেরকে সাদরে বরণ করেন । ক্ষমাপ্রার্থী ও 
লজ্জিত হিম্সবাসীদেরকে তিনি ক্ষমা করে দেন। তাদের রাষ্ট্রীয় ভাতা চালু করে দেন। ওরা তার 
প্রতি সন্তুষ্ট হয় এবং খলীফার আনুগত্য মেনে নিয়ে দামেক্কে তার নিকট বসবাস করতে থাকে । 

এই হিজরী সনে ফিলিস্তিনের নাগরিকগণ সুলায়মান ইব্‌ন আবদুল মালিকের ছেলে ইয়াধীদের 
খলীফারপে গ্রহণ করে এবং তার হাতে বায়আত করে । ওখানে বনু সুলায়মান তথা সুলায়মান 
পরিবারের কিছু জমি-জমা ও ধন-সম্পদ ছিল। ওই জমি-জমা ও ধন-সম্পদের আয় উপার্জন তারা 
স্থানীয় জনসাধারণের মধ্যে বিলিয়ে দিত । এজন্যে ফিলিস্তিনীরা তাদেরকে ভালবাসত ৷ খলীফা 











www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৩৫ 


ইব্‌ন ইয়াধীদ নিহত হবার পর ওই অঞ্চলের নেতৃস্থানীয় ব্যক্তি সাঈদ ইবন রাওহ্‌ ইব্‌ন যামবাগ 
স্থানীয় জনগণকে খলীফারূপে ইয়াহীদ ইব্‌ন সুলায়মান ইবৃন আবদুল মালিকের হাতে বায়আত 
গ্রহণের আহ্বান জানায় । তারা তার ডাকে সারা দেয় এবং সুলায়মানকে খলীফারূপে গ্রহণ করে। 

জর্দানের জনগণ এই বিষয়টি অবগত হয়। তারা তখন মুহাম্মদ ইব্‌ন আবদুল মালিক ইব্‌ন 
মারওয়ানের হাতে বায়আত করে তাকে খলীফা মনোনীত করে। এসব সংবাদ কেন্দ্রে খলীফা 
ইয়াধীদের নিকট পৌছে। তিনি দামেক্কের লোকজন এবং সেখানে উপস্থিত হিম্‌সের অধিবাসীদের 
সমন্বয়ে গঠিত একটি বাহিনী সুলায়মান ইবৃন হিশামের নেতৃত্বে জর্দান ও ফিলিস্তিনের উদ্দেশ্যে 
প্রেরণ করেন। ওই বাহিনী জর্দান এসে পৌছলে তারা কেন্দ্রীয় বাহিনীর নিকট আত্মসমর্পণ করে 
এবং কেন্দ্রের প্রতি আনুগত্য প্রকাশ করে। অনুরূপভাবে ফিলিস্তিনীরাও কন্ীয় খলীফার প্রতি 
আনুগত্য প্রকাশ করে। 

খলীফা ইয়াধীদ তার ভাই ইবরাহীম ইব্‌ন ওয়ালীদকে রামাল্লাহ্‌ এবং তা-সংলগ্ন অঞ্চলের 
প্রশাসক নিয়োগ করেন। তারপর সে সব অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসে । আমীরুল 
মু'মিনীন খলীফা ইয়াধীদ ইব্‌ন ওয়ালীদ দামেক্কে জনসাধারণের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ ভাষণ 
দেন। তিনি মহান আল্লাহ্‌র প্রশংসা করার পর বললেন ৪ 

হে লোক সকল ! আমি গৌরব প্রদর্শনের জন্যে, অহংকার করা জন্যে এবং পার্থিব 
লোভ-লালসার বশবর্তী হয়ে খলীফার পদে বসেনি । কিংবা রাজত্ব করার খায়েশ নিয়েও তা 
করিনি । আমি নিজেকে খুব উপযুক্তও মনে করি না। আমি বরং নিজের প্রতি অন্যায়ই করেছি। 
আমার প্রতিপালক যদি আমাকে দয়া না করেন তাহলে আমি ধ্বংস-ই হয়ে যাব । তবে মহান 
আল্লাহ্‌, তার রাসূল এবং তার দীনের প্রতি অবমাননায় বিক্ষুব্ধ হয়ে আমি এ পথে নেমেছি । আমি 
মহান আল্লাহ্‌র প্রতি, তার কিতাবের প্রতি এবং নবী মুহাম্মদ (সা)-এর সুন্নতের প্রতি 
আহ্বানকারীরূপে এ পথে পা বাড়িয়েছি। আমি ঠিক সেই পরিস্থিতিতে এ কাজে নেমেছি যখন 
দীনের নিদর্শনগুলো ধ্বংস হয়ে যাচ্ছিল, তাকওয়াবানদের জ্যোতি নির্বাসিত হয়ে যাচ্ছিল এবং 
প্রত্যেক নিষিদ্ধ কর্মকে সিদ্ধ জ্ঞানকারী স্বৈরাচারী ব্যক্তির আবির্ভাব ঘটেছিল । যখন সকল বিদ'আত 
বাস্তবায়নকারী দোর্দণ্ড প্রতাপে তার মনস্কামনা পূর্ণ করে যাচ্ছিল । যখন. ওই ক্বৈরাচারীর অন্তরে 
মহান আল্লাহ্‌র কিতাব কুরআন মজীদের প্রতি সত্যায়ন ছিল না এবং যে বিচার দিবসের প্রতি 
বিশ্বাসী ছিল না। বস্তুত বংশীয় দৃষ্টিকোণ হতে সে আমার চাচাত ভাই ছিল মান-মর্যাদায় সে 
আমার সমকক্ষ ছিল। তার এই অবনতিশীল অবস্থা দেখে আমি তার ব্যাপারে মহান আল্লাহ্র 
নিকট ইসতিখারা করেছি, কল্যাণের পথ কামনা করেছি এবং মহান আল্লাহ্র নিকট দু'আ করেছি 
যে, তিনি যেন আমাকে আমার প্রতি ছেড়ে না দেন। আমার সুহৃদ যারা আমি এ কাজে 
সহযোগিতার জন্যে তাদেরকে আহ্বান জানিয়েছি । যারা সাড়া দেওয়ার তারা সাড়া দিয়েছে। আমি 
এ বিষয়ে যথাসাধ্য চেষ্টা করেছি । অবশেষে ওই পাপিষ্ঠের পাপচারিতা হতে মহান আল্লাহ্‌ তার 
বান্দাদেরকে এবং এই শহর ও জনপদকে রক্ষা করেছেন । এসব হয়েছে মহান আল্লাহ্‌র শক্তি ও 
ক্ষমতায় । আমার ক্ষমতায় নয়। 

হে লোক সকল HN TN ভার HET কি 
একটি পাথরের উপর একটি পাথর না রাখি । একটি ইটের উপর একটি ইট না রাখি । আমি কোন 

















www.almodina.com 


Contents 


৩৬ আল-বিদায়া ওয়ান নিহায়া 


নদ-নদী ইজারা না দিই। ব্যক্তিগত ধন-সম্পদ বৃদ্ধি না করি এবং রাষ্ট্রীয় সম্পদ স্বীয় স্ত্রী-সন্তানকে 
না দিই। সংশ্লিষ্ট জনপদের অধিবাসীদের প্রয়োজন পূরণ এবং ওই জনপদের অভাবমোচন ব্যতীত 
অন্য শহরে যেন সম্পদ স্থানান্তর না করি। ওই জনপদের প্রয়োজন পূর্ণ হবার পর কিছু উদ্বৃত্ত 
থাকলে সেটি নিকটবর্তী অভাবগ্রন্ত জনপদে স্থানান্তরিত করব বটে । আমি আপনাদের মনোবেদনা 
সৃষ্টি করব না যে, আপনারা এবং আপনাদের পরিবার-পরিজন কষ্ট পাবে । আপনাদের জন্যে আমি 
আমার দরজা বন্ধ করে দিব না যে, সবল লোকেরা দুর্বল লোকদেরকে খেয়ে ফেলবে । আপনাদের 
করদাতাদের উপর আমি এমন কর ধার্য করব না যাতে তাদেরকে দেশ ছেড়ে চলে যেতে হয় 
এবং যাযাবর জীবন যাপন করতে হয়। আমি প্রতি বছর আপনাদেরকে রাষ্ট্রীয় ভাতা প্রদান করব 
এবং প্রতি মাসের খাদ্য প্রদান করব। ফলে মুসলমান জনগোষ্ঠির জীবন হবে স্বচ্ছল ও 
স্বাচ্ছন্দ্যময় । তখন তাদের উচু-নীচু সবার জীবন মান সমান হয়ে যাবে । 

আমি যা বলেছি আমি যদি তা পূরণ করি তাহলে আপনারা আমার কথা মানবেন । নির্দেশ 
পালন করবেন এবং আমার সহযোগিতা করবেন । আর যদি আমি তা না করি তাহলে আপনারা 
আমাকে ক্ষমতাচ্যুত করতে পারবেন কিংবা আমাকে সংশোধন করতে পারবেন। আমি যদি 
সংশোধিত হই, তাওবা করি আপনারা আমার তাওবা গ্রহণ করবেন । আর আপনারা যদি এমন 
কোন সৎ ও দীনদার মানুষ খুঁজে পান, যে আপনাদেরকে আমার ন্যায় সেবা প্রদান করবে আর 
আপনারা যদি তার হাতে বায়আত করতে চান তবে তাও পারেন সেক্ষেত্রে আমি সর্বপ্রথম ওই 
ব্যক্তির হাতে বায়আত করব এবং তার আনুগত্যে প্রবেশ করব। ূ 

হে লোক সকল ! মহান আল্লাহ্র নাফরমানী ও অবাধ্য হয়ে কোন মানুষের আনুগত্য করা 
যাবে না। মূলত একমাত্র আল্লাহরই আনুগত্য করতে হবে । কেউ মহান আল্লাহ্‌র আনুগত্য করলে 
আপনারা ততক্ষণ তার আনুগত্য করবেন। সে যদি মহান আল্লাহ্‌র নাফরমানী করে কিংবা অন্যকে 
মহান আল্লাহ্র নাফরমানীর দিকে আহ্বান করে তাহলে সে ব্যক্তির আনুগত্য করা যাবে না। তার 
নির্দেশ মানা যাবে না। বরং তাকে হত্যা ও অপমানিত করা হবে । আমি এই বক্তব্য প্রদান করছি 
এবং আমার ও আপনাদের জন্যে মহান আল্লাহ্‌র দরবারে ক্ষমা প্রার্থনা করছি। 

এই হিজরী সনে খলীফা ইয়াধীদ ইব্‌ন ওয়ালীদ ইরাকের শাসনকর্তার পদ থেকে ইউসুফ 
ইব্‌ন উমরকে বরখাস্ত করেন । কারণ, ইয়ামানী জনগণের প্রতি তার অত্যাচার ও বিদ্বেষ প্রকাশ 
পেয়েছিল । মূলত ইয়ামানী জনগণ ছিল খালিদ ইবৃন আবদুল্লাহর সম্প্রদায় । ওয়ালীদ ইব্‌ন ইয়াযীদ 
নিহত হওয়া পৰ্যন্ত ওরা খালিদ ইব্‌ন আবদুল্লাহ্র অনুগামী ছিল । ইউসুফ ইব্‌ন উমর অধিকাংশ 
ইয়ামানী লোকজনকে বন্দী করে রেখেছিল এবং কেন্দ্রীয় সেনাবাহিনী যাতে ইরাক প্রবেশ করতে 
না পারে সেজন্য পার্বত্য পথে সশস্ত্র প্রহরার ব্যবস্থা করেছিল। ফলে আমীরুল মু'মিনীন খলীফা 
ইয়াধীদ তাকে বরখাস্ত করেন এবং তদস্থুলে মানসূর ইব্ন জামহুরকে সিন্ধু সিজিস্তান ও 
খুরাসানসহ ইরাকের শাসনকর্তা নিয়োগ করেন! মানসুর ছিল একজন রুক্ষ মেজাজের গ্রাম্য 
লোক । গায়লানী কাদরিয়্যা মতবাদের অনুসারী ছিল সে। তবে পাপাচারী খলীফা ওয়ালীদ ইব্‌ন 
ইয়াধীদের হত্যাকাণ্ডে তার সক্রিয় ভূমিকা ছিল। এজন্যে ক্ষমতাসীন খলীফা ইয়াধীদের নিকট তার 
একটি গুরুত্বপূর্ণ অবস্থান ছিল | কথিত আছে যে, ওয়ালীদের হত্যাকাণ্ডের ঝামেলা শেষ হবার পর 
মানসুর দ্রুত ইরাক গমন করে এবং নবনিযুক্ত খলীফা ইয়াধীদের পক্ষে সেখানে আম-জনতার 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৩৭ 


আনুগত্য গ্রহণ করে এবং সেখানে সরকারী কর্মচারী ও জনসাধারণের মধ্যে রাষ্ট্রীয় শান্তি ও 
স্থিতিশীলতা প্রতিষ্ঠা করে । এরপর রামাদান মাসের শেষের দিকে সে দামেক্কে ফিরে আসে । আর 
এই কর্ম তৎপরতার ফলশ্রুতিতে খলীফা ইয়াধীদ তাকে ইরাকের গভর্নর পদে নিয়োগ দেন। 
মহান আল্লাহ্‌ ভাল জানেন । 

এদিকে ইরাকের ক্ষমতাচ্যুত শাসক ইউসুফ ইব্‌ন উমর ইরাক হতে পালিয়ে বাল্কা অঞ্চলে 
চলে যায়। খলীফা ইয়াহীদ ইব্‌ন ওয়ালীদ লোক পাঠিয়ে তাকে খলীফার দরবারে উপস্থিত করেন। 
খলীফার সম্মুখে উপস্থিত হবার পর খলীফা তার দীড়ি চেপে ধরেন । ইউসুফের দাড়ি ছিল অনেক 
লম্বা। কোন কোন সময় এই দীড়ি তার নাভির নীচ পর্যন্ত প্রলম্বিত হত। দৈহিক আকারে সে ছিল 
বেঁটে ও খাটো । খলীফা তাকে ভীষণ ধমক দেন, তিরস্কার করেন এবং কারাগারে নিক্ষেপ করেন 
এবং তার নিকট রাষ্ট্র ও জনগণের পাওনা উসুল করার নির্দেশ দেন। 

নবনিযুক্ত শাসনকর্তা মানসূর ইরাক পৌছে সেখানকার জনগণকে ক্ষমতাচ্যুত খলীফা 
ওয়ালীদের হত্যাকণ্ডের বিবরণ সম্বলিত ক্ষমতাসীন খলীফার চিঠি পাঠ করে শুনান এবং এও 
উল্লেখ করেন যে, মহান আল্লাহ্‌র নাফরমানীর কারণে আল্লাহ্‌ তাকে প্রচণ্ড শাস্তি দিয়েছেন । পত্রে 
এও উল্লেখ ছিল যে, মানসুরের বীরত্ব ও যুদ্ধ বিদ্যায় পারদর্শিতার প্রেক্ষিতে খলীফা তাকে 
ইরাকের শাসনকর্তা নিয়োগ করেছেন । ফলে ইরাক, ভি হাজার জরা নামা 
৮৮৬ 
বির দার উর উগযাকতদন 
করেছিল । এভাবেই সে শাসনকর্তা পদে বহাল থাকে । 

এই হিজরী সনে মারওয়ান আল-হিমার ক্ষমতাচ্যুত খলীফা ওয়ালীদের ভাই ইয়াধীদের নিকট 
একটি পত্র লিখে পাঠিয়ে দেয় । তাতে সে তার ভাইয়ের হত্যাকাণ্ডের প্রতিশোধ গ্রহণে উষ্কানি 
দেয় । তখন মারওয়ান ছিল আযারবায়জান ও আর্মেনিয়ার শাসনকর্তা । 
অপসারণ করেন। ওই পদে নিয়োগ দেন আবদুল্লাহ ইব্‌ন উমর ইব্‌ন আবদুল আযীযকে । খলীফা 
তাকে বলেন যে, ইরাকের জনগণ তোমার বাবাকে খুবই ভালবাসত তাই তোমাকে সেখানকার 
শাসনকর্তা নিয়োগ করলাম । এই ঘটনা ঘটেছিল শাওয়াল মাসে । ইরাকে অবস্থিত সিরীয় 
সেনাপতিদের নিকট তিনি এই নিয়োগের বিষয়টি জানিয়ে দেন এবং তাকে সহযোগিতার পরামর্শ 
দেন। মানসূর ইব্ন জামহুর ক্ষমতা না ছাড়ার সম্ভাবনা বিদ্যমান থাকার কারণে তিনি এই নির্দেশ 
দেন। কিন্তু মানসুর ইব্‌ন জামহুর খলীফার নির্দেশ মেনে নেয় এবং নবনিযুক্ত শাসনকর্তা আবদুল্লাহ্‌ 
নাসর ইবৃন সাইয়ারকে স্বাধীনভাবে শাসনকার্ চালিয়ে যাওয়ার নির্দেশ দিলেন । এদিকে কিরমানী 
নামের একলোক নাসরের বিরুদ্ধে মাথা চাড়া দিয়ে উঠে। সে আবূ আলী জাদী ইব্‌ন আলী ইব্‌ন 
শাবীব মুগনী । কিরমান প্রদেশে জন্ম হওয়ায় সে কিরমানী নামে পরিচিত । অনেক লোক তার 
সমর্থনকারী ছিল। প্রায় ১৫০০ অনুসারী নিয়ে সে জুমুআতে হাযির হত ৷ শাসনকর্তা নাসর ইব্‌ন 
সাইয়ারকে সালাম দিত কিন্তু তার নিকট বসত না। তার আচরণে শাসনকর্তা নাসর ও তার 


www.almodina.com 


Contents 


৩৮ আল-বিদায়া ওয়ান নিহায়া 





পারিষদবর্গ মহা চিন্তায় পড়ে । অনেক ভাবনা-চিন্তার পর তারা তাকে বন্দী করে রাখার সিদ্ধান্ত 
নেয়। প্রায় এক মাস তাকে কারাগারে রাখা হয় ৷ এরপর তাকে মুক্তি দেওয়া হয় । তখন বহুলোক 
তার নিকট একত্র হয় এবং তার সাথে যাত্রা করে । তাদেরকে প্রতিরোধ করার জন্যে শাসনকর্তা 


নাসর সেনাবাহিনী প্রেরণ করে। উভয় পক্ষে যুদ্ধ শেষে সরকারী বাহিনী বিদ্রোহী বাহিনীকে 
পরাজিত ও হত্যা করে। 


এদিকে বহুলোক শাসনকর্তা নাসরের প্রতি ধীতশ্রদ্ধ হয়ে উঠে। তারা তার নেতৃত্বের প্রতি 
অসন্তুষ্ট হয়ে পড়ে। তার দেওয়া রাষ্ট্রীয় ভাতা বৃদ্ধির জন্যে তারা চাপ সৃষ্টি করে। সে মিষ্বরে 
অবস্থান করার সময় তারা তাকে গাল-মন্দ করে। সালম ইব্‌ন আহওয়ায জনসাধারণের এই 
কথাবার্তা শাসক নাসর ইবৃন সাইয়ারের নিকট পৌছে দেয় । তার মসজিদে খুতবা দেওয়ার সময় 
বহু লোকের একটি বিরাট দল মসজিদ থেকে বের হয়ে যায় । অনেক লোক তাকে ত্যাগ করে। 
এই পরিস্থিতিতে নাসর ইব্‌ন সাইয়ার বলল, আল্লাহ্র কসম ! আমি তোমাদেরকে ছড়িয়ে দিয়েছি 
এবং গুটিয়ে নিয়েছি। আবার গুটিয়ে নিয়েছি ছড়িয়ে দিয়েছি । আমার মনে হয় তোমাদের মধ্যে 
দশজনও দীনদার ও ঈমানদার নেই । সুতরাং তোমরা আল্লাহকে ভয় কর । আল্লাহ্‌র কসম ! যদি 
তোমাদের মাঝে দুই তরবারি পাল্টাপাল্টি আঘাত করে তোমরা নিজেদের মধ্যে ছন্দ-সংঘাতে 
লিপ্ত হও তাহলে তোমাদের নিরীহ ব্যক্তি পরিবার- পরিজন ও ধন-সম্পদ ছেড়ে চলে যাবে । এই 
সকল ফিতনা-ফাসাদ সে দেখবে না। এরপর সে কবি নাবিগার কবিতা পংক্তি আবৃত্তি করল ৪ 


০০৮০০ 1৯১০০ 5 75 + 2৫০ 1৫98৬ ৮4 3৪ 
“তোমাদের দুর্ভোগ যদি তোমাদের উপর প্রাধান্য লাভ করে তবে তোমাদেরকে সংশোধন 
করার জন্যে তোমাদের সৌভাগ্যবান করার জন্যে আমি আমার চেষ্টা চালিয়ে যাব ।” 
হারিছ ইব্‌ন আবদুল্লাহ্‌ ইব্‌ন হাশরাজ ইবৃন ওয়ারদ ইবৃন মুগীরা আল জা'দ বলেছেন ঃ 














(65101 5১১ 5০191 + Ge pyr ৪০০ 1 
“আমি নক্ষত্ররাজির দিকে তাকিয়ে তাকিয়ে রাত কাটিয়েছি। যতক্ষণ প্রথম উদিত নক্ষত্রগুলো 
আমার দিকে এগিয়ে এসেছিল ।” 
WC all 05175 35 + Ue শা হি ৩৭ 
“আমি বিনিদ্র রজনী যাপন করেছি ফিতনা-ফাসাদের কারণে । যেই ফিতনা গণহারে ছড়িয়ে 
পড়েছে সর্বত্র । নামাধী মানুষগুলোও তার মধ্যে শামিল হয়ে গিয়েছে ৷” 


Wats nk plat ১০০৮৩ SLO 
“যারা খুরাসানে আছে, যারা ইরাকে আছে এবং যারা সিরিয়াতে আছে সবাই এই ফিতনার 


(555 ৩৪০০ + এ 4 লে নে পথ 


www.almodina.com 


Contents 
আল-বিদায়া ওয়ান নিহায়া ৩৯ 


“মূৰ্খ লোক তার মূর্খতা নিয়ে কাজ করছে। আর এইক্ষেত্রে বুদ্ধিমান ও শিক্ষিত লোক মূর্খের 
সমপর্যায়ে নেমে গিয়েছে।” 
(11503 হন ০৯৩ + lke SN ie 90405 


“এই ফিতনার কারণে এখন লোকজন গভীর অন্ধকারে নিম্মিত। তাদের বিবেক-বুদ্ধি ও 
জ্ঞান-বিবেচনা সব বিলুপ্ত প্রায় ।” 





41০0 295 5 + MIE EE ০১1৮0 
লোকজন এখন এমন বিপদে পতিত হয়েছে যে, এই কষ্টের প্রতিক্রিয়ায় গর্ভবতী মহিলাদের 
গর্ভপাতের অবস্থা সৃষ্টি হয়েছে ।” 


GEE ES ০৩০৭ CL or tt Ss 
“তাদের সকাল হয় অস্পষ্টতার অন্ধত্বে অনিশ্চয়তায় ৷ বিপদাপদ অপেক্ষা করতে থাকে 
তাদের জন্যে ।” 


HEE res I AH 4 0915 ০5611 9 


“জনসাধারণ তাদের পরিণাম-পরিণতির কথা চিন্তা করছে না। উপরন্তু এমন সব কথাবার্তা 
চলছে যেগুলোর মর্ম ও অর্থ উপলব্িযোগ্য নয় ।” 


(5128 0৫১৯ Eh ৬৫০ ২৮৫ 51০৪০15055০ 
“তাদের কথাবার্তা এখন কুমারী মেয়ের গোঙ্গানি কিংবা গর্ভবতীর চীৎকারের ন্যায় মনে 
হচ্ছে। যে গর্ভবতীর বাচ্চা প্রসব করানোর জন্যে আয়োজন প্রস্তুত ৷” 


1১3 75 (5৯ ১১৪ 0৪ লও 

“এমতাবস্থায় সে আমাদের মধ্যে এসেছে, সে এসেছে বিপদাপদে পরিপূর্ণ মুখমণ্ডল নিয়ে” 

এই হিজরী সনে খলীফা ইয়াধীদ ইব্‌ন ওয়ালীদ তীর উত্তরাধিকারী খলীফারূপে তার ভাই 
ইবরাহীম ইব্‌ন ওয়ালীদের নাম ঘোষণা করেন এবং সরকারী কর্মকর্তা-কর্মচারী ও অন্যান্যদের 
থেকে তার জন্যে বায়আত গ্রহণ করেন। ইবরাহীমের পরবর্তী খলীফারূপে তিনি আবদুল আযীয 
ইব্‌ন হাজ্জাজ ইব্‌ন আবদুল মালিক ইবৃন মারওয়ানের নাম ঘোষণা করেন । পরবর্তী খলীফাদের 
মনোনয়নের তিনি উদ্যোগী হয়েছিলেন এজন্যে যে, তখন তিনি কঠিন মৃত্যু শয্যায় শায়িত 
ছিলেন । এটি ওই বছরের যুলহাজ্জা মাসের ঘটনা । তিনি অসুস্থ হয়ে পড়ায় ভার পরামর্শক, 
মন্ত্রীবর্গ ও উপদেষ্টাগণ তাকে পরবর্তী খলীফা মনোনয়নে উদ্বুদ্ধ করে । 

এই হিজরী সনে ১২৬ হিজরী সনে খলীফা ইয়াধীদ ইব্‌ন ওয়ালীদ হিজাজের শাসনকর্তার পদ 
থেকে ইউসুফ ইব্‌ন মুহাম্মদকে অপসারণ করেন এবং ওই পদে আবদুল আযীয ইবৃন উমর ইব্‌ন 
আবদুল আযীযকে নিয়োগ দেন এবং তাকে যুল-কাদা মাসের শেষের দিকে হিজাজ প্রেরণ 
করেন। এই হিজরী সনে মারওয়ান আল হিমার খলীফা ইয়ামীদের বিরোধিতার কথা প্রকাশ করে 





www.almodina.com 


Contents 
৪০ আল-বিদায়া ওয়ান নিহায়া 


এবং পরবর্তী খলীফা ওয়ালীদের হত্যাকাণ্ডের শাস্তি দাবী করে আর্মেনিয়া শহর থেকে বেরিয়ে 
যায়। অবশ্য হাররান নামক স্থানে সে খলীফার প্রতি আনুগত্য প্রকাশ করে এবং বায়আত করে । 

এই হিজরী সনে ইবরাহীম ইবৃন মুহাম্মদ ইব্ন আলী ইব্‌ন আবদুল্লাহ্‌ ইবন আব্বাস (রা) আবূ 
হাশিম বাকর ইব্‌ন মাহানকে খুরাসান প্রেরণ করেন । খুরাসানের মার্ভ নামক স্থানে গিয়ে সে স্থানীয় 
জনগণের সাথে মিলিত হয়। সমাবেশে সে তার প্রতি এবং জনগণের প্রতি লেখা ইমাম ইবরাহীম 
ইব্‌ন মুহাম্মদ-এর চিঠিখানা পাঠ করে শুনান। তারা সকলে তা মেনে নেয়। তাদের নিকট যা 
মালপত্র ছিল তারা আবু হাশিমের মারফত সেগুলো পাঠিয়ে দেয় । 


যুলকা‘দা মাসের শেষদিকে কারো মতে যুলহাজ্জা মাসের শেষ দিকে কারো মতে দশই 


যুলহাজ্জা এবং কারো মতে কুরবানীর দিনগুলোর পর আমীরুল মু'মিনীন ইয়াহীদ মৃত্যুমুখে 
পতিত হয়। 


[ ইয়াধীদ ইব্‌ন ওয়ালীদ ইব্‌ন আবদুল মালিক ইব্ন মারওয়ান ] 

তিনি ইয়াধীদ ইব্‌ন ওয়ালীদ ইব্‌ন আবদুল মালিক ইব্‌ন মারওয়ান ইব্‌ন হাকাম ইব্‌ন আবু আস 
মু'মিনীন । খলীফা । সর্বপ্রথম মাযাহ্‌ গ্রামে তার খিলাফতের পক্ষে বায়আত গ্রহণ করা হয় । মাযাহ 
হল দামেক্কের একটি জনপদ । এরপর তিনি দামেস্কে প্রবেশ করেন এবং দামেস্ক জয় করেন। 
এরপর তার চাচাত ভাই এবং তৎকালীন খলীফা ওয়ালীদ ইব্‌ন ইয়াধীদকে হত্যার জন্যে সৈন্য 
পাঠান । ওরা তাকে হত্যা করে । এই হিজরী সনের অর্থাৎ ১২৬ হিজরী সনের জামাদাল উখরা 
মাসের শেষ দিকে তিনি সঠিকভাবে খিলাফতের পদে আসীন হন। তীর উপাধি ছিল “হাসকারী”। 
পূর্ববর্তী খলীফা ওয়ালীদ জনগণের রাষ্ট্রীয় ভাতায় যে অংশ বৃদ্ধি করেছিল তিনি তা ড্রাস করে 
দিয়েছিলেন বলে তার উপাধি হয়েছিল “হাসকারী” । কথিত আছে যে, মারওয়ান আল হিমার 
তাকে এই নামে আখ্যায়িত করেছিল । সে তাকে “নাকিস ইব্‌ন ইয়াদ” বলে ডাকত । ইয়াধীদের 
মা ছিল শাহফিরান্দ বিন্ত ফীরোজ ইব্‌ন ইয়াযদাজার্দ ইব্‌ন কিসরা । ইব্‌ন জারীর এভাবে নিজের 
পরিচয় দিতেন ঃ 


LEE ০৯৩ এই Lani + 013০5 ভা ৪০৪ ০2 Ll 

“আমি পারস্য সম্রাট কিসরার বংশধর । আমার পিতৃপুরুষ মারওয়ান। আমার দাদা রোম 
সম্রাট কায়সার আর আমার নানা তুর্কী স্ম্রাট খাকান।” তিনি এ পরিচয় দিলেন এই সুত্রে যে, তার 
নানা ফীরোজ। তীর নানী হলেন কায়সারের কন্যা । তার মা তুর্কী সম্রাট খাকানের কন্যা 
শীরাবিয়্যাহ্‌। 

মুসলিম সেনাপতি কুতায়বা ইব্ন মুসলিম এক যুদ্ধে শীরাবিয়্যাহ এবং তার বোনকে বন্দী 
করেছিল । সেই ওই দুইজনকে পাঠিয়ে দিয়েছিল প্রধান সেনাপতি হাজ্জাজের নিকট । এক বোনকে 
নিজের জন্যে রেখে হাজ্জাজ আলোচ্য শীরাবিয়্যাহকে পাঠিয়ে দিয়েছিল ওয়ালীদের নিকট । 
ওয়ালীদের ঘরে শীরাবিয়্যাহ-এর গর্ভে জন্ম হয় খলীফা ইয়াধীদের । যিনি আল নাকিস বাত্রাসকারী 
_ নামে পরিচিত। অন্য বোনটি হাজ্জাজের অধীনে ইরাকে বসবাসরত ছিল । 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া 8১ 


ইয়াযীদ ইব্‌ন ওয়ালীদের জন্ম হয়েছিল ৯০ হিজরী সনে । কেউ বলেছেন ৯৬ হিজরী সনে। 
ইমাম আওযাঈ “বায়উস-সালাম” অর্থাৎ “মূল্য নগদ-মাল বাকী” বিষয়ক হাদীসটি ইয়াধীদ হতে 
বর্ণনা করেছেন। এই হিজরী সনে অর্থাৎ ১২৬ হিজরী কোন্‌ প্রেক্ষাপটে তিনি খিলাফতের পদে 
আসীন হলেন তা আমরা ইতিপূর্বে উল্লেখ করেছি। তিনি একজন ন্যায়পরায়ণ, দীনদার, কল্যাণ- 
পন্থী, সৎ এবং মন্দ-বিদ্বেষ, সত্যান্বেষী শাসক ছিলেন । এই হিজরী সনে ঈদুল ফিতরের নামাযে 
গিয়েছিলেন তিনি সশস্ত্র সৈন্যের প্রহরায় । খোলা তরবারি হাতে অশ্বারোহী দুই সারি সৈন্যের মাঝে 
অবস্থান নিয়ে তিনি ঈদগাহে গিয়েছিলেন এবং এ অবস্থায় ঈদগাহ হতে ফিরে এসেছিলেন নীল 
প্রাসাদে । তিনি একজন নেককার ও পুণ্যবান মানুষ ছিলেন । প্রবাদ বাক্য হিসেবে বলা হয় যে, 
আশাজ্জ এবং আল নাকিস এ দুইজন ছিলেন মারওয়ান বংশের শ্রেষ্ঠ ন্যায়বান শাসক । অর্থাৎ উমর 
ইব্‌ন আবদুল আযীয এবং এই ইয়াযীদ ইব্‌ন ওয়ালীদ দুইজন ছিলেন অন্যতম ন্যায়পরায়ণ শাসক। 

আবু বকর ইব্‌ন আবুদ দুনয়া বলেছেন যে, ইবরাহীম ইব্‌ন মুহাম্মদ আল মারুযী বর্ণনা 
করেছেন, আবু উছমান লায়ছী হতে । তিনি বলেছেন যে, খলীফা ইয়াধীদ ইব্‌ন ওয়ালীদ 
আল-নাকিস উমাইয়া গোত্রের লোকদেরকে সম্বোধন করে বলেছেন, “হে উমাইয়া গোত্রের 
লোকসকল! তোমরা গান-বাদ্য পরিহার কর। কারণ গান-বাদ্যে জড়িত হলে লজ্জা কমে যায়, 
কু-প্রবৃত্তি বেড়ে যায় এবং মনুষ্যত্ব নষ্ট হয়। এটি মদের সমকক্ষ | নেশাগ্রস্থ লোক যা করে 
0 পিসি নিন রাস জুমার 
কারণ, মহিলাগণ যিনা-ব্যভিচারের দিকে আকৃষ্ট করে। 

ইব্ন আবু হাকাম বর্ণনা করেছেন শাফিঈ (র) হতে যে, ছারা ভারা 
যখন খিলাফতের পদে আসীন হয় তখন সে জনসাধারণকে কাদরিয়া মতবাদের দিকে আহ্বান 
জানায় । তাদেরকে ওই মতাদর্শ অনুসরণে উৎসাহিত করে এবং গায়লানকে কাছে টেনে নেয়। 
ইব্‌ন আসাকির এই তথ্য উল্লেখ করেছেন। প্রসংগত তিনি মন্তব্য করেছেন যে, খলীফা 
গায়লানকে কাছে টেনে নিয়েছে অর্থাৎ গায়লানের অনুসারীদেরকে কাছে টেনে নিয়েছে । কারণ 
হত্যা করেছিলেন । 
_ মুহাম্মদ ইবন মুবারক বলেছেন, ইয়াহীদ ইব্‌ন ওয়ালীদের অন্তিম কথা ছিল হায় দুঃখ! হায় 
দুর্ভাগ্য! ইয়াধীদের সীল মোহরে অংকিত ছিল-“ «11 {4২:1 -মর্যাদা আল্লাহ্র জন্যে ।” প্লেগ 
রোগে আক্রান্ত হয়ে নীল প্রাসাদে তীর মৃত্যু হয়। সেদিন ছিল যুলহাজ্জা মাসের সাত তারিখ 
শনিবার | কেউ বলেছেন সেদিন ছিল ঈদুল আযহার দিবস । কেউ বলেছেন, ঈদুল আযহার কয়েক 
দিকে তিনি মারা যান। অধিকাংশ এতিহাসিকের মতে মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৬ বছর। 
কেউ বলেছেন ৩০ বছর । কেউ কেউ মন্তব্যও করেছেন মহান আল্লাহ্‌ ভাল জানেন । প্রসিদ্ধ 
অভিমত এই যে, তিনি মাত্র ছয়মাস শাসনকাৰ্য পরিচালনা করেন। কেউ বলেছেন পাচ মাস 
কয়েকদিন মাত্র । তার ভাই ইবরাহীম ইব্‌ন ওয়ালীদ তার জানাযায় ইমামতি করেছেন। তার 
ইনতিকালের পর ইবরাহীমই খলীফা হবার জন্যে মনোনীত ছিল। 


আল-বিদায়া ওয়ান নিহায়া (১০ ম 897518190109.0017 


Contents 


৪২ আল-বিদায়া ওয়ান নিহায়া 


সাঈদ ইব্‌ন কাছীর ইব্‌ন উযায়র বলেছেন যে, জাবিয়াহ ও সাগীর ফটকদ্বয়ের মাঝে তাকে 
দাফন করা হয় । কেউ বলেছেন, আল-ফারাদীস ফটকে তাকে দাফন করা হয়েছে । তার শরীরের 
রং ছিল খাকী রং । হালকা-পাতলা সুন্দর দেহ ও ফর্সা মুখমণ্ডল ছিল তার । 

আলী ইব্‌ন মুহাম্মদ মাদীনী বলেছেন, খলীফা ইয়াধীদ ছিলেন খাকী বর্ণের দীর্ঘকায় ছোট্ট মাথা 
বিশিষ্ট মানুষ । তার চেহারায় দাগ ছিল । তিনি ছিলেন সুদর্শন । মুখ কিছুটা প্রশস্ত । অবশ্য খুব বেশী 
নয়। | 

এই হিজরী সনে হজ্জে নেতৃত্‌ দিয়েছিল হিজাজের শাসনকর্তা আবদুল আযীয ইব্‌ন উমর 
ইব্‌ন আবদুল আযীয । তখন ইরাকে শাসনকর্তা ছিল তার ভাই আবদুল্লাহ্‌ ইবৃন উমর ইবৃন আবদুল 
আযীয । খুরাসানের শাসনকর্তা পদে নাসর ইবুন সাইয়ার। আল্লাহ্‌ ভাল জানেন। 





www.almodina.com 


Contents 


১২৬ হিজরী সনে যারা ইনতিকাল করেন 


খালিদ ইব্ন আবদুল্লাহ্‌ ইব্‌ন ইয়াযীদ 


তিনি হলেন খালিদ ইব্ন আবদুল্লাহ্‌ ইবৃন ইয়াধীদ ইব্‌ন আসাদ ইবৃন কুর্য ইবৃন আমির ইব্‌ন 
আবকারী, আবু হায়ছাম আল- বাজালী আল-কাসরী আল-দামেক্কী | তিনি খলীফা ওয়ালীদের 
শাসনামলে পবিত্র মক্কা ও হিজাজ অঞ্চলের শাসনকর্তা ছিলেন । খলীফা সুলায়মানের শাসনামলেও 
ওই পদে বহাল ছিলেন । তারপর খলীফা হিশামের শাসনামলে তিনি ইরাকের শাসনকর্তা পদে 
নিয়োজিত ছিলেন পাচ বছর । ইব্‌ন আসাকির বলেছেন যে, দামেক্কের আল-কায্য চত্বরে ছিল তীর 
কর্মস্থান। পরবর্তীতে এটি দার-আল শরীফ-আল ইয়াযিদী নামে পরিচিত হয়। তাওমা ফটকের 
অভ্যন্তরের গোসলখানাটি তারই নামে পরিচিত। তিনি তার পিতা হতে এবং তিনি তার দাদা 
হতে বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ্‌ (সা) তাকে বলেছিলেন, “হে আসাদ! তুমি কি জান্নাতকে 
ভালবাস ?” সে বলল, হ্যা তাতো ভালবাসিই । তখন রাসূলুল্লাহ্‌ (সা) বললেন, তুমি নিজের জন্য 
যা পসন্দ কর অন্য মুসলমানদের জন্যও তা ভালবাসবে । এই হাদীস আবু ইয়া'লা বর্ণনা করেছেন। 
উসমান ইব্‌ন আবু শায়বা আবু হাকাম হতে বর্ণিত যে, তিনি তাকে মিশ্বরে বসে তা বলতে 
শুনেছেন। ইসমাঈল ইব্‌ন আওসাত, ইসমাঈল ইব্‌ন আবু খালিদ, হাবীব ইবৃন আবু হাবীব এবং 
হামীদ আল-তাবীল প্রমুখ ব্যক্তিবর্গ তার থেকে হাদীস বর্ণনা করেছেন । এটাও বর্ণিত আছে যে, 
তিনি তার দাদার সুত্রে রাসূলুল্লাহ্‌ (সা) হতে একটি হাদীস বর্ণনা করেছিলেন এই বিষয়ে যে, রোগ 
দ্বারা পাপ ও গুনাহের কাফফারা ও ক্ষমা অর্জিত হয়। 

খালিদ ইব্‌ন আবদুল্লাহ্‌ এর মাতা ছিলেন খৃস্টান মহিলা । যাদের মাতা খৃস্টান এবং নিজেরা 
সনত্রন্ত ব্যক্তি তাদের তালিকায় আবূ বকর ইব্‌ন আইয়াশ খালিদের নাম উল্লেখ করেছেন । মাদাইনী 
বলেছেন যে, সর্বপ্রথম খালিদের মধ্যে নেতৃত্বের পরিচয় পাওয়া যায় যে ঘটনায় তা হল একদিন 
তার ঘোড়ার পায়ের নীচে পড়ে একটি শিশু পিষ্ট হয়ে যায়। তাৎক্ষণিক তিনি শিশুটিকে কোলে 
তুলে নেন এবং উপস্থিত জনতার নিকট সাক্ষ্য দিয়ে বলেন যে, এই শিশু আমার সাথী শিশু। 
শিশুর মৃত্যু হলে তিনি নিজে তার দিয়্যত বা রক্ত পণ পরিশোধ করবেন। 

খলীফা ওয়ালীদ তাকে হিজাজের শাসনকর্তা নিয়োগ করেছিলেন । ৮৯ হিজরী সন হতে 
ওয়ালীদের মৃত্যু পর্যন্ত তিনি ওই পদে বহাল ছিলেন। পরবর্তী খলীফা নিযুক্ত হন সুলায়মান । 
সুলায়মানের শাসনামলেও খালিদ হিজাজের শাসনকর্তা পদে বহাল ছিলেন । ১০৬ হিজরী সনে 
খলীফা হিশাম তাকে ইরাকের শানসকর্তা পদে নিয়োগ দেন। ১২০ হিজরী সন পর্যন্ত তিনি ওই 
পদে বহাল ছিলেন । এরপর তিনি নবনিযুক্ত শাসনকর্তা ইউসুফ ইব্ন উমরের নিকট ইরাকের 
শাসনক্ষমতা হস্তান্তর করেন। পরবর্তীতে ইউসুফ ইবৃন উমর তার উপর নির্যাতন চালায় এবং তার 
ধন-সম্পদ সব বাজেয়াপ্ত করে। তখন থেকে ১২৬ হিজরী সনের মুহার্রাম মাস পর্যন্ত তিনি 



































www.almodina.com 


Contents 


88 ". আল-বিদায়া ওয়ান নিহায়া 


দামেক্কে অবস্থান করেছিলেন। এরপর খলীফা ওয়ালীদ তাকে ইউসুফ ইব্‌ন উমরের নিকট প্রেরণ 
করে। সে তার নিকট হতে পীচ কোটি দিরহাম ছিনিয়ে নেয়। শাসনকর্তা ইউসুফ ইব্‌ন উমরের 
অমানুষিক নির্যাতনের শিকার হয়ে এক পর্যায়ে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন ৷ ইউসুফ ইব্‌ন 
উমর প্রথমে তার পায়ের নালা দুইটা ভেঙ্গে ফেলে ৷ তারপর উরু দুইটা ভেঙ্গে দেয়। তীর বুকের 
হাড় গুঁড়িয়ে দেয় । এক পর্যায়ে তিনি মারা যান। এত অত্যাচার সত্বেও তিনি কোন কথা বলেননি 
এবং কোন আহ্‌-উহ্‌ শব্দ করেননি । মহান আল্লাহ্‌ তার প্রতি দয়া করুন । 

লায়ছী তার পিতা থেকে বর্ণনা করেছেন যে, একদিন খালিদ কাস্রী ভাষণ দিচ্ছিলেন । 
ভাষণের মাঝে তার মুখে জড়তা এসে গিয়েছিল। তিনি বললেন, হে লোক সকল! এই বক্তৃতা 
কখনো অনায়াসে চলে আসে আবার কখনো বাধাপ্রাপ্ত হয়। অনায়াসে যখন বক্তৃতা বের হয় তখন 
বাকযন্ত্রের সকল অংশ নিয়ম মাফিক সক্রিয় থাকে । আর যখন তাতে জড়তা আসে তখন মনের 
ভাব প্রকাশে বাধা সৃষ্টি হয়। আপনারা যা পসন্দ করেন অবিলম্বে সে অবস্থা আমাদের নিকট ফিরে 
আসবে । আর আপনারা যা কামনা করেন আমরা সে পর্যায়ে ফিরে যাব । 


আসমাঈ ও আরোও অনেকে বলেছেন, খালিদ কাস্রী একদিন “ওয়াসিত” নামক স্থানে 
ভাষণ দিলেন । ভাষণে তিনি বললেন, “হে লোক সকল! সম্মানজনক কাজের প্রতি তোমরা আগ্রহী 
হও । যুদ্ধলব্ধ মালামাল অর্জনে দ্রুত এগিয়ে যাও, দান-খয়রাতের বিনিময়ে সুনাম ক্রয় করে নাও। 
কাউকে অযথা অবকাশ দিয়ে দুর্নাম অর্জন করো না। যে সৎকর্ম এখনও সম্পন্ন করনি সেটিকে 
নিজের সঞ্চয় হিসেবে গণ্য করো না। তোমাদের কারো প্রতি যদি অন্য কারো অনুগ্রহ ও অবদান 
থাকে আর প্রথম পক্ষ ওই অনুগ্রহের কৃতজ্ঞতা প্রকাশ না করে তবে মহান আল্লাহ্‌ অনুহকারীকে 
উত্তম প্রতিদান ও বিনিময় দান করবেন । জেনে রাখ যে, তোমার প্রতি মানুষের প্রয়োজনীয়তা ও 
মুখাপেক্ষিতা নিআমতস্বরূপ। কাজেই, তাতে বিরক্ত হয়ো না। সেটি তাহলে সমালোচনায় 
পরিণত হবে । কারণ, উত্তম সেটি যেটি পুরস্কার ও সুনাম আনয়ন করে । দানশীলতাকে যদি 
তোমরা চোখে দেখতে তাহলে সেটিকে দেখতে একজন সুন্দর ও রূপবান পুরুয়রূপে যে তাকে 
দেখলেই মানুষ আনন্দিত হয় । আর কার্পণ্যকে তোমরা যদি চোখে দেখতে তাহলে তাকে 
দেখতে একজন কদাকার বিশ্রী মানুষরূপে । যাকে দেখে দৃষ্টি নীচে নেমে আসে আর অন্তরে ঘৃণা 
জন্মে। যে দান করে সে নেতা হবে। যে কার্পণ্য করবে সে অপমানিত ও লাঞ্ছিত হবে। শ্রেষ্ঠ 
সম্মানী ব্যক্তি সেই দানের সময় যে প্রতিদান আশা করে না এবং প্রতিশোধের শক্তি থাকা সত্ত্বেও 
যে ক্ষমা করে দেয়। উত্তম ব্যক্তি সে দ্বিতীয় পক্ষ থেকে আত্মীয়তা ছিন্ন করলেও সে স্বতরপ্রবৃত্ত 
হয়ে ওই আত্মীয়তা বজায় রাখে । যার ক্ষেত ভাল নয় তার ফসল ভাল হবে না। বৃক্ষের মূলের 
অনুপাতে ডাল-পালা বড় হয় এবং কাণ্ড অনুপাতে সেটি উঁচু হয়। 

উমর ইব্‌ন হায়ছাম হতে আছমাঈ উদ্ধৃত করেছেন যে, এক আরব বেদুঈন এসে উপস্থিত 
হয় খালিদ ইবন আবদুল্লাহ্‌ ইব্‌ন ইয়াধীদের নিকট । খালিদের প্রশংসায় সে নিম্নের কবিতা আবৃত্তি 
করেঃ 


0455 ০০০ ৮৮ Bs 05০ CLS ০১১৪ ot এন। 
“হে কুর্য আল-খায়রের সন্তান ! আমি বড় আশা নিয়ে আপনার নিকট এসেছি। যাতে 


www.almodina.com 


Contents 
আল-বিদায়া ওয়ান নিহায়া 8৫ 
আমার দুর্বল ও হতদরিদ্র অবস্থার কথা আপনি অবগত হতে পারেন।” 
ERE (১৪ ৭0105 ls + sls pial SS Joliet all ue 
“আমি এসেছি সন্তাত্ত, ধৈর্যশীল, দানবীর ও নেতৃস্থানীয় ব্যক্তির নিকট ৷ যিনি মূল অংশ ও 
শাখা অংশ উভয় দিক হতে মহান আল্লাহ্‌র সৃষ্টিজগতের অন্যতম সস্তান্ত ব্যক্তি ।” 
288 10৯ ০৪১1৪ La + HUGE SLAs ACC St 


“অন্যান্য মানুষ যখন তাদের কর্ম সম্পাদনে কমতি ও ক্রটি করে তখন আপনি দণ্ডায়মান হয়ে 
যান এবং কোন ক্ষেত্রেই আর তখন অপূর্ণ ও কমতি থাকে না।” 


sso sce 0) 30+ 6.8 ee see ea ee 


ls ০১৮ Syl 42181 + 4৯০০ ১০৫৭০৭৯০19৯ এ 0৪ 


“ওহে আপনি তো দানের ক্ষেত্রে অতল মহাসমুদ্র, যার ঢেউয়ের মধ্যে মানুষ ডুবে যায়। 
কেউ যদি আপনার নিকট কোন দান- খয়রাত চায়, ত তবে ওই সমুদ্র আরো উত্তাল ও তরঙ্গ বিক্ষুব্ধ 
হয়ে উঠে।” 


0025 a SEs LE UE SEC A 
“আমি সকল পর্যায়ে আবদুল্লাহর ছেলেকে যাচাই করে দেখেছি। আমি তাকে সর্বশ্রেষ্ঠ ও 
সর্বাধিক মর্যাদাবান পেয়েছি।” 
১, ০১৫,৮১০ + IE ০০৫৭ 0০ | ও bE ও 
“দান-খয়রুত ও সৎকর্মের ফলশ্রুতিতে যদি কেউ দুনিয়াতে চিরস্থায়ী ও অমর হত, তবে 
আপনি হতেন সেই অমর ও চিরস্থায়ী ব্যক্তি।” 


1421381410৫ পরও ০০০৪৪ 91 4253) 33 (০ ৮৭ ১০০৯৪ 9৩ 
“কাজেই, আপনার নিকট আমার যা প্রত্যাশা তা হতে আমাকে বঞ্চিত করবেন না। তাহলে 
কিন্তু বঞ্চনার বেদনায় আমার চেহারা কালো ও ফ্যাকাশে হয়ে যাবে ।” 
উমর ইব্‌ন হায়ছাম বলেন যে, খালিদ এই পংক্তিগুলো মুখস্থ করে রাখেন । লোকজন 
খালিদের নিকট সমবেত হবার পর বেদুঈন লোকটি কবিতা আবৃত্তির জন্যে দাড়ায় । কিন্তু তার 
আগে খালিদ নিজে ওই কবিতা আবৃত্তি শুরু করেন এবং বলেন, ওহে শায়খ, আমি তো আপনার 
আগে এই কবিতা রচনা করেছি। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে বেদুঈন শায়খ সমাবেশ ছেড়ে চলে 


যেতে শুরু করে । তার প্রস্থানকালীন মন্তব্য শোনার জন্য খালিদ একজন গোয়েন্দা পাঠান। সে 
শুনতে পেল যে, বেদুঈন শায়খ নিম্নের কবিতা আবৃত্তি করছে £ 


৬০৩. ৬৮৪ & 5 পপ পাতা পপ @ “aes 62 পা 9৪6 পলা 
“আমি তার নিকট যা আশা করেছিলাম এবং সেটি লাভ করার জন্যে আমি যে শ্রম ও কষ্ট 
করেছি তার সবই মহান আল্লাহ্‌র পথে -ফী সাবিলিল্লাহ্‌।” 


www.almodina.com 


Contents 


৪৬ আল-বিদায়া ওয়ান নিহায়া 


Ale 2 JON ৪ hag + JO ০৯ te SS 
“আম তো এসেছিলাম এক সমুদ্রের নিকট । যে সমুদ্র ধন-সম্পদ দান করে। যে সমুদ্র 
ংসা অর্জনের জন্যে প্রচুর ধনরত্ম দান করে।” 

৬৬১৯ ৮০৪0৩ ৯০ সা sly + ০০৩৯৬ চি], ৪10৪ 
“কিন্তু আমার মন্দ কপালের প্রেক্ষিতে আমার দুর্ভাগ্য আমার জন্যে বৈরী পরিস্থিতি তৈরি করে 

দিয়েছে। দুর্ভাগ্য আমার কাছে এসেছে আমার সৌভাগ্য আমাকে ছেড়ে গিয়েছে” 





১৯5। ১১৪1 ১০০ 25615 5 ও এ ৭ SEL 
“তবে তার নিকট যদি আমার রিয্‌ক্‌ ও জীবিকা থেকে থাকে, তা আমি পাবই । কিন্তু সেটি 
তো মূলত একক সৃষ্টা মহান আল্লাহ্‌র নির্দেশে বাস্তবায়িত হবে ।” 
তারপর গোয়েন্দা লোকটি ওই শায়খকে ফিরিয়ে নিয়ে এল এবং তার বক্তব্য খালিদকে 
জানাল । খালিদ তাকে দশ হাজার দিরহাম পুরস্কার প্রদানের নির্দেশ দিলেন। 


নিকট আবেদন করল । খালিদ ওই ঝুলিটি দিরহাম বা রৌপ্য-মুদ্বায় ভরে দেবার নির্দেশ দিলেন। 
দরবার হতে বের হবার পর কেউ একজন ওই বেদুঈনকে বলল, “তোমার সাথে কেমন আচরণ 
করেছেন খালিদ ? জবাবে সে বলল, আমি যা পসন্দ করি তা তার নিকট চেয়েছিলাম, কিন্তু তিনি 
যা পসন্দ করেন আমাকে তা প্রদান করলেন।” 

কেউ একজন বলেছেন যে, একদিন খালিদ ভ্রমণে বের হলেন । তার সাথে সাক্ষাত হয়ে যায় 
এক আরব বেদুঈনের ৷ সে খালিদকে অনুরোধ করল তাকে মেরে ফেলার জন্যে । খালিদ 
বললেন, কেন ? তুমি কি ডাকাতি করেছ ? তুমি বৈধ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করেছ? সে 
জবাবে বলল, না, না, তার কিছুই আমি করিনি । খালিদ বললেন, তবে মরতে চাচ্ছ কোন দুঃখে ? 
সে বলল, অভাবে ও ক্ষুধার জ্বালায় । খালিদ বললেন, তোমার কি কি দরকার তা বল। সে বলল 
আমার ৩০ হাজার দিরহাম দরকার । খালিদ তা মঞ্জুর করলেন এবং বললেন আজ আমি যা মুনাফা 
অর্জন করেছি কেউ তা পারেনি । আমি ধরে নিয়েছিলাম যে, ওই বেদুঈন এক লক্ষ দিরহাম চাইবে 
এবং আমি তাকে তা দিব । এখন সে চেয়েছে ৩০ হাজার দিরহাম । আমার বেঁচে গেল ৭০ হাজার 
দিরহাম। এটি আমার লাভ। কাজেই, চল ঘরে ফিরে যাই। ওকে ৩০ হাজার দিরহাম প্রদানের 
নির্দেশ দিলেন। 

খালিদ যখন দরবারে বসতেন তখন ধন-সম্পদ ও দিরহাম-দীনার তার সম্মুখে রাখতেন এবং 
বলতেন এই মালামাল আমার নিকট আমানত । এটি দিয়ে দেওয়া জরুরী । | | 

একবার রাবিআ নামী তার এক দাসীর ৩০ হাজার দিরহাম মূল্যের একটি আংটি হারিয়ে 
গিয়েছিল । সেটি পড়ে গিয়েছিল বাড়ীর ড্রেনে (নালায়)। সে খালিদকে অনুরোধ করেছিল এমন 
একজন লোক দিতে যে নালা থেকে ওই আংটি তুলে দিবে। খালিদ বললেন, ওই ময়লার নালায় 
পড়ে যাওয়া আংটি পরিধান অপেক্ষা তোমার হাত আমার নিকট অধিক মর্যাদার । এই নাও ওই 























www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৪৭ 





আংটির বদলে অন্য একটি আংটি কেনার জন্যে পাচ হাজার দীনার (স্বর্ণমুদ্রা) নিয়ে যাও । রাবিআ 
নামের এই দাসীর নিকট ছিল মহামূল্যবান গহনা ও অলংকারের সঞ্চয় । তন্মধ্যে ছিল ইয়াকৃত ও 
হীরক খণ্ড। যার প্রত্যেকটির মূল ৭৩ হাজার দীনার বা স্বরণমুদ্রা। 

ইমাম বুখারী (র) তার “মানুষের কর্ম” গ্রন্থে এবং ইব্ন আবূ হাতিম “আল-সুন্নাহ্‌” কিতাবে 
এবং সুন্নাত সম্পর্কে গ্রন্থ সংকলনকারী অন্যান্যগণ উদ্ধৃত করেছেন যে, খালিদ ইবৃন আবদুল্লাহ্‌ 
কাসরী এক ঈদুল আযহায় জনগণের উদ্দেশ্যে একটি খুতবা প্রদান করেছিলেন । তিনি বলেছিলেন, 
হে লোক সকল! আপনারা কুরবানী করুন মহান আল্লাহ্‌ আপনাদের কুরবানী কবুল করবেন । তবে 
আমি এইবার জা'দ ইব্‌ন দিরহামকে কুরবানী দিব-হত্যা করব। কারণ, ও হতভাগা দাবী করে যে, 
আল্লাহ্‌ তা'আলা হযরত ইবরাহীম (আ)-কে বন্ধুরূপে গ্রহণ করেননি এবং তিনি হযরত মূসা 
(আ)-এর সাথে কথা বলেননি । হতভাগা জা‘দ যা বলে মহান আল্লাহ্‌ তা হতে বহু উর্ধ্বে । এরপর 
খালিদ মিম্বর থেকে নেমে মিম্বরের সম্মুখেই জা'দকে যবাহ করে ফেললেন। 


অবশ্য অন্যরা বলেছেন যে, জা'দ ইব্ন দিরহাম ছিল সিরিয়ার অধিবাসী | সে মারওয়ান 
“আল-হিমার”-এর শিক্ষক ছিল । এজন্যে মারওয়ানকে মারওয়ান আল-জা'দী বলা হয়। ওই জাদ 
ছিল জাহমিয়া সম্প্রদায়ের নেতা জরহম ইব্‌ন সাফওয়ানের গুরু ও শায়খ। ওই সম্প্রদায়ের 
লোকেরা বিশ্বাস করে যে, মহান আল্লাহ্‌ স্বত্বাগতভাবে সর্বস্থানে উপস্থিত । বস্তুত তারা যা বলে 
মহান আল্লাহ্‌ তা হতে বহু উর্ধ্বে । জা“দ ইব্‌ন দিরহাম এই মাযহাব ও মতবাদ পেয়েছিল আবান 
ইব্‌ন সামআন নামের এক লোক হতে । আবান এই মাযহাব পেয়েছিল লাবীদ ইব্‌ন আ'সমের 
ভাগ্নে তালুত হতে । তালুত পেয়েছিল তার মামা লাবীদ ইব্‌ন আসাম ইয়াহুদী হতে । এই 
লাবীদ-ই চিরুনী, চুল ও খেজুরের খোসার মধ্যে রাসূলুল্লাহ্‌ (সা)-কে যাদু করেছিল এবং 
যু-আরওয়ান নামক কূপের মধ্যে ওই পাথর চাপা দিয়ে রেখেছিল । যাদুর প্রতিক্রিয়ায় ওই কূপের 
পানি মেহেদীর রং বিশিষ্ট হয়ে গিয়েছিল । এই বিষয়ে সহীহ্‌ বুখারী, সহীহ্‌ মুসলিম ও অন্যান্য 
হাদীসগন্থে হাদীস বর্ণিত রয়েছে । কোন কোন হাদীসে এসেছে যে, রাসূলুল্লাহ্‌ (সা)-কে যাদু করার 
প্রেক্ষিতে মহান আল্লাহ্‌ সূরা ফালাক ও সুরা নাস নাযিল করেছেন। 

আবু বকর ইব্‌ন আবু খায়ছামা বলেছেন যে, মুহাম্মদ ইব্‌ন ইয়াধীদ রিফাঈ বলেছেন আমি আবু ' 
বকর ইব্‌ন আইয়াশকে বলতে শুনেছি, তিনি বলছিলেন, মুগীরা ও তার সাথীদেরকে যখন বন্দী 
করে খালিদের নিকট উপস্থিত করা হয়, তখন আমি খালিদকে দেখেছিলাম । মসজিদে তার জন্যে 
একটি চৌকি সাজানো হয়েছিল । তিনি সেখানে বসেছিলেন। এরপর এক ব্যক্তিকে হত্যার নির্দেশ 
দিলেন। তাকে হত্যা করা হল। এরপর মুগীরাকে বললেন, এবার তুমি ওকে জীবিত কর । মুগীরা 
দাবী করত যে, সে মৃতকে জীবিত করতে পারে । মুগীরা বলল, আল্লাহ্‌ আপনার ভাল করুন আমি 
তো মৃতকে জীবিত করতে পারি না। খালিদ বললেন, তুমি হয়ত ওকে জীবিত করবে নতুবা আমি 
তোমাকে মেরে ফেলব। সে বলল, আল্লাহ্‌র কসম ! আমি মৃতকে জীবিত করতে সক্ষম নই। 
এরপর তিনি একটি বাশে আগুন জ্বালাতে বললেন । তাতে আগুন জ্বালানো হল । এরপর তিনি 
মুগীরাকে বললেন, এবার যাও ওই বাঁশটি গলায় জড়িয়ে ধর। সে তাতে অস্বীকৃতি জানায় 
ইতিমধ্যে তারই এক অনুসারী এগিয়ে যায় এবং বাশটি গলায় জড়িয়ে ধরে । আবু বকর (র) 
বলেন যে, আমি স্পষ্ট দেখেছি যে, লোকটিকে আগুন খেয়ে ফেলছে । সে তখন তর্জনী অঙ্গুলি 


www.almodina.com 


Contents 


৪৮ "_ আল-বিদায়া ওয়ান নিহায়া 


দ্বারা ইশারা করছিল । তখন মুগীরাকে খালিদ বললেন, আল্লাহ্‌র কসম ! নেতৃত্বের জন্যে ওই 
লোক তোমার চেয়ে অধিক যোগ্য । এরপর তিন মুগীরাকে এবং তার সাথীদেরকে হত্যা 
করলেন। 

মাদাইনী বলেছেন, কৃফাতে নুবুওয়াত দাবী করেছিল এমন এক লোককে খালিদের নিকট 
নিয়ে আসা হল। ওই লোককে বলা হল তোমার নুবুওয়াতের চিহ্ন কি ? সে বলল, আমার প্রতি 
কুরআন অবতীর্ণ করা হয়েছে এবং তা হল £ 


(১৯৮৪৬ AS JS ৮০ ১৩ ১৯ ২৩4১০] ০৯৪ PALS Label Ul) 
এরপর খালিদ তাকে শুলিতে চড়ানোর নির্দেশ দিলেন। শুলিতে থাকা অবস্থায় সে বলছিল £ 
১১৯৩ YA ০০৮০৬ LG ০৪৪ ডো ১০] ০০০৬ - spd libel Ul 
মাবরাদ বলেছেন, এক যুবককে পাওয়া গেল ভিন্ন এক গোত্রের অন্দর মহলে । তার বিরুদ্ধে 
চুরির অভিযোগ দিয়ে তাকে খালিদের নিকট উপস্থিত করা হল । খালিদ তাকে ঘটনা সম্পর্কে 
জিজ্ঞেস করলেন ; সে অপরাধ স্বীকার করল। (মূলত সে চোর ছিল না, প্রেমিকার সাথে সাক্ষাত 


করতে গিয়েছিল)। তারপর তার হাত কর্তনের নির্দেশ দেওয়া হল। ওই মুহূর্তে জনৈক সুন্দরী 
মহিলা বেরিয়ে এসে নিম্নের পংক্তিমালা আবৃত্তি করল ৪ 


Ss ES Sl CAC RS BCU TUE 
“ওহে খালিদ ! আপনি আল্লাহ্‌র কসম, পায়ে হৌচট খেলেন, একটি ভুল সিদ্ধান্ত নিলেন। 
মূলত পিরীতির পাগল প্রেমিককে আমরা চোর হিসেবে গণ্য করি না।” 
SAC Dad bn MUL + SUSE ০৯০৮ Cs 
“সে তো এমন এক অপরাধের কথা স্বীকার করেছে যে অপরাধ সে. করেনি। তবে 
প্রেমিকাকে অপমানিত করার চেয়ে সে নিজের হাত কর্তনকে ভালো মনে করেছে।” 
মহিলার কবিতা শুনে খালিদ মহিলার পিতাকে ডেকে পাঠালেন । ওই যুবকের সাথে মেয়েটির 


বিয়ে দিয়ে দিলেন এবং যুবকের পক্ষ হতে দেন মোহর স্বরূপ তিনি নিজে দশ হাজার দিরহাম 
আদায় করে দিলেন। | 


আছমাঈ বলেছেন, জনৈক আরব বেদুঈন খালিদের নিকট উপস্থিত হয়েছিল। সে বলল, 
দুইটা পংক্তিতে আমি আপনার প্রশংসা ব্যক্ত করেছি । আমাকে দশ হাজার দিরহাম আর একটি 
খাদিম না দিলে আমি ওই পংক্তি আবৃত্তি করব না । খালিদ বললেন, হ্যা, তা তুমি পাবে । তখন সে 
আবৃত্তি করল ঃ 
“আপনি “হ্যা” বলাকে অনিবার্য করে নিয়েছেন। আপনি হ্যা বলতে বলতে এখন হয়ে 
গিয়েছেন যে, আপনি কোন বিষয়ে যেন কোনদিন “হ্যা” ব্যতীত অন্য কিছু বলেননি ।” 


পতিত og প পপ ৪৪ ০ চরের ০ ৫:৩০ ত9 পণ 
7০31১ ০২এ। AL এ (2 St LEME ৮১৯২ এও 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৪৯ 





“আপনি তো “না” বলাটা ছেড়ে দিয়েছেন । আপনি এমন হয়ে গিয়েছেন যেন যুগ-যুগান্তরে, 
জন্ম-জন্ান্তরে আপনি কাউকে “না” বলতে শুনেন নি।” 

বর্ণনাকারী বলেন, তারপর খালিদ তাকে দশহাজার দিরহাম এবং একটি খাদেম প্রদান 
করেন। যে খাদিম ওই দিরহাম বহন করে নিয়ে যায়। 

আছমাঈ আরো বলেছেন যে, এক আরব বেদুঈন খালিদের নিকট প্রবেশ করে । খালিদ 
বলেন, তোমার কী প্রয়োজন তা জানাও । বেদুঈন বলল, এক লক্ষ দিরহাম প্রয়োজন আমার । 
খালিদ বললেন খুব বেশী হয়ে গেল যে, কিছুটা কমাও । সে বলল, ৯০ হাজার কমিয়ে দিলাম ৷ 
তার কাণ্ড দেখে খালিদ অবাক হলেন। বেদুঈন বলল, আপনার ব্যক্তিত্ব ও অবস্থান অনুযায়ী আমি 
প্রথমে আপনার নিকট বড় মাপের সাহায্য চেয়েছিলাম ৷ পরে আমার অবস্থা অনুযায়ী তা কমিয়ে 
দিয়েছি। খালিদ বললেন, তুমি আমাকে পরাস্ত করতে পারবে না কখনো । তাকে পুরো এক লক্ষ 
দিরহাম দেওয়ার নির্দেশ প্রদান করলেন। 


আছমাঈ বলেন, এক আরব বেদুঈন খালিদের দরবারে উপস্থিত হয়। সে বলল, আমি 


আপনার সম্মানে একটি কবিতা রচনা করেছি। কিন্তু আপনার মান-মর্যাদার বর্ণনায় সেটিকে আমি 
নগন্য মনে করছি। খালিদ বললেন, তুমি ওই কবিতা আবৃত্তি কর। সে বলতে লাগল ৪ 








gd #0 $- 0 ERAN ০ ৪, ৮৭ ৮০ ৩:৮৩, প 5১৪ পতু 
“আপনি আমাকে দান করছিলেন । দিতে দিতে আপনি আমার সকল প্রয়োজন ও অভাব পুরণ 


করে দিয়েছেন। আপনি আমাকে এমন পরিমাণ দিয়েছেন যে, আমি মনে করেছিলাম আপনি 
আমার সাথে তামাশা করছেন ।” 


CAL এ SLUG SUID + SSS sl ৩23 sl ০০৪ 
“বস্তুত আপনি নিজে দানশীল । আপনার পিতা দানশীল, আপনার ভাই দানশীল, আপনার মিত্র 
দানশীল । দানশীলতা আপনাকে কখনো ছেড়ে যায় না।” 
খালিদ বললেন, এবার তোমার চাহিদার কথা জানাও । সে বলল, আমার তো এখন ৫০,০০০ 
দীনার খণ আছে । খালিদ বললেন, সেটি তোমাকে দেওয়ার জন্যে এবং মোট সেটির দ্বিগুণ 
দেওয়ার জন্যে আমি নির্দেশ দিলাম । তারপর এক লক্ষ দীনার বা স্বর্ণমুদ্রা তাকে দেওয়া হল। 


আবু তাইয়িব মুহাম্মদ ইব্‌ন ইসহাক ইব্‌ন ইয়াইহ্য়া ওসাঈ বলেছেন, এক আরব বেদুঈন 
খালিদ কাস্রীর দরবারে উপস্থিত হয়ে নিম্নের কবিতা আবৃত্তি করল $ 





011 5১০০ wlll এ + 55 ০68 01505 ১৮) ৪৫ 
“আপনি তো আপনার সদর দরজায় “হ্যা” লিখে রেখেছেন । ওই লেখাই তো লোকজনকে 
ELM UR RO 1” 


“আর আপনি “না” -কে বলে দিয়েছেন ছেন যে, তুমি অনেরে দরজায় স্থান করে নাও । কারণ, 


আল-বিদায়া ওয়ান নিহায়া (১০ম খণ্ড)7-৭ 
www.almodina.com 


Contents 


৫০ আল-বিদায়া ওয়ান নিহায়া 





কোন সময়েই তোমাকে আমার দরজায় দেখা যাবে না।” বর্ণনাকারী বলেন, কবিতা শুনে খালিদ 
কাসবী তাকে প্রতি লাইনের জন্যে ৫০ হাজার দিরহাম প্রদান করেন । 
খালিদ কাসরী সম্পর্ক ইব্‌ন মঈন বলেছেন যে, সে ছিল একজন মন্দ লোক । হযরত আলী 
(র)-এর দুর্নাম গেয়ে বেড়াত। সে আছমাঈ তীর পিতা হতে বর্ণনা করেছেন যে খালিদ পবিত্র 
মক্কায় একটি কূপ খনন করেছিল এবং সেটি যথাযথ কৃপের চেয়ে অধিক সম্মানযোগ্য বলে দাবী 
করেছিল। তার সম্পর্কে এমন কথাও প্রচলিত রয়েছে যে, সে খলীফাকে রাসূলের উপর মর্যাদা 
প্রদান করত । এটিতো স্পষ্ট কুফরী । অবশ্য উপরোক্ত মন্তব্য দ্বারা সে যদি বাহ্যিক অর্থ না নিয়ে 
অন্য কোন অর্থ বুঝিয়ে থাকে তা স্বতন্ত্র । মহান আল্লাহ্‌ ভাল জানেন । 
অবশ্য স্পষ্টত যা জানা যায় তা এই যে, খালিদ এমন মন্তব্য করেছেন তা বলে যা প্রচলিত তা 
ঠিক নয় । তিনি এমন কথা বলতে পারেন না। কারণ, তিনি সর্বদা বিদআত ও গোমরাহী দূরীকরণে 
তৎপর ছিলেন। এই সুত্রে তিনি জা‘দ ইব্‌ন দিরহাম ও অন্যান্য পাপাচারী লোকদেরকে হত্যা 
করেছেন। “আল-আক্দ” কিতাবের রচয়িতা খালিদ সম্পর্কে কিছু অসত্য মন্তব্য করেছেন। 
কারণ, “আক্দ কিতাবের রচয়িতার নিজের মধ্যে নবী পরিবার সম্পর্ক কতক সীমালজ্ঘনমূলক 
ধারণা ও বিশ্বাস ছিল। সে কখনো কখনো এমন সব কথা বলত যার অর্থ কেউ বুঝত না। 
আমাদের শায়খ আল্লামা যাহাবী ওই ব্যক্তি স্পষ্ট প্রতারিত হয়েছেন। তাই তিনি তার স্মরণ শক্তি ও 
অন্যান্য কর্মের প্রশংসা করেছেন। 
ইব্‌ন জারীর ইবন আসাকির ও অন্যান্যরা উল্লেখ করেছেন যে, ওয়ালীদ ইবৃন ইয়াধীদ তার 
শাসনামলে সিদ্ধান্ত নিয়ে ছিল যে, সে হজ্জে যাবে এবং সেখানে কা'বা গৃহের ছাদে উঠে মদপান 
করবে। একদল নেতৃস্থানীয় ও শাসক পর্যায়ের লোক তা জানতে পারে । তার এই ধৃষ্টতা ও 
ধর্মদ্বোহিতার প্রেক্ষিতে তারা তাকে খুন করে অন্য কাউকে খলীফার পদে বসানোর ব্যাপারে 
একমত হয় । খালিদ এই গোপন সংবাদ জানতে পেরে ওয়ালীদকে সে বিষয়ে সতর্ক করে দেয়। 
ওয়ালীদ ওই নেতাদের নাম জানতে চায় খালিদের নিকট । খালিদ নাম প্রকাশে অস্বীকৃতি জানায় । 
ওয়ালীদ এজন্যে তাকে কঠিন শাস্তি প্রদান করে। এরপর তাকে ইউসুফ ইব্‌ন উমরের নিকট 
পাঠিয়ে দেয় । ইউসুফ তার উপর অকথ্য নির্যাতন চালায় । অবশেষে করুণ ও দুঃখজনকভাবে তার 
মৃত্যু হয়। এই বছরের অর্থাৎ ১২৬ হিজরী সনের মুহার্রাম মাসে তার মৃত্যুর ঘটনা ঘটে, 
আল-ওয়াকিয়্যাত গ্রন্থে ইব্‌ন খাল্লিকান তার কথা উল্লেখ করেছেন । তিনি বলেছেন যে, খালিদের 
ধর্মীয় বিশ্বাসের ব্যাপারে সন্দেহ ছিল। নির্ভেজাল ঈমান তার মধ্যে ছিল না বলে অভিযোগ 
রয়েছে। সে তার নিজের ঘরের মধ্যে তার মায়ের জন্যে একটি গির্জা বানিয়েছিল । এ নিয়ে কোন 
কোন কবি নিন্দাসূচক কবিতা লিখেছে । “আল-আইয়ান” গ্রন্থের লেখক বলেছেন যে, খালিদের 
' পূর্বপুরুষ ইয়াহুদী ছিল। শাক্ক ও সাতীহের সাথে তার ঘনিষ্ঠতা ছিল। কাযী ইব্‌ন খাল্িকান 
বলেছেন যে, শাক ও সাতীহ্‌, তারা দুইজন ছিল পরস্পর খালাত ভাই । তাদের প্রত্যেকেই ছয়শত 
বছর করে আয়ু পেয়েছিল । দুইজনের জন্ম হয়েছিল একই দিনে । যেদিন জ্যোতিষী তারীকা বিন্ত 
হুর-এর মৃত্যু হয় সেদিন এদের দুইজনের জন্ম হয়। ওদের দুইজনের মুখে নিজের থু থু ছিটিয়ে 
দিয়ে সে বলেছিল এরা জ্যোতিষ শাস্ত্রে আমার প্রতিনিধিত্ব করবে । এরপর সেদিনই তারীকা 
মৃত্যুবরণ করে। 





www.almodina.com 


Contents 
আল-বিদায়া ওয়ান নিহায়া ৫১ 


১২৬ হিজরী সনে আরো যে সব বিশিষ্ট ব্যক্তির মৃত্যু হয়, তাদের মধ্যে জাবাল্লাহ্‌ ইব্‌ন 
সাহীম, দার্রাজ আবূ সামাহ, সাঈদ ইব্ন মাসরূক, দামেক্কের কাযী সুলায়মান ইব্‌ন হাবীব 
মুহারিবী, মালিকের শায়খ আবদুর রহমান ইব্‌ন কাসিম, উবায়দুল্লাহ্‌ ইব্‌ন আবু ইয়াধীদ, আমর 
ইব্‌ন দীনার । “আত্-তাকমীল” গ্রন্থে আমরা এদের জীবনী উল্লেখ করেছি। 


১২৭ হিজরী সন 


এই হিজরী সনের সৃচনায় খলীফা পদে আসীন ছিলেন ইবরাহীম ইবৃন ওয়ালীদ ইব্‌ন আবদুল 
মালিক। তীর ভাই পূর্ববর্তী খলীফা ইয়াবীদ আল নাকিসের ওসিয়ত অনুযায়ী তিনি খলীফা পদে 
নিযুক্ত হন। সেনাপতি ও প্রশাসকগণ তার হাতে বায়আত করে। সিরিয়ার সকল নাগরিক খলীফা 
হিসেবে তার প্রতি আনুগত্যের ঘোষণা দেয়। কিন্তু হিম্‌সের নাগরিকগণ তীর প্রতি আনুগত্য 
প্রকাশ করেনি। 

ইতিপূর্বে উল্লেখ করা হয়েছে যে, আযারবায়যান ও আর্মেনিয়াতে প্রশাসক পদে নিয়োজিত 
ছিল মারওয়ান আল-হিমার । এর পূর্বে সেখানে প্রশাসক ছিল মারওয়ানের পিতা মুহাম্মদ ৷ ওয়ালীদ 
ইব্‌ন ইয়াধীদের হত্যাকাণ্ডের বিচার দাবী করে সে ইয়াহীদ ইব্‌ন ওয়ালীদের বিরুদ্ধে বিদ্রোহ 
ঘোষণা করে এবং ওয়ালীদ হত্যার প্রতি বিচারের দাবী নিয়ে সে রাজধানীর দিকে অগ্রসর হয়। 
হার্রান পর্যন্ত আসার পর তার মনোভাব পরিবর্তিত হয়ে যায় এবং ক্ষমতাসীন খলীফা ইয়াধীদের 
প্রতি আনুগত্য প্রকাশ করে। অবশ্য অবিলম্বে খলীফার মৃত্যু সংবাদ তার নিকট পৌছে এবং সে 
জাযীরার উদ্দেশ্যে যাত্রা করে। কিন্নিসরীন পৌছে সে ওখানকার অধিবাসীদেরকে অবরোধ করে। 
ওরা তার প্রতি আনুগত্য প্রকাশ করে । এরপর সে হিমৃসের উদ্দেশ্যে অগ্রসর হয় সেখানে প্রশাসক 
খলীফা ইবরাহীম ইব্‌ন ওয়ালীদের পক্ষে আবদুল আযীয ইবৃন হাজ্জাজ । আবদুল অণ্ধীয ইব্‌ন 
হাজ্জাজ এসে হিম্‌স অবরোধ করেন । শেষ পর্যন্ত তারা কেন্দ্রীয় খলীফা ইবরাহীম ইব্‌ন ওয়ালীদের 
প্রতি আনুগত্য প্রকাশ করে। অবশ্য তারা আনুগত্য না করার জন্যে অনড় ছিল। এদিকে 
মারওয়ানের আগমনের সংবাদ পেয়ে প্রশাসক আবদুল আযীয হিম্স ছেড়ে চলে যান। মারওয়ান 
এসে হিমূসে প্রবেশ করে । হিম্‌সের জনসাধারণ খলীফার প্রতি আনুগত্য ত্যাগ করে মারওয়ানের 
প্রতি আনুগত্য প্রকাশ করে এবং তার সাথে রাজধানী দামেস্ক অভিমুখে রওয়ানা করে। ওদের 
সাথে জাধীরা এবং কিন্নিসরীনের সৈন্যরা ছিল। প্রায় ৮০,০০০ সিটি 
মারওয়ান দামেস্ক অভিমুখে অগ্রসর হয়। 

মারওয়ানের অগ্রযাত্রা রোধ করার জন্যে খলীফা ইবরাহীম ইব্ন ওয়ালীদ ১,২০,০০০ (এক 
লক্ষ বিশ হাজার) সৈন্য প্রেরণ করেন । আইনুল-জারর নামক স্থানে উভয় পক্ষ মুখোমুখি হয়। 
মারওয়ান যুদ্ধ বিরতির প্রস্তাব দিয়েছিল এবং বলেছিল যে, ওয়ালীদের দুই ছেলে হাকাম আর 
উছমানের সমর্থনে বর্তমান খলীফা পদত্যাগ করে ওদের দুইজনকে যেন খলীফার পদে আসীন 
করে। ইতিপূর্বে তাদের পিতা ওয়ালীদ তাদের দুইজনের পক্ষে বায়আত নিয়েছিল । পূর্ববর্তী, 
খলীফা ইয়াহীদ ওদের দুইজনকে দামেক্কে বন্দী করে রেখেছিল । 

সরকারী সৈন্যগণ মারওয়ানের প্রস্তাব প্রত্যাখ্যান করে । উভয়পক্ষ সেখানে প্রচণ্ড যুদ্ধ হয়। ' 
পূর্বাহ্ন হতে শুরু করে আছর পর্যন্ত যুদ্ধ চলে । ইতিমধ্যে মারওয়ান একটি সুক্ষ্ম পরিকল্পনা করে। 





www.almodina.com 


Contents 
৫২ আল-বিদায়া ওয়ান নিহায়া 


সে একটি গোপন দল পাঠায় যারা ইব্‌ন হিশামের বাহিনীর পেছন হতে অতর্কিতে তাদের উপর 
আক্রমণ করবে । তাহলে তাদের সফলতা আসবে । পরিকল্পনা মুতাবিক ওই দল সরকারী বাহিনীর 
পেছন হতে তাকবীর ধ্বনি দিতে দিতে এগিয়ে আসে আর অন্যরা সামনের দিক হতে আক্রমণ 
চালায়। ফলে সরকারী বাহিনীর অধিনায়ক সুলায়মান ও তার বাহিনীর পরাজয় ঘটে | তখন 
হিমসের সৈন্যরা বহুলোককে হত্যা করে । সেদিন তারা ১৭ থেকে ১৮ হাজার দামেস্কবাসীকে 
হত্যা করে এবং সমান সংখ্যক বন্দী করে। মারওয়ান তাদের নিকট হতে ওয়ালীদের দুই ছেলের 
হাকাম ও উছমানের পক্ষে বায়আত গ্রহণ করে । এরপর সে দুইজন ছাড়া অন্য সবাইকে ছেড়ে 
দেয়। যে দুইজনকে ছাড়েনি তারা হল ইয়াধীদ ইব্‌ন ইকার কালবী এবং ওয়ালীদ ইব্‌ন মুসাদ 
কালবী। সে তাদেরকে তার সম্মুখে রেখে বেদম প্রহার করে এবং কারাগারে নিক্ষেপ করে। 
কারাগারেই তাদের দুইজনের মৃত্যু হয়। এই দুইজন সরাসরি সাবেক খলীফা ওয়ালীদকে হত্যা 
করার সাথে জড়িত ছিল । ও 

সরকারী সেনাধ্যক্ষ সুলায়মান অবশিষ্ট সৈন্যসহ দামেক্কের উদ্দেশ্যে পালিয়ে যায় । ভোর হতে 
হতে তারা দামেক্ক গিয়ে পৌছে এবং খলীফা ইবরাহীম ইব্‌ন ওয়ালীদকে ঘটনা জানায়। এই 
পরিস্থিতিতে কী করা যায় সেই সিদ্ধান্ত গ্রহণের জন্যে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ পরামর্শ সভায় মিলিত 
হয়। তাদের মধ্যে আবদুল আযীয ইব্‌ন হাজ্জাজ, ইয়ামীদ ইবৃন খালিদ ইব্‌ন আবদুল্লাহ্‌ কাস্রী, 
আবু ইলাকা সাকসাকী আসবাগ ইব্‌ন যুওয়ালাতুল-কালবী ও তাদের সমপর্যায়ের নেতৃবৃন্দ ছিল। 
তারা সকলে সিদ্ধান্ত নিল যে; খলীফা ওয়ালীদের কারাবন্দী দুই ছেলে হাকাম এবং উছমানকে 
মেরে ফেলতে হবে । তা না হলে ওরা শাসন ক্ষমতা গ্রহণ করবে এবং তাদের প্রতি বিদ্বেষ 
পোষণকারী ও তাদের পিতার হত্যাকারী সকলকে তারা হত্যা করবে। 


তারা ইয়ামীদ ইব্‌ন খালিদ কাসরীকে পাঠায় ওদের দুইজনকে জেলখানায় হত্যা করার জন্যে । 
সে জেলখানায় গিয়ে পৌছে । সেখানে হাকাম ও উছমান দুইজনই বন্দী অবস্থায় ছিল । তখন তারা 
দুইজনেই সাবালক | কেউ বলেছেন যে, ওদের একজনের তখন একটি সন্তান জন্মগ্রহণ 
করেছিল । ইয়াধীদ ইব্‌ন খালিদ ঠাণ্ডা মাথায় পরিকল্পিতভাবে ওদের দুইজনকে খুন করে মাথা 
ফাটিয়ে এবং সে বন্দী অবস্থায় ইউসুফ ইব্‌ন উমরকেও হত্যা করে । (উল্লেখ্য যে, ইউসুফ ইব্‌ন 
উমর ইরাকের প্রশাসক থাকার সময় ইয়াধীদের পিতা খালিদ কাসরীকে নির্মমভাবে হত্যা 
করেছিল ।) ওই কারাগারে আবু মুহাম্মদ সুফয়ানীও বন্দী ছিল । সুযোগ বুঝে সে মূল কক্ষ হতে 
পালিয়ে জেলখানার ভেতরে অন্য একটি কক্ষে ঢুকে যায় এবং দৃঢ়ভাবে দরজা বন্ধ করে দেয়। 
সরকারী লোকজন তাকে ঘিরে রাখে কিন্তু সে বের হয় না। অবশেষে তারা ওই দরজায় আগুন 
লাগিয়ে দেয়। ইতিমধ্যে পলায়নরত সৈনিকদের ধাওয়া করতে করতে মারওয়ান দামেক্কের 
নিকটবর্তী হয়ে যায় । জেলখানার লোকজন তারপর সেদিকে মনোযোগ দেয় এবং জেলখানা হতে 
বেরিয়ে যায় । 














মারওয়ান আল-হিমারের দামেক্কে প্রবেশ ও খিলাফত লাভ 


মারওয়ান তার সাথী সৈন্যদেরকে নিয়ে আইনুল জারর হতে দামেক্কের দিকে অগ্রসর হয় । 
দামেঙ্ক অধিবাসিগণ গতদিন তার হাতে পরাজিত হয়েছিল । মারওয়ান দামেক্কের কাছাকাছি এসে 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৫৩ 


পৌছলে ক্ষমতাসীন খলীফা ইবরাহীম ইব্‌ন ওয়ালীদ দামেক্ক ছেড়ে পলায়ন করে । প্রধান সেনাপতি 
তার সাথী-সঙ্গী ও অন্যান্য সৈনিকদের মধ্যে বিলিয়ে দেয় । বিদ্রোহী সৈন্যে থাকা নিহত খলীফা 
ওয়ালীদের ক্রীতদাসগণ দ্রুত আবদুল আযীয ইব্‌ন হাজ্জাজের বাড়ি গিয়ে পৌছে। তারা তাকে 
হত্যা করে এবং ওই বাড়িতে লুটতরাজ চালায় । তারা খলীফা ইয়াধীদ ইব্‌ন ওয়ালীদের কবর খুঁড়ে 
তার মরদেহ বের করে আনে এবং সেটিকে জাবিয়ার সদর দরজায় শূলিতে চূড়ায় । মারওয়ান 
ইব্‌ন মুহাম্মদ আল-হিমার দামেক্কে প্রবেশ করে । সে দামেক্কে উচু অঞ্চলে অবস্থান নেয়। 


ওয়ালীদের দুইপুত্র হাকাম ও উছমানকে তার নিকট আনা হয়। তারা তখন প্রাণহীন নিথর 
মরদেহ । নিহত ইউসুফ ইব্‌ন উমরকেও সেখানে আনা হয়। তারা ইউসুফ ইব্‌ন উমরকে দাফন 
করে। আবু মুহাম্মদ সুফয়ানীকে জেলখানা হতে উদ্ধার করে সেখানে আনা হয়। তার হাতে 
তখনো হাতকড়া । সে মারওয়ানকে খলীফা সম্বোধন করে সালাম জানায় | মারওয়ান বলল, 
থাম-থাম । আবু মুহাম্মদ বলল, ওই দুই বালক তাদের অবর্তমানে আপনাকে খলীফার দায়িত্ব গহণ 
করার কথা বলে গিয়েছে। এরপর সুফয়ানী একটি কবিতা আবৃত্তি করে। কবিতাটি জেলখানা বসে 
হাকাম ইব্‌ন ওয়ালীদ রচনা করেছিল । এটি একটি দীর্ঘ কবিতা । তার কিছুটা নিম্নে দেওয়া হল ৪ 


প৪০% পি পপ পা ত০৩ ৩৩ ৩ 2৩৫৩৩ 2-21 0 লং ত 
“এমন কেউ আছে কি যে আমার পক্ষ হতে মারওয়ানকে একটি বার্তা পৌছিয়ে দিবে? এখন 
হিংসা-বিদ্বেষ সর্বত্র ছড়িয়ে পড়েছে। শত্রুতা সর্বজনে বিস্তৃত হয়েছে।” 


52591084554 


“আমি এখন মযলুম ও নির্যাতিত হয়ে রয়েছি। আমার পিতা ওয়ালীদের হত্যাকাণ্ডের পর 


৩:০৮ ৭ ১0৮০ + Lote প্রেত এ এস ১৪ 
“আমি যদি মারা যাই এবং আমার পরবর্তী খলীফারূপে ঘোষিত আমার ভাইও যদি মারা যায় 
তাহলে মারওয়ান-ই হবে আমীরুল মু'মিনীন খলীফা ৷” 


এরপর আবু মুহাম্মদ সুফয়ানী মারওয়ানকে বলে, “আপনার হাত প্রসারিত করুন, আমরা 
খলীফা জ্ঞানে আপনার হাতে বায়আত করব । মারওয়ান হাত প্রসারিত করে। সর্বপ্রথম আবু 
মুহাম্মদ সুফয়ানী তার হাতে বায়আত করে । এরপর বায়আত করে মুআবিয়া ইবৃন ইয়াহীদ ইব্‌ন 
হুসায়ন ইব্‌ন নুমাইর। এরপর দামেক্ক ও হিমসের অধিবাসী নেতৃস্থানীয় সিরীয় লোকজন 
মারওয়ানের হাত বায়আত করে । এরপর মারওয়ান তাদেরকে বলল, আপনারা নিজ নিজ অঞ্চলের 
জন্যে নিজেদের পসন্দমত প্রশাসকের নাম প্রস্তাব করুন। আমি ওদেরকে আপনাদের 
প্রশাসকরূপে নিয়োগ দিব। প্রত্যেক এলাকার জনগণ নিজেদের পসন্দমত প্রশাসকের নাম প্রস্তাব 
করে । মারওয়ান ওদেরকে নিয়োগ দেন। দামেক্কে প্রশাসক নিযুক্ত হয় যামিল ইব্‌ন আমর 
আল-জীবরানী । হিমসে আবদুল্লাহ্‌ ইব্‌ন সাজীরাহ আল-কিন্দী । জর্দানে ওয়ালীদ ইবৃন মুআবিয়া 


www.almodina.com 


Contents 


৫৪ আল-বিদায়া ওয়ান নিহায়া 


ইবৃন মারওয়ান। ফিলিস্তিনে ছাবিত ইব্‌ন নাঈম জুযামী ৷ সিরিয়া পরিপূর্ণভাবে মারওয়ানের অনুগত 
হবার পর তিনি হাররানের উদ্দেশ্যে যাত্রা করেন। এই পর্যায়ে ক্ষমতাচ্যুত খলীফা ইবরাহীম ইব্‌ন 
ওয়ালীদ এবং তার চাচাত ভাই ও প্রধান সেনাপতি সুলায়মান ইব্‌ন হিশাম খলীফা মারওয়ানের 
নিকট আত্মসমর্পণ করে নিরাপত্তার আবেদন জানায় । খলীফা তাদের আবেদন মঞ্জুর করে 
নিরাপত্তার ব্যবস্থা করেন । সুলায়মান ইব্‌ন হিশাম তিদমুরের জনগণকে খলীফার নিকট নিয়ে 
আসে । তারা মারওয়ানের প্রতি আনুগত্য প্রকাশ করে । 

হাররানের স্থিতিশীলতা অর্জনের পর মারওয়ান তিনমাস সেখানে অবস্থান করেন । ইতিমধ্যে 
সিরিয়ায় তার প্রতি আনুগত্য ভেঙ্গে যায়। তারা তার বিরুদ্ধে বিদ্রোহী হয়ে উঠে। হিম্‌স এবং 
অন্যান্য অঞ্চলের জনসাধারণ বায়আত ও অঙ্গীকার ভঙ্গ করে । খলীফা ওদেরকে শায়েস্তা করার 
জন্যে একদল সৈন্য প্রেরণ করেন। ঈদুল ফিতরের রাতে সরকারী সৈন্য হিম্‌স গিয়ে পৌছে। 
খলীফা মারওয়ান সেখানে পৌছেন ঈদের দু'দিন পর । তার সাথে ছিল সৈন্যদের একটি বিরাট 
দল ৷ ক্ষমতাচ্যুত খলীফা ইবরাহীম ইব্‌ন ওয়ালীদ এবং সেনাপতি সুলায়মান ইব্‌ন হিশাম খলীফার 
সাথে ছিল । তারা দুইজন এ সময়ে মারওয়ানের খুব ঘনিষ্ঠতা অর্জন করে । তাদের ছাড়া খলীফা 
দুইবেলা খাবারে বসতেন না। সরকারী বাহিনী হিমসের জনগণকে চারিদিক থেকে ঘিরে ফেলে । 
তারা ডাক দিয়ে বলে যে, আমরা এখন খলীফার প্রতি আনুগত্য প্রদর্শনে রাধী আছি। খলীফা 
বললেন, তাহলে শহরের ফটক খুলে দাও । তারা ফটক খুলে দিল । এরপর কিছুটা সংঘর্ষ হয়। 
তাতে হিম্‌স বাহিনীর প্রায় পাচ-ছয়শত লোক মারা যায়। খলীফার নির্দেশে ওদেরকে শহরের 
চারিদিকে শুলিতে চড়িয়ে রাখা হয়। খলীফা নির্দেশ দেন শহরের কতক নিরাপত্তা প্রাচীর ভেঙ্গে 
ফেলতে । ফলে কতক প্রাচীর ভেঙ্গে ফেলা হয়। 

ওদিকে দামেক্ষের গাওতাহ্‌ জনপদের অধিবাসিগণ সরকারী প্রশাসক যামিল ইব্‌ন আমরকে 
অবরুদ্ধ করে ইয়াহীদ ইবৃন খালিদ কাসরীকে তাদের প্রশাসক মনোনীত করে । ইয়াযীদ সেখানে 
প্রশাসকরূপে কাজ শুরু করে । ওই বিদ্রোহ দমনের জন্যে খলীফা মারওয়ান হিমস হতে দশহাজার 
সৈন্য প্রেরণ করে । ওরা দামেস্ক নগরীর কাছাকাছি এসে পৌছলে ইয়াধীদ ইব্ন খালিদের নেতৃত্বে 
গাওতাহবাসী ওদের গতিরোধ করে । উভয় পক্ষে প্রচণ্ড যুদ্ধ হয়। সরকারী বাহিনী বিদ্রোহী 
বাহিনীকে পরাজিত করে এবং মাষ্যাহ্‌ ও অন্যান্য গ্রামে আগুন ধরিয়ে দেয় ইয়াধীদ ইব্‌ন খালিদ 
কাসরী এবং আবূ ইলাকা কালবী মায্যাহ এর লাখব গোত্রের জনৈক ব্যক্তির নিকট আশ্রয় গ্রহণ 
করেছিল। কিন্তু ওই লোক যামিল ইব্‌ন আমরকে ওদের অবস্থানের কথা জানিয়ে দেয়। যামিল 
এসে তাদের দুইজনকে হত্যা করে এবং তাদের মস্তক দুইটা পাঠিয়ে দেয় হিমসে অবস্থানরত 
খলীফা মারওয়ানের নিকট । 

ফিলিস্তিনীদেরকে সাথে নিয়ে ছাবিত ইব্ন নাঈম খলীফার বিরুদ্ধে বিদ্রোহ করে । তারা 
তাবারিয়্যা নগরীতে এসে সেটি অবরোধ করে । তাদের বিদ্রোহ দমনের জন্যে খলীফা মারওয়ান 
একদল সৈন্য পাঠান ৷ তারা বিদ্রোহী বাহিনীকে সেখান থেকে তাড়িয়ে দেয় এবং শক্রসৈন্যের 
হত্যা করা বৈধ করে দেয় । বিদ্রোহী নেতা ছাবিত ইব্‌ন নাঈম পালিয়ে ফিলিস্তিন চলে যায় । আমর 
আবু ওয়ারাদ তাকে ধাওয়া করে । তার বাহিনী পুনরায় পরাজিত এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ে পড়ে। 
ছাবিতের তিনপুত্র সরকারী বাহিনীর হাতে বন্দী হয়। আমীর আবূ ওয়ারাদ ওদেরকে খলীফা 








www.almodina.com 


Contents 
আল-বিদায়া ওয়ান নিহায়া ৫৫ 


মারওয়ানের নিকট পাঠিয়ে দেয়। তারা ছিল আহত । খলীফা ওদের সুচিকিৎসার নির্দেশ দেন। 
এরপর খলীফা ফিলিস্তিনী উপপ্রধান প্রশাসক রামাহিস ইবৃন আবদুল আযীযকে নির্দেশ দেন বিদ্রোহী 
নেতা ছাবিতকে খুঁজে বের করার জন্যে । ছাবিত বারবার পালিয়ে বেড়াতে থাকে । এক পর্যায়ে সে 
ধরা পড়ে যায়। সে ধরা পড়ে বিদ্রোহ ঘোষণার প্রায় দুইমাস পর স্থানীয় প্রশাসক তাকে খলীফার 
নিকট পাঠিয়ে দেয় তার হাত-পা দুইটা কেটে ফেলে দিয়ে । তার সাথী কতক বিদ্রোহীকে ও 
গ্রেফতার করে হাত-পা কেটে খলীফার নিকট পাঠানো হয়। তাদেরকে দামেঙ্কের মসজিদের 
দরজায় রাখা হয়। কারণ দামেক্কে গুজব ছড়িয়ে পড়ে যে, বিদ্রোহী নেতা ছাবিত সরকারী সৈন্যদের 
চোখে ধুলা দিয়ে মিসর চলে যায় এবং সেখানে মারওয়ানের নিযুক্ত প্রশাসককে হত্যা করে নিজে 
784৮4 
পাঠানো হয় দামেস্ক অধিবাসীদের নিকট । 


খলীফা মারওয়ান বেশ কিছুদিন দিয়ারে আইয়ুব তথা হযরত আইয়ুব (আ)-এর ওই অঞ্চলে 
অবস্থান করেন। সেখানে তিনি তার পরবর্তী খলীফা হিসেবে স্বীয়পুত্র আবদুল্লাহ্‌ এবং তারপরে 
অন্যপুত্র আবদুল্লাহ্‌-এর পক্ষে বায়আত গ্রহণ করেন এবং সেখানে তিনি তার দুইপুত্রকে হিশামের 
দুইকন্যার সাথে বিয়ে দেন। কন্যা দুইটার নাম ছিল উম্মু হিশাম এবং আয়শা । বিয়ের অনুষ্ঠান ছিল 
জমজমাট ও প্রাণবন্ত এবং তাদের পক্ষে বায়আত গ্রহণও ছিল স্বতংস্ফুর্ত ও সার্বজনীন । কিন্তু 
মূলত তা পরিপূর্ণ ছিল না। 
| ভারগর রী দানের এজন নি ও তার নীলের হাতত কাটার গর 
এবার তাদেরকে শহরের ফটকসমূহে নিয়ে শূলিতে চড়াবার নির্দেশ দিলেন । একমাত্র আমর ইব্‌ন 
হারিছ কালবী ছাড়া কাউকে জীবিত রাখা হয়নি, তাকে বাচিয়ে রাখা হয়েছিল এজন্যে যে, ছাবিত 
ইব্‌ন নাঈম তার ধন-সম্পদ কার কার নিকট গচ্ছিত রেখেছিল তা আমর ইব্‌ন হারিছের জানা 
ছিল। ওই সব ধন-সম্পদ উদ্ধারের জন্যে তাকে বাচিয়ে রাখা হয়েছিল। এই সময়ে তিদমুর ছাড়া 
সিরিয়ার সমগ্র অঞ্চলে খলীফার ক্ষমতা পাকাপোক্ত হয়। তার সমর্থনে স্থিতিশীলতা ফিরে আসে। 
এবার তিনি দামেস্ক ছেড়ে হিমসের কাশতাল অঞ্চলের দিকে যাত্রা করেন । ইতিমধ্যে তিনি 
সংবাদ পান যে, তিদমুরের অধিবাসিগণ একটি প্রবাহমান জলাধারের পানি বন্ধ করে সব পানি 
নিজেদের নিয়ন্ত্রণে রেখে দিয়েছে । তাতে তিনি আরো ক্ষেপে উঠেন ওদের প্রতি । তার সাথে 
তখন সেনাবাহিনীর একটি বিশাল বহর ছিল৷ তিদমুরের অধিবাসিগণ ছিল আবরাশের স্বজাতি। সে 
প্রথমেই সেনা অভিযান না চালিয়ে একজন মধ্যস্থৃতাকারী প্রেরণের জন্যে খলীফার প্রতি অনুরোধ 
জানায় । খলীফা আবরাশের ভাই আমর ইব্ন ওয়ালীদকে আপোষ করার জন্যে ওদের নিকট 
পাঠান। আমর ওদের নিকট আসে । ওরা তার কোন কথা শোনেনি । কোন প্রস্তাব মানেনি। আমর 
ব্যর্থ হয়ে ফিরে আসে । খলীফা তাদের উপর সেনা-আক্রমণ পরিচালনার প্রস্তুতি নিতে থাকেন। 
আবরাশ বলল, তবে এবার আমি নিজে গিয়ে দেখি । খলীফা তাকে পাঠালেন । আবরাশ সেখানে 
গেল। ওদের সাথে কথাবার্তা বলল । ওদেরকে খলীফার অনুগত করার জন্যে বুঝাল। তাদের 
অধিকাংশ লোক তার প্রস্তাবে রাধী হল। কতক লোক তা মানল না। পরিস্থিতি লিখে জানাল 
খলীফাকে । খলীফা তাকে নির্দেশ দিলেন ওখানকার কতক নিরাপত্তা প্রাচীর ভেঙ্গে ফেলতে এবং 
খলীফার প্রতি আনুগত্য প্র্দশনকারী লোকদের সাথে নিয়ে ফিরে আসতে । আবরাশ তাই করল । 





www.almodina.com 


Contents 


৫৬ আল-বিদায়া ওয়ান নিহায়া 


ওরা ফিরে আসার পর খলীফা মারওয়ান তার সাথে থাকা সৈন্য সামন্ত নিয়ে স্থলপথে রূসাফা 
অভিমুখে যাত্রা করলেন। নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের মধ্যে সদ্য ক্ষমতাচ্যুত খলীফা ইবরাহীম ইব্‌ন 
ওয়ালীদ, সুলায়মান ইব্‌ন হিশাম এবং ওয়ালীদ-ইয়াধীদ ও সুলায়মান বংশধরদের একটি দল তার 
সাথে ছিল। তিনি রূসাফা পৌঁছেন এবং সেখানে কয়েকদিন অবস্থান করেন। এরপর সমতল 
ভূমির উদ্দেশ্যে যাত্রা শুরু করেন । সুলায়মান ইব্‌ন হিশাম কিছুদিন এখানে অবস্থান করে বিশ্রাম 
গ্রহণের জন্যে খলীফার অনুমতি প্রার্থনা করে । খলীফা তাকে অনুমতি দেন । মারওয়ান অগ্রসর 
হলেন সমতল অঞ্চলের দিকে । তিনি ফোরাত নদীর তীরে আল- ওয়াসিত শহরে গিয়ে অবস্থান 
নেন। সেখানে তিনদিন থাকার পর তিনি যাত্রা শুরু করেন “কিরকিসিয়্যাহ'-এর উদ্দেশ্যে । 
কিরকিসে প্রশাসকরূপে দায়িত্ব পালন করছিল তখন ইব্‌ন হুবায়রা । ইব্‌ন হুবায়রাকে খারিজী 
বিদ্রোহী দাহ্হাক ইব্‌ন কায়সের বিরুদ্ধে অভিযানে প্রেরণের জন্যে খলীফা সেখানে গমন 
করলেন। খারিজী বিদ্রোহী দাহ্হাক ইব্‌ন কায়স শায়বানী হারূরীর বিরুদ্ধে সেনা অভিযান 
পরিচালনার কাজে ব্যস্ত ছিলেন খলীফা মারওয়ান। ইতিমধ্যে বিভিন্ন অভিযানে প্রেরিত প্রায় 
১০,০০০ (দশ হাজার) অশ্বারোহী সৈন্য অভিযান শেষে খলীফার সাথে যোগ দেওয়ার জন্যে 


অগ্রসর হয়। তারা রূসাফা এসে পৌছে। খলীফার অনুমতি নিয়ে সুলায়মান সেখানে বিশ্রাম 
নিচ্ছিল। 


প্রত্যাবর্তনকারী অশ্বারোহী সেনাদল সুলায়মানকে খিলাফতের দায়িত্‌ গ্রহণের অনুরোধ 
জানায় । তারা মারওয়ানকে অপসারণের প্রস্তাব দেয়। শয়তান সুলায়মানের পদম্থলন ঘটায় । 
সুলায়মান বিভ্রান্ত হয়। সে ওদের প্রস্তাব গ্রহণ করে। সে মারওয়ানকে খলীফার পদ হতে 
বরখাস্তের ঘোষণা দেয়। ওই. সেনাদলকে নিয়ে সে কিন্নিসরীনের দিকে অগ্রসর হয়। 
সিরিয়াবাসীদের সাথে সে চুক্তিবদ্ধ হয়। তারা তার সাথে যোগ দেয়। দাহ্হাক ইব্ন কায়স 
খারিজীকে দমন করার জন্যে খলীফা মারওয়ান কিরকিসিয়্যাহ এর প্রশাসক ইব্‌ন হুবায়রাকে 
পাঠিয়েছিল। বিদ্রোহী খলীফা সুলায়মান ওই ইবৃন হুবায়রাকে তার নিকট চলে আসার নির্দেশ দিয়ে 
পত্র পাঠায় । ইতিমধ্যে প্রায় ৭০ (সত্তর) হাজার সৈনিক সুলায়মানের সমর্থনে সমবেত হয়। 
সংবাদ পেয়ে খলীফা মারওয়ান-তাদেরকে দমন করার জন্যে ঈসা ইব্‌ন মুসলিমের নেতৃত্বে প্রায় 
৭০ হাজার সৈন্যের একটি বাহিনী প্রেরণ করেন। কিন্নিসরীনে এসে উভয় পক্ষ মুখোমুখি হয়। 
প্রচণ্ড যুদ্ধ হয় উভয় দলের মধ্যে.। ইতিমধ্যে মারওয়ান এবং তার সমর্থক সাধারণ জনগণ এসে 
যুদ্ধে যোগ দেয় ৷ প্রচণ্ড আক্রমণ চালায় সরকারী বাহিনী । তারা বিদ্রোহী বাহিনীকে পরাজিত করে । 
যুদ্ধে সুলায়মান ইব্‌ন হিশামের বড় ছেলে ইবরাহীম ইব্‌ন সুলায়মান নিহত হয় এবং তাদের আরো 
ত্রিশ হাজারের অধিক সৈন্য নিহত হয় । সুলায়মান পরাজিত হয়ে পালিয়ে যায়। সে এসে উঠে 
হিমসের নগরীতে । পালিয়ে যাওয়া সৈনিকগণ সেখানে এসে তার সাথে যোগ দেয় । একটি নতুন 
সেনাদল গঠন করে সে ওদেরকে নিয়ে । মারওয়ান ইতিপূর্বে হিমসের যে নিরাপত্তা প্রাচীর ভেঙ্গে 
ফেলেছিল সে তা পুনঃনির্সাণ করে । 

ওদের বিরুদ্ধে সেনা অভিযান পরিচালনা করে মারওয়ান। তিনি হিমসে তাদেরকে অবরোধ 
করে রাখেন । ৮০টিরও অধিক কামান স্থাপন করে নিরাপত্তা প্রাচীরের বাহিরে ৷ এভাবে আটমাস 
অতিবাহিত তম । সরকারী বাহিনী রাতে দিনে সমানে কামানের গোলা নিক্ষেপ করতে থাকে। 











www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৫৭ 





বিদ্রোহিগণ প্রতিদিন দুর্গ হতে বের হয়ে প্রতিরোধ আক্রমণ' চালাতে থাকে এবং পুনরায় দুর্গে 
আশ্রয় নেয়। 

এক পর্যায়ে সুলায়মান ও তার অনুগত একদল সৈন্য তিদমুর গমন করে । মারওয়ানের 
সৈন্যরা তাদের গতিরোধ করে। তারা তাকে হত্যা এবং তার কাফেলা লুট করার চেষ্টা করে। 
কিন্তু তাতে সক্ষম হয়নি। মারওয়ান ওদের বিরুদ্ধে পূর্ণ প্রস্তুতি নেন এবং জোর আক্রমণ চালান। 
কিন্তু ৯০০ সদস্যের সুলায়মান বাহিনী প্রচণ্ড আক্রমণ চালিয়ে সরকারী বাহিনীর প্রায় ছয় হাজার 
সৈন্য হত্যা করে। তারপর তারা তিদমুর অভিমুখে যেতে থাকে । খলীফা মারওয়ান হিম্‌স 
অবরোধ অব্যাহত রাখেন । পূর্ণ দশ মাস এই অবরোধ চলে । ইতিমধ্যে হিমসের অধিবাসিগণ 
চরম দুঃখ-কষ্টে অতিষ্ঠ হয়ে পড়ে । তারা খলীফার নিকট আত্মসমর্পণের বিনিময়ে নিরাপত্তা কামনা 
করে । খলীফা এই শর্তে নিরাপত্তা প্রদানে রাষী হন যে, তারা তার নির্দেশ পালন করবে । এরপর 
তারা এই শর্তে নিরাপত্তা কামনা করে যে, তারা সাঈদ ইবৃন হিশামকে তার দুই ছেলে মারওয়ান ও 
উছুমানকে বন্দী সাকসাকী লোকটিকে এবং মারওয়ান সম্পর্কে মিথ্যা আরোপকারী ও তাকে 
গাল-মন্দকারী হাবশী লোকটিকে তার হাতে তুলে দিবে । খলীফা তাদের এই প্রস্তাব গ্রহণ করেন 
এবং তাদেরকে নিরাপত্তা প্রদান করেন। তিনি উপরোল্লোখিত লোকগুলোকে মৃত্যুদণ্ডে দণ্ডিত 
করেন। 

খলীফা এবার দাহ্হাকের বিদ্রোহ দমনের উদ্দেশ্যে যাত্রা করলেন ক্ষমতাসীন ইরাকী 
প্রশাসক আবদুল্লাহ্‌ ইব্‌ন উমর ইব্‌ন আবদুল আযীয ইতিমধ্যে দাহ্হাক খারিজীর সাথে একটি. 
আপোষ মীমাংসা চুক্তি সম্পাদন করেছিলেন । চুক্তি হয়েছিল এই শর্তে যে, দাহ্হাক খারিজী কুফা 
ও তৎসংলগ্ন যতটুকু অঞ্চলে কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছে ততটুকুতে সে শাসন পরিচালনা করবে । 
অতিরিক্ত স্থান দখলের চেষ্টা করবে না। 

ইতিমধ্যে মারওয়ানের অশ্বারোহী যোদ্ধাগণ কুফা নগরীর কাছাকাছি এসে পৌছে। দাহ্হাকের 
নিযুক্ত কুফার প্রশাসক মালহান শায়বানী তাদের গতিরোধ করে । প্রচণ্ড যুদ্ধ হয় সেখানে ৷ মালহান 
নিহত হয় । দাহ্‌হাক তখন মুছান্না ইব্ন ইমরানকে কৃফার শাসনকর্তা নিয়োগ করে । যুলকাদা মাসে 
দাহহাক নিজে মুসেলের উদ্দেশ্যে যাত্রা করে। ইব্‌ন হুবায়রা কৃফা এসে সেটিকে খারিজীদের 
দখল হতে মুক্ত করে । দাহ্হাক নতুন একদল সৈন্য প্রেরণ করে কুফাতে ৷ কিন্তু সেখানে তারা 
কিছুই করতে পারেনি । 
করে । তার বিদ্রোহের পটভূমি এই ছিল যে, সাঈদ ইব্‌ন বাহদাল নামে এক খারিজী লোক জন- 
সাধারণের অসচেতনতাকে মোক্ষম সময়রূপে গ্রহণ করে । খলীফা ওয়ালীদ ইব্‌ন ইয়ামীদের 
হত্যাকাণ্ডের পর জনগণ যখন আত্মকলহে লিপ্ত এবং ধর্ম বিশ্বাসের ব্যাপারে অসতর্ক তখন সাঈদ 
খারিজী তার অপতৎপরতা শুরু করে । তার অনুসারী একটি দল নিয়ে সে ইরাকে আন্দোলন শুরু 
করে। প্রায় চার হাজার লোক তার সমর্থনে সমবেত হয় । ইতিপূর্বে কোন খারিজী নেতার সমর্থনে 
এত লোক আসেনি । সরকারী সৈন্যবহর খারিজীদের বিরুদ্ধে অগ্রসর হয় । মুখোমুখি হয় উভয় 
পক্ষ ৷ প্রচণ্ড যুদ্ধ চলতে থাকে দুই পক্ষের মধ্যে । কখনো এরা চাপ সৃষ্টি করছে কখনো ওরা । 
কখনো এই পক্ষ প্রাধান্য বিস্তার করছে, কখনো ওই পক্ষ । এই মধ্যে প্রেগ রোগে আক্রান্ত হয়ে 














আল-বিদায়া ওয়ান নিহায়া (১০ম খণ্ড)-৮ 


www.almodina.com 


Contents 
৫৮ | আল-বিদায়া ওয়ান নিহায়া 


খারিজীদের প্রধান নেতা সাঈদ ইব্‌ন বাহদান মারা যায়। এরপর দাহ্হাক ইব্‌ন কায়স নেতৃত্বে 
আসে । খারিজিগণ দাহ্হাকের পাশে সমবেত হয় । তারা প্রচণ্ড আক্রমণ চালায় সরকারী বাহিনীর 
উপর । এই যাত্রায় তারা জয়ী হয়। সরকারী বাহিনীর বহু লোককে খারিজীরা হত্যা করে। 
নিহতদের মধ্যে ইরাকের প্রশাসক আবদুল্লাহ্‌ ইব্ন উমর ইব্‌ন আবদুল আযীযের ভাই আসিম ইব্‌ন 
উমর ইব্‌ন আবদুল আযীযও ছিল । এ প্রসংগে কয়েক পংক্তির মাধ্যমে তার জন্যে শোক প্রকাশ 
করা হয়। 

এরপর খারিজী নেতা দাহ্হাক তার সাথীদেরকে নিয়ে সরাসরি খলীফা মারওয়ানের বিরুদ্ধে 
যুদ্ধ করার জন্যে অগ্রসর হয়। সে কৃফা গমন করে। কৃফার জনগণ তাদেরকে প্রতিরোধ করে। 
কিন্তু দাহ্হাক বাহিনী ওই প্রতিরোধ ভেঙ্গে কৃফা নগরীতে প্রবেশ করে এবং সেখানে কর্তৃত্ব 
প্রতিষ্ঠা করে । সে হাস্সান নামে এক ব্যক্তিকে কুফায় তার পক্ষে প্রশাসক নিয়োগ করে । এরপর 
এই বছরই শাবান মাসে মালহাম শায়বানীকে সে ওই পদে নিয়োগ দেয় । সে নিজে ইরাকের 
প্রশাসক আবদুল্লাহ্‌ ইব্ন উমর ইবৃন আবদুল আযীযের খোজে অগ্রসর হয় | এক পর্যায়ে উভয় পক্ষ 
মুখোমুখি হয় । উভয় দলে যুদ্ধ হয়। সেটি উল্লেখ করতে গেলে বিবরণ অনেক বেশী হবে। 

এই হিজরী সনে অর্থাৎ ১২৭ হিজরী সনে কতক লোক আব্বাসী খিলাফত প্রতিষ্ঠার 
আন্দোলনে ও আহ্বানে একমত হয় । এই সূত্রে তারা আব্বাসী ইমাম ইবরাহীম ইব্‌ন মুহাম্মদের 
নিকট উপস্থিত হয় । আবু মুসলিম খুরাসানী তাদের সাথে ছিল । আন্দোলনের প্রস্তুতির জন্যে তারা 
ইমাম ইবরাহীম ইব্‌ন মুহাম্মদকে প্রচুর অর্থ-কড়ি প্রদান করে । নিজেদের ধন-সম্পদের ১/৫ অংশ 
তারা ইমামের হাতে তুলে দেয়। কিন্তু চারিদিকে একের পর এক ফিতনা-ফাসাদ ও বিশৃঙ্খলার 
কারণে এই বছর তারা সুশৃঙ্খল আন্দোলন গড়ে তুলতে পারেনি । ৃ 

এই হিজরী সনে কুফাতে মুআবিয়া ইব্‌ন আবদুল্লাহ্‌ ইব্ন জা'ফর ইব্‌ন আবূ তালিব বিদ্রোহ 
যোষণা করেন। তিনি লোকজনকে তার নিজের প্রতি আনুগত্য প্রকাশ এবং ইরাকের শাসনকর্তা 
দুইজনের মধ্যে যুদ্ধ শুরু হয় । শেষ পর্যন্ত মুআবিয়া ইব্ন আবদুল্লাহ্‌ জয়ী হন। আবদুল্লাহ্‌ ইব্‌ন 
উমার ইব্‌ন আবদুল আযীয পরাজিত হয়ে পাহাড়ী অঞ্চলে নির্বাসিত হন। ওই অঞ্চলে মুআবিয়া 
ইব্‌ন আবদুল্লাহ্‌ ইব্‌ন জাফর ইবৃন আবূ তালিবের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। 
"এই হিজরী সনে হারিছ ইবৃন সুরায়জ বিদ্রোহ ঘোষণা করে কেন্দ্রীয় খলীফার বিরুদ্ধে । সে 
তুরস্কে পালিয়ে যায়। ওদের সাথে মিলিত হয় এবং মুসলমানদের বিরুদ্ধে তুকীরদেরকে সাহায্য 
করে। শেষ পর্যন্ত মহান আল্লাহ্‌ তার প্রতি অনুগ্রহ করেন । সে হিদায়াতের পথে ফিরে আসে । সে 
সিরিয়ায় প্রত্যাবর্তন করে । এর মূলে ছিল তার প্রতি খলীফা ইয়াধীদের উদাত্ত আহ্বান । তিনি 
হারিছ ইব্‌ন সুরায়জকে ইসলামে ফিরে আসার এবং তার পরিবারের সাথে মিলিত হবার আহ্বান 
জানিয়েছিলেন । এরপর বস্তুত সে ইসলামে প্রত্যাবর্তন করে এবং সিরিয়াতে ফিরে আসে । এরপর 
সে খুরাসান গমন করে । খুরাসানের শাসনকর্তা নাস্র ইব্‌ন সাইয়ার তার সাথে সম্মানজনক 
আচরণ করে। এরপর হতে হারিছ ইব্‌ন সুরায়জ জনসাধারণকে কিতাব ও সুন্নাহ্‌র প্রতি এবং 
খলীফার আনুগত্যের প্রতি আহ্বান জানাতে থাকে । অবশ্য শাসনকর্তা নাসরের সাথে তার কিছুটা 
মনোমালিন্য ও বিরোধ ছিল বটে ৷ 








www.almodina.com 


Contents 





আল-বিদায়া ওয়ান নিহায়া ৫৯ 


এতিহাসিক ওয়াকিদী ও আবূ মাশার বলেছেন যে, এই হিজরী সনে হজ্জে নেতৃত্ দিয়েছেন 
আযীয ৷ ইরাকে শাসনকর্তা ছিলেন নাসর ইব্‌ন সাঈদ হারাশী ৷ দাহ্হাক হারূরী তার বিরুদ্ধে 
বিদ্রোহ করেছিল । এক পর্যায়ে আবদুল্লাহ্‌ ইব্‌ন উমর ইব্‌ন আবদুল আযীয ইরাকের শাসনকর্তা 
নিযুক্ত হয়েছিলেন। খুরাসানের শাসনকর্তা ছিলেন নাসর ইব্‌ন সাইয়ার । কিরমানী এবং হারিছ ইব্‌ন 


১২৭ হিজরী সনে যাদের ওফাত হয় 
১২৭ হিজরী সনে যে সকল খ্যাতিমান ব্যক্তি ইনতিকাল করেন তাদের মধ্যে আছেন বকর 


ইব্‌ন আশাজ্জ, সা“দ ইবৃন ইব্রাহীম, আবদুল্লাহ্‌ ইব্‌ন দীনার, আবদুল মালিক ইবৃন মালিক জাযারী, 
উমর ইবৃন হানী, মালিক ইব্‌ন দীনার, ওয়াহ্‌ব ইব্‌ন কায়সান এবং আবু ইসহাক মুবায়ঈ প্রমুখ । 
ূ ১২৮ হিজরী সন 

এই হিজরী সনে হারিছ ইব্‌ন সুরায়জ নিহত হয়। এই হত্যাকাণ্ডের পটভূমি হল খলীফা 
ইয়াযীদ ইব্‌ন ওয়ালীদ হারিছের জন্যে নিরাপত্তার আদেশ প্রদান করেছিলেন । এই আদেশের 
প্রেক্ষিতে সে তুকীঁ নগরী হতে বেরিয়ে মুসলমানদের সাথে এসে যোগ দেয় । মুশরিকদের সাথে 
সম্পর্ক ও বন্ধুত্ব ছিন্ন করে ইসলাম ও মুসলমানদের সাহায্যে নিয়োজিত হয় । 

খুরাসানের শাসনকর্তা নাসর ইব্‌ন সাইয়ারের সাথে তার বহুবার হৃদ্যতা, বন্ধুত্ব এবং 
মনোমালিন্য ঘটে । এর মাধ্যমে উভয়ের মধ্যে বারবার সম্পর্কের উন্নতি ও চরম অবনতি ঘটে । 
মারওয়ান ইব্‌ন মুহাম্মদ খলীফা নিযুক্ত হবার পর হারিছ ইব্‌ন সুরায়জ শংকিত হয়ে পড়ে । 
ইতিমধ্যে ইব্‌ন হুবায়রাকে ইরাকের শাসনকর্তা নিয়োগ করা হয়। চারিদিকে মারওয়ানের পক্ষে 
বায়আত গ্রহণ করা হতে থাকে । কিন্তু মারওয়ানকে খলীফা মেনে নিতে অস্বীকার জানিয়ে বসে 
হারিছ ইব্‌ন সুরায়জ, সে মারওয়ানের বিরুদ্ধে প্রোপাগাণ্ডা চালানো ও তার দুর্নাম করতে থাকে । 
তৎকালীন পুলিশ প্রধান মুসলিমা ইবৃন আহ্ওয়ায এবং নেতৃস্থানীয় কতক আমীর-উমারা তার নিকট 
এসে কথাবার্তায় সংযত হবার নির্দেশ দেয় । অন্যকে দৈহিক ও মৌখিকভাবে আক্রমণ না করার 
জন্যে তারা তাকে অনুরোধ জানায় । তারা তাকে এ কথাও বলে যে, সে যেন মুসলমানদের এঁক্যে 
ফাটল না ধরায়, তাদের মধ্যে বিভক্তি সৃষ্টি না করে । সে তাদের পরামর্শ গ্রহণ করেনি । অনুরোধ 
রক্ষা করেনি। সে মূল জনগোষ্ঠির সংসর্ণ ত্যাগ করে এক প্রান্তে চলে যায়। সে নিজ গতিতে 
জনসাধারণকে কিতাব ও সুন্নাহ্‌-এর আমলের প্রতি দাওয়াত দিতে যাবে । খুরাসানের গভর্নর নাস্র 
ইবৃন সাইয়ারকে সে তার সাথে যোগ দেওয়ার এবং সহযোগিতা করার অনুরোধ করে । সে তাতে 
রাযী হয়নি । এদিকে হারিছ ক্রমান্বয়ে ইসলামের বিরুদ্ধে কথাবার্তা বলতে থাকে সে জাহ্‌ম ইব্‌ন 
সাফওয়ানকে জনসাধারণের নিকট একটি কিতাব পাঠ করে শুনাতে বলে সে কিতাবে হারিছের 
জীবন-চরিত ছিল । জাহ্ম ইব্ন সাফওয়ান হল বনু রাসিব গোত্রের ক্রীতদাস । তার উপনাম আবু 
মিহরায । জাহ্মিয়া উপদল তারই অনুসারী দল ৷ 

হারিছ দাবী করতে থাকে যে, সে “কাল পতাকার” অধিকারী ৷ নাসর তাকে বলে পাঠায় যে, 
তুমি যদি সত্যিই তাই হও তাহলে তোমরা তো দামেক্কের নিরাপত্তা প্রাচীর ভেঙ্গে চুরমার করবে 





www.almodina.com 


Contents 


৩০ আল-বিদায়া ওয়ান নিহায়া 


এবং উমাইয়াদের নেতৃত্ব কর্তৃত্ব বিনষ্ট করবে । কাজেই, তুমি আমার পক্ষ হতে পাঁচশ ক্রীতদাস 
এবং একশত উট নিয়ে চলে যাও । আর তুমি যদি প্রকৃত-ই তা না হও তাহলে এই কাজ দ্বারা 
তুমি তোমার গোত্র ও অনুসারীদের ধ্বংস ডেকে আনবে । 

উত্তরে হারিছ বলেছিল, আমার জীবনের কসম, আমার দ্বারা দামেস্কের প্রাচীর বিনষ্ট হবে এবং 
উমাইয়াদের কর্তৃত্ব বিলীন হবে । নাসর বলল, তাহলে তুমি প্রথমে কিরমানী এর বিরুদ্ধে তোমার 
অভিযান শুরু কর । তারপর “রায়” অঞ্চলে যাবে । ওখানে গিয়ে পৌছতে পারলে আমি তোমার 
সহযোগিতা করব। তোমার অনুগত হব। 

এরপর আন্দোলনের নেতৃত্ব নিয়ে নাসর আর হারিছের বন্দু দেখা দেয়। মুকাতিল ইব্‌ন 
হাইয়ান এবং জাহ্‌ম ইব্‌ন সাফওয়ানকে তারা মীমাংসাকারী ও বিচারক মেনে নেয়। তারা দুইজনে 
রায় দিল যে, নাসর নেতৃত্ব হতে অপসারিত হবে এবং কাজ-কর্ম চলবে পরামর্শ সভার 
তত্বাবধানে । নাসর এই রায় প্রত্যাখ্যান করে এবং হারিছ জাহ্ম ইব্‌ন সাফওয়ানের মতাদর্শ 
অনুসরণ করতে থাকে । সে পথে প্রান্তরে পঠিত হারিছের জীবন-চরিত বিকৃত করে দেয়। তার 
সমর্থনে বহু লোক এগিয়ে আসে । নাসরের নির্দেশে বহু লোকের একটি বাহিনী হারিছের বিরুদ্ধে 
যুদ্ধের ডাক দেয়। তারা হারিছের উদ্দেশ্যে এগিয়ে আসে । হারিছের সমর্থকগণ ওদের গতিরোধ 
করে। জাহ্‌ম ইব্‌ন সাফওয়ানসহ বহু লোক ওই যুদ্ধে নিহত হয়। এক লোক জাহ্‌মের মুখে বর্শার 
আঘাত করে । তাতে তার মৃত্যু ঘটে । কেউ বলেছেন যে, জাহ্মকে বন্দী করা হয়েছিল । এরপর 
সালম ইব্‌ন আহ্ওয়াষের নির্দেশে তাকে হত্যা করা হয়েছিল। মৃত্যুর পূর্বে জাহম আত্মপক্ষ সমর্থন 
করে বলেছিল যে, তোমার পিতা আমাকে নিরাপত্তা দিয়েছিল । জবাবে সালম বলেছিল যে, আমার 
পিতা তোমার মত লোককে নিরাপত্তা দিতে পারেন না। আর যদি তিনি তোমাকে নিরাপত্তা দিয়েও 
থাকেন আমি তোমাকে তা দিচ্ছি না। এই জগতে সকল নক্ষত্র নেমে এলেও এবং ঈসা (আ) 
আবির্ভূত হলেও তুমি আজ মুক্তি পাবে না। আল্লাহ্‌র কসম! তুমি যদি আমার পেটের মধ্যেও 
থাকতে আমি পেট চিরে তোমাকে বের করে হত্যা করতাম । সালম ইব্ন আহ্ওয়াষের নির্দেশে 
ইবুন কায়সারকেও হত্যা করা হয়। 

এরপর হারিছ ইব্‌ন সুরায়জ এবং কিরমানী দুইজনে নাসরের বিরুদ্ধে জোটবদ্ধ হয়। তার 
বিরোধিতা করার জন্যে তারা একমত্যে পৌছে। তারা কিতাব ও সুন্নাহ্‌র অনুসরণ, জনগণকে 
এদিকে আহ্বান করা, সত্যপন্থী ইমামদের অনুসরণ এবং নিষিদ্ধ ও মন্দ কর্মগুলো বর্জনে একমত 
হয়। 

এই এঁকমত্য বেশীদিন স্থায়ী হয়নি । অবিলম্বে তারা দুইজনে দ্বন্দ সংঘাতে লিপ্ত হয়। উভয়ের 
মধ্যে যুদ্ধ বেধে যায়। যুদ্ধে কিরমানী জয়ী হয়। হারিছের অনুসারিগণ হয় পরাজিত । হারিছ তখন 
একটি খচ্চরের পিঠে ছিল। সেখান হতে অশ্বারোহী বাহিনীর নিকট সরে যেয়ে যে বাহনের পিঠে 
তিনি চড়লেন সেটি ঠায় দীড়িয়ে থাকল । একটুও অগ্রসর হল না। অবস্থা বেগতিক দেখে তার 
অনুসারিগণ পালিয়ে গেল। মাত্র একশত অনুসারী তার সাথে অবশিষ্ট ছিল। কিরমানীর অনুসারীরা 
তাকে ধরে ফেলল এবং একটি যায়তুন বৃক্ষের নীচে তাকে হত্যা করল। কেউ বলেছেন আবীর 
বৃক্ষের নীচে। 

হারিছের হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছিল এই হিজরী সনের ২৪শে রজব রবিবার । হারিছের 


www.almodina.com 


Contents 
আল-বিদায়া ওয়ান নিহায়া ৬১. 


সথে তার একশত জন সঙ্গীও নিহত হয় । হারিছের সকল ধন-সম্পদ কিরমানী দখল করে নেয়। 
তার নিহত সঙ্গীদের ধন-সম্পদও কিরমানী নিজ আয়ত্তে নিয়ে আসে । হারিছের মাথাবিহীন দেহ . 
মার্ভ নগরীর সদর দরজায় ঝুলিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়। নাসর ইবৃন সাইয়ার যখন হারিছের 
নিহত হবার সংবাদ অবগত হয় তখন সে নিম্নের কবিতা আবৃত্তি করেন £ 
এ] ১০ এ] ৪৯৩ + ১৪ ৪15 01 03১5 ৩ 
“ওহে ব্যক্তি যে আপন সম্প্রদায়ের উপর লাঞ্চনা টেনে এনেছে। তোমার প্রতি লা'নত, 
তোমার প্রতি অভিশাপ, তোমার জন্যে ধ্বংস 


555 


এ] ১৮০ es ৬৭ Ey + 1247 52 
“তোমার দুর্ভাগ্য পুরো মুদার সম্প্রদায়কে ধ্বংস ও বরবাদ করে দিয়েছে । তোমার সম্প্রদায়ের 
ঘাড় কেটে দিয়েছে ।” 

AL Ysa ৬৪ (০15 54+ Gell, 4751 ikl 
শি হা do Le | 
CE Ea Tne রা 

নিহত হারিছের ছেলে আব্বাদ নাসর ইব্‌ন সাইয়ারের উপরোক্ত কবিতার জবাবে নিদের 
পংক্তিমালা উচ্চারণ করে ঃ 
॥ 51188111105 5 281 05 ৩০০৪ 50০31 
“ওহে নাসর ! গোপন খবর এখন ফাস হয়ে গিয়েছে। আশা-আকাভক্ষা ও উচ্চাভিলাষ এখন 
দীর্ঘ হতে দীর্ঘতর হয়েছে।” 


“0848 0 494৩৭ 


15 হে ২০ Lyall ৬৯ ৮৯৪০ + ১০০ ১৯০৮ us ly 
“মার্ভ রাজ্যে এখন তোমার জন্যে মুষলধারে বৃষ্টি নেমেছে। ওই রাজ্যে তু তুমিযাইচ্ছাতা 
করে যাচ্ছ।” 
৮৮। ০৬ 015০০৯০০154 2৯ এ ০৪ 05305 ১৩৯ 
“এখন ওই রাজ্যে সকল ফায়সালা মুদার গোত্রের বিরুদ্ধে যাচ্ছে। যদিও ফায়সালা দেওয়ার 
বৈধতা রয়েছে ।” 
৮০০ 00০ ০৪ ১৪০১০ + ১১5 এটিও এও ১ 
“হিমইয়ার গোত্র এখন আপন আসনে নিথর অসাড় বসে রয়েছে। তাদের ঘাড় রক্তে রঞ্জিত 
হচ্ছে।” 


www.almodina.com 


Contents 


৬২ . আল-বিদায়া ওয়ান নিহায়া 
পা 
% 12 AEA NE CECE ৪5০5৩ প পু. পপ Ae 
৮৪6৪15441১4 dbs + 54১ ৪৮০৪ 1১ ১০৪০ 90৪ 


“মুদার গোত্র যদি এই পরিস্থিতিতে নীরব, শান্ত, সন্তুষ্ট ও অনুগত থাকে তাহলে তাদের এই 
কষ্ট, লাঞ্ছনা, অপমান ও দুর্ভোগ দীর্ঘ ও প্রলম্বিত হতে থাকবে ।” 





Gall Sle se Ui + 19 (55 2521 AU 

“আর ওই গোত্র যদি বিদ্রোহ করে, এই অবস্থাকে গ্রানিকর মনে করে তাহলে তাদের জন্যে 
মুক্তি আসবে নতুবা তাদের সেনাবাহিনীর উপর অস্ত্রহীনতা ও নিরপ্তিকরণের খড়গ নেমে 
আসবে ।” 
প্রেরণ করেছিলেন আবু মুসলিম খুরাসানীকে । তার সাথে একটি চিঠি পাঠিয়েছিলেন খুরাসানের 
শীআপন্থী লোকদের নিকট । তাতে লিখা ছিল এই যে, আবু মুসলিম, তোমরা তার কথা মানবে, 
তার প্রতি অনুগত থাকবে । খুরাসানের যতটুকু স্থানে সে কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছে ওইটুকু স্থানের 
জন্যে আমি তাকে শাসনকর্তা নিযুক্ত করলাম। | 

আবু মুসলিম খুরাসানী খুরাসান আগমন করে এবং শীআদের নিকট ওই চিঠি পাঠ করে। 


তারা তার প্রতি ফিরেও তাকায়নি। ওই চিঠির কোন গুরুত্ব-ই দেয়নি । সকলে তার থেকে মুখ 
ফিরিয়ে নেয় এবং তাকে বর্জন করে। | 


হজ্জের মওসুমে আবূ মুসলিম ফিরে আসে ইমাম ইবরাহীম ইব্‌ন মুহাম্মদের নিকট । 
জনগণের প্রত্যাখ্যান ও তাকে অবজ্ঞা করার কথা সে তীকে অবহিত করে। ইব্রাহীম ইব্‌ন 
মুহাম্মদ তাকে বললেন, হে আবদুর রহমান ! তুমি তো আমাদের বংশ তালিকাভুক্ত একজন 
মানুষ । তুমি ওদের নিকট ফিরে যাও । ইয়ামানের ওই সম্প্রদায়ের সহযোগিতা চাইবে তুমি । 
ওদেরকে সম্মান করবে এবং ওদের নিকট অবস্থান করবে । কারণ ওদেরকে বাদ দিয়ে এই লক্ষ্যে 
পূর্ণতা ও সফলতা পাওয়া যাবে না। এরপর তিনি তাকে অন্যান্য সম্প্রদায় সম্পর্কে সতর্ক করে 
দিলেন এবং বললেন ওই সকল শহর নগরে তোমরা যদি আরবী ভাষাকে বিতাড়িত ও প্রত্যাহার 
করে নিতে পার তবে তাই কর। ওদের ছেলে সন্তানদের মধ্যে যাদের দৈর্ঘ্য পাচ বিঘত পরিমাণ 
হয়েছে তাদের কাউকে যদি তুমি সন্দেহ করে থাক তবে তাকে মেরে ফেলবে । আর ওই যে 
শায়খ অর্থাৎ সুলায়মান ইব্‌ন কাছীর তুমি তার থেকে কিসাস নিবে না। আবু মুসলিম খুরাসানী 
সম্পর্কে আরো আলোচনা পরে আসবে ইনশাআল্লাহ্‌। 

এই হিজরী সনে দাহ্হাক ইব্‌ন কায়স খারিজী নিহত হয়। এটি আবু মাখনাফের অভিমত । 
দাহ্হাকের হত্যাকাণ্ডের পটভূমি এই ছিল যে, সে ওয়াসিত অঞ্চলে আবদুল্লাহ্‌ ইব্‌ন উমর ইব্‌ন 
আবদুল আযীযকে অবরোধ করে রেখেছিল । এই অবরোধে মানসূর ইব্‌ন জামহ্র তার সহযোগী 
ছিল৷ অবরুদ্ধ আবদুল্লাহ্‌ দাহহাককে লিখলেন যে, আমাকে অবরোধ করে রেখে তো কোন লাভ 
নেই। বরং তুমি ক্ষমতাসীন খলীফা মারওয়ান ইবৃন মুহাম্মদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করো । 
তুমি তাকে হত্যা করতে পারলে আমি স্বেচ্ছায় তোমার অনুসরণ করব। 
তারা দু'জনে একমত হয় মারওয়ানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করার জন্যে । দাহ্হাক 

















www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৬৩ 





অগ্রসর হয়ে সেই লক্ষ্যে। সে মূসেল এসে পৌছলে সেখানকার লোকজনের সাথে তার লিখিত 
চুক্তি হয়। সে তাদের প্রতি আকৃষ্ট হয় এবং সেই দুই নগরে প্রবেশ করে । সেখানকার 
শানকর্তাকে খুন করে এবং সেখানে নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করে । খলীফা মারওয়ানের নিকট এই 
সংবাদ পৌছে । তিনি তখন হিমস নগরী অবরোধে নিয়োজিত ছিলেন । সেখানকার অধিবাসিগণ 
তার বশ্যতা স্বীকারে অনীহা প্রকাশ করার প্রেক্ষিতে তিনি তাদেরকে আয়ত্তে আনার কাজে ব্যস্ত 
ছিলেন। তিনি তার ছেলে আবদুল্লাহ্‌কে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার কথা লিখে জানালেন। এদিকে প্রায় 
এক লক্ষ্য বিশ হাজার সৈন্য দাহ্হাকের সমর্থনে সমবেত হয় । তারা নাসীবাইন অঞ্চল অবরোধ 
করে। মারওয়ান অগ্রসর হন তাকে প্রতিরোধ করার জন্যে। সেখানে উভয় পক্ষে প্রচণ্ড যুদ্ধ 
সংঘটিত হয়। যুদ্ধে দাহ্হাক নিহত হয় । ইতিমধ্যে রাত নেমে আসে । আপাতত উভয় পক্ষ একে 
অন্যের দৃষ্টির বাহিরে পড়ে যায়। দাহ্হাকের সৈন্যরা তাকে খুঁজে পায় না। তাকে নিয়ে তাদের 
মনে সংশয় সৃষ্টি হয় । এক পর্যায়ে তার হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী এক লোক তার মৃত্যুর সংবাদ 
তাদেরকে অবহিত করে । তা নিহত হবার সংবাদে তারা চীৎকার করে কীদে। 

দাহ্হাকের মৃত্যুর সংবাদ মারওয়ানের নিকট পৌছে। তিনি দাহ্হাকের লাশ সনাক্ত করার 
জন্যে রাতের অন্ধকারে মশাল ও তাকে চেনে এমন কতক লোক পাঠালেন । তারা মারওয়ানকে 
নিশ্চিত জানায় যে, দাহ্হাক নিহত হয়েছে । তার মাথায় ও মুখে প্রায় বিশটি আঘাত রয়েছে। 
খলীফা মারওয়ানের নির্দেশে দ্বীপে দ্বীপে ও শহরে নগরে তার কর্তিত মাথা প্রদর্শন করা হয়। 

দাহহাক তার অন্তিম সময়ে খায়বারী নামের এক লোককে তার স্থলাভিষিক্ত করে যায়। 
দাহ্হাকের অবশিষ্ট সৈন্যগণ তার পাশে সমবেত হয় । ইতিপূর্বে যার জন্যে বায়আত গ্রহণ করা 
খায়বারীর সাথে এসে যোগ দেয়। প্রায় চারশত সাহসী যোদ্ধা নিয়ে মারওয়ানের উপর আক্রমণ 
চালায় সে ভোর বেলায় । মারওয়ান তখন একটি তাবুতে অবস্থান করছিলেন । খায়বারীর আক্রমণ 
সামলাতে না পেরে তিনি পালিয়ে যান। বিরোধী পক্ষরা তাকে ধাওয়া করে তার সৈন্যদের থেকে 
বিচ্ছিন্ন করে দেয়। এরা সরকারী সৈন্যের ভেতরে ঢুকে পড়ে । খায়বারী তার নিজের আসনে গিয়ে 
বসে। 

সরকারী বাহিনীর ডান ও বাম বাহু স্থির ও অবিচল ছিল। ডান বাহুর নেতৃত্বে ছিল মারওয়ানের 
ছেলে আবদুল্লাহ্‌ । আর বাম বাহুর নেতৃত্বে ইসহাক ইবৃন মুসলিম উকায়লী ৷ 
_ আবদুল্লাহ্‌ যখন দেখলেন যে, শক্ত সৈন্যরা খায়বারীর সাথে পালাচ্ছে। আর নিজেদের দুইটা 
বাহু অক্ষত অবস্থায় রয়েছে তখন তিনি খায়বারীর মৃত লাশ দেখতে আগ্রহী হলেন। তার সৈন্যরা 
তাবুর খুঁটি হাতে সেদিকে অগ্রসর হয় এবং খায়বারীকে হত্যা করে। তার নিহত হবার সংবাদ 
মারওয়ানের নিকট পৌছে। তখন মারওয়ান যুদ্ধ ক্ষেত্র হতে প্রায় ৫/৬ মাইল দূরে চলে 
গিয়েছিল । তার সাথে তার একদল সৈন্যও ছিল । দাহ্হাকের সৈনিকগণ পরাজিত হয়ে পালিয়ে 
যায় । আর মারওয়ান আনন্দে শহরে ফিরে আসে । 
মারওয়ান নিজে অভিযানে বের হন। কারাদীস নামে একটি স্থানে গিয়ে পৌছে মারওয়ান ওদেরকে 
পরাজিত করেন। 





www.almodina.com 


Contents 


৬৪ আল-বিদায়া ওয়ান নিহায়া 





এই হিজরী সনে অর্থাৎ ১২৮ হিজরী সনে মারওয়ান আল-হিমার ইয়াযীদ ইবৃন উমর ইব্‌ন 
হুবায়রাকে ইরাকে পাঠিয়েছিলেন প্রশাসকরূপে এবং সেখানে অবস্থানকারী খারিজিদেরকে হত্যা 
করার জন্যে । 


এই হিজরী সনে হজ্জ পালনে নেতৃত্ব দেন পবিত্র মক্কা, মদীনা ও তায়েফের প্রশাসক আবদুল 
আযীয ইব্‌ন উমর ইব্‌ন আবদুল আযীয । এই হিজরী সনে ইরাকের প্রশাসক পদে ছিল ইয়াধীদ 
ইব্‌ন উমর ইব্‌ন হুবায়রা । খুরাসানের প্রশাসক পদে ছিল নাসর ইব্‌ন সাইয়ার। 

এই হিজরী সনে যারা ইনতিকাল করেছেন তাদের মধ্যে আছেন বাকর ইব্ন সাওয়াদাহ্‌। 
আবদালাহ্‌, আবু হুসাইন উছমান ইব্‌ন “আসিম, ইয়াহীদ ইব্‌ন আবূ হাবীব, আবু তাইয়াহ্‌ ইয়াধীদ 
ইব্‌ন হামীদ, আবু হামযা না'নাবাঈ, আবু যুবায়র মক্কী, আবু ইমরান জুনী, ০5 
আত্-তাকমীল গ্রন্থে আমরা তাদের জীবনী উল্লেখ করেছি। 


১২৯ হিজরী সন 


খারিজী সংগঠক খায়বারী নিহত হবার পর এই হিজরী সনে শায়বান ইবৃন আবদুল আযীয 
ইবৃন হালীম ইয়াশকারীর নেতৃত্বে খারিজীরা এক্যবদ্ধ হয়। সুলায়মান ইব্‌ন হিশাম তাদেরকে 
মূসেলে গিয়ে আশ্রয় গ্রহণ ও বসবাসের পরামর্শ দেন। তারা সেখানে গমন করে এবং বসবাস 
করতে থাকে । খলীফা মারওয়ান তাদেরকে ধাওয়া করে এবং সেখানে তাদের উপর আক্রমণের 
প্রস্তুতি নেয়। তারা নগরীর চারিদিকে সশস্ত্র পাহারা বসায় এবং মারওয়ানের সৈন্যদের সম্মুখে 
পরিখা খনন করে । মারওয়ান' নিজেও তার সৈন্যদের আত্মরক্ষায় পরিখা খনন করে। দীর্ঘ এক 
বছর ওই অবরোধ অব্যাহত রাখে । এই সময়ে সকাল-সন্ধ্যা আক্রমণ প্রতি আক্রমণ চলছিল। 
এক পর্যায়ে সুলায়মান ইবৃন হিশামের এক ভাতিজাকে আটক করতে সক্ষম হয় মারওয়ান। 
আটরুকৃত ব্যক্তির নাম ছিল উমাইয়া ইব্‌ন মুআবিয়া ইব্ন হিশাম । মারওয়ানের এক সৈন্য তাকে 
আটক করে । মারওয়ানের নির্দেশে তার হাত দু'টো কেটে ফেলা হয় এবং তাকে হত্যা করা হয়। 
তার চাচা সুলায়মান ও তার সৈন্যগণ এই হত্যাকণ্ড দেখছিল । 

মারওয়ান তার অধীনস্থ ইরাকী শাসনকর্তা ইয়ামীদ ইব্‌ন উমর ইব্‌ন হুবায়রাকে সেখানে 
অবস্থিত খারিজীদের বিরুদ্ধে যুদ্ধ করার নির্দেশ দেয় । ফলে সরকারী বাহিনী ও খারিজীদের মধ্যে 
দফায় দফায় যুদ্ধ ও সংঘর্ষ বাধে । এসব যুদ্ধে ইবৃন হুবায়রা জয়ী হয়। সে খারিজীদের সকল 
আস্তানা ধ্বংস করে দেয়। তাদের বাগ-বাগিচা, ক্ষেত-খামার বিনষ্ট করে দেয় । এই পর্যায়ে 
ইরাকে খারিজীদের কোন অস্তিতুই রইল না। সে খারিজীদের দখল হতে কৃফা নগরী মুক্ত করে। 
সেখানে শাসনকর্তা ছিল মুছান্না ইব্‌ন ইমরান আইযি। এই ঘটনা ঘটে এই বছরের রমাদান 
মাসে । খারিজী দমন অভিযান শেষ হবার পর খলীফা মারওয়ান শাসনকর্তা ইব্‌ন হুবায়রাকে নির্দেশ 
দেয়, আম্মার ইব্‌ন সাব্বারাকে যেন তার সাহায্যার্থে প্রেরণ করা হয়। ইব্‌ন হুবায়রা সাহসী যোদ্ধা 
ইবৃন সাব্বারাকে পাঠাল মারওয়ানের সাহায্যার্থে। তার সাথে ছিল সাত হতে আট হাজার সৈন্য ৷ 
খারিজিগণ ইব্‌ন সাব্বারাকে বাধা দেবার জন্যে চার হাজার সৈন্যের একটি বাহিনী প্রেরণ করল । 
তারা ইব্‌ন সাব্বারা-এর গতিরোধ করে । সেখানে যুদ্ধ হয়। ইব্‌ন সাব্বারা তার প্রতিপক্ষকে 
পরাজিত করে। তাদের সেনাপ্রধান জুন ইব্ন কিলাব শায়বানী খারিজিকে সে হত্যা করে। 














www.almodina.com 


Contents 


এরপর ইব্ন সাব্বারা মূসেলের উদ্দেশ্যে যাত্রা করে। ছত্রভঙ্গ এবং অবশিষ্ট খারিজী 
লোকগুলোও মূসেলের দিকে রওয়ানা করে । কিন্তু সুলায়মান ইব্‌ন হিশাম তাদেরকে মুসেল ছেড়ে 
চলে যাবার পরামর্শ দেয় । কারণ, সেখানে থাকা তাদের পক্ষে সম্ভব ছিল না । তাদের সম্মুখে ছিল 
মারওয়ান নিজে । আর পেছনে ছিল ইব্‌ন সাব্বারা । ইতিমধ্যে তাদের রসদপত্র সরবরাহ বন্ধ হয়ে 
যায়। বাহিরের লোকদের নিকট হতে তারা বিচ্ছিন্ন হয়ে পড়ে । খাওয়ার মত কিছু তাদের নিকট 
ছিলনা। 

তারপর তারা হালওয়ানের পথে আহওয়াযের উদ্দেশ্যে মূসেল ত্যাগ করে । থেমে থাকেনি 
মারওয়ান। সংবাদ পেয়ে সে ওদেরকে তাড়া করার জন্যে তিন হাজার সৈন্যসহ ইব্‌ন সাব্বারাকে 
তাদের পেছনে পাঠায় । ইবৃন সাব্বারা ওদের পেছনে তাড়া করে । যাকে যেখানে পেয়েছে হত্যা 
করে। সে ওদের পেছনে লেগেই ছিল । আক্রমণে আক্রমণে সে তাদেরকে পুরোপুরি ছত্রভঙ্গ 
করে দেয়। তারা পরস্পর বিচ্ছিন্ন হয়ে যায়। ওদের সেনাপতি শায়বান ইব্‌ন আবদুল আযীয 
ইয়াশকারী পরবর্তী বছর আহওয়াযে নিহত হয় । খালিদ ইব্‌ন মাসউদ ইব্ন জা“ফর ইব্‌ন খালিদ 
আযদী তাকে হত্যা করে। 

সুলায়মান ইব্‌ন হিশাম তার পরিবার-পরিজন ও সঙ্গী-সাথীদেরকে নিয়ে নৌকায় আরোহণ 
করে এবং সিন্ধুর উদ্দেশ্যে যাত্রা করে । মারওয়ান ফিরে আসে মূসেল হতে এবং আপন বাসস্থান 
হাররানে অবস্থান করতে থাকে । খারিজীদেরকে বিতাড়িত করতে পেরে তিনি আনন্দিত ও তৃপ্ত 
হয়েছিলেন বটে ৷ কিন্তু ভাগ্য তাকে অধিকতর শক্তিশালী ও জনপ্রিয় এক প্রতিপক্ষের মুখোমুখি 
করে দেয়। সে খারিজিদের চেয়ে ভয়ংকর ও শক্তিশালী । সে হল আব্বাসী খিলাফতের প্রতি 
আহবানকারী আবু মুসলিম খুরাসানী । 


আবু মুসলিম খুরাসানীর আত্মপ্রকাশ 


এই হিজরী সনে অর্থাৎ ১২৯ হিজরী সনে আব্বাসী ইমাম ইব্রাহীম ইব্‌ন মুহাম্মদ চিঠির 
মাধ্যমে আবু মুসলিম খুরাসানীকে খুরাসান হতে নিজের নিকট আসার আহ্বান জানালেন । 
কয়েকজন নেতৃস্থানীয় ব্যক্তি নিয়ে আবূ মুসলিম খুরাসানী ইমাম ইবরাহীম ইব্‌ন মুহাম্মদের সাথে 
সাক্ষাত করার জন্যে রওনা করলেন। যে পথেই তারা যাচ্ছিলেন সেখানকার লোকজন তাদেরকে 
তাদের গন্তব্য সম্পর্কে জিজ্ঞাসা করছিল, জবাবে আবু মুসলিম থুরাসানী হজ্জে যাবার কথা প্রকাশ 
করছিলেন। কেউ কেউ তাদের সাথী হবার আগ্রহ দেখিয়েছিল । আবু মুসলিম তাদেরকে সাথে 
নিয়েছিলেন । কিছুদূর অতিক্রম করার পর ইমামের পক্ষ হতে দ্বিতীয় চিঠি এসে পৌছল আবু 
মুসলিমের নিকট । তাতে লেখা ছিল “আমি সাহায্যের পতাকা পাঠালাম আপনার নিকট । সেটি 
নিয়ে খুরাসান ফিরে যাবেন এবং আব্বাসী খিলাফতের পক্ষে প্রকাশ্যে দাওয়াত প্রদান করবেন। 
আবু মুসলিম খুরাসানী পত্র পেয়ে কাহতাবা ইব্‌ন শাবীবকে সাথে থাকা হাদিয়া-তৃহ্ফা ও মালপত্র 
সহকার ইমাম ইবরাহীমের নিকট পাঠিয়ে হজ্জের মওসুমে ইমামের সাথে সাক্ষাতের নির্দেশ 
দিলেন । খুরাসানী নিজে চিঠি নিয়ে খুরাসানের দিকে ফেরত যাত্রা করলেন। 


রমাদান মাসের প্রথম দিনে তিনি খুরাসানে প্রবেশ করলেন । চিঠিটি সুলায়মান ইবৃন কাছীরের 
সম্মুখে তুলে ধরলেন । তাতে লেখা ছিল, প্রকাশ্যে দাওয়াত দিন, অপেক্ষা করার প্রয়োজন নেই । . 


আল-বিদায়া ওয়ান নিহায়া (১০ম খণ্ড)__-৯ 


www.almodina.com 


Contents 


৬৬ আল-বিদায়া ওয়ান নিহায়া 


স্থানীয় ভক্তবৃন্দ আবূ মুসলিম খুরাসানীকে আব্বাসী শাসনের আহবায়ক মনোনীত করে । আবু 
মুসলিম তার অধীনস্থ আহবানকারীদেরকে খুরাসানের বিভিন্ন শহরে-উপশহরে প্রেরণ করেন। 
তখন খুরাসানের শাসনকর্তা ছিল নাসর ইব্‌ন সাইয়ার। শাসনকর্তা নাসর এই সময়ে কিরমানী 
এবং শায়বান ইবৃন সালামা হারূরীর বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত ছিল। খারিজিরা শায়বান ইব্ন সালমা 
হারূরীকে খলীফা বানাবে এমন সংবাদ প্রচারিত হয়েছিল । 

এই পরিস্থিতিতে আবূ মুসলিম খুরাসানীর কর্মতৎপরতা শুরু হয়। চারিদিক হতে লোকজন 
তার নিকট সমবেত হতে থাকে । কথিত আছে যে, একদিনে ৬০ গ্রামের জনসাধারণ তার সাথে 
সাক্ষাত করে এবং সমর্থন জ্ঞাপন করে । তিনি সেখানে ৪২ দিন অবস্থান করেন । তার হাতে বহু 
জনপদ বিজিত হয়। . 

এই হিজরী সনের রমাদান মাসের পীচদিন অবশিষ্ট থাকতে এক বৃহস্পতিবার রাতে ইমামের 
প্রেরিত একটি পতাকা ১৪ গজ লম্বা একটি তীরের মাথায় বেঁধে আবু মুসলিম সেটির নাম দিলেন 
আল-যিল্প বা ছায়া। ইমামের প্রেরিত অন্য একটি পতাকা ১৩ গজ লম্বা একটি তীরের মাথায় 
বেঁধে তিনি সেটির নাম দিলেন আল-সাহাব বা মেঘমালা । দুইটা পতাকাই ছিল কাল বর্ণের। 
পতাকা বাধার সময় আবু মুসলিম খুরাসানী এই আয়াত তিলাওয়াত করছিলেন- 

Lk alot JU rity ath Hl SEE ial 00 

“যুদ্ধের অনুমতি দেওয়া হল তাদেরকে যারা আক্রান্ত হয়েছে। কারণ, তাদের প্রতি অত্যাচার 
করা হয়েছে। আল্লাহ্‌ নিশ্চয়ই তাদেরকে সাহায্য করতে সম্যক সক্ষম ।” (সূরা হাজ্জ ৪ ৩৯)। 

আবূ মুসলিম, সুলায়মান ইব্‌ন কাছীর এবং যারা এই আহ্বানে সাড়া দিয়েছে এই দলে 
অন্তর্ভূক্ত হয়েছে তারা সকলে কালো পোশাক পরিধান করল এবং কালো পোশাক তাদের দলীয় 
প্রতীকরূপে বিবেচিত হল । ওই রাতে তারা ব্যাপক ও বিরাট আয়োজনে আগুন প্রজ্বলিত করল । 
এর মাধ্যমে এ এলাকার লোকজনকে তারা নিজেদের প্রতি আহ্বান জানাল । আগুন জ্বালানো 
তাদের জনগণকে ডাকার একটি স্বীকৃত ও সর্বজ্ঞাত মাধ্যম । | 

পতাকা দুইটার নামকরণের ক্ষেত্রে একটির মেঘমালা নাম দেওয়া হয়েছিল এজন্যে যে, মেঘ 
যেমন বিশ্ব জোড়া ওদের দাওয়াত এবং আহ্বানও তেমন বিশ্বব্যাপী প্রচারিত হবে । অন্য পতাকাটি 
ছায়া নামে আখ্যায়িত এজন্যে যে, পৃথিবী যেমন কখনো ছায়া শূন্য হয় না, আব্বাসী গোত্রের 
শাসনও কখনো নিশ্চিহ্ন হবে না। বরং যুগে যুগে কোন না কোন অঞ্চলে কেউ না কেউ আব্বাসী 
শাসনের অধিকারী হবেই । আব্বাসী শাসনের প্রতি আবু মুসলিম খুরাসানীর ডাকে বহু লোক সাড়া 
দেয়। তারা দলে দলে তার নিকট সমবেত হয়, এতে তার সৈন্য সংখ্যা বৃদ্ধি পায় ব্যাপকভাবে । 

ঈদুল ফিতর দিবসে আবু মুসলিম খুরাসানী ঈদের নামায পড়ানোর জন্যে বলেন, সুলায়মান 
ইব্ন কাছীরকে ৷ তিনি সুলায়মানের জন্যে একটি মিম্বর তৈরি করে দেন। নামাযে সুন্নাতের 
অনুসরণ এবং উমাইয়াদের বিরোধিতা করার পরামর্শ দেন। তারপর “নামায অনুষ্ঠিত হবে” বলে 
জামাআতের ঘোষণা দেওয়া হল । আযানও দেওয়া হল না ইকামতও নয় । খুতবার পূর্বে নামায 
আদায় করা হল । তারপর খুতবা । প্রথম রাকআতে কিরাআতের পূর্বে ছয়বার তাকবীর দেওয়া 
হল। চারবার নয়। দ্বিতীয় রাকআতে তিনবারের পরিবর্তে পাচবার তাকবীর বলা হল । এই 





www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৬৭ 


সবগুলো উমাইয়াদের নিয়মের বিপরীত । খুতবার সূচনা করা হল আল্লাহ্র যিক্র ও তাকবীরের 
মাধ্যমে । শেষ করা হল কিরাআতের মাধ্যমে । লোকজন নামায শেষ করে মাঠ ত্যাগ করল। 
পরিবেশন করা হল। 

আবু মুসলিম খুরাসানী একটি পত্র লিখেছিল । খুরাসানের তৎকালীন শাসনকর্তা নাসর ইব্‌ন 
সাইয়ারের নিকট । শুরুতে প্রেরক হিসেবে নিজের নাম লেখার পর সে লিখল, নাছর ইব্‌ন 
সাইয়ারের প্রতি । বিসমিল্লাহির রাহমানির রাহীম, পর সমাচার, মহান আল্লাহ্‌ তার পবিত্র গ্রন্থে 
একদল লোককে লজ্জা দিয়ে বলেছেন ঃ 


[| 
লও প্‌ প্র sR BR ৫ দা হা Bed রঙ ose ed 
pail cal ১০438 01” ১০৬০ asl ০৭ ৫১০৪1 এই 44005194815 
পপ প্র পণ ০ ere “ee fess ৬৪ পপ Soe তিক ওত চি 
Yl ০২৩ ১৮০। ০৪19 Ul. মা 


৮56 


০৯৪ চা SELL %। 0১০৮5 (5452 %1 ০2০ Ell ০২০৯ 
$ 92925401524 85005944540 ০০০ 


“এরা দৃঢ়তার সাথে আল্লাহ্‌র শপথ করে বলত যে, এদের নিকট কোন সতর্ককারী এলে এরা 
অন্য সকল সম্প্রদায় অপেক্ষা সপথের অধিকতর অনুসারী হবে । কিন্তু এদের নিকট যখন 
সতর্ককারী এল তখন তা কেবল এদের বিমুখতাই বৃদ্ধি করল, পৃথিবীতে উদ্ধত্য প্রকাশ এবং 
কৃট-ষড়যন্ত্রের কারণে । কুট-ষড়যন্ত্র তার উদ্যোক্তাদেরকেই পরিবেষ্টন করে। তবে কি এরা 
প্রতীক্ষা করছে পূর্ববর্তীদের প্রতি প্রযুক্ত বিধানের ? কিন্তু, আপনি আল্লাহ্‌র বিধানের কখনো কোন 
পরিবর্তন পাবেন না এবং আল্লাহ্‌র বিধানের কোন ব্যতিক্রমও দেখবেন না। (সূরা ফাতির £ 
৪২-৪৩)।" পত্রে নাসরের নামের পূর্বে খুরাসানী তার নিজের নাম লেখাকে শাসনকর্তা নাসর 
মানহানি মনে করল এবং বিষয়টি তাকে ভীষণভাবে ভাবিয়ে তুলল। সে বলল, এই চিঠির উপযুক্ত 
জবাব দেওয়া দরকার । 

ইব্ন জারীর বলেছেন যে, তারপর আবু মুসলিমের বিরুদ্ধে করার জন্যে শাসনকর্তা নাসর 
ইব্‌ন সাইয়ার অশ্বারোহী যোদ্ধাদের এক বিশাল বাহিনী প্রেরণ করে। এটি হল আবূ মুসলিম 
ঝুরাসানীর আত্মপ্রকাশের আঠার মাস পরের ঘটনা । সরকারী বাহিনীর মুকাবিলার জন্যে মালিক 
ইব্ন হায়ছাম খুযাঈর নেতৃত্বে আবূ মুসলিম একটি প্রতিরোধ বাহিনী প্রেরণ করলেন। উভয় পক্ষ 
মুখোমুখি হল। মালিক ইব্‌ন হায়ছাম সরকারী বাহিনীকে আহ্বান জানালেন রাসূলুল্লাহ্‌ (সা)-এর 
বংশধর আব্বাসীদের পক্ষ সমর্থন করার জন্যে । ওরা তা প্রত্যাখ্যান করে । ফলে উভয় শিবিরে 
যুদ্ধ প্রস্তুতি শুরু হয়। দিনের শুরু হতে আসরের সময় পর্যন্ত তারা প্রস্তুতি নিয়ে সারিবদ্ধ হয়। 
ইতিমধ্যে মালিক ইবৃন হায়ছামের নিকট অতিরিক্ত সাহায্য বাহিনী এসে পৌছে । ফলে মালিক 
যুদ্ধে জয়লাভ করেন। পরাজিত হয় নাসর বাহিনী । উমাইয়া ও আব্বাসীদের মধ্যে এটি সর্বপ্রথম 
যুদ্ধ। 

এই হিজরী সনে খাযিম ইব্‌ন খুযায়মা “মারভ আর রাওয” জয় করেন এবং নাসর কর্তৃক 

নিযুক্ত শাসনকর্তা বাশার ইব্‌ন জাফর আল সাদীকে হত্যা করে । বিজয়ের সংবাদ সে আবু 


www.almodina.com 


Contents 


৬৮ আল-বিদায়া ওয়ান নিহায়া 


মুসলিমের নিকট পৌছায় ৷ আবূ মুসলিম তখন এক টগবগে কর্মতৎপর যুবক । ইমাম ইবরাহীম 
তাকে তার সাহস, দৃঢ়তা, মেধা ও বুদ্ধিমত্তার প্রেক্ষিতে আব্বাসীদের পক্ষে আহবানকারী নিযুক্ত 
করেন। সে মূলত কৃফার কালো আদমী ছিল। ইদরীস ইব্‌ন মাঁকাল আজালীর ক্রীতদাস ছিল 
সে। জনৈক আব্বাসী সমর্থক তাকে চারশত দিরহামে ক্রয় করে। এরপর মুহাম্মদ ইব্‌ন আলী 
তাকে হস্তগত করে । এরপর সে আব্বাস বংশীয়দের তত্বাবধানে আসে । ইমাম ইবরাহীম তাকে 
আবূ নাজম ইসমাঈল ইবৃন ইমরানের কন্যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেয়। ইমাম 
ইবরাহীম নিজে ওর পক্ষে দেনমোহর পরিশোধ করেন। তিনি খুরাসান ও ইরাকে আব্বাসী 
তীর নির্দেশ মুতাবিক কাজ করে । অবশ্য আবু মুসলিম অপ্রাপ্ত বয়স্ক ছিল বলে এর পূর্ববর্তী বছরে 
তারা তাকে মেনে নিতে অস্বীকার করেছিল- এই হিজরী সনে ইমাম ইবরাহীম নিজের অত্যন্ত 
মজবুতভাবে ওদেরকে নির্দেশ দেন। আবু মুসলিমকে নেতারূপে মেনে নেওয়ার জন্যে। তিনি 
এও জানিয়ে দেন যে, তাতে তাদের এবং আবূ মুসলিমের কল্যাণ হবে । «141 ১1 তৰ, 
ia 1১১57 _ “আল্লাহ্‌র বিধান সুনির্ধারিত” (সূরা আহযাব $ ৩৮)। 


খুরাসানে আবূ মুসলিম খুরাসানীর দাওয়াতের বিষয়টি পরিচিত ও প্রকাশিত হবার পর বহু 
আরব লোক তার সমর্থনে যুদ্ধ করার জন্যে চুক্তিবদ্ধ হয় । কিরমানী এবং শায়বান তারা দুইজনে ও 
খুরাসানীর বিষয়টিকে মন্দ মনে করেনি । কারণ, দুইজনেই সরকারী শাসনকর্তা নাসরের বিরুদ্ধে 
যুদ্ধরত ছিল। উপরজ্তু, আবু মুসলিম তো মারওয়ান আল-হিমারকে খলীফার পদ হতে অপসারণের 
চেষ্টা চালাচ্ছিলেন। ' 


শাসনকর্তা নাসর শায়বানকে প্রস্তাব দিয়েছিল আবূ মুসলিমের বিরুদ্ধে তার সাথে থাকার 
জন্যে অথবা অন্তত আবূ মুসলিমের সাথে যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধ বিরতি মেনে নিতে । আবু 
মুসলিম পরাজিত ও নিহত হলে তারা দুইজনে না হয় পরস্পর যুদ্ধে লিপ্ত হবে । শায়বান রাষী 
হয়েছিল নাসরের এই প্রস্তাবে। তাদের সমঝোতা ও আপোষ রফার সংবাদ পৌছে যায় আবু 
মুসলিমের নিকট । বিষয়টি তিনি জানিয়ে দেন কিরমানীকে । কিরমানী ওই আপোষ প্রস্তাবে রাষী 
হবার জন্যে শায়বানকে গালমন্দ করে এবং ওই আপোষ কার্যকর করা হতে তাকে ফিরিয়ে 
রাখেন। | 

আবু মুসলিম খুরাসানী নাসর ইব্‌ন নাঈমকে প্রেরণ করেন হিরাত অঞ্চলে । সেখানকার 
শাসনকর্তা ঈসা ইব্‌ন আকীলকে পরাজিত করে নাসর ইব্‌ন নাঈম হিরাত দখল করেন। এই 
বিজয় সংবাদ জানানো হয় আবূ মুসলিমের নিকট । পরাজিত শাসক ঈসা ইব্ন “আকীল পালিয়ে 
সাথে যুদ্ধ বিরতির ঘোষণা দেয়। ফলে কিরমানী আবূ মুসলিমকে এই মর্মে সংবাদ দিল যে, 
নাসরের বিরুদ্ধে যুদ্ধে আমি আপনার সাথে থাকব । সৌজন্য সাক্ষাতের উদ্দেশ্যে আবূ মুসলিম 
কিরমানীর নিকট গেলেন। তীরা দুইজনে নাসরের বিরোধিতা ও তার বিরুদ্ধে যুদ্ধ করার ব্যাপারে 
একমত হলেন। 


আবূ মুসলিম একটি সুবিস্তৃত ও বিশাল প্রান্তরে তার আস্তানা ও শিবির স্থাপন করলেন। 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৬৯ 


ইতিমধ্যে তীর সৈন্য সংখ্যা বহু বৃদ্ধি পেল। তিনি একটি প্রতিষ্ঠিত সরকারের ন্যায় প্রতিরক্ষা, 
পুলিশ, পররাষ্ট্র ও স্থানীয় প্রশাসনসহ বিভিন্ন বিষয়ে দায়িত্বশীল নিয়োগ করলেন। নেতৃস্থানীয় 
ব্যক্তিত্ব কাসিম ইব্‌ন মুজাশি'কে বিচারক পদে নিযুক্ত করলেন। কাসিম আবু মুসলিমসহ 
অন্যান্যদেরকে নিয়ে জামাআত কায়েম ও ইমামতি করতেন । মাঝে মাঝে তিনি ওয়ায-নসীহত 
করতেন । তাতে আব্বাসীদের প্রশংসা ও সুনাম এবং উমাইয়াদের সমালোচনা ও দুর্নাম করতেন। 

এরপর আবু মুসলিম বালীন নামে এক গ্রামে এসে শিবির স্থাপন করলেন । জায়গাটি কিছুটা 
নিম্নাঞ্চল ছিল বটে ৷ নাসর ইবৃন সাইয়ার তাদের পানি প্রবাহ বন্ধ করে দেয় কিনা এই সন্দেহ 
ছিল। তারা এখানে আসেন এই হিজরী সনের যুল্হাজ্জা মাসের ছয় তারিখে ৷ কাযী কাসিম ইব্‌ন 
মুজাশি' যথা সময়ে দশই যুল্হাজ্জা ঈদুল আযহার নামায পড়ালেন। নাসর ইব্‌ন সাইয়ার বিশাল 
সেনা বহর নিয়ে আবু মুসলিমের বিরুদ্ধে যুদ্ধ করার জন্যে অগ্রসর হল। সে সংশ্লিষ্ট শহরগুলোতে 
তার প্রতিনধিকে দায়িত্ব দিয়ে নিজে যুদ্ধে এসেছিল। উভয় পক্ষে যুদ্ধ হল। পরবর্তী হিজরী সনে 
তা আলোচিত হবে। 


ইব্নুল কিরমানীর হত্যাকাণ্ড 

নাসর ইব্‌ন সাইয়ার এবং ইব্নুল কিরমানীর মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল । ইব্নুল কিরমানী হল 
জাদী' ইব্‌ন আলী কিরমানী। যুদ্ধে উভয় পক্ষে বহু লোক হতাহত হয় । আবু মুসলিম খুরাসানী 
লিখেছেন ইব্নুল কিরমানীকেও লিখেছেন। তিনি এও লিখেছেন যে, ইমাম ইব্রাহীম আমাকে 
লিখেছেন তোমাদের কল্যাণ সাধনের জন্যে । আমি তোমাদের ব্যাপারে তার নির্দেশ লঙ্ঘন করতে 
পারব না। তিনি অন্যান্য রাজ্যেও চিঠি লিখেছেন আব্বাসীদের সমর্থনে এগিয়ে আসার জন্যে। 
ফলে বহু লোক তার ডাকে সাড়া দেয় এবং তার নিকট সমবেত হয় । 

এবার আবূ মুসলিম এগিয়ে গেলেন। নাসরের নিরাপত্তা পরিখা এবং ইবৃনুল কিরমানীর 
নিরাপত্তা পরিখার মাঝখানে অবস্থান নিলেন । ফলে উভয় পক্ষ তার উপস্থিতিতে ভয় পেয়ে গেল। 

নাসর ইব্‌ন সাইয়ার ঘটনার বিবরণ দিয়ে মারওয়ানের নিকট লিখল যে, আবু মুসলিম রণাঙ্গনে 
উপস্থিত হয়েছে প্রচুর অনুসারী ও ভক্ত সহকারে । সে ইবরাহীম ইব্‌ন মুহাম্মদের প্রতি বায়আত 
করার জন্যে জনসাধারণকে আহ্বান জানাচ্ছে। চিঠিতে সে এও লিখেছে যে £ 





লে 


1১৯2 22: 201১৯1১৮০০৯ ০৯৮৭৩ ১০০০ ০2০৩০ 


“আমি ছাইয়ের মধ্যে জুলত্ত কয়লার ঝলকানি দেখতে পাচ্ছি। এটি নিশ্চিত যে, এক সময় 
একটি অন্নি শিখায় পরিণত হয়ে জ্বলে উঠবে ৷” 


PIE ১০১০ CIAL + SL 01416 501 9৩ 
“কারণ কাঠের সংপর্শ পেলে আগুন জুলে উঠবেই। আর যুদ্ধের প্রাথমিক কাজ তো 
আলাপ-আলোচনাই বটে ৷” 


Hs HLT EE pis ol oie Sl 


www.almodina.com 


৭০ আল-বিদায়,০971915হায়া 
“বিস্ময়ের সাথে আমি বলছি যে, হায় আমি যদি জানতে পারতাম উমাইয়গণ এখন কি সজাগ 


আছে না তারা ঘুমিয়ে আছে?” 


জ্বাবে মারওয়ান লিখে যে, উছিত বাকি বা লৰতে গায় অন্ত বাজি ত দৰত 
না। নাসর বলে, আপনার সহযোগী আমি নাসর বলছি যে, এখন আমার কোন সাহায্যকারী নেই । 
কেউ কেউ নাসরের কবিতা নিম্নরূপ বলে বর্ণনা করেছেন ঃ 


Ae oss os 


re Ud 0583 01 45৬১2৪ + ob ০৯১০৩ ১০০০৭। 45৩০] 
“আমি তো ছাইয়ের স্তূপের মধ্যে আগুনের ঝলক দেখছি। অবিলম্বে সেটি লেলিহান শিখা 
হয়ে জ্বলে উঠার সম্ভাবনা রয়েছে।” 
94151 ০111 ols + eS RL ol 
“কারণ, কাঠে সংস্পর্শে আগুন জ্বলে উঠে। আর যুদ্ধের প্রাথমিক স্তর তো কথা-বার্তা ও 
আলাপ-আলোচনা ।” 
(2-30 0 coc sods occas 7 ooo 
১৮২ ০১৯ ৮২১৪৩ OSS + PH ৭১০০ ১০৪] 908 
“জাতির বিবেকবান ও সচেতন লোকেরা যদি এই আগুন নিভিয়ে না দেয়, তাহলে মানব দেহ 
ও মানব-মস্তক হবে তার জ্বালানী ও ইন্ধন।” 
০০০ ১০ 521 rill Jil 
“আমি বিস্মিত হয়ে বলছি যে, হায় আমি যদি জানতে পারতাম উমাইয়াগণ এখনও ঘুমিয়ে 
আছে না কি তারা জাগ্রত হয়েছে।” 
PEALE Salas f+ GO kl 
“ওরা যদি এই সংকটময় মুহূর্তেও ঘুমিয়ে থাকে তবে তাদেরকে বলুন যে, তোমরা সকলে 
ঘুম ভেঙ্গে উঠ, দাড়াও, প্রস্তুত হও, প্রস্তুত হবার সময় এসে পড়েছে ।” 
ইবৃন খাল্লিকান বলেছেন, এটি তো সেই কবিতার ন্যায় মুহাম্মদ ইব্‌ন আবদুল্লাহ্‌ ইব্‌ন হুসাইন 
এবং ইব্রাহীম ইব্‌ন আবদুল্লাহ্‌ ইব্ন হুসাইন সাফ্ফার ভাই মানসুরের বিরুদ্ধে বিদ্রোহ করার পর 
জনৈক কুফাবাসী আলী বংশীয় ব্যক্তি যা আবৃত্তি করেছিল । সে বলেছিল ঃ 
১০৬০৯৩৫৪৩৪৯ ps ES 
“আমি তো দেখছি ভূমিতে আগুন প্ৰজ্বলিত হচ্ছে। সেটি চারিদিকে শিখা ছড়িয়ে জ্বলছে” 
HE Cl As Lt Ue AGM BSE Ey, 
“আব্বাসীগণ ওই আগুন সম্পর্কে উদাসীন হয়ে শুয়ে রয়েছে. তারা তৃপ্ত-পরিতৃপ্ত ও প্রশান্ত 
মনে ঘুমিয়ে আছে।” | 


www.almodina.com 


Contents 


£ 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৭১ 


(0411 ৮552 2 52৯ ALE 355 25 ally SALE 
“আব্বাসী নেতৃবর্গ এখন ঘুমিয়ে আছে যেমন ঘুমিয়েছিল ইতিপূর্বে উমাইয়াগণ। এরপর 
তারা জেগে উঠে প্রতিরোধ করতে চেয়েছে কিন্তু তখন ওই প্রতিরোধ কোন কাজে আসেনি ।” 


নাসর ইব্‌ন সাইয়ার এই সংকটে ইরাকের প্রশাসক ইয়াধীদ ইব্‌ন উমর ইব্‌ন হুবায়রার নিকট 
সাহায্য চেয়ে পত্র লিখেছিল । নাসর লিখেছিল যে ঃ 


এ] ০৪ 525 3 01৪৯৩ ১৪৩৭ বিএ Ja ১০৯৩ ৪১ EL 


“ইয়াধীদকে জানিয়ে দাও, নত সত্য কথা হল সর্ব কথা আর আমি বর্ণ করে 
দেখেছি যে, মিথ্যাচারে কোন কল্যাণ নেই ৷” 


তাৰো জ নিযে, খুরাসানে আমি একটি ডিম দেখেছি। ওই ডিম ফুটে দি বাচ্চা বের 
হয় তবে বিস্ময়কর ও প্রলয়ংকরী কাণ্ড ঘটিয়ে দিবে ।” 


০৪910 ০12১০ ও GS My + রি 451 41 ১৯২০ 0198 

“সেটি এখন দুই বছর বয়সের বাচ্চা, কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে । এখনো উড়তে শুরু 

করেনি । সেটির গায়ে এখন ছোট ছোট পালক গজিয়েছে।” 
সি ০2৯১৯ BOS প ১5৮০75555১৪ 

“ওগুলো যদি উড়তে শুরু করে এবং ওগুলোকে বাধা দেওয়ার কোন ব্যস্থা গ্রহণ না করা হয় 
তাহলে সেগুলো যুদ্ধের দাউদাউ লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে দিবে ।” 

এই প্রেক্ষাপটে নাসরের পাঠানো চিঠিটি ইব্‌ন হুবায়রা খলীফা মারওয়ানের নিকট পাঠিয়ে 
দেয়। এই চিঠি যখন মারওয়ানের নিকট পৌছে তখন মারওয়ানের লোকেরা অন্য একটি চিঠিসহ 
একজন পত্র বাহককে আটক করে । তার নিকট ইমাম ইবরাহীমের পক্ষ হতে আবূ মুসলিম 
খুরাসানীকে লেখা একটি পত্র ছিল। ওই পত্রে ইমাম ইবরাহীম আবু মুসলিমের গৃহীত পদক্ষেপের 
জন্যে তাকে মন্দ বলেছেন এবং নাসর ইব্‌ন সাইয়ার ও ইবৃনুল কিরমানী দুইজনের বিরুদ্ধে যুদ্ধ 
চালানোর নির্দেশ দেন। উপরন্তু এই নির্দেশও দেন যে, ভাল আরবী জানা কোন লোককে যেন 
সেখানে জীবিত ছেড়ে দেওয়া না হয়। 

এই পত্র হস্তান্তর হবার পর হার্রানে অবস্থানকারী খলীফা মারওয়ান দামেক্কের শাসনকর্তা 
ওয়ালীদ ইব্‌ন মুআবিয়া ইবৃন আবদুল মালিককে লিখিত নির্দেশ দেয়, সে যেন হামীমা গমন করে । 
ইমাম ইবরাহীম তখন হামীমাতে অবস্থান করছিলেন । মারওয়ান নির্দেশ দিল যে, ওয়ালীদ যেন 
হামীমা গিয়ে ইবরাহীমকে গ্রেফতার করে এবং তাকে মারওয়ানের নিকট পাঠিয়ে দেয় । ওয়ালীদ 
তার অধীনস্থ বালকানের প্রশাসককে প্রেরণ করে গন্তব্যস্থলে ৷ সে হামীমা নগরীর মসজিদে যায়। 
ইবরাহীমকে সে ওখানে উপবিষ্ট দেখতে পায় । সে তাকে গ্রেফতার করে এবং দামেঙ্কে পাঠিয়ে 
দেয়। দামেক্কের প্রশাসক ওয়ালীদ ইব্‌ন মুআবিয়া তাকে তৎক্ষণাৎ খলীফা মারওয়ানের নিকট 








www.almodina.com 


Contents 
৭২ আল-বিদায়া ওয়ান নিহায়া 


পাঠিয়ে দেয়। মারওয়ানের নির্দেশ তাকে বন্দী করে রাখা হয় এবং এক পর্যায়ে বন্দী অবস্থায় 
ইমাম ইবরাহীমকে হত্যা করা হয়। 

নাসর এবং ইবনুল কিরমানীর মধ্যে যুদ্ধ চলছিল । আবু মুসলিম নাদাল 
অবস্থান নিলেন। ইবনুল কিরমানী আবু মুসলিমকে লিখে জানাল যে, আসি আপনার পক্ষে আছি। 
বস্তুতঃ ইব্নুল কিরমানী আবু মুসলিমের পক্ষ অবলম্বন করল । সংবাদ পেয়ে নাসর লিখল ইবৃনুল 
কিরমানীকে যে, ধিক, তোমার জন্যে প্রতারিত হয়ো না । আবু মুসলিমের উদ্দেশ্য তো তোমাকে 
এবং তোমার সাথীদেরকে হত্যা করা । তুমি অবিলম্বে আমার নিকট চলে আস, আমি আর তুমি 
পরস্পর আপোষ মীমাংসা করে নিই। 

ইব্নুল কিরমানী তার শিবিরে প্রবেশ করল। তারপর একশত আরোহীসহ উনুক্ত প্রান্তরে 
বেরিয়ে এল । সে নাসরকে লিখল যে, আমি আমরা দুইজনে আপোষ মীমাংসা করি এবং 
সমঝোতা চুক্তি সম্পাদন করি। ইব্নুল কিরমানীর সরলতার সুযোগ কাজে লাগাল নাসর ইব্‌ন 
সাইয়ার । সে বিশ্বাসঘাতকতা করল। বিশাল সৈন্যের এক বাহিনী নিয়ে সে ঝাপিয়ে পড়ল ইব্নুল 
কিরমানীর মুষ্টিমেয় অশ্বারোহীর উপর ৷ তারা ইব্নুল কিরমানীও তার অনুসারী বহুলোককে হত্যা 
করল । ইব্নুল কিরমানী যুদ্ধ ক্ষেত্রে নিহত হয় । নাসরের এক সৈন্য ইব্নুল কিরমানীর কোমরে 
আঘাত করে। সে অশ্ব থেকে মাটিতে পড়ে যায়। নাসর তাকে শুলবিদ্ধ করার নির্দেশ দেয়। 
তাকে এবং তার সাথী অনেক লোককে শুলিতে চড়ানো হয়। 

ইব্নুল কিরমানীর ছেলে তার পিতার কতক অনুসারী নিয়ে আবু মুসলিম খুরাসানীর সাথে : 
মিলিত হয় । ফলে তারা সকলে মিলে নাসর ইব্‌ন সাইয়ারের বিরুদ্ধে এক জোট হয়। 

ইব্‌ন জারীর বলেছেন, এই হিজরী সনে আবদুল্লাহ্‌ ইব্ন সুআবিয়া ইব্‌ন আবদুল্লাহ্‌ ইবৃন 
জাফর পারস্য ও তার পার্শ্ববর্তী অঞ্চলগুলো দখল করে নেয়, একই সাথে সে হালওয়ান, কৃমিস, 
ইস্পাহান ও রায় প্রদেশগুলোও জয় করে। অবশ্য এগুলো জয় করতে তার অনেক যুদ্ধ করতে 
হয়েছে । এরপর আমির ইব্‌ন দাব্বারা ইস্তাখার নগরীতে আবদুল্লাহর মুখোমুখি হয় । ইব্‌ন দাববারা 
যুদ্ধে তাকে পরাজিত করে এবং তার চল্লিশ হাজার সৈন্য বন্দী করে। তাদের মধ্যে আবদুল্লাহ্‌ 
ইব্‌ন আলী ইব্‌ন আবদুল্লাহ্‌ ইবন আব্বাস (রা)-ও ছিলেন। ইব্‌ন মুআবিয়ার পক্ষ অবলম্বন করাতে 
ইব্‌ন দাব্বারা আবদুল্লাহ্‌ ইবন আলীকে কটু কথা বলেন। তিনি বলেন. যে, কেন আপনি ইব্‌ন 
সুআবিয়ার সাথে এলেন অথচ আপনি জানেন যে, এই ইব্‌ন মুআবিয়া কেন্দ্রীয় খলীফা মারওয়ানের 
বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে ? জবাবে আবদুল্লাহ্‌ ইব্‌ন আলী বললেন যে, আমি তার নিকট 
সন্ধিবদ্ধ। ওই দায়ের বাধ্য-বাধকতায় আমাকে তার সাথে আসতে হয়েছে। ইতিমধ্যে হারব ইব্‌ন 
আত্মীয় । ফলে ইব্‌ন আলীকে তাদের হাতে সমর্পণ করা হল । ইব্‌ন দাব্বারা বলল, আমি কোন 
কুরায়শী লোকের বিরুদ্ধে কোন পদক্ষেপ নিতে পারব না। 

এরপর ইব্‌ন দাব্বারা ইব্‌ন আলীর নিকট ইব্‌ন সুআবিয়া সম্পর্ক জানতে চাইল । ইব্‌ন আলী 
জানালেন যে, ইব্‌ন মুআবিয়া একজন মন্দ লোক এবং সে নিজে এবং তার অনুসারীরা 
সমকামিতার দোষে দুষ্ট । শত্রু পক্ষের বন্দী একশত যুবককে উপস্থিত করা হল । ওদের পরনে 
ছিল রঙিন ও চাক্যচিক্যময় পোশাক । ওদেরকে সমকামিতায় ব্যবহার করা হত। ইবুন দাব্বারা 





www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৭৩ 





এবার আবদুল্লাহ্‌ ইবন আলীকে সরকারী লোকের সাথে ইব্‌ন হুবায়রার নিকট প্রেরণ করল যাতে 
ইব্‌ন মুআবিয়া সম্পর্কিত এই সকল সংবাদ তার নিজস্ব মুখে ইব্‌ন হুবায়রাকে অবগত করেন। 
অবশ্য এই আবদুল্লাহ্‌ ইবন আলী ইব্‌ন আবদুল্লাহ্‌ ইবৃন আব্বাস (রা)-এর হাতে মহান আল্লাহ্‌ 
উমাইয়া শাসনের পতন নির্ধারিত করে দিয়েছিলেন । ওদের কেউ তা জানত না। 


ইব্‌ন জারীর বলেন, এই বছর হজ্জের মওসুমে আবু হামযা খারিজী মাথাচাড়া দিয়ে উঠে। সে 
মাওয়ানের আনুগত্য প্রত্যাখ্যান এবং তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে । পবিত্র মক্কা, মদীনা ও 
তায়েফের শাসনকর্তা আবদুল ওয়াহিদ ইব্‌ন সুলায়মান ইব্‌ন আবদুল মালিক তার সাথে ধৈর্যসুলভ 
ব্যবহার করেন এবং পবিত্র মন্কা প্রত্যাবর্তন দিবস পর্যন্ত শান্তি ও নিরাপত্তা রক্ষা করার বিষয়ে 
আপোষ মীমাংসা করেন । আরাফাত ময়দানে তারা ‘আম জনতা হতে আলাদা হয়ে ওয়াকৃফ বা 
অবস্থান গ্রহণ করে। এরপর তারা আলাদাভাবে আরাফাত ত্যাগ করে পবিত্র মন্াপ্রত্যাবর্তনের 
প্রথম দিনে আবদুল ওয়াহিদ পবিত্র মক্কা এসে আবার দ্রুত পবিত্র মক্কা ছেড়ে চলে যায়। ফলে 
খারিজীরা কোন যুদ্ধ বিগ্রহ ছাড়াই পবিত্র মক্কা প্রবেশ করে। এই ঘটনার প্রেক্ষাপটে জনৈক কবি 
নিম্নের কবিতা আবৃত্তি করেন ৪ 





এডি 285 ANS UES 81625254015 
“হাজীগণ দলে দলে যিয়ারত করেছে। কিন্তু মহান আল্লাহ্‌র দীনের দিক নির্দেশনার উল্টোটাই 
করেছে । আর আবদুল ওয়াহিদ সে তো পালিয়ে গিয়েছে ।” 


9051/ 52418 ৮45১4 10535 ৪5153151581 

“সে.তো হারাম শরীফ, হিল্লু এলাকা এবং তার প্রশাসনিক ক্ষমতা সব ছেড়ে দিয়ে পলায়ন 
করেছে । যেমন পলায়নপর উট উঁচু -নীচু ভূমিতে হাতড়িয়ে পড়ে হোচট খায় ৷” 

4801 35525175552 42548525056 51. 

“বস্তুত আন্দোলনে-সংগ্রামে এবং যুদ্ধে যদি তার পিতার ঘাম ঝরে পড়ত, তাহলে তার 
সমর্থক যোদ্ধাদের ঘামে যুদ্ধস্থল ভিজে যেত ৷” 
প্রস্তুতি আরম্ভ করে। এজন্যে সে প্রচুর সম্পদ ব্যয় করে এবং সৈন্যদের বেতনভাতা বৃদ্ধি করে 
দেয়। সে দ্রুত ওই সেনাদল পাঠিয়ে দেয় । এ সময়ে ইরাকের শাসনকর্তা ছিল ইয়াধীদ ইব্‌ন 


হুবায়রা । খুরাসানের শাসনকর্তা নাসর ইব্‌ন সাইয়ার। অবশ্য নাসরের বিরুদ্ধে আবু মুসলিম 
খুরাসানী প্রচুর সৈন্য সমাবেশ করে রেখেছিল । 





১২৯ হিজরী সনে নেতৃস্থানীয় যাদের মৃত্যু হয় 


এই হিজরী সনে নেতৃস্থানীয় যাদের মৃত্যু হয় তাদের অন্যতম হলেন আবু নাসর সালিম, আলী 
জীবনী উল্লেখ করেছি। 


আল-বিদায়া ওয়ান নিহায়া (১০ম হা0119.০01 


Contents 
৭8 আল-বিদায়া ওয়ান নিহায়া 


১৩০ হিজরী সন 


এই হিজরী সনে জুমাদাল উলা মাসের দশ তারিখে আবু মুসলিম খুরাসানী মার্ভ অঞ্চলে 
প্রবেশ করেন । তিনি সেখানকার রাজধানীতে আক্রমণ চালিয়ে নাসর ইব্‌ন সাইয়ারের হাত হতে 
তা দখল করে নেন। এক্ষেত্রে আলী ইব্নুল কিরমানী তাকে সহযোগিতা করেছিলেন ! পরাজিত 
নাসর ইব্‌ন সাইয়ার তার কতক সহযোগী সৈন্য নিয়ে রাজধানী ছেড়ে পালিয়ে যায় । তখন তার 
সাথে মাত্র তিনহাজার সৈন্য ছিল। তার স্ত্রী মারযুবানাও তার সাথে ছিল। পথিমধ্যে তার স্ত্রীকে 
ছেড়ে সে সারখস নগরীতে চলে যায়। এভাবে সে আত্মরক্ষা করে। এদিকে আবূ মুসলিম . 
খুরাসানীর শৌর্য-বীর্য বৃদ্ধি পেতে থাকে । তার চারিপাশে সমবেত হয় বহু সৈন্য সামন্ত ৷ 


শায়বান ইব্‌ন সালামা হারীরী-এর হত্যাকাণ্ড 

নাসর ইব্‌ন সাইয়ার পালিয়ে যাবার পর তার সহযোগী শায়বান সেখানে একাকী থেকে যায়। 
সে আবু মুসলিমের বিরদ্ধে নাসর ইব্‌ন সাইয়ারকে সাহায্য করেছিল । এই পর্যায়ে আবূ মুসলিম 
খুরাসানী বনু লায়ছ গোত্রের ক্রীতদাস বুসাম ইব্‌ন ইব্রাহীমকে প্রেরণ করে শায়বানের নিকট । সে 
তার সাথে যুদ্ধ করার নির্দেশ দেয়। বুসাম অগ্রসর হয় শায়বানের উদ্দেশ্যে । উভয়ের মধ্যে যুদ্ধ 
হয়। পরাজয়বরণ করে শায়বান। বুসাম তাকে হত্যা করে । বুসামের সৈন্যরা বিরোধী পক্ষের 
রি লা 

বং উছমানকে হত্যা করে । 


এরপর আবু মুসলিম বালাখ অঞ্চলে প্রেরণ করে আবু দাউদকে । যিয়াদ ইবৃন আবদুর রহমান 
কুশায়রীকে পরাজিত করে সে বালাখ দখল করে । সেখান হতে ছিনিয়ে নেয় প্রচুর ধন-সম্পদ । 
এরপর একই দিনে আবু মুসলিমের সেনাপতি আবু দাউদ হত্যা করে কিরমানীর ছেলে উছুমানকে 
আর আবু মুসলিম নিজে হত্যা করে কিরমানীর ছেলে আলীকে । 

এই হিজরী সনে আবু মুসলিম নাসরের বিরুদ্ধে যুদ্ধ ফরার জন্যে কাহতাবা ইব্‌ন শাবীবকে 
নিশাপুর প্রেরণ করে । কাহতাবা-এর সাথে বড় বড় আরো অনেক সেনাপতি ছিল । খালিদ ইব্‌ন 
বারমাক্কীও ছিল তাদের মধ্যে | তারব তুস অঞ্চলে নাসরের ছেলে তামীমের মুখোমুখি হয়। তার 
পিতা তাকে পাঠিয়েছিল যুদ্ধ করার জন্যে । যুদ্ধ অনুষ্ঠিত হয় । নাসরের প্রায় ১৭ হাজার সৈন্য 
কাহতাবা-এর হাতে প্রাণ হারায় । আবু নাসর অতিরিক্ত দশ হাজার অশ্বারোহী সৈন্য পাঠিয়েছিল 
কাহ্তাবাকে সাহায্য করার জন্যে । অতিরিক্ত এই বাহিনীর নেতৃত্বে ছিল আলী ইব্‌ন মা“কাল। যুদ্ধ 
হয় ভীষণ ৷ নাসরের বহু সৈন্যকে তারা হত্যা করে । নাসরের ছেলে তামীমও ওই যুদ্ধে নিহত 
হয়। তারা বহু ধন-সম্পদ হস্তগত করে। 

এদিকে মারওয়ানের পক্ষে ইরাকের গভর্নর ইয়াধীদ ইব্‌ন উমর ইব্‌ন হুবায়রা নাসরের 
সহযোগিতার জন্যে একদল সৈন্য প্রেরণ করে। যুল্হাজ্জা মাসের শুরুতে তারা কাহতাবার 
সৈন্যের মুখোমুখি হয় । সেদিন ছিল জুমুআবার । উভয় দলে যুদ্ধ হয়, প্রচণ্ড যুদ্ধ । উমাইয়া বাহিনী 
পরাজিত হয়| সিরীয় এবং অন্যান্য সৈন্য মিলে প্রায় দশ হাজার সৈন্য নিহত হয় । নিহতদের মধ্যে 
জুরজানের গভর্নর নুবাতাহ্‌ ইব্‌ন হানযালাও ছিল। সেনাপতি কাহতাবা নুবাতাহ্‌-এর খণ্ডিত মস্তক 
'্ররণ করে আবু মুসলিমের নিকট । | 





www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৭৫ 


আবু হামযা খারিজীর পবিত্র মদীনায় প্রবেশ এবং সেখানে তার কর্তৃত্ব প্রতিষ্ঠা. - : 


ইবৃন জারীর বলেন, এই-হিজরী সনে কাদীছ নামক স্থানে আবু হামযা খারিজী ও পবিত্র 
মদীনাবাসিগণের মধ্যে এক তীব্র যুদ্ধ সংঘটিত হয় । এই যুদ্ধে সে পবিত্র মদীনা অবস্থানকারী বহু 
কুরায়শী লোককে হত্যা করে। এরপর সে পবিত্র মদীনায় প্রবেশ করে। তার আগমন সংবাদ 
পেয়ে পবিত্র মদীনায় নিযুক্ত উমাইয়া শাসক আবদুল ওয়াহিদ ইব্‌ন সুলায়মান পালিয়ে যায়। খারিজী 
নেতা আবূ হামযা তখন পবিত্র মদীনার বহু লোককে হত্যা করে । এ ঘটনা ঘটেছিল এই হিজরী 
সন অর্থাৎ ১৩০ হিজরী সনের সফর মাসের বিশ তারিখে । 


আবু হামযা খারিজী পবিত্র মদীনা শরীফে প্রবেশ করে রাসূলুল্লাহ্‌ (সা)-এর মিষ্বরে আরোহণ 
করে এবং ভাষণ দেয় । সে পবিত্র মদীনাবাসিগণকে তিরস্কার ও ভীতি প্রদর্শন করে । সে বলে হে 
মদীনাবাসিগণ ! হিশাম ইব্‌ন আবদুল মালিকের শাসনামলে আমি তোমাদের নিকট এসেছিলাম। 
তোমাদের বাগানগুলোতে তখন মড়ক লেগেছিল। প্রাকৃতিক দুর্যোগে ফলগুলো বিনষ্ট হয়েছিল । 
করেছিল । ফলে তোমাদের ধনীগণ আরো ধনী হয়েছিল । গরীব আরো গরীব হয়েছিল । তোমরা 
খুশী হয়ে খলীফার জন্যে দু'আ করে বলেছিলে- “আল্লাহ্‌ আপনাকে ভাল প্রতিদান দিন।” কিন্তু 
আল্লাহ্‌ তাকে ভাল প্রতিদান দেননি । এরকম আরো বহু কথা আবু হামযা তার ভাষণে বলেছিল ।' 

এইবারে সে তিন মাস পবিত্র মদীনায় অবস্থান করেছিল। সফর মাসের বাকী দিনগুলো, 
রবিউল আউয়াল, রবীউস সানী এবং জুমাদাল উলা মাসের প্রথম কয়েক দিন ছিল সে পবিত্র 
মদীনায় । ওয়াকিদী ও অন্যান্যরা তাই বলেছেন। 


মাদাইনী উল্লেখ করেছেন যে, একদিন আবু হামযা খারিজী রাসূলুল্লাহ্‌ (সা)-এর মিশ্বরে উঠে 
বসে । তারপর বলে, হে মদীনাবাসিগণ ! তোমাদের জানা আছে যে, আমরা কোন অজ্ঞতার 
কারণে কিংবা অহংকারের কারণে নিজেদের দেশ ছেড়ে আসিনি । কিংবা জাহান্নামের ইন্ধন হবে 
এমন কোন ধন-দৌলত ও রাজত্ব অর্জনের উদ্দেশ্যেও আমরা আসিনি । আমাদের বাসস্থান থেকে 
আমরা এজন্যে বেরিয়ে এসেছি যে, আমরা সত্যের আলোকে নিভু নিভু দেখেছি । আমরা এও 
দেখেছি যে, সত্যের ঘোষণা দানকারী দুর্বল হয়ে পড়েছে । ইনসাফ ও ন্যায় বিচার প্রতিষ্ঠাকারীর 
মৃত্যু হয়েছে। এসব দেখার পর পৃথিবী বিস্তৃত থাকা সত্বেও সেটি আমাদের জন্যে সংকুচিত হয়ে 
উঠেছে । এ পর্যায়ে আমরা শুনতে পেলাম যে, জনৈক আহবানকারী দয়াময় আল্লাহ্‌র আনুগত্যের 
প্রতি আহ্বান জানাচ্ছে। আল্লাহ্‌র বিধানের দিকে ডাকছে। তখন আমরা মহান আল্লাহ্‌র প্রতি 
আহ্বানকারীর আহ্বানে সাড়া দিয়েছি। ( ০৯১৯ ২০ bl 401 5515 2 ১55 
০১৯১%| আল্লাহ্‌র প্রেরিত আহ্বানকারীর ডাকে যে সাড়া দিবে না সে পৃথিবীতে কাউকে অক্ষম 
করতে পারবে না। সূরা আহকাফ £ ৩২)। আমরা বিভিন্ন গোত্র থেকে এসে একত্র হয়েছি। 
আমরা প্রত্যেকে একই উটের সওয়ারী। একই পথের পথিক । নিজের পথ-খরচ নিজের 
যিম্মাদারীতে । সকলে একই চাদরে দেহ আবৃত্তকারী । আমরা সংখ্যায় কম। পৃথিবীতে দুর্বল 
ছিলাম । মহান আল্লাহ্‌ আমাদেরকে শক্তি দিয়েছেন । আমাদেরকে আশ্রয় দিয়েছেন । আমাদেরকে 
সাহায্য করেছেন । আল্লাহ্‌র কসম ! তার অনুগ্রহে আমরা সকলে ভাই ভাই হয়ে গিয়েছি । 























www.almodina.com 


Contents 


৭৬ আল-বিদায়া ওয়ান নিহায়া 


এরপর আপনাদের কতক লোকের সাথে আমাদের দেখা হল কাদীদ অঞ্চলে । আমরা 
তাদেরকে আল্লাহ্র আনুগত্য এবং কুরআনী বিধানের দাওয়াত দিলাম | তারা আমাদেরকে 
শয়তানের আনুগত্য ও মারওয়ান বংশীয়দের বিধান গ্রহণের আহ্বান জানাল । আল্লাহ্র কসম ! 
হিদায়াত ও গোমরাহীর মধ্যে, সত্য ভ্রান্তির মধ্যে কতইনা ব্যবধান- দুরত্ব । 

এরপর তারা আমাদের দিকে দ্রুত এগিয়ে এল । বস্তুত শয়তান তাদের উপর প্রভাব সৃষ্টি 
করেছে, তাদের রক্তে তার পা ভিজিয়েছে। শয়তান তাদের ব্যাপারে নিজের লক্ষ্য অর্জন করেছে। 
ফলে, তারা তার পদাংক অনুসরণ করেছে। 

অন্যদিকে আল্লাহ্র সাহায্যকারী লোকজন দলে দলে অগ্রসর হয় । তাদের হাতে তীক্ষধার 
চকচকে তরবারি । আমাদের যাতাও ঘুরল। ওদের যীতাও ঘুরল। যুদ্ধ শুরু হল। প্রচণ্ড যুদ্ধ । 
তাতে বাতিলপন্থিগণ দিশেহারা হয়ে পড়ল। ওহে মদীনাবাসিগণ ! আপনারা যদি মারওয়ান 
বাহিনীকে সাহায্য করেন মহান আল্লাহ্‌ তার বিশেষ আযাব দ্বারা কিংবা আমাদের মাধ্যমে 
আপনাদেরকে ধ্বংস করে দিবেন এবং তিনি ঈমানদারদের অন্তরে শান্তি দান করবেন । ওহে 
মদীনাবাসিগণ ! আপনাদের পূর্ব প্রজন্ম অতিশয় ভাল মানুষ ছিলেন। আপনাদের পরবর্তী প্রজন্ম 
অতিশয় মন্দ প্রজন্না। হে মদীনার অধিবাসীবৃন্দ ! আমরা জনসাধারণের জন্যে আর জনসাধারণ 
আমাদের জন্যে। কিন্তু মূর্তিপূজারী মুশরিক ও কিতাবধারী কাফিরগণ ব্যতীত । যালিম প্রশাসকও 
ব্যতিক্রম । ূ 

হে মদীনাবাসিগণ ! মহান আল্লাহ্‌ কাউকে তার সামর্থ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে দেন অথবা 
তিনি যা দেননি তা নিতে চান এমন ধারণা যে পোষণ করে সে আল্লাহ্‌র দুশমন । আমরা তার 
বিরুদ্ধে যুদ্ধ করব । হে মদীনাবাসিগণ ! মহান আল্লাহ্‌ দুর্বল-সবল সকলের উপর যে আট প্রকারের 
দাবী ধার্য করেছেন সেগুলো আপনারা আমাকে জানিয়ে দিন। এরপর নবম অংশ দাবীকারী 
একজনের আবির্ভাব ঘটেছে। সে ওই আট প্রকারের অন্তর্ভুক্ত নয় এবং সে ওই অংশের প্রাপকও 
নয়। মহান আল্লাহ্‌র বিরুদ্ধাচরণ ও অহমিকা বশে সে এরূপ দাবী করছে। 

ওহে মদীনাবাসিগণ ! আমি শুনেছি যে, আমার সাথীদেরকে আপনারা এই বলে তাচ্ছিল্য 
করেন যে, ওরা অল্প বয়স্ক যুবক, রুক্ষ মেযাজের বেদুঈন। ধিক আপনাদেরকে, বলুন তো 
রাসূলুল্লাহ্‌ (সা)-এর সাহাবীগণ কি অল্প বয়স্ক যুবক ব্যতীত অন্য কিছু ছিলেন? বস্তুত তারা যুবক 
ছিলেন, যুবক হওয়া সত্ত্বেও মন্দ দৃশ্য থেকে দৃষ্টি অবনত করে অসত্য পথ থেকে যাত্রারোধ করে, 
তারা বয়স্ক মানুষের মত চলতেন। তারা নিজেরদেরকে মহান আল্লাহ্র নিকট বিক্রি করে 
দিয়েছিলেন । তারা শহীদ হয়েছেন এমন প্রাণের বিনিময়ে যা মৃত্যু্জয়ী। তারা ছিলেন কাধে কাধ 
মিলানো সারিবদ্ধ। তারা রাতে ইবাদত করতেন । দিনে রোযা রাখতেন । পবিত্র কুরআন 
তিলাওয়াতে তারা ঝুঁকে পড়তেন । পবিত্র কুরআনে বর্ণিত ভয় বিষয়ক আয়াত তিলাওয়াতের সময় 
তিলাওয়াতের সময় আশায় উদ্বেলিত হয়ে উঠতেন। খাপ খোলা তলোয়ার যখন তাদের নজরে 
পড়ত, তাক করা বর্শা যখন তারা দেখতেন, পূর্ণ প্রস্তুত তীর এবং মৃত্যু বাশীতে কম্পমান সেনাদল 
যখন তাদের দৃষ্টিগোচর হত তখন পবিত্র কুরআনে বর্ণিত শাস্তির ভয়ের মুকাবিলায় শত্রু সৈন্যের 
ভয়কে তারা নিতান্ত তুচ্ছ মনে করতেন । শক্র ভয়কে প্রাধান্য দিয়ে মহান আল্লাহ্‌র ভয়কে হালকা 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৭৭ 





মনে করতেন তা নয়। কাজেই, সুসংবাদ ও উত্তম পরিণতি তাদের জন্যে । তারা এমন ছিলেন 
যে, বহু চক্ষু মধ্য রাতে মহান আল্লাহ্‌র ভয়ে অশ্রু বিসর্জন দিত । রাতের দীর্ঘক্ষণ মহান আল্লাহ্‌র 
ভয়ে কেদে কেঁদে কাটাত। মহান আল্লাহ্‌র পথে জিহাদে মহান আল্লাহ্র শত্রুদের বিরুদ্ধে 
প্রতিরোধ সৃষ্টিতে বহু হাত তার জোড়া ও সংযোগস্থল হতে খসে পড়েছে এবং বহু হাতওয়ালা 
মহান আল্লাহ্র ইবাদতে ওই হাত মাটিতে ঠেকিয়েছে। আমি এসব বলছি এবং আমার 
অযোগ্যতায জন্যে মহান আল্লাহ্র নিকট ক্ষমা প্রাৎন্য করছি। মহান আল্লাহর দেওয়া ক্ষমতা ছাড়া 
আমার কোন ক্ষমতা নেই । 


এরপর মাদাইনী বর্ণনা করেছেন আব্বাস সুত্রে হারের মাধ্যমে তীর দাদা হতে। তিনি 
বলেছেন, আবু হামযা খারিজী পবিত্র মদীনাবাসীদের নিকট একজন সৎ চরিত্রবান ও ভাল 
মানুষরূপে গ্রহণযোগ্যতা পায়। তারা তার প্রতি আকৃষ্ট হয় । এক পর্যায়ে তারা শুনতে পায় যে, সে 
বলছিল- গোপনীয়তা ফাস হয়ে গিয়েছে, আমরা আপনার দরবার ছেড়ে কোথায় যাচ্ছি? এরপর 
সে বলল, যে ব্যক্তি যেনা করবে সে কাফির হয়ে যাবে । যে চুরি করবে সে কাফির হয়ে যাবে । এ 
বক্তব্য শোনার পর তারা তাকে ঘৃণা করতে শুরু করে এবং তার ভালবাসা ছেড়ে আসতে থাকে । 
আবু হামযা পবিত্র মদীনায় বসবাস করছিল। একদিন কেন্দ্রীয় খলীফা মারওয়ান আল-হিমার তার 
বিরুদ্ধে আবদুল মালিককে প্রেরণ করে চারহাজার সিরীয় সৈন্য সহকারে । এরা ছিল বহু সৈন্য 
হতে নির্বাচন করা দক্ষ ও অভিজ্ঞ সেনাদল । প্রত্যেক সৈন্যকে সে ১০০ স্বর্ণমুদ্রা, একটি আরবী 
ঘোড়া, মালবাহী একটি খচ্চর দিয়ে নির্দেশ করেছিল যে, তারা আৰু হামযার বিরুদ্ধে প্রাণপণ 
লড়াই করবে এবং তাকে শেষ না করে ফিরে আসবে না । প্রয়োজনে তার খোজে তারা ইয়ামান 
পর্যন্ত যাবে । তারা যেন রাজধানী সানাআর গভর্নরের বিরুদ্ধেও যুদ্ধ করে । তখন গভর্নর ছিল 
আবদুল্লাহ্‌ ইব্‌ন ইয়াহ্‌ইয়া । খলীফার নির্দেশে সেনাপতি আবদুল মালিক ইবৃন মুহাম্মদ ইব্‌ন 
আতিয়্যা যাত্রা করে । সে ওয়াদী-আল-কুরা এসে পৌছে । সেখানে সে আবূ হামযার মুখোমুখি 
হয়। আবু হামযা যাচ্ছিল সিরিয়ার উদ্দেশ্যে মারওয়ানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্যে । ওখানে রাত 
পৰ্যন্ত তারা যুদ্ধ চালিয়েছিল । 

তারপর আবু হামযা খারিজী বলল, ধিক তোমার জন্যে হে ইব্‌ন আতিয়্যা ! আল্লাহ্‌ তা'আলা 
তো রাতকে তৈরি করেছেন আরাম-শান্তি ও বিশ্রামের জন্যে । কাজেই, এখন আর যুদ্ধ নয় 
আগামী কাল পর্যন্ত এটি মুলতবী রাখ ৷ কিন্তু ইব্‌ন আতিয়্যা যুদ্ধ বিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করে। 
ফলে অবিরাম যুদ্ধ চলছিল । শেষ পর্যন্ত ইব্‌ন আতিয়্যার বাহিনী খারিজীদেরকে পরাজিত করে । 
পরাজিত খারিজীরা পবিত্র মদীনা শরীফে প্রবেশ করে। পবিত্র মদীনার অধিবাসিগণ ওদের প্রতি 
মারমুখো হয়ে পড়ে এবং বহু খারিজীকে তারা হত্যা করে। ইব্‌ন আতিয়্যা বিজয়ী বেশে পবিত্র 
মদীনায় প্রবেশ করে । ইতিমধ্যে খারিজীরা পবিত্র মদীনা ছেড়ে চলে যায়। 

কথিত আছে যে, ইবন আতিয়া প্রায় একমাস পবিত্র মদীনায় অবস্থান করেছিল। পরে তার 
পক্ষে একজনকে নায়েব বানিয়ে সে অন্যত্র চলে যায়। এরপর সে পবিত্র মন্ধায় প্রতিনিধি 
মনোনীত করে দেয় । সে ইয়ামানের উদ্দেশ্যে যাত্রা করে । সানাআর শাসনকর্তা আবদুল্লাহ্‌ ইবৃন 
ইয়াহইয়া তার গতিরোধ করে । উভয়ের মধ্যে যুদ্ধ সংঘটিত হয় । ইব্ন আতিয়্যা আবদুল্লাহ্‌কে 
পরাজিত ও হত্যা করে। তার মাথা পাঠিয়ে দেয় মারওয়ানের নিকট । 





www.almodina.com 


Contents 


৭৮ আল-বিদীয়া ওয়ান নিহায়া 


ইতিমধ্যে ইব্ন আতিয়্যার নিকট মারওয়ানের চিঠি এসে পৌছে এই মর্মে যে, সে এই বছর 
আমীরুল হজ্জ হয়ে যেন হজ্জ পরিচালনা করে এবং দ্রুত পবিত্র মক্কা যাত্রা করে । বারজন সওয়ারী 
সাথে নিয়ে ইব্‌ন আতিয়্যা পবিত্র মক্কার উদ্দেশ্যে রওনা দেয় । সেনাদল রেখে যায় সানাআয়। তার 
সাথে একটি থলিতে ছিল ৪০ হাজার স্বর্ণমুদ্রা । পথে এক জায়গায় সে যাত্রাবিরতি করে। ওই 
অঞ্চলের দুইজন সেনাপতি তার সম্মুখে হাযির হয়। তারা ইবৃন জুমানা নামে পরিচিত । তারা 
বলল, ওহে কাফেলা যাত্রী, তোমরা তো চোর । সে বলল, না আমি ইব্‌ন আতিয়্যা। এ হলো 
কেন্দ্রীয় খলীফার চিঠি । আমাকে হজ্জ পরিচালনার নির্দেশ দিয়ে তিনি এই চিঠি পাঠিয়েছেন। 
আমরা হজ্জের মওসুম পাবার জন্যে দ্রুত যাচ্ছি পবিত্র মক্কার উদ্দেশ্যে । ওরা এ কথা বিশ্বাস করল 
না। তারা বলল, এসব মিথ্যা কথা । তারা হামলা চালায় কাফেলার উপর । ইবৃন আতিয়্যা ও তার 
সাথীদেরকে তারা হত্যা করে। মাত্র একজন লোক প্রাণে বেঁচেছিল। কাফেলার মালপত্রও তারা 
লুট করে নেয়। | 
" আবূ মাশার বলেন, এই বছর হজ্জ পরিচালনা করেছেন মুহাম্মদ ইব্‌ন মালিক ইব্‌ন 
মারওয়ান। তিনি পবিত্র মক্কা মদীনা ও তায়েফের প্রশাসক ছিলেন । এ সময়ে ইরাকের প্রশাসক 
ছিল ইব্‌ন হুবায়রা, খুরাসানের প্রশাসক নাসর ইব্‌ন সাইয়ার। তবে খুরাসানের বহু শহর ও গ্রাম 
তখন আবু মুসলিমের দখলে চলে এসেছিল । নাসর ইব্‌ন সাইয়ার দশ হাজার সৈন্য চেয়ে ইব্‌ন 
হুবায়রার নিকট চিঠি লিখেছিল । পরে দেখা গেল যে, এক লক্ষ সৈন্য দ্বারাও সে কুলিয়ে উঠতে 
পারছে না। সে মারওয়ানের নিকট ও সৈন্য সাহায্য চেয়েছিল । মারওয়ান তার চাহিদা মুতাবিক 
সৈন্য পাঠানোর জন্যে ইবৃন হুবায়রাকে লিখিত নির্দেশ দিয়েছিল । 


১৩০ হিজরী সনে যাদের মৃত্যু হয় 
এই হিজরী সনে যাদের মৃত্যু হয় তাদের মধ্যে শু'আয়ব ইব্‌ন হাবহাব, আবদুল আযীয ইব্‌ন 


সুহায়ব, আবদুল আযীয ইব্‌ন রাফী“, কা'ব ইব্‌ন আলকামা এবং মুহাম্মদ ইব্‌ন মুনকাদির বিশিষ্ট 
- ব্যক্তিবর্গ । মহান আল্লাহ্‌ ভাল জানেন। 











১৩১ হিজরী সন 

এই হিজরী সনের মুহার্রম মাসে কাহতাবা ইব্‌ন শাবীব তার ছেলে হাসানকে কৃমীছ অঞ্চলে 
পাঠিয়েছিল নাসরের বিরুদ্ধে যুদ্ধ করার জন্যে । পেছনে তার সাহায্যার্থে অতিরিক্ত সৈন্যও প্রেরণ 
করেছিল । ওদের কেউ কেউ নাসরের কাছাকাছি পৌছে গিয়েছিল । নাসর ওই স্থান ত্যাগ করে 
“রায়” গিয়ে পৌছে। সেখানে দুইদিন থাকার পর সে অসুস্থ হয়ে পড়ে । তারপর সেখান হতে 
হামাদানের উদ্দেশ্যে যাত্রা করে । হামাদানের নিকটবর্তী পৌছার পর তার মৃত্যু হয়। এই হিজরী 
সনের অর্থাৎ ১৩১ হিজরী সনের ১২ই রবীউল আউয়াল ৮৫ বছর বয়সে নাসর মৃত্যুমুখে পতিত 
হয়। . 
" নাসরের মৃত্যুর পর আবূ মুসলিম খুরাসানী ও তার অনুসারীরা খুরাসানের শহর-নগরগুলোর 
উপর সুদৃঢ় কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। তাদের শক্তি-সামর্থ্য বৃদ্ধি পায় । কাহতাবা জুরজান ছেড়ে যায়। 
তার সম্মুখে যাত্রা করে যিয়াদ ইবৃন যুরারাহ কুশাইরী । আবু মুসলিমের অনুসরণ করে সে লজ্জিত 
ও অনুতপ্ত হয়। তাই তার সৈন্যদেরকে ছেড়ে মাত্র কয়েকজনের একটি দল নিয়ে সে ইব্‌ন 





www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া EE 


সাব্বারা-এর সাথে মিলিত হবার জন্যে ইস্পাহানের পথে যাত্রা করে । তাকে পাকড়াও করার জন্যে 
কাহতাবা একদল সৈন্য প্রেরণ করে। তারা যিয়াদের প্রায় সকল সাথীকে হত্যা করে । কাহতাবা 
নিজে কৃমীছ এসে পৌছে। তার ছেলে হাসান ইতিপূর্বে কৃমীছ জয় করে নিয়েছিল কাহতাবা 
সেখানে অবস্থান করছিল, সে তার ছেলেকে সম্মুখে “রায়” অঞ্চলের দিকে পাঠায় । পরে সে 
নিজেও পেছনে পেছনে যাত্রা করে । সে গিয়ে দেখে যে, তার ছেলে “রায়” জয় করে নিয়েছে। 
কাহতাবা সেখানে অবস্থান করতে থাকে । এসব বিষয় সে আবু মুসলিমকে অবগত করে । 

আবু মুসলিম মার্ভ ত্যাগ করে নিশাপুর গমন করে । দিনে দিনে তার ক্ষমতা ও কর্তৃত্ব বৃদ্ধি 
পাচ্ছিল। এদিকে কাহতাবা “রায়” অঞ্চলে যাবার পর তার ছেলে হাসানকে হামাদান প্রেরণ করে। 
হাসান যখন হামাদানের কাছাকাছি গিয়ে পৌছে তখন খুরাসানী ও সিরীয় নাগরিক সমন্বয়ে গঠিত 
এক বিশাল বাহিনী নিয়ে মালিক ইব্‌ন আদহাম হামাদান থেকে বেরিয়ে 'নিহাওয়ান্দ' নামক স্থানে 
অবতরণ করে । হাসান গিয়ে হামাদান জয় করে নেয় । এরপর সে উমাইয়া সৈন্যদের উদ্দেশ্যে 
নিহাওয়ান্দ গমন করে । এদিকে তার পিতা তার সাহায্যার্থে অতিরিক্ত সৈন্য পাঠায় । হাসান 
ওদেরকে অবরুদ্ধ করে রাখে । শেষ পর্যন্ত সে নিহাওয়ান্দ জয় করে। 


এই হিজরী সনে আমির ইব্‌ন দাব্বারা ইনতিকাল করেছেন। তার মৃত্যুর প্রেক্ষাপট এই যে, 
ইবৃন হুবায়রা তার নিকট চিঠি লিখে জানিয়েছিল যে, সে যেন কাহতাবা-এর মুকাবিলার জন্যে যায় 
এবং সে সৈন্য পাঠিয়ে তাকে সাহায্য করে। নির্দেশ মুতাবিক ইব্‌ন দাব্বারা রওনা করে । সে বিশ 
হাজার সৈন্যসহ কাহতাবা-এর মুখোমুখি হল । উভয় পক্ষ যখন মুখোমুখি অবস্থানে এবং যুদ্ধের 
জন্যে পূর্ণ প্রস্তুত তখন কাহতাবা ও তার সাথিগণ পবিত্র কুরআন মজীদ উচিয়ে ধরে চীৎকার দিয়ে 
বলেছিল, হে সিরিয়াবাসী, আমরা তোমাদেরকে আহ্বান জানাচ্ছি পবিত্র কুরআনে বিধৃত বিষয় 
মেনে নেওয়ার জন্যে । ওরা এই কাজের জন্যে কাহতাবা ও তার সাথীদেরকে গালমন্দ করে । এই 
প্রেক্ষিতে কাহতাবা তার সাথীদেরকে নির্দেশ দেয় প্রতিপক্ষের উপর আক্রমণ করতে ৷ তারা 
আক্রমণ চালায় । বেশীক্ষণ যুদ্ধ চলেনি। ইব্‌ন দাব্বারা-এর সৈন্যগণ পরাজয়বরণ করল । 
কাহতাবা-এর সৈন্যরা ওদের পশ্চাদ্ধাবন করল এবং ওদের বহু লোককে হত্যা করল। তারা ইব্‌ন 
দাব্বারাকেও হত্যা করে । কারণ সে যুদ্ধের ময়দান ছেড়ে পালিয়ে যায়নি। কাহতাবা বাহিনী বিপক্ষ 
সৈন্যদের হাত হতে এত বেশী ধন-সম্পদ ও মালামাল হস্তগত করে যা বর্ণনাতীত। 

এই হিজরী সনে সেনাপতি কাহতাবা নিহওয়ান্দের চারিদিকে কঠোর অবরোধ তৈরি করে । 
অবরুদ্ধ সিরীয় নাগরিকরা অসহ্য হয়ে প্রস্তাব করে যেন তাদেরকে তার জন্যে ভেতর থেকে দরজা 
খুলে দেওয়ার সুযোগ দেওয়া হয়। তাদেরকে সুযোগ দেওয়া হল । তারা কাহতাবা-এর জন্যে 
দুর্গের দরজা খুলে দিল। তারা তার থেকে তাদের জন্যে নিরাপত্তা প্রতিশ্রুতি নিয়ে নেয়। অবরুদ্ধ 
খুরাসানবাসিগণ সিরীয়দেরকে জিজ্ঞেস করল যে, তোমরা কি কাজ করেছ ? তারা বলল, যে 
আমরা আমাদের জন্যে এবং তোমাদের জন্যে নিরাপত্তা প্রতিশ্রুতি গ্রহণ করেছি। তারা ও নিরাপত্তা 
লাভ করেছে এই ধারণায় খুরাসানিগণ ভেতর হতে বের হয়ে আসে । কাহতাবা তার সেনাপতি- 
দেরকে নির্দেশ দেয় যে, যার অধীনে যত খুরাসানী বন্দী আছে তাদের সবাইকে যেন হত্যা করে। 
খণ্ডিত মস্তক তার নিকট পাঠিয়ে দেওয়া হয়। সেনাপতিগণ তাই করল । ফলে ইতিপূর্বে আবু 
মুসলিমের হাত থেকে যত খুরাসানী নাগরিক পালিয়ে এসেছিল তাদের কেউই এখন জীবিত 





www.almodina.com 


Contents 


a. আল-বিদায়া ওয়ান নিহায়া 


থাকল না । সিরীয় নাগরিকদেরকে ছেড়ে দেওয়া হল। তাদেরকে দেওয়া প্রতিশ্রুতি পূর্ণ করা হল। 
তাদের অঙ্গীকার নেওয়া হল যে, কোনদিন যেন আবু মুসলিমের শত্রুকে তারা সাহায্য না করে। 
শত্রুর সাথে হাত না মিলায় । 

এরপর সেনাপতি কাহতাবা আবূ আওনকে পাঠাল শাহরযোর অঞ্চলে ।.তার সাথে ছিল ত্রিশ 
হাজার সৈন্য । তাকে পাঠিয়েছিল আবূ মুসলিমের নির্দেশে । আবু আওন অভিযান চালিয়ে 
শাহরযোর অঞ্চল জয় করে নেয়। সেখানকার প্রশাসক উছমান ইব্‌ন সুফয়ানকে হত্যা করে। 
কেউ বলেছেন তাকে হত্যা করা হয়নি বরং সে মূসেল ও জাযীরার দিকে পালিয়ে গিয়েছিল । আবু 
আওন এই বিজয়ের সংবাদ কাহতাবাকে জানায় । 

সেনাপতি কাহতাবা এবং আবূ মুসলিম খুরাসানীর তৎপরতা ও একের পর এক বিজয় 
অর্জনের সংবাদ মারওয়ানের নিকট পৌছতে থাকে । এক পর্যায়ে সে হাররান ছেড়ে “আলযাব- 
আল আকবর” নামক স্থানে অবস্থান করতে থাকে । 

এই হিজরী সনে বিশাল এক সেনা বহর নিয়ে সেনাপতি কাহতাবা ইরাকী প্রশাসক ইয়াধীদ 
ইব্‌ন উমর ইব্‌ন হুবায়রা-এর মুকাবিলার জন্যে অগ্রসর হয় । কাহতাবা যখন ইরাকের কাছাকাছি 
পৌছে তখন ইব্‌ন হুবায়রা পিছু হটে যায়। পেছনে যেতে যেতে সে ফোরাত নদী পার হয়ে যায়। 
তাকে ধাওয়া করে কাহতাবাও ফোরাত অতিক্রম করে । তাদের সংঘর্ষ বিষয়ক ঘটনা পরবর্তী 
হিজরী সনের আলোচনায় উল্লেখ করা হবে ইনশাআল্লাহ্‌ । 


১৩২ হিজরী সন 


এই হিজরী সনের মুহাররম মাসে সেনাপতি কাহতাবা ফুরাত নদী অতিক্রম করে । তার সাথে 
ছিল বহু সৈন্য ও অশ্ব । ইব্‌ন হুবায়রা তখন ফুরাতের মুখে ফালুজার কাছাকাছি এক স্থানে তীবু 
ফেলে অবস্থান করছিল । তার সাথেও ছিল বহু লোকজন ও সৈন্য সামন্ত ৷ কেন্দ্রীয় খলীফা 
মারওয়ান প্রচুর সৈন্য প্রেরণ করেছিল তাকে সাহায্য করার জন্যে । উপরন্তু ইব্‌ন দাববারা-এর 
পরাজিত ও পলাতক সৈন্যগণ তার সাথে যোগ দিয়েছিল। এক পর্যায়ে সেনাপতি কাহতাবা গতি 

মুহাররম মাসের আট তারিখে উভয় পক্ষে যুদ্ধ শুরু হয়। ভীষণ যুদ্ধ চলে । উভয় পক্ষে 
' হতাহত হয় বহু লোক । এক পর্যায়ে সিরীয়গণ পরাজিত হয়ে পলায়ন করে । তাদের পেছন পেছন 
চলে খুরাসানিগণ । কিন্তু মানুষের ভিড়ে কাহ্তাবা হারিয়ে যায় । ইতিমধ্যে এক ব্যক্তি এসে সং: 
দেয় যে, কাহতাবা নিহত হয়েছে এবং তার অবর্তমানে তার পুত্র হাসান আমীর ও নেতা হবে বলে 
ওসিয়ত করে গিয়েছে। হাসান ওখানে উপস্থিত ছিল না। লোকজন হাসানের পক্ষে তার ভাই 
হামীদ ইব্‌ন কাহতাবা-এর হাতে বায়আত করে ! হাসানকে উপস্থিত হবার জন্যে সংবাদবাহক 
প্রেরণ করা হয়। ওই রাতে বহু সেনাপতি নিহত হয় । কাহতাবাকে হত্যা করেছিল মাআন ইব্‌ন 
যাইদাহ এবং ইয়াহ্ইয়া ইব্‌ন হুসাইন । কেউ বলেছেন, তারা নয় বরং তার সাথে থাকা জনৈক 
ব্যক্তি নাসরের দুই ছেলের হত্যার প্রতিশোধস্বরূপ তাকে হত্যা করে । মহান আল্লাহ্‌ ভাল জানেন। 
অন্যান্য নিহতদের মধ্যে কাহ্তীবা-এর লাশ খুঁজে পাওয়া যায় । সেখানেই তাকে দাফন করা হয়। 
হাসান ইব্ন কাহ্তাবা ঘটনাস্থলে হাযির হয়। সে কুফা অভিমুখে যাত্রা করে । সেখানে মুহাম্মদ 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া | ৮১ 





ইব্‌ন খালিদ আবদুল্লাহ্‌ কাসারী মাঠে নেমেছিল । সে আব্বাসী খিলাফতের প্রতি মানুষকে আহ্বান 
জানাচ্ছিল। এই হিজরী সনের আশুরা দিবসে অর্থাৎ মুহাররমের দশ তারিখে মাঠে নেমেছিল । সে 
ইব্‌ন হুবায়রা-এর পক্ষে নিয়োজিত প্রশাসক যিয়াদ ইব্‌ন সালিহ হারিছীকে ওখান থেকে বহিষ্কার 
করে। মুহাম্মদ ইব্‌ন খালিদ তখন সরকারী প্রশাসনিক ভবনে এসে উঠে । এক পর্যায়ে ইব্‌ন 
হুবায়রা-এর পক্ষ হতে বিশ হাজার সৈন্য নিয়ে হাওছারাহ এগিয়ে যায় মুহাম্মদ ইবৃন খালিদের 
বিরুদ্ধে যুদ্ধ করতে । কিন্তু হাওছারাহ-এর সেনাদল কুফার নিকটবর্তী হবার পর দল ত্যাগ করে 
মুহাম্মদ ইব্‌ন খালিদের প্রতি অগ্রসর হতে থাকে আব্বাসীদের প্রতি বায়আত করার জন্যে ৷ 
এমতাবস্থায় হাওছারাহ নিজে “ওয়াসিত” চলে যায়। 


কেউ কেউ বলেছেন যে, হাসান ইব্‌ন কাহ্তাবা কুফা প্রবেশ করে । তার পিতা কাহতাবা তার 
ওসিয়তে এটা উল্লেখ করছিল যে, খলীফার উযীর হবে আবূ সালমায় হাফ্স্‌ ইব্‌ন সুলায়মান। সে 
তখন কুফাতে অবস্থান করছিল। হাসান ও তার সেনাদল কৃফা প্রবেশ করার পর উষীর আবু সালমা 
পরামর্শ দিল যে, হাসান ইব্‌ন কাহ্ৃতাবা যেন কতক সেনাপতি নিয়ে ইব্‌ন হুবায়রা-এর মুকাবিলা 
করার জন্যে ওয়াসিত গমন করে । তার ভাই হামীদ যেন মাদাইন গমন করে এবং সে অন্যান্য 
সেনা ইউনিটকে বিভিন্ন স্থানে প্রেরণ করে বিভিন্ন এলাকা জয় করার জন্যে । তারা বসরাও জয় 
করে নেয়। ইতিপূর্বে ইব্‌ন হুবায়রা-এর পক্ষে মুসলিম ইব্‌ন কুতায়বা বসরা দখল করেছিল । ইবৃন 
হুবায়রা-এর হত্যাকাণ্ডের পর আবূ মালিক আবদুল্লাহ্‌ ইব্‌ন উসায়দ খুযাঈ আবু মুসলিম খুরাসানীর 
পক্ষে বসরা পুনরুদ্ধার করে। | 

এই হিজরী সনের রবীউছ-ছানী মাসের তের তারিখ জুমুআর রাতে আবু আব্বাস 
সাফ্ফাহ্‌-এর পক্ষে বায়আত গ্রহণ করা হয় । আবূ আব্বাস সাফ্ফাহ্‌ আবদুল্লাহ্‌ ইব্‌ন মুহাম্মদ ইব্‌ন 
আলী ইব্ন আবদুল্লাহ্‌ ইবন আব্বাস ইব্‌ন আবদুল মুত্তালিব । আবু মা"শার ও হিশাম কালবী এই 
মন্তব্য করেছেন। ইতিহাসবিদ ওয়াকিদী বলেছেন যে, জুমাদাল উলা মাসে সাফ্ফাহ্‌-এর পক্ষে 
বায়আত নেওয়া হয়। ্‌ 




















ইমাম ইব্রাহীম ইব্ন মুহাম্মদের হত্যাকাণ্ড 

১২৯ হিজরী সনের আলোচনায় আমরা উল্লেখ করেছি যে, আবু মুসলিম খৃরাসানীর নিকট 
লিখিত ইমাম ইবরাহীমের একটি চিঠি মারওয়ানের হস্তগত হয়েছিল। ওই চিঠিতে ইমাম 
ইবরাহীম নির্দেশ দিয়েছিলেন যে, খুরাসানে আরবী জানা কোন লোককে যেন জীবিত রাখা না হয়। 
এই বিষয়ে অবগত হবার পর মারওয়ান ইবরাহীম সম্পর্কে জানতে চায় । তাকে জানানো হয় যে, 
ইবরাহীম এখন বালকা-তে অবস্থান করছে। মারওয়ান লিখল দামেক্কের প্রশাসককে যেন 
ইবরাহীমকে তার নিকট হাযির করা হয় । ইবরাহীমের নাম-পরিচয় ও সংশ্লিষ্ট তথ্যসহ দামেক্কের 
প্রশাসক একজন সংবাদ বাহক পাঠিয়েছিল তার খোজে । সরকারী দূত গন্তব্যস্থলে গিয়ে 
ইবরাহীমের ভাই আবু আব্বাস সাফ্ফাহ্‌কে দেখতে পায় । আবূ আব্বাসকে ইবরাহীম মনে করে 
সে তাকে গ্রেফতার করে । পরে তাকে বলা হল যে, ইনি ইবরাহীম নন ৷ ইনি ইবরাহীমের ভাই। 
পরে ইবরাহীমের ঠিকানা দেওয়া হল। সরকারী হত তাকে গ্রেফতার করল । তারপর তাকে এবং 
তীর প্রিয় জনৈকা দাসীকে নিয়ে কেন্দ্রের উদ্দেশে; যাত্রা করল বিদায় বেলায় তার পরিবারের 


আল-বিদায়া ওয়ান নিহায়া (১০ম খণ্ড)-১৯), 
www.almodina.com 


Contents 


৮২ আল-বিদায়া ওয়ান নিহায়া 


লোকজনকে তিনি এই ওসিয়ত করে গিয়েছিলেন যে, তার পরে খলীফা হবে তাঁর ভাই আবূ 
আব্বাস সাফ্ফাহ্‌। তিনি তাদেরকে কুফা চলে যাবার নির্দেশ দিলেন, সেদিনই তারা কুফা 
অভিমুখে যাত্রা করে । এই যাত্রীদলে ছিলেন তাঁর ছয় চাচা। সর্বজনাব আবদুল্লাহ, দাউদ, ঈসা, 
সালিহ, ইসমাঈল ও আবদুস সামাদ । তারা আলীর ছেলে । দলে আরো ছিলেন তীর দুই ভাই আবু 
আব্বাস সাফ্ফাহ্‌ এবং মুহাম্মদ আবু মুহাম্মদ ইবৃন আলী । তার দুই ছেলে মুহাম্মদ এবং আবদুল 
ওয়াহহাব-ও ওই দলে ছিলেন। এ ছাড়া পরিবারের অন্যরা তো ছিলেনই। তারা কৃফায় পৌছার পর 
আবু সালমা খালাল তাদেরকে ওয়ালীদ ইব্‌ন সা“দের বাড়িতে থাকার ব্যবস্থা করে দেয় । ওয়ালীদ 
ছিল হাশিমী গোত্রের মুক্ত করা ক্রীতদাস প্রায় ৪০ দিন সে তাদের উপস্থিতির কথা সরকারী 
লোকদের থেকে গোপন রাখে । এরপর তাদেরকে নিয়ে অন্য জায়গায় চলে যায়। তারপর 
অনবরত স্থান পরিবর্তন করতে থাকে এবং এক পর্যায়ে আব্বাসীদের হাতে শহরগুলো বিজিত 
হয়। আর আবু আব্বাস সাফ্ফাহ্‌কে খলীফা মনোনীত করে তার হাতে বায়আত করা হয়। 


ইমাম ইবরাহীম ইব্‌ন মুহাম্মদকে নিয়ে উপস্থিত করা হয় তৎকালীন খলীফা মারওয়ানের 
নিকট । মারওয়ান তখন হাররানে অবস্থান করছিল। সে ইব্রাহীমকে বন্দী করে রাখে । তিনি বন্দী 
অবস্থায় থাকেন এই হিজরী সন অর্থাৎ ১৩২ হিজরী সন পর্যন্ত । তারপর এই সনের সফর মাসে 
কারাগারে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর ৷ 

কেউ কেউ বলেছেন যে, তার মুখমণ্ডলে পাতলা কাপড়ে চেপে রাখায় তিনি অজ্ঞান হয়ে 
পড়েন এবং তাতে তার মৃত্যু হয়। তখন তার বয়স ছিল ৫১ বছর । বাহলুল ইব্ন সাফওয়ান 
নামক এক ব্যক্তি তার জানাযায় ইমামতি করে। 


কেউ বলেছেন, ইমাম ইবরাহীমকে গৃহে বন্দী করে রেখে ওই ঘরটি ভেঙ্গে দেওয়া হয়। ঘর 
চাপা পড়ে তিনি মারা যান। আবার কেউ বলেছেন যে, তাকে বিষ মেশানো দুধ পান করানো হয়। 
তাতে তার মৃত্যু হয়। কারো মতে ইমাম ইবরাহীম ১৩১ হিজরী সনে হজ্জে উপস্থিত হয়েছিলেন 
সেখানে তার নাম ও পরিচিতি ব্যাপক প্রসিদ্ধি লাভ করে। তাকে ঘিরে সেখানে প্রচুর 
উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়। তার এই জনপ্রিয়তার কথা মারওয়ানের কর্ণগোচর হয় । তাকে 
জানানো হয় যে, আবু মুসলিম খুরাসানী জনসাধারণকে এই ব্যক্তির আনুগত্য করার জন্যে আহ্বান 
জানাচ্ছে । তারা তাকে খলীফা নামে আখ্যায়িত করছে । ফলে, ১৩২ হিজরী সনের মুহাররম মাসে 
ইমাম ইবরাহীমকে গ্রেফতার করে মারওয়ানের নিকট প্রেরণ করা হয় । ওই বছর সফর মাসে সে 
তাকে হত্যা করে। এটি অপেক্ষাকৃত বিশুদ্ধ অভিমত । কেউ বলেছেন, তাকে বালকা হতে নয় 
বরং কুফা হতে ধরে নিয়ে গিয়েছিল । মহান আল্লাহ্‌ ভাল জানেন। 


আলোচ্য ইমাম ইবরাহীম একজন ভদ্র-সন্ত্ান্ত দানশীল ও বহু মর্যাদাবান ব্যক্তি ছিলেন। তিনি 
তার পিতার মাধ্যমে তার দাদা হতে হাদীস বর্ণনা করেছেন । আবু হাশিম আবদুল্লাহ্‌ ইব্ন মুহাম্মদ 
ইব্‌ন হাসাফিয়্যা হতেও তিনি হাদীস বর্ণনা করেছেন। তার থেকে হাদীস বর্ণনা করেছে তার ভাই 
মুসলিম খুরাসানী এবং মালিক ইব্‌ন হাশিম প্রমুখ । তার মূল্যবান বক্তব্যের একটি হল "পূর্ণাঙ্গ 
মানবিকতা সম্পন্ন মানুষ সেই ব্যক্তি যে তার দীনের হিফাযত করে. আত্মীয়তা বজায় রাখে এবং 
সমালোচনা যোগ্য কর্ম পরিহার করে । | | 





www.almodina.com 


Contents 


ইমাম ইবরাহীম ইবৃন মুহাম্মদের নিহত হবার সংবাদ যখন কৃফাবাসীদের নিকট পৌছে তখন 
আবু সালমা খাল্লাল খিলাফতের পদ আলী বংশীয়দের প্রতি ন্যস্ত করার ইচ্ছা করেছিল। কিন্তু 
অন্যান্য আমীর-উমারা ও নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ তা হতে দেয়নি, তারা অবিলম্বে আবু আব্বাস 
সাফ্ফাহ্‌কে উপস্থিত করে এবং তার হাতে খিলাফত ন্যস্ত করে। তাকে খলীফা মনোনীত করে। 
এ ঘটনা ঘটেছিল কূফাতে ৷ তখন তার বয়স ২৬ বছর । সর্বগ্রথম আবূ সালামা আল্‌-খাল্লাল 
তাকে খলীফারূপে মেনে নিয়ে বায়আত করে। তা ছিল এই হিজরী সনের অর্থাৎ ১৩২ হিজরী 
সনের রবিউছ-ছানী মাসের তের তারিখ জুমুআ-রাতের ঘটনা । পরের দিন জুমুআর সময় একটি 
খাকী রঙের গাধার পিঠে সওয়ার হয়ে সাফ্ফাহ্‌ মসজিদের উদ্দেশ্যে যাত্রা করেন। সশন্ত 
সৈনিকগণ তার সাথে ছিল । তিনি প্রশাসনিক ভবনে প্রবেশ করলেন। তারপর জামে মসজিদে 
গিয়ে জুমুআর নামাযে ইমামতী করলেন। এরপর মিশ্বরে আরোহণ করলেন । জনগণ তাঁর হাতে 
বায়আত করে । তিনি ছিলেন মিম্বরের সর্বোচ্চ সিঁড়িতে । তার চাচা দাউদ ইব্‌ন আলী তীর 
তিন-সিঁড়ি নীচে অবস্থান করছিলেন । সাফ্ফাহ্‌ বক্তব্য রাখলেন। সর্বপ্রথম তিনি বললেন, সব 

ংসা সেই মহান আল্লাহ্‌র যিনি নিজের জন্যে ইসলাম ধর্মকে বেছে নিয়েছেন । তিনি এই ধর্মকে 
সম্মান ও মার্ধাদাবান করেছেন । আমাদের জন্যে এই ধর্ম মনোনীত করেছেন । আমাদের দ্বারা 
এটিকে শক্তিশালী করেছেন । আমাদেরকে এই ধর্মের অনুসারী, রক্ষক, প্রতিষ্ঠাকারী ও 
সাহায্যকারী বানিয়েছেন। তাকওয়ার বাণী আমাদের জন্যে আবশ্যক করে দিয়েছেন । আমাদের 
তাকওয়া অবলম্বনের উপযুক্ত ও অগ্রাধিকারী করেছেন । তার রাসূলের আত্মীয়তায় আমাদেরকে 
ধন্য করেছেন। ইসলাম ও মুসলমানদের সমন্বয়ে আমাদেরকে মর্যাদার আসনে অধিষ্ঠিত 
করেছেন৷ তিনি মুসলমানদের উপর কিতাব নাযিল করেছেন যা তাদের নিকট পাঠ করা হয়। এ 

ংগে মহান আল্লাহ্‌ ইরশাদ করেন ৪ 








£0 od ose ঠা oo fe O4 9 


19365 2455 all 051 ০০৯০ শি Sd Ul ০ পে 
“হে নবী-পরিবার ! আল্লাহ তো চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং 
তোমাদেরকে সম্পূর্ণরূপে পবিত্র করতে । (সূরা আহযাব £ ৩৩)” । আল্লাহ্‌ তা'আলা আরো ইরশাদ 


করেন £ 





- 2১811 ৬৪ 53০01 9110] বসুন LAY I 
“বলুন, আমি এর বিনিময়ে তোমাদের নিকট কোন প্রতিদান চাই না আত্মীয়দের সৌহার্দ্য 
ব্যতীত (সূরা শুরা £ ২৩)” মহান আল্লাহ্‌ আরো ইরশাদ করেন ? 


 www.almodina.com 


Contents 


৮৪ আল-বিদায়া ওয়ান নিহায়া 





“আপনার নিকটাত্মীয়বর্গকে সতর্ক করে দিন (সূরা শুআরা £ ২১৪)” মহান আল্লাহ্‌ ইরশাদ 
করেনঃ 


৫০৪] ৪৩৯০৩ ৪ BN ০৮০০ ৪০ ৭028৮ 
tll ১০৩ ১০৫০০ ০০৪৪৪ 
“আল্লাহ্‌ এই জনপদবাসীদের নিকট হতে তীর রাসূলকে যা কিছু দান করেছেন তা আল্লাহ্‌র, 
তার রাসূলের, রাসূলের স্বজনদের, ইয়াতীমদের এবং অভাবপ্রস্তদের এবং পথচারীদের (সূরা 
হাশর 8 ৭)৮। 
বস্তুত এসকল আয়াতের মাধ্যমে মহান আল্লাহ্‌ আমরা যারা নবী পাকের আত্মীয় তাদের মর্যাদা 
ও সম্মান বর্ণনা করে দিয়েছেন এবং আমাদের প্রাপ্যও ভালবাসা অন্যদের জন্যে আবশ্যক করে 


দিয়েছেন। আমাদের মর্যাদার নিরিখে যুদ্ধ-লন্ধ মালামালে আমাদের অংশ নির্ধারিত করে 
দিয়েছেন। আল্লাহ্‌ মহা অনুগহশীল। 


পথভ্রষ্ট লোকেরা মনে করেছে যে, খিলাফত, নেতৃত্ব ও প্রশাসনিক ক্ষেত্রে অন্যরা আমাদের 
চেয়ে অধিক দাবীদার ৷ তাদের মুখমণ্ডল বিবর্ণ হোক। হে লোক সকল ! আমাদের দ্বারা মহান 
আল্লাহ্‌ মানব জাতিকে গোমরাহীর পর হিদায়াতের পথে এনেছেন । ওদের অজ্ঞতার পর তিনি 
তাদেরকে সাহায্য করেছেন । ধ্বংসের মুখোমুখি হবার পর তাদেরকে উদ্ধার করেছেন । আমাদের 
মাধ্যমে তিনি সত্য প্রকাশ করেছেন। অসত্য বিদুরিত করেছেন । আমাদের মাধ্যমে তিনি মানুষের 
ক্রুটিগুলো সংশোধন করে দিয়েছেন। হীনতা থেকে উঁচুতে তুলেছেন! কমতিকে পূর্ণতা 
দিয়েছেন । বিচ্ছিনতাকে এক্যে রূপান্তরিত করেছেন। ফলে পরম্পর শত্রু থাকার পর মানুষ 
পরস্পর সহানুভূতিশীল, সহমর্মী, অনুগ্রহশীল ও দয়ার্দ হয়ে উঠেছে। দুনিয়ার জীবনে । আর 
পরকালীন জীবনের জন্যে মুখোমুখি পালংকে উপবিষ্ট হবার যোগ্যতাসম্পন্ন ভাই-ভাই হয়ে 
গিয়েছে। প্রিয়নবী মুহাম্মদ মুস্তফা (সা)-এর ওসীলায় আল্লাহ্‌ তা'আলা আমাদের জন্যে নআমতের 
এই দরজা খুলে দিয়েছেন, | 

মহান আল্লাহ্‌ তার, প্রিয় রাসূলকে তুলে নেবার পর তার সাহাবীগণ এই দায়িত্ব পালন 
করেছেন। তাদের কর্ম ছিল পরস্পর পরামর্শ-ভিত্তিক। উম্মতের উত্তরাধিকারিত্বকে তারা 
ন্যায়পরায়ণতার সাথে প্রতিষ্ঠা করেছেন। প্রত্যেক বিষয়কে তারা যথাস্থানে স্থাপন করেছেন। 
প্রাপককে প্রাপ্য প্রদান করেছেন । দুর্বল ও অশুদ্ধ বিষয়গুলো পরিহার করেছেন। এরপর হারব ও 
মারওয়ানের বংশধরেরা মাথা চাড়া দিয়ে উঠল । এই পদ তারা ছিনিয়ে নিল । নিজেদের মধ্যে 
হস্তান্তর করতে লাগল । এ বিষয়ে তারা যুলুম ও অন্যায় পথে চলেছে । জনসাধারণের উপর 
নির্যাতন চালিয়েছে । মহান আল্লাহ্‌ তাদেরকে কিছু দিন অবকাশ দিয়েছিলেন A (০ 
(৮৭ 5:01 -যখন ওরা আমাকে ক্রোধান্বিত করল আমি তাদেরকে শান্তি দিলাম)। তারপর 
মহান আল্লাহ্‌ ওদের হাত থেকে ওই কর্তৃত্ব ছিনিয়ে নিয়ে আমানের হাতে অর্পণ করলেন। 
আমাদের প্রাপ্য আমাদেরকে ফিরিয়ে দিলেন। আমাদের ছারা উন্মতের ক্ষতি পূরণের ব্যবস্থা 
করলেন। তিনি নিজে আমাদের অভিভাবকতৃ গ্রহণ করলেন । আমাদেরকে সাহায্য করতে প্রস্তুত 




















www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৮৫ 


থাকলেন । যাতে আমাদের মাধ্যমে বিশ্বের দুর্বল মানুষদের প্রতি অনুগ্রহ করতে পারেন। 
আমাদেরকে দিয়ে তিনি শুরু করেছিলেন আমাদেরকে দিয়েই তা সমাপ্ত করলেন । আমি আশা 
করছি যে, যে প্রান্ত থেকে কল্যাণ এসেছে সে প্রান্ত থেকে যুলুম আসবে না । যেদিক থেকে 
শুদ্ধতা এসেছে সেদিক থেকে বিপর্যয় আসবে না। আমরা যারা আহ্‌লে বায়ত তথা নবী-পরিবার 
মহান আল্লাহ্‌র দেওয়া শক্তি-সামর্থ্য ব্যতীত আমাদের কোন শক্তি-সামর্্য নেই। 


ওহে কৃফাবাসিগণ ! আপনারা আমাদের প্রিয় পাত্র, আপনারা আমাদের ভালবাসার মানুষ । 
আমাদেরকে দিয়ে আপনারা অধিকতর ভাগ্যবান হয়েছেন এবং আমাদের নিকট সম্মান লাভ 
করেছেন। আপনাদের রাষ্ট্রীয় ভাতা আমি ১০০ দিরহাম করে বৃদ্ধি করে দিলাম ৷ কাজেই, 
আপনারা প্রস্তুত থাকুন । আমি কিন্তু দুর্দান্ত ধ্বংসশালী ৷ বক্তৃতার সময় সাফ্ফাহ্‌ রোগাক্রান্ত 
ছিলেন। বক্তৃতা দিতে গিয়ে তার অসুস্থতা আরো বেড়ে গেল। তিনি মিম্বরের উপর বসে 
পড়লেন। 

এবার তার চাচা দাউদ উঠে দীড়ালেন। তিনি বললেন, যাবতীয় প্রশংসা মহান আল্লাহ্‌ 
তা'আলার । তিনি আমাদের শক্রদেরকে ধ্বংস করেছেন সেই কৃতজ্ঞতা প্রকাশে এই প্রশংসা । 
তিনি আমাদের উত্তরাধিকারিত্‌ আমাদেরকে ফিরিয়ে দিয়েছেন। হে লোক সকল ! এখন দুঃখ 
রজনীর অন্ধকার কেটে গেছে। এখন আসমান ও যমীন আলোকময় হয়ে উঠেছে। এখন 
খিলাফতের সূর্য তার মূল উদয়স্থল হতে উদিত হয়েছে। সূর্য যথাস্থানে প্রত্যাবর্তন করেছে। 
প্রত্যাবর্তন করেছে তোমাদের নবীর পরিবারের নিকট । স্নেহময়, দয়াশীল ও অনুগ্রহকামী নবীর 
ংশধরদের নিকট । 


ওহে লোক সকল ! আমরা ধন-সম্পদ অর্জনের উদ্দেশ্যে খিলাফতের পেছনে ছুটিনি। আমরা 
নদী ও জলাশয় খনন, দালান ও প্রাসাদ নির্মাণ এবং স্বর্ণ ও রৌপ্য সঞ্চয়ের জন্যে এই আন্দোলন 
পরিচালনা করিনি । আমাদের আত্মসম্মান আমাদেরকে এই আন্দোলনে ঠেলে দিয়েছে । আমাদের 
অধিকার ছিনিয়ে আনা, চাচাত গোষ্ঠির প্রতি বিদ্বেষ, তোমাদের প্রতি উমাইয়াদের অসদাচারণ ও 
লাঞ্ছনা, দান-সাদাকা ও রাষ্ট্রীয় সম্পদে তাদের স্বজনপ্রীতি আমাদেরকে এই আন্দোলনের উদ্ধুদ্ধ 
করেছে। এখন তোমাদের জন্যে আমাদের উপর আল্লাহ্‌ ও তার রাসূলের যিম্মাদারী এবং হযরত 
আব্বাসের যিম্মাদারী রয়েছে । আমরা তোমাদের মধ্যে আল্লাহ্‌র কিতাব অনুযায়ী ফায়সালা করব। 
আমরা নিজেব্বা আল্লাহ্‌র কিতাব অনুযায়ী কার্য পরিচালনা করব এবং রাসূলুল্লাহ্‌ (সা)-এর জীবনাদর্শ 
মুতাবিক আশরাফ-আতরাফ. সকলে মিলে নিজেদের জীবন পরিচালনা করব । ধ্বংস বনু 
উমাইয়াদের জন্যে, ধ্বংস বনু মারওয়ানের জন্যে । ওরা নগদকে বাকীর উপর প্রাধান্য দিয়েছে। 
অস্থায়ী জীবনকে চিরস্থায়ী জীবনের উপর প্রাধান্য দিয়েছে । তারা পাপাচারিতায় জড়িয়ে পড়েছিল 
এবং জনসাধারণের উপর যুলুম করেছিল। তারা হারাম ও নিষিদ্ধ কর্ম সংঘটিত করেছিল । 
_ জনসাধারণের প্রতি অন্যায় আচরণ করেছিল । 

মহান আল্লাহ্‌র দেওয়া অবকাশ সম্পর্কে ণাফিল হয়ে, মহান আল্লাহ্র পাকড়াও সম্পর্কে অন্ধ 
হয়ে এবং মহান আল্লাহ্র কৌশল সম্পর্কে নির্ভয় থেকে তারা গোমরাহী ও বিভ্রান্তির ময়দানে 
ঘোড়া দৌড়িয়েছি। রাজ্যে ও দেশে গৌরব ও অহংকারের আচরণ করেছে । ফলে আল্লাহ্‌র আযাব 
তাদের উপর নেমে এসেছে যখন তারা ছিল ঘুমন্ত । শেষ পর্যন্ত তারা হয়ে গেল কাহিনীর 











www.almodina.com 


Contents 


৮৬ আল-বিদায়া ওয়ান নিহায়া 


বিষয়বস্তু । তারা হয়ে গেল ছিন্ন ভিন্ন। ধ্বংস হয়ে গেল যালিম সম্প্রদায় । মহান আল্লাহ্‌ 
ANTE রেজি 
আল্লাহ্‌ সম্পর্কে । 
ভাতা বডির 2 TT কিন্তু অতিরিক্ত লাগামে পেচিয়ে ওই 

ঘোড়া ধরাশায়ী হয়েছে। ওই আল্লাহদ্রোহী কি মনে করেছিল যে, তাকে কেউ কাবু করতে পারবে 
না? সে তার অনুসারীদেরকে ডেকেছিল। তার সৈনিকদেরকে একত্রিত করেছিল । যুদ্ধে ঝাঁপিয়ে 
পড়েছিল । কিন্তু সে তার সামনে-পেছনে, ডানে-বামে এবং উপরে ও নীচে শুধু মহান আল্লাহ্‌র 
কৌশল, শক্তি, পাকড়াও ও আযাব দেখতে পেল । যা তার বাতিল কর্মতৎপরতা ব্যর্থ করে দেয়। 
তার গোমরাহীকে নিশ্চিহ্ন করে দেয়। তার উপর মন্দ পরিণাম ডেকে আনে । তার পাপচারিতা 
তাকে পরিবেষ্টিত করে ফেলে এবং মহান আল্লাহ্‌ আমাদেরকে আমাদের হক ও অধিকার ফিরিয়ে 
দেন এবং আমাদেরকে আশ্রয় দেন। 

হে লোক সকল ! আমাদের নবনিযুক্ত এই আমীরুল মু'মিনীন খলীফা ৷ আল্লাহ্‌ তাকে সুদৃঢ় 
সাহায্য করেছেন । তিনি জুমুআর নামাযের পর মিশ্বরে বসেছেন বক্তব্য দেওয়ার জন্যে এ কারণে 
যে, জুমুআ বিষয়ক বক্তব্যের সাথে যেন অন্য বক্তব্য মিলে মিশে না যায়। কথা শেষ হবার 
আগেই তিনি বক্তব্য বন্ধ করে দিলেন তীর প্রচণ্ড জুরের কারণে । কাজেই, সকলে আমীরুল 
মু'মিনীনের আরোগ্য লাভের জন্যে দু'আ করুন । মহান আল্লাহ্‌ তার দুশমন, শয়তানের খলীফা 
পৃথিবীতে অশান্তি সৃষ্টিকারী মারওয়ানের পরিবর্তে আপনাদেরকে এমন কি খলীফা প্রদান করেছেন 
যিনি মহান আল্লাহ্‌র উপর তাওয়াকুলকারী, ভাল মানুষদের পদাংক অনুসারী যারা পৃথিবীতে বিপর্যয় 
সৃষ্টি হবার পর হিদায়াতের আলো দ্বারা সেখানে কল্যাণ ও শাস্তি প্রতিষ্ঠা করে । 
বর্ণনাকারী বলেন এ কথা শুনে উপস্থিত জনগণ চীৎকার ও আহাজারির সাথে দু'আ করতে 
লাগল । এরপর দাউদ (র) বললেন, জেনে রাখুন, হে কৃফাবাসিগণ ! রাসূলুল্লাহ্‌ (সা)-এর 
তিরোধানের পর হযরত আলী এবং এই খলীফা সাফ্ফাহ্‌ ব্যতীত অন্য কোন উপযুক্ত লোক এই 
মিম্বরে বসেনি । আরো জেনে রাখুন, এই খিলাফতের হকদার আমরাই । আমাদের বাহিরের কেউ 
নয়। আমরাই বংশানুক্রমে খিলাফতের দায়িত্ব পালন করে যাব এবং শেষ পর্যন্ত হযরত ঈসা 
(আ)-এর নিকট এটি হস্তান্তর করব। 

মহান আল্লাহ আমাদেরকে যে পরীক্ষা করেছেন এবং যে নিআমত দিয়েছেন সেজন্যে তার 
প্রতি প্রশংসা ও কৃতজ্ঞতা নিবেদন করছি। এরপর দাউদ এবং আবু আব্বাস সাফফাহ্‌ দু'জনেই 
মিম্বর হতে নেমে সরকারী প্রাসাদে চলে গেলেন। এরপর আসরের সময় পর্যন্ত জনগণ আবু 
আব্বাসের হাতে বায়আত করল । আসরের পর হতে পুনরায় রাত পর্যন্ত বায়আত করল । 


এরপর আবূ আব্বাস কৃফার উপকণ্ঠে বেরিয়ে এলেন। তার সাথে সৈন্য সমাবেশ ঘটালেন । 
কৃফাতে স্বীয় চাচা দাউদকে শাসনকর্তা নিযুক্ত করলেন। চাচা আবদুল্লাহ্‌ ইব্ন আলীকে প্রেরণ 
করলেন আবু আওন ইব্‌ন আবু ইয়াধীদের নিকট । ভাতিজা “ঈসা ইব্‌ন মুসাকে প্রেরণ করলেন 
হাসান ইব্‌ন কাহ্তাবার নিকট । হাসান তখন ওয়াসিত অঞ্চলে ইব্‌ন হুবায়রাকে অবরুদ্ধ করে 
রাখায় নিয়োজিত ছিল । তিনি ইয়াহইয়া ইব্‌ন জাফর ইবৃন তাম্মাম ইব্‌ন আব্বাসকে প্রেরণ 
করলেন মাদাইন অঞ্চলে হাদীম ইব্‌ন কাহ্তাবা এর নিকট, আবু ইয়াকযান উছমান ইব্‌ন উরওয়া 


























www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৮৭ 


আহওয়ায অঞ্চলে । সালামা ইব্ন আমর ইব্ন উছমানকে পাঠালেন মালিক ইব্‌ন তাওয়াফের 
নিকট । তিনি নিজে সৈন্য বেষ্টিত হয়ে কয়েক মাস সেখানে অবস্থান করলেন । তারপর সেখান 
থেকে হাশেমী নগরীর রাজকীয় প্রাসাদে গমন করলেন। ইতিমধ্যে আবু সালামা খাল্লালের প্রতি 
তিনি বীতশ্রদ্ধ হয়ে পড়লেন । কারণ, আবু সালামা খাল্লাল খিলাফতের পদ আব্বাসীয়দের পরিবর্তে 
ফাতেমীদের হাতে সমর্পণের চেষ্টা করেছিল এই তথ্য সাফ্ফাহ্‌ জানতে পেরেছিলেন। মহান 
আল্লাহ্‌ ভাল জানেন। 


মারওয়ান ইব্ন মুহাম্মদ ইব্‌ন মারওয়ানের হত্যাকাণ্ড 

মারওয়ান শেষ উমাইয়া খলীফা । এরপর খিলাফত আব্বাসীয়দের হাতে চলে যায়। মহান 
আল্লাহ্‌ বলেন 8 ৮1254 ১০ 215 55 11115 -আল্লাহ্‌ যাকে ইচ্ছা আপন কর্তৃত্ব দান করেন 
(সূরা বাকারা 8 ২৪৭)। মহান আল্লাহ্‌ ইরশাদ করেন £ 4]। 1১ 24111 4 বলুন, হে 
সার্বভৌম শক্তির মালিক আল্লাহ্‌ (সূরা আল-ইমরান £ ২৬)।” 

আমরা পূর্বে উল্লেখ করেছি যে, আবু মুসলিম এবং তার অনুসারীদের কর্মকাণ্ড এবং 
খুরাসানের চলমান পরিস্থিতি অবগত হবার পর মারওয়ান তার বাসস্থান হাররাম ছেড়ে মূসেলের 
নিকটবর্তী এক নদী তীরে গিয়ে অবস্থান গ্রহণ করেন দ্বীপাঞ্চলের ওই এলাকা “আল-যাব” নামে 
পরিচিত ছিল। এরপর কুফাতে আবূ আব্বাস সাফ্ফাহ্‌র হাতে খলীফারূপে বায়আত করা হয়েছে 
এবং সৈন্য বেষ্টিত হয়ে তিনি সেখানে অবস্থান করছেন এটা শুনে সে দারুণভাবে মর্মাহত হয়। 
আব্বাসীদের মুকাবিলায় সে সৈন্য সমাবেশ ঘটায় । কিন্তু সাফ্ফাহ্‌-এর অনুগত সেনাপতি আবু 
আওন এক বিশাল সৈন্য বাহিনী নিয়ে মারওয়ানকে প্রতিরোধ করার জন্যে এগিয়ে আসে। 
আলযাবে শিবির স্থাপন করে সেনাপতি আবূ আওন। সাফ্ফাহের পক্ষ হতে অতিরিক্ত সৈন্য সাহায্য 
আসে তার নিকট । এরপর খলীফা সাফ্ফাহ্‌ তার পরিবারের যে সকল সদস্য যুদ্ধ বিদ্যায় পারদর্শী 
তাদেরকে যুদ্ধে অংশ গ্রহণের আহ্বান জানান । আবদুল্লাহ্‌ ইবন আলী তার ডাকে সাড়া দেন। তিনি 
বলেন, মহান আল্লাহ্‌র বরকতের উপর নির্ভর করে তুমি যাত্রা কর। তিনি বহু সৈনিকের এক 
বিশাল বাহিনী নিয়ে যাত্রা করলেন। আবু আওনের নিকট এসে পৌছলেন তিনি । আবু আওন 
সেনাপতির পদ হতে সরে গিয়ে আবদুল্লাহ্‌ ইবৃন আলীকে ওই পদে বসালেন । আবদুল্লাহ্‌ ইবৃন 
আলী তীর পুলিশ বাহিনীর প্রধানরূপে নিযুক্ত করলেন হিয়াশ ইব্‌ন হাবীব তাঈ এবং নাসীর ইব্‌ন 
মুহতাফিযকে ৷ এদিকে আবূ আব্বাস সাফ্ফাহ্‌ ত্রিশ সদস্যের সংবাদবাহী দলের প্রধান হিসেবে 
মূসা ইব্‌ন কা“বকে পাঠালেন । আবদুল্লাহ্‌ ইব্ন আলীর নিকট যাতে তিনি দ্রুত মারওয়ানের উপর 
আক্রমণ চালান এবং জটিল. কোন পরিস্থিতি সৃষ্টির সুযোগ না দিয়ে মারওয়ানকে হত্যা করেন। 
মারওয়ান হত্যার মাধ্যমে যেন যুদ্ধের উত্তেজনা প্রশমিত হয়ে যায়। 

নিজের সেনাবাহিনী নিয়ে আবদুল্লাহ্‌ ইবৃন আলী মারওয়ানের উপর আক্রমণ করার জন্যে 
অগ্রসর হলেন । মারওয়ান তার সেনাদল নিয়ে প্রস্তুত হল। দিনের প্রথমভাগে উভয় পক্ষ সারিবদ্ধ 
হয়। কথিত আছে যে, ওইদিন মারওয়ানের সাথে এক লক্ষ পঞ্চাশ হাজার সৈন্য ছিল। কেউ 
বলেছেন এক লক্ষ বিশ হাজার সৈন্য ছিল । আবদুল্লাহ্‌ ইবুন আলীদের সৈন্য ছিল মাত্র বিশ হাজার । 








www.almodina.com 


Contents 


৮৮ .  আল-বিদায়া ওয়ান নিহায়া 


মারওয়ান তখন আবদুল আযীয ইবৃন উমর ইবৃন আবদুল আযীযকে বলেছিল, “আজ যদি সূর্য চলে 
পড়ার পূর্ব পর্যন্ত ওরা আমাদের উপর আক্রমণ না করে তাহলে আমরা জয়ী হব । খিলাফত 
আমাদের হাতে থাকবে । আমরা যুগ-যুগান্তের খিলাফত পরিচালনা করে অবশেষে হযরত ঈসার 
(আ)-এর নিকট তা হস্তান্তর করব । আর ওরা যদি সূর্য চলে পড়ার পূর্বে আমাদের উপর আক্রমণ 
চালায় তাহলে আমরা পরাজিত হব । আমরা মহান আল্লাহ্‌র বান্দা মহান আল্লাহ্‌র নিকট ফিরে যাব। 

এরপর মারওয়ান শাস্তি চুক্তির প্রস্তাব পাঠায় আবদুল্লাহ্‌ ইবন আলীর নিকট । আবদুল্লাহ্‌ বলেন, 
ওই ইবৃন যুরায়ক তো মিথ্যাবাদী ৷ শান্তি চুক্তি নয় বরং সূর্য ঢলে পড়ার পূর্বেই ইনশাআল্লাহ্‌ 
অশ্ববাহিনী তাকে পদদলিত করবে। সেদিন ছিল শনিবার । এই হিজরী সন অর্থাৎ ১৩২ হিজরী 
সনের জুমাদাল উখরা মাসের এগার তারিখ। 

মারওয়ান বলল তার সৈন্যদেরকে “ ‘সকলে স্থির থাক। কেউই যুদ্ধ শুরু করবো না।” সে 
বার বার সূর্যের দিকে তাকাচ্ছিল। তারই সেনাপতি ওয়ালীদ ইব্‌ন মুআবিয়া ইব্‌ন মারওয়ান তার 
নির্দেশ অমান্য করে । সে ছিল খলীফা মারওয়ানের জামাতা । সে আববাসীদের উপর আক্রমণ 
করে বসে । এতে মারওয়ান রেগে যায় । সে তাকে গালমন্দ করে । সে প্রথমে আব্বাসী সৈন্যদের 
ডান বাহুর উপর আক্রমণ করে । আবূ আওন তখন আবদুল্লাহর পাশে গিয়ে দাড়ায় । আবদুল্লাহ্‌র 
পক্ষে মুসা ইব্‌ন কা'ব যুদ্ধ পরিচালনা করছিল । সে লোকদেরকে সওয়ারী হতে নেমে যুদ্ধ করার 
নির্দেশ দিয়েছিল । সৈন্যরা নেমে পড়ে এবং তীর নিক্ষেপ করতে থাকে । সম্মিলিত আক্রমণ চালায় 
তারা প্রতিপক্ষের উপর । সিরীয় তথা উমাইয়া সৈন্যগণ বরাবর পিছু সরতে থাকে । আবদুল্লাহ্‌ 
বরাবর সম্মুখে অগ্রসর হতে থাকেন, আর বলতে থাকেন হে আমার প্রতিপালক! কখন আমরা 
আপনার পথে শহীদ হব ? তিনি ডেকে ডেকে বলছিলেন, ওহে খুরাসানবাসিরা ! ওহে ইমাম 
ইবরাহীমের সুসংবাদ প্রাপ্ত জনতা! হে মুহাম্মদ! হে মানসূর! উভয় পক্ষে চলছিল ভীষণ যুদ্ধ । 
চারিদিকে শুধু তামার উপর লোহা পতনের ঝন ঝন শব্দ। 

মারওয়য়ান কুদাআ গোত্রের প্রতি প্রস্তাব দিল সওয়ারী থেকে নেমে যুদ্ধ করার জন্যে । তারা 
বলল, বরং বনু সুলায়ম গোত্রকে বল সওয়ারী থেকে নেমে যুদ্ধ করতে । সে সাকাসিক গোত্রকে 
নির্দেশ দিল শত্রুপক্ষের উপর আক্রমণ করার জন্যে । তারা বলল, বনু আমির গোত্রকে বল, তারা 
যেন আক্রমণ করে । এরপর সে সাকুন গোত্রের নিকট সংবাদ পাঠাল তারা যেন আক্রমণ চালায়। 
জবাবে তারা বলল, বরং গুতফান গোত্রকে আক্রমণ চালাতে বলুন। এরপর সে তার পুলিশ 
প্রধানকে বলল, তুমি নিজে সওয়ারী থেকে নেমে পড় । সে বলল, না, আমার দ্বারা তা হবে না। 
আমি নিজেকে বর্শার লক্ষ্যবস্তু বানাতে পারব না। মারওয়ান বলল, তবে আল্লাহ্‌র কসম ! আমি 
তোমাকে দুঃখের মুখোমুখি করব । সে বলল, আপনি যদি পারেন তা করবেন। 

কেউ কেউ বলেছেন যে, মারওয়ান এই কথাটি বলেছিল ইবৃন হুবায়রাকে। 


এতিহাসিকগণ বলেন যে, এরপর সিরীয় বাহিনী পরাজয়বরণ করে । ওদের পেছনে পেছনে 
পলায়ন করতে থাকে খুরাসানিগণ | ওদের কেউ কেউ নিহত হচ্ছিল, কেউ হচ্ছিল বন্দী । সেদিন 
যতলোক নিহত হয়েছে তার চেয়ে বেশী নদীতে ডুবে মরেছে । যারা ডুবে মরেছে তাদের মধ্যে 
. ক্ষমতাচ্যুত প্রশাসক ইবরাহীম ইব্‌ন ওয়ালীদ ইব্ন আবদুল মালিক ছিল। আব্বাসী সেনাপতি 
আবদুল্লাহ্‌ ইব্ন আলী পরে সেতু পুনঃস্থাপন ও ডুবন্তদের তুলে আনার নির্দেশ দেন। তিনি এই 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৮৯ 


আয়াত পাঠ করছিলেন £ ১১০১৪ 1151 MULL All ৩ (১3:১8 3 
0১৮55 5১09 -যখন তোমাদের জন্যে সাগরকে দ্বিধাবিভক্ত করেছিলাম এবং তোমাদেরকে 
উদ্ধার করেছিলাম ও ফিরআওনী সম্প্রদায়কে নিমজ্জিত করেছিলাম আর তোমরা তা প্রত্যক্ষ 
করেছিলে (সূরা বাকারা £ ৫০)। 

আবদুল্লাহ্‌ ইবন আলী সাতদিন ওই যুদ্ধক্ষেত্রে অবস্থান করছিলেন। ওইদিন মারওয়ানের 
পলায়ন সম্পর্কে সাঈদ ইব্‌ন আ'সের বংশধরদের একদল নিম্নের কবিতা আবৃত্তি করেছিল ৪ 


Cla ০845 (0511 50 + 4 2) 01১0০ a 
“আজ মারওয়ানকে পলায়নপরতা পেয়ে বসেছে । আমি তাকে বলেছি প্রচণ্ড যালিম ও 


ই ভি এখন তার একমাত্র চিন্তা পালিয়ে গিয়ে প্রাণ 
রক্ষা করা ।” 


০৬ Vg 045 95 05411 গ্রেড ক ০০৩ SALEM des 9121 251 
“তুমি ক্ষমতা ছেড়ে কোথায় পলায়ন করবে ? তোমার কর্তৃত্ব যখন শেষ হয়েছে এখন 
তোমার না আছে ধর্ম আর না আছে ইয্যত।” 


seers 


cco e 
AS 4255 145 ১125 54৮5 + ১19 ৮০। ০১০১ plod 258 


“ফিরআওনের শাস্তির ন্যায় শাস্তি তাকে শয়নে-স্বপনে তাড়া করে ফিরছে। তার পেছনে শুধু 
কুকুরের তাড়া ও ধাওয়া ।” 


মারওয়ানের সেনাবাহিনীর ফেলে যাওয়া ধন-সম্পদ ও পশুপাল সবগুলো দখলে নিয়ে নিল 
সেনাপতি আবদুল্লাহ্‌ । তবে আবদুল্লাহ্‌ ইব্‌ন মারওয়ানের একটি ক্রীতদাসী ছাড়া সেখানে কোন 
মহিলা পাওয়া যায়নি । সেনাপতি আবদুল্লাহ্‌ ইবন আলী এই বিজয়েয়র সংবাদ লিখে জানায় খলীফা 
আবু আব্বাস সাফ্ফাহ্‌কে । শক্রপক্ষ হতে প্রাপ্ত ধন-সম্পদের বিবরণ ও তাকে অবগত করে। 
বিজয় সংবাদ শুনে খলীফা আল-সাফ্ফাহ মহান আল্লাহ্‌র প্রতি কৃতজ্ঞতাস্বরূপ দুই রাকআত নামায 
আদায় করেন । যুদ্ধে অংশগ্রহণকারী প্রত্যেক সৈন্যকে ৫০০ দিরহাম করে পুরস্কার প্রদান করেন 
এবং তাদের নিয়মিত ভাতা ৮০ দিরহামে উন্নীত করে দেন। তিনি তখন মহান আল্লাহ্র এই বাণী 
তিলাওয়াত করছিলেন ঃ 


055 9০ 40 91 05 ১১০10 ০৮৫ 075 Ul 
1১০ leis 2১০৩ ১০০৪ ০০ %। ৮৮০ SU ০০৮৮০0১০৩৮৮ এও 
Prd 04 28059191057 LD Il Ly ৩৯ 5050 Uli EL SUG Yt 
ELE Li te KS dt 5 HT ১১০ ৮৫৩০ ১১০০৬ 
০৮৭1 25415401552 29 
আল-বিদায়া ওয়ান নিহায়া (১০ম্‌ খণ্ড) 


দি com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া 





তারপর তালুত যখন সেনাবাহিনীসহ বের হল সে তখন বলল, আল্লাহ্‌ একটি নদী দ্বারা 
তোমাদেরকে পরীক্ষা করবেন । যে কেউ সেটি থেকে পান করবে সে আমার দলভুক্ত নয় । আর 
যে সেটির স্বাদ গ্রহণ করবে না সে আমার দলভুক্ত । এছাড়া যে নিজ হস্তে এক কোষ পানি গ্রহণ 
করবে সেও আমার দলভুক্ত । তারপর অল্প সংখ্যক ব্যতীত তারা তা হতে পান করল। সে এবং 
তার সঙ্গী ঈমানদারগণ যখন সেটি অতিক্রম করল তখন তারা বলল, জালুত ও তার সৈন্যবাহিনীর 
বিরুদ্ধে যুদ্ধ করার মত শক্তি আজ আমাদের নেই। কিন্তু যাদের প্রত্যয় ছিল আল্লাহ্র সাথে 
তাদের সাক্ষাত ঘটবে ৷ তারা বলল, “আল্লাহ্‌র হুকুমে কত ক্ষুদ্র দল কত বৃহৎ দলকে পরাভূত 
করেছে।” আল্লাহ্‌ ধৈর্যশীলগণের সাথে রয়েছেন (সুরা বাকারা ঃ ২৪৯)। 








www.almodina.com 


Contents 


মারওয়ান হত্যার বিবরণ 


জাব-এর যুদ্ধে পরাজিত হয়ে মারওয়ান পালাতে থাকে । সে যাচ্ছে তো যাচ্ছে, কারো দিকে 
তার তাকানোর সময় নেই । আব্বাসী যুদ্ধনায়ক আবদুল্লাহ্‌ ইব্‌ন আলী যুদ্ধক্ষেত্রে সাতদিন অবস্থান 
করলেন। এরপর সৈন্য-সামন্ত নিয়ে মারওয়ানের পিছনে ছুটলেন। খলীফা সাফ্ফাহ এই নির্দেশ 
দিয়েছিলেন । মারওয়ান হাররান ত্যাগের সময় আবু মুহাম্মদ সুফয়ানীকে কারাগার থেকে মুক্তি 
দিয়েছিল এবং তার ভাগ্নে ও জামাতা আবান ইব্‌ন ইয়ামীদকে সেখানকার শাসনকর্তা নিযুক্ত 
করেছিল । আবান ছিল তার কন্যা উন্মু উছমানের স্বামী । 


আব্বাসী সেনাপতি আবদুল্লাহ যখন হাররান এসে পৌঁছেন তখন আবান ইবৃন ইয়াধীদ লজ্জিত 
ও অনুতপ্ত হয়ে তার নিকট উপস্থিত হয় । আবদুল্লাহ্‌ ইবৃন আলী তাকে নিরাপত্তা প্রদান করে এবং 
ওই পদে বহাল. রাখে । সে গৃহে ইমাম ইবরাহীমকে বন্দী করে রাখা হয়েছিল সেই গৃহটি ধ্বংস 
করে দেওয়া হল। 


মারওয়ান যেতে যেতে কিন্নিসরীন পার হয়ে হিমসের দিকে যাত্রা করল। তার হিম্‌স পৌছার 
পর স্থানীয় লোকজন নজরানা হিসেবে নিজেদের দ্রব্যসামগ্রী ও পশু সম্পদ তার নিকট হাযির করে। 
দুই থেকে তিন দিন সে ওখানে অবস্থান করে । এরপর ওখান থেকে যাত্রা করে । জনগণ যখন 
প্রত্যক্ষ করল যে, তার সাথে লোকজন খুব কম তখন তারা তাকে ধাওয়া করল তাকে হত্যা 
করার এবং তার মালামাল লুট করার জন্যে । ওরা বলল, ধর-ধর এ যে, পরাজিত ও ভীত-সন্তরস্ত 
পদচ্যুত ব্যক্তি । হিমসের নিকটবর্তী এক ময়দানে তারা তার নাগাল পায়। ওদেরকে ঘায়েল করার 
জন্যে সে দুইজন সৈনিককে এক গোপনস্থানে লুকিয়ে রাখে। স্থানীয় জনগণ তার কাছাকাছি 
পৌছার পর মারওয়ান তাদের সহানুভূতি কামনা করে এবং তাদেরকে ফিরে যেতে অনুরোধ 
করে। কিন্তু তারা যুদ্ধ ছাড়া অন্য কিছু মেনে নিতে অস্বীকার করে । ফলে উভয় পক্ষে যুদ্ধ শুরু 
হয়। গুপ্তঘাতক দুইজন পেছন থেকে স্থানীয় জনগণের উপর আক্রমণ চালায় । ফলে স্থানীয় জনগণ 
পরাজিত হয়ে পলায়ন করে। 


মারওয়ান দামেক্কে চি TE ETT জানাজা 
ওয়ালীদ ইব্‌ন মুআবিয়া ইব্‌ন মারওয়ান | ওয়ালীদকে সেখানে রেখে মারওয়ান মিসরের উদ্দেশ্যে 
দামেস্ক ত্যাগ করে। আবদুল্লাহ্‌ এগিয়ে যাচ্ছিলেন । প্রত্যেকটি জনপদ অতিক্রমকালে স্থানীয় 
জনসাধারণ তাকে অভ্যর্থনা জানায়, তার নিকট আত্মসমর্পণ করে এবং তার হাতে বায়আত করে। 
তিনি সকলকে নিরাপত্তা দিয়ে সম্মুখে অগ্রসর হচ্ছিলেন। তিনি যখন কির্নিসরীন গিয়ে পৌছেন 
তখন চার হাজার সৈন্যসহ তার সহোদর আবদুস সামাদ ইব্‌ন আলী তার সাথে মিলিত হয়। তার 
সাহায্যাৰ্থে খলীফা সাফ্‌ফাহ আবদুস সামাদকে প্রেরণ করেন । আবদুল্লাহ্‌ আরো অগ্রসর হয়ে হিম্‌স 
পৌছেন। সেখান থেকে বালাবাক্কা এবং সেখান থেকে আল-মায্যাহর পথে দামেস্ক এসে 
পৌছেন। সেখানে দু'দিন কিংবা তিনদিন অবস্থান করেন তিনি । এরপর তার সহোদর ভ্রাতা সালিহ 


























www.almodina.com 


Contents 
৯২ আল-বিদায়া ওয়ান নিহায়া 


ইব্‌ন আলী আট হাজার সৈন্য নিয়ে তার সাথে যোগ দেন। খলীফা সাফ্ফাহের নির্দেশে তারা 
আগমন করে । সালিহ অবস্থান গ্রহণ করে আযরা-এর মারাজ অঞ্চলে ৷ আবু আওন অবস্থান নেয় 
কায়সান ফটকে । বুসাম অবস্থান নেয় বাব-আল সাগীর ফটকে । হামীদ ইব্‌ন কাহতাবা বাব-আল- 
তাওমা ফটকে । আবদুস সামাদ, ইয়াহ্‌ইয়া ইবৃন সাফওয়ান এবং আববাস ইব্‌ন ইয়াযীদ অবস্থান 
নেয় বাব আল-ফারাদীস ফটকে । সেনাপতি আবদুল্লাহ্‌ তার সহযোগীদেরকে নিয়ে কয়েকদিন 
যাবত হিম্স অবরোধ করে রাখেন । অবশেষে এই হিজরী সন অর্থাৎ ১৩২ হিজরী সনের এগারই 
রমাযান বুধবার তারা হিম্‌স জয় করেন। ওখানকার বহু লোককে তারা হত্যা করেন । তিনদিন 
যাবত খুন-খারাবি বৈধ করে দেওয়া হয়েছিল । হিম্‌স দুর্গের সকল প্রাচীর ভেঙ্গে দেওয়া হয়। 

কথিত আছে যে, আবদুল্লাহ্‌ যখন দামেস্ক অবরোধ করেন তখন সেখানকার অধিবাসিগণ 
কেউ উমাইয়াদেরকে সমর্থন দিতে থাকে । এক পর্যায়ে নিজেরা মারামারি ও খুনাখুনিতে লিপ্ত 
হয়। ওরাই ওদের প্রশাসককে হত্যা করে এবং আব্বাসীদের হাতে শহর হস্তান্তর করে। দুর্গের 
পূর্ব প্রাচীরে সর্বপ্রথম আরোহণ করে আবদুল্লাহ্‌ তাঈ নামের এক লোক । বাব-আল-সাগীর বা ক্ষুদ্র 
ফটক দিয়ে প্রবেশ করে বুসাম ইব্ন ইবরাহীম । এরপর তিন ঘণ্টার জন্যে দামেস্ক নগরীতে 
খুন-খারাবী ও লুটতরাজ বৈধ করে দেওয়া হয়। এমনও বলা হযে থাকে যে, ওই সময়ে দামেক্কে 
প্রায় ৫০ হাজার লোককে হত্যা.করা হয় । | 

এঁতিহাসিক ইবৃন আসাকির জা“ফর ইবৃন আবী তালিবের বংশধর উবায়দ ইবৃন হাসান জাল- 
আরাজের জীবনীতে উল্লেখ করেছেন যে, দামেক্কের অবরোধকালে তিনি আবদুল্লাহ্‌ ইব্‌ন আলীর 
সাথে ৫০০০ সৈন্যের সেনাপতি ছিলেন। তারা পাচ মাস যাবত দামেস্ক অবরোধ করে 
রেখেছিলেন । কেউ বলেছেন ১০০ দিন অবরোধ করে রেখেছিলেন । কারো মতে পনের দিন। 
কারো মতে একমাস । মারওয়ানের পক্ষে নিয়োজিত প্রশাসক ওই নগরীর নিরাপত্তা প্রাচীর নির্মাণ 
করেছিল খুবই মজবুত করে । কিন্তু ইয়ামানী জাতিসত্তা ও মুদারী জাতিসত্তার প্রশ্নে নিজেরা 
বিরোধে জড়িয়ে পড়ার কারণে আব্বাসীদের বিজয়ের পথ সহজ হয়ে পড়ে । মূলত এই দ্বন্দের 
ফলশ্রুতিতে আব্বাসীরা সেটি জয় করে নিতে সক্ষম হয় । 

দামেস্ক অধিবাসিগণ নিজেদের মধ্যে এত কঠিন গোষ্ঠী-দ্বন্দে লিপ্ত হয়েছিল যে, তারা 
মসজিদে মসজিদে দুইগোত্রের জন্যে দুইটা করে মিহরাব তৈরি করেছিল । জামে' মসজিদে তৈরি 
করা হয়েছিল দুইটা মিম্বর ৷ জুমুআর দিনে একই সাথে দুই মিশ্বরে দুইজন ইমাম দাড়িয়ে খুত্বা 
দিত। এত আশ্চর্যজনক পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তাদের মধ্যে । ফিতনা, গৌড়ামী গোষ্ঠিবাদ 
তাদেরকে এত নীচে নামিয়ে নিয়ে গিয়েছিল । আমরা এই অনভিপ্রেত পরিস্থিতি থেকে মহান 
আল্লাহ্র নিকট আশ্রয় কামনা করছি। ইব্‌ন আসাকির পূর্বোন্লিখিত জীবনীগ্রন্থে এগুলো 
বিস্তারিতভাবে উল্লেখ করেছেন। 

ইব্‌ন আসাকির মুহাম্মদ ইব্‌ন সুলায়মান ইব্‌ন আবদুল্লাহ্‌ নওফিলের জীবনীগ্রন্থে লিখেছেন যে, 
তিনি বলেছেন “আবদুল্লাহ্‌ ইবৃন আলী প্রথম যখন দামেক্কে প্রবেশ করেন তখন আমি তার সাথে 
ছিলাম । তিনি তরবারি হাতে সেখানে প্রবেশ করেন এবং তিন ঘণ্টার জন্যে খুন-খারাবী ও 
গণহত্যা বৈধ করে দেন। সেখানকার জামে মসজিদ ৭০ দিন যাবত তার উট-ঘোড়া ও অন্যান্য 

















www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া | ৯৩ 


চতুষ্পদ জন্তুর আস্তাবল হিসেবে ব্যবহৃত হয়। এরপর তিনি উমাইয়াদের কবরগুলো খনন করেন। 
মুআবিয়ার কবরে একটি কালো সূতা ব্যতীত কিছুই পাননি । আবদুল মালিক ইব্‌ন মারওয়ানের 
কবর খনন করা হয়। সেখানে একটি মাথার খোল পাওয়া যায়। কোন কোন কবরে এক বা 
একাধিক অঙ্গ-প্রত্যঙ্গ পাওয়া যায়। তবে হিশাম ইব্‌ন আবদুল মালিকের লাশ পাওয়া যায় সম্পূর্ণ 
অক্ষত ৷ নাকের অগ্রভাগ ছাড়া তার শরীরের অন্য কোন স্থানে কোন দাগ কিংবা জীর্ণতার চিহ্নও 
পড়েনি । সেনাপতি আবদুল্লাহ্‌ মৃত হিশামের লাশ পেয়ে ওই মৃত লাশকে চাবুক দিয়ে পিটিয়েছে। 
কয়েকদিন সেটিকে শৃলিতে চড়িয়ে রাখে । তারপর আগুনে পুড়িয়ে ছাইগুলো বাতাসে উড়িয়ে 
দেয়। এটি এজন্যে করেছিল যে, তার ভাই মুহাম্মদ ইব্‌ন আলীকে হিশাম প্রহার করেছিল । হিশাম 
ইব্‌ন আবদুল মালিক মুহাম্মদের একটি নাবালক ছেলেকে খুন করেছিল । মুহাম্মদ এই অভিযোগ 
করার কারণে হিশাম তাকে ৭০০ চাবুকাঘাত লাগিয়েছিল । উপরন্তু, তাকে রাজধানী থেকে বের 
করে বালকা এর হামীমা পাঠিয়ে দিয়েছিল । 

বর্ণনাকারী বলেন, এরপর আবদুল্লাহ্‌ উমাইয়া বংশের নেতৃস্থানীয় ব্যক্তিদের সন্তান-সন্ততিদের 
তথা পরবর্তী প্রজন্মের দিকে দৃষ্টি নিবদ্ধ করে । সে তাদেরকে খুঁজে খুঁজে বের করে এবং হত্যা 
করতে থাকে । একদিনে সে রামাল্লা নদীর তীরে তাদের ৯২ হাজার লোককে হৃত্যা করে । তাদের 
মৃত অর্ধমৃত দেহের উপর সে ন্যাকড়া বিছিয়ে দেয়। তার উপর পশমী দস্তরখান রেখে সে 
অনায়াসে খাওয়া দাওয়া করে। নীচে আহত, ক্ষত-বিক্ষত দেহগুলো কাতরাচ্ছিল, গড়াগড়ি 
খাচ্ছিল। বস্তুত এটি ছিল আবদুল্লাহ্‌-এর সীমালংঘন ও নির্যাতন । অবশ্য পরবর্তীতে সে এর ফল 
ভোগ করেছে। এই অপতৎপরতার মাধ্যমে সে যা অর্জন করতে চেয়েছিল তা পায়নি এবং তার 
এই ক্ষমতা স্থায়ী থাকেনি । তার জীবনী আলোচনার সময় সেটি উল্লেখ করা হবে। ্‌ 

সে হিশাম ইব্‌ন আবদুল মালিকের স্ত্রীকে কতক খুরাসানী লোকের সাথে খালি পায়ে, খোলা 
মুখে, বিবন্ত্র অবস্থায় পায়ে হাটিয়ে এক মাঠে প্রেরণ করে । হিশামের স্ত্রী হল আবদাহ বিন্ত 
আবদুল্লাহ্‌ ইব্‌ন ইয়াধীদ ইব্‌ন মুআবিয়া। তারা সেখানে তাকে হত্যা করে। এরপর ওদের 
হাড়-মাংস যেটুকু অবশিষ্ট পেয়েছে সব আগুনে পুড়িয়ে দিয়েছে । আবদুল্লাহ্‌ সেখানে ১৫ দিন 
অবস্থান করেছিলেন। 

তিনি ইমাম আওযাঈকে ডেকে নিয়ে গিয়েছিলেন । তাকে তার সম্মুখে দাড় করিয়েছিলেন । 
তাকে বলেছিলেন, হে আবু আমর’ আমরা যা করলাম সে সব সম্পর্কে আপনার অভিমত কি? 
আওযাঈ বলেন, আমি তখন বলেছিলাম, আমি সে বিষয়ে জানি না, তবে ইয়াহ্ইয়া ইব্‌ন সাঈদ 
আমাকে একটি হাদীস শুনিয়েছিলেন যে, মুহাম্মদ ইব্‌ন ইবরাহীম উমর ইব্‌ন খাত্তাব (রা) থেকে 
বর্ণিত। তিনি বলেছেন যে, রাসূলুল্লাহ্‌ (সা) বলেছেন ৪ ০১৫০3 (0591 1০%| -আমল বা 
কর্ম বিবেচ্য হবে নিয়্যত ও উদ্দেশ্যের আলোকে । এরপর হাদীসের অবশিষ্ট অংশও শুনালেন। 
ইমাম আওযাঈ বলেন, আমি তখন এই অপেক্ষায় ছিলাম যে, কখন আমার কাটা মাথা আমার 
সম্মুখে লুটিয়ে পড়ছে । এরপর আমাকে সেখান থেকে বের করে দেওয়া হয় এবং আমাকে ১০০ 
দীনার বা স্বর্ণমুদা প্রদান করা হয়। | 

এরপর আবদুল্লাহ্‌ যাত্রা করেন মারওয়ানের খোজে । যেতে যেতে “আল-কাসওয়া” নদীর 
তীরে গিয়ে পৌছেন। ইয়াহইয়া ইব্‌ন জা“ফর হাশেমীকে দামেফ্কের শাসনকর্তা নিযুক্ত করেন। 








www.almodina.com 


Contents 


৯৪ আল-বিদায়া ওয়ান নিহায়া ' 


এরপর তিনি এগিয়ে গিয়ে মারজ-আল-রূম নামক স্থানে যাত্রা বিরতি করেন। এরপর আসেন আবু 
কাতর।স নদীর তীরে । সেখানে এসে দেখেন যে, মারওয়ান ওখান থেকে পালিয়ে মিসর চলে 
গিয়েছে। এ সময়ে খলীফা সাফ্ফাহের একটি চিঠি তীর হস্তগত হয় । খলীফা নির্দেশ দেন যে, 
সালিহ্‌ ইব্‌ন আলীকে মারওয়ানের খোজে প্রেরণ করে তিনি নিজে যেন সিরিয়ায় শাসনকার্য 
পরিচালনা করেন। 


সালিহ্‌ যাত্রা করেন মারওয়ানের খোঁজে । এই বছরের যুলকা'দা মাসে । তার সাথে ছিল আবু 
আমর এবং আমির ইবৃন ইসমাঈল । তিনি নদীর তীরে এসে পৌছলেন। সেখানকার নৌকাগুলো 
একত্র করলেন। তিনি সংবাদ পেলেন যে পদচ্যুত খলীফা মারওয়ান পালিয়ে “আল-ফারমা” 
নামক স্থানে চলে গিয়েছে। কেউ কেউ ওই স্থানটির নাম “আল-ফায়ূম” বলেন । সালিহ নদীর 
তীর ধরে এগিয়ে যেতে থাকেন । নৌকাগুলো তার সাথে নিয়ে যাওয়া হচ্ছিল। তিনি “আরীশ” 
এসে পৌছেন। এরপর যাত্রা করে নীলনদ এবং তারপর “আল-সাঈদ” অঞ্চলে আসেন। 
মারওয়ান ইতিমধ্যে নীল নদী পার হয়ে ওপারে চলে যায় এবং সেতুটি ভেঙ্গে দেয়। সংশ্লিষ্ট 
এলাকার খাদ্য-দ্রব্য ও ঘাস পাতা সব জ্বালিয়ে দেয়। সালিহ তার খোজে অগ্রসর হচ্ছিলেন। 
পথিমধ্যে মারওয়ান-পক্ষীয় এক অশ্ব বাহিনীর সাথে সংঘর্ষ হয়। সংঘর্ষে মারওয়ানের অশ্ববাহিনী 
পরাজিত হয়। এরপর মারওয়ানের একাধিক অশ্ববাহিনীর সাথে সংঘর্ষ হয়। প্রত্যেক ক্ষেত্রে 
মারওয়ান বাহিনী পরাজয়বরণ করে । নিহত ও বন্দী হয়। বন্দীদেরকে মারওয়ানের অবস্থান সম্পর্কে 
জিজ্ঞেস করা হয়। তাদের কেউ কেউ তার অবস্থান সম্পর্কে জানিয়ে দেয় । তখন সে “আবু 
সায়র” গির্জায় অবস্থান করছিল । শেষ রাতে সালিহ বাহিনী ওখানে গিয়ে পৌছে। তাদের উপস্থিতি 
. টের পেয়ে মারওয়ানের সাথে থাকা সকল সৈনিক পালিয়ে যায় । কয়েকজন সাথীসহ মারওয়ান 
গির্জা থেকে বেরিয়ে আসে । তারা তাকে চারিদিকে থেকে ঘিরে ফেলে এবং হত্যা করে। 
মা“ওয়াদ নামের বসরা অধিবাসী এক লোক তাকে ছুরিকাঘাত করে । তখনও সে অপরিচিত ছিল। 
হঠাৎ এক লোক বলে ওঠে যে, ইনি আমীরুল মুমিনীন-খলীফা, মরে পড়ে আছেন । কৃফার এক 
ডালিম বিক্রেতা দ্রুত এগিয়ে যায় এবং এক সময়ের দোর্দ্ড প্রতাপশালী খলীফা মারওয়ানের মাথা 
কেটে নিয়ে আসে । এই সেনা বাহিনীর প্রধান আমির ইবৃন ইসমাঈল খণ্ডিত মন্তক পাঠায় আবু 
আওনের নিকট । আবূ আওন পাঠালেন সালিহ ইবৃন আলীর নিকট । 

পুলিশ বাহিনীর সদস্য খুযায়মা ইব্‌ন ইয়াধীদ ইব্‌ন হানীকে দিয়ে সালিহ ওই খণ্ডিত মস্তক 
আমীরুল মু'মিনীন খলীফা আল সাফ্ফার নিকট প্রেরণ করে। 

মারওয়ান নিহত হন যুলহাজ্জা মাসের ২৭ তারিখ রবিবার । কেউ বলেছেন ১৩২ হিজরীর ৭ই 
যুলহাজ্জ বৃহস্পতিবার তিনি নিহত হন। তার খিলাফতের মেয়াদ ছিল পাচ বছর দশমাস দশ দিন। 
এটি প্রসিদ্ধ অভিমত ৷ তার বয়স সম্পর্কে মতভেদ রয়েছে । কেউ বলেছেন ৪০ বছর । কেউ 
বলেছেন ৫৬ বছর আবার কেউ বলেছেন ৫৮ বছর । কারো মতে ৬০, কারো মতে ৬২, ৬৩ 
কিংবা ৬৯ বছর । কেউ বলেছেন ৮০ বছর । মহান আল্লাহ্‌ ভাল জানেন । 


মারওয়ান আল-হিমার সম্পর্কে কিছু কথা 
তিনি হলেন, মারওয়ান ইব্‌ন মুহাম্মদ ইব্‌ন মারওয়ান ইব্‌ন হাকাম ইব্‌ন আবু আস ইব্‌ন 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৯৫ 


উমাইয়া কুরায়শী, উমাভী । তার উপনাম আবূ আবদুল মালিক : তিনি শেষ উমাইয়া খলীফা । তীর 
মা জনৈকা কুদী ক্রীতদাসী । নাম তার লুবাবাহ্‌। দাসীটি ছিল ইবরাহীম ইব্‌ন আশাতার নাখঈ-এর | 
ইবরাহীম ইব্‌ন আশতার যেদিন নিহত হন সেদিন দাসীটি মুহাম্মদ ইব্‌ন মারওয়ান তার দখলে নিয়ে 
যায় এবং ওই ঘরে মারওয়ানের জন্য হয়। 


কেউ কেউ বলেছেন যে, দাসীটি ছিল প্রথমে মুস'আব ইব্‌ন যুবায়রের ৷ মারওয়ানের বাসস্থান 
ছিল আকাফীন বাজারে । এটি বলেছেন ইব্‌ন আসাকির । ওয়ালীদ ইব্‌ন ইয়াধীদের হত্যাকাণ্ড এবং 
ইয়াধীদ ইব্‌ন ওয়ালীদের মৃত্যুর পর মারওয়ান খলীফার্‌পে দায়িত্‌ গ্রহণ করেন। এরপর তিনি 
দামেক্কে আগমন করেন এবং ইবরাহীম ইব্‌ন ওয়ালীদকে পদচ্যুত করেন। ১২৭ হিজরী সনের 
সফর মাসের ১৫ তারিখ থেকে তিনি নিরংকুশ ক্ষমতার অধিকারী হয়ে খলীফা পদে অধিষ্ঠিত 
থাকেন। 


আবু মা'শার বলেছেন যে, ১২৯ হিজরীর রবীউল আউয়াল মাসে তিনি খলীফা নিয়োজিত 
হন। জা'দ ইব্‌ন দিরহামের মতাদর্শে প্রভাবিত হবার কারণে তাকে মারওয়ান আল জাদীও বলা 
হয়। তার উপাধি আল-হিমার । তিনি উমাইয়া বংশের শেষ খলীফা । তার খিলাফতকাল পাঁচ বছর 
দশ মাস দশ দিন। কেউ বলেছেন পাচ বছর এক মাস । আব্বাসী খলীফা আল সাফ্ফাহের পক্ষে 
বায়আত গ্রহণের পর তিনি নয় মাস জীবিত ছিলেন। তার দেহের রং ছিল সাদা-লাল মিশ্রিত । দই 
চোখ নীলাভ । দাড়ি লম্বা লম্বা। মাথা বড়। তিনি খিযাব বা কলপ ব্যবহার করতেন না। খলীফা 
হিশামের শাসনামলে তাকে আযারবায়যান, আর্মেনিয়া ও জাযীরার শাসনকর্তা নিযুক্ত করা 
হয়েছিল । এটি হল ১১৪ হিজরী সনের ঘটনা । সেই থেকে দীর্ঘ কয়েক বছরে তিনি বহুদেশ ও 
দুর্গ জয় করেন । তিনি কখনো “জিহাদ ফী সাবীলিল্লাহ্‌* বা আল্লাহ্‌র পথে যুদ্ধ হতে বিমুখ হননি । 
যুদ্ধ উপলক্ষে তিনি কাফির, তুকী, খাযরী ও লানসহ বহু জাতির বিরুদ্ধে অন্ত্রধারণ করেছেন । তিনি 
ওদেরকে পরাজিত ও ছত্রভঙ্গ করে দিয়েছেন। তিনি একজন সাহসী, অগ্রগামী বিচক্ষণ ও 
নেতৃস্থানীয় যোদ্ধা । মহান আল্লাহ্‌র বিধান অনুযায়ী তার পদচ্যুতি অনিবার্য এবং সে কারণে তার 
সৈন্যরা তাকে অপমানিত করেছে নতুবা আপন বীরত্ব ও কৃতিত্‌ গুণে তিনি খলীফা থেকেই 
যেতেন। কিন্তু মহান আল্লাহ্‌ যাকে লাঞ্ছিত করেন তাকে তো লাঞ্ছিত হতেই হবে । মহান আল্লাহ্‌ 
যাকে অপমানিত করেন কেউ তাকে সম্মানিত করতে পারবে না। 


যুবায়র ইব্‌ন বিকার তীর চাচা মুসআব ইব্‌ন আবদুল্লাহ্‌ হতে বর্ণনা করেছেন যে, উমাইয়াদের 
এই বিশ্বাস ছিল যে, কোন ত্রীতদাসীর ছেলে যদি তাদের খলীফা হয় তবে তার হাতে তাদের 
ভি জিরনারিএন TTT SN RE 
তাদের শাসন ক্ষমতার পতন ঘটে । 
20885585757 
তিনি বলেছেন যে, রাসূলুল্লাহ্‌ (সা) বলেছেন 8 (62851532251 ০১৫ ০০ 2০১৯ 95 
১৯৮০ 25 eal Se SALE UG OE ০৮০5 চা -উমাইয়া 
গোত্রের লোকেরা একজন হতে অন্যজন খিলাফত ছিনিয়ে নিবে। যেমন, বাচ্চারা খেলার বল 
ছিনিয়ে নেয়। তারপর যখন খিলাফত তাদের হাতে হতে বাইরে চলে যাবে তখন জনজীবনে 


www.almodina.com 


Contents 


৯৬ আল-বিদায়া ওয়ান নিহায়া 


কোন কল্যাণ থাকবে না। ইব্‌ন আসাকির এভাবেই উদ্ধৃত করেছেন । তবে এটি ভীষণ মুনকার বা 
অগ্রহণযোগ্য হাদীস। 
কারা £ আমরা না উমাইয়াগণ ? তিনি উত্তরে বলেছিলেন যে, ওরা ছিল জন কল্যাণে অগ্রণী আর 
আপনারা সালাত প্রতিষ্ঠায় অগ্রগামী । তারপর হারূনুর রশীদ তাকে ছয় হাজার দিরহাম পুরস্কার 
প্রদান করেন। এঁতিহাসিকগণ মন্তব্য করেছেন যে, খলীফা মারওয়ান একজন মানবতাবাদী, 
অহংকারী ব্যক্তি । খেলাধুলা ও আনন্দ-উৎসব তিনি ভালবাসতেন । কিন্তু যুদ্ধের প্রয়োজনে তিনি 
এগুলো হতে বিরত থাকতেন। 

. এঁতিহাসিক ইব্‌ন আসাকির বলেন যে, আবু হুসাইন আলী ইব্‌ন সুকাল্লিদের পার্ুলিপিতে আমি 
পাঠ করেছি যে, মারওয়ান ইব্‌ন মুহাম্মদ মিসর পালিয়ে যাবার সময় রামাল্লাতে রেখে যাওয়া তার 
এক ক্রীতদাসীর উদ্দেশ্যে নিম্নের কবিতা লিখেছিলেন ৫ 





(9১১০০ ০৪ ৫ 9011555০105 এ C ial ০৮১০5 05 0 
“আমার অভিজ্ঞতা আমাকে ধৈর্যধারণে উদ্ধুদ্ধ করছে প্রতিনিয়ত ৷ কিন্তু আমি তা প্রত্যাখ্যান 
করছি । তোমার প্রতি আমার অন্তরে যে আকর্ষণ তা আমাকে তোমার দিকে টানছে ।” 


০:৯০ ০ 9১০ Sl ৪ ০০৯ + (১১০৩ ০৪ 21 1১১১০ 0145 
“রাত্রি যাপন করা এখন তোমার জন্যেও কষ্টকর ৷ এখন তো আমাদের মাঝে অন্তরায় ও পর্দা 
সৃষ্টি হয়ে গিয়েছে। তুমি এখন আমার থেকে দশ দিনের দূরত্বে অবস্থান করছ।” 


৪০ পে ৬ পি পাও ও প্‌ ৪ ৪৫. ০৫০ রশ 2 গল 
০ 01০ ০০১০৪ এটিও এল + lel Sl 4019 এও 
“আল্লাহ্র কসম ! অন্তরের জন্যে আরো বিষাদময় হল সেই পরিস্থিতি যখন এর দ্বিগুণ দূরত্ব 
বৃদ্ধি পেয়ে তুমি এক মাসের দূরত্বে অবস্থান করবে ।” 
১৯601515525 LE SEG AU Galli 
“আল্লাহ্র কসম ! আরো কঠিন দুঃখময় হল সেই পরিস্থিতি যে, আমি আশংকা করছি জীবনে 
আর কোনদিন আমরা মিলিত হতে পারব না।” 


০৯০৭। 820০ ১১০৯৪0205২৩ + ৪০১০ ০৯০৪ EY aL 


“আমি অবিলম্বে তোমার বিরহে কান্না শুরু করব । সেই ক্রন্দনে আমার চোখের পানি অবশিষ্ট 
থাকবে না, সব শুকিয়ে যাবে। আমি তখন ধৈর্যধারণের কথা চিন্তাও করব না । ধৈর্যধারণের চেষ্টাও 
করবনা ৷” 

কেউ কেউ বলেছেন যে, পালিয়ে যাবার সময় মারওয়ানের সাথে সাক্ষাত হয় এক ইয়াহুদী 
প'ণ্ডতের ৷ ইয়াহুদী পণ্ডিত তার নিকট এলে তিনি তাকে সালাম দেন এবং বললেন, ওহে পণ্ডিত! 
যুণের বিবর্তন সম্পর্কে আপনার কি কোন অভিজ্ঞতা আছে? পণ্ডিত বলল, হ্যা, আছে। আমি এমন 
বহ লোক দেখেছি যে বিভিন্ন রংয়ে রঞ্জিত হয়েছে । মারওয়ান বলল, আচ্ছা দুনিয়া কি এমন পর্যায়ে 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৯৭ 


পৌছাতে পারে যে, এক সময়ে যে মুনীব ছিল তাকে দাসে পরিণত করে দিবে ? পণ্ডিত বলল, হ্যা 
পারে। মারওয়ান বললেন, তা কেমন করে পারে ? পণ্ডিত বলল, দুনিয়ার প্রতি ভালবাসা, আকর্ষণ, 
কাম্য বস্তু পাওয়ার লোভ, স্বার্থ হাসিলের জন্যে বিবেক ও নীতিবোধ বিসর্জন এবং ন্যায়সংগত 
সুযোগ বর্জনের মাধ্যমে । কারণ, আপনি যদি দুনিয়াকে ভালবাসেন, তবে জেনে রাখুন যে, যে ' 
ব্যক্তি দুনিয়াকে ভালবাসে সে তার গোলামে পরিণত হয় । মারওয়ান বললেন, সেটি থেকে মুক্তির 
উপায় কি? পণ্ডিত বলল, দুনিয়ার প্রতি ঘৃণা পোষণ ও তার থেকে দূরে থাকা । মারওয়ান বললেন, 
তা তো হবার নয়। পণ্ডিত বলল, হবে, হবে, অচিরেই হবে। ওই দুনিয়া ছিনিয়ে নেওয়ার আগে 
নিজেই তা থেকে সরে দীড়ান। 

মারওয়ান বলল, আপনি কি চেনেন আমি কে ? সে বলল, হ্যা চিনি, আপনি আরব সম্রাট 
মারওয়ান। নিহত হবেন সুদানে গিয়ে । আপনাকে দাফন করা হবে কাফন ছাড়া । মৃত্যু যদি এখনই 
আপনাকে তাড়া না করত তাহলে আমি আপনাকে পালিয়ে বাঁচার স্থান দেখিয়ে দিতাম । 

কেউ কেউ বলেছেন যে, ওই যুগে একটি উক্তি প্রচলিত ছিল যে, আইন (6) ইব্‌ন আইন (6) 
ইব্‌ন আইন (৮) ইব্‌ন আইন মীম (৫) ইব্‌ন মীম (6) ইব্‌ন মীম (?)-কে হত্যা করবে। অর্থাৎ 
আবদুল্লাহ্‌ ইব্‌ন আলী ইব্‌ন আব্বাস মারওয়ান ইব্‌ন মুহাম্মদ ইবৃন মারওয়ানকে হত্যা করবে । 

কেউ কেউ বলেছেন যে, একদিন লোকজন পরিবেষ্টিত হয়ে মারওয়ান এক জায়গায় বসা 
ছিল। তার মাথার নিকট দণ্ডায়মান ছিল এক সেবক । জনৈক শ্রোতাকে উদ্দেশ্য করে মারওয়ান 
বলল, এখন আমাদের কী করুণ অবস্থা তা কি দেখতে পাচ্ছ? আমার আক্ষেপ হয় সে সকল 
সাহায্যের জন্যে যেগুলোতে আমার কোন সুনাম হল না। সে সকল কৃপা, দান ও অনুগ্রহের জন্যে 
যেগুলোর জন্যে আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হল না। এমন সব রাজ্যের জন্যে যারা আমার 
সাহায্যে এগিয়ে এল না। তখন তার সেবক বলল, আমীরুল মু'মিনীন! যে ব্যক্তি অল্প বস্তুকে 
বেশী হবার অবকাশ দেয়, ছোটকে বড় হবার সুযোগ দেয় এবং গুপ্তকে প্রকাশিত হবার সুযোগ 
দেয়, আজকের কাজ পরবর্তী দিনের জন্যে রেখে দেয় তার উপর এর চেয়েও বেশী দুঃখ অবতীর্ণ 
হয়। মারওয়ান বলল, খিলাফত হারানোর চেয়ে এই মন্তব্যটি আমার জন্যে অধিক দুঃখজনক । 

কেউ কেউ বলেছেন যে, ১৩২ হিজরীর যুলহাজ্জা মাসের ১৪ তারিখ সোমবার মারওয়ান 
নিহত হয়েছে । তার বয়স তখন ৬০ বছর অতিক্রম করে ৮০-তে পৌছেছিল। ডি 
যে, মারওয়ান ৪০ বছর বেঁচেছিল। প্রথম অভিমতটি সঠিক। ক্র হয চাহয় রর 
" খলীফা । তার মাধ্যমে উমাইয়া শাসনের অবসান ঘটে । 


উমাবী খিলাফতের সমাপ্তি এবং আব্বাসীয় খিলাফতের সূচনা 
সংক্রান্ত হাদীস 
আলা ইবৃন আবদুর রহমান তার পিতার সূত্রে হযরত আবু হুরায়রা থেকে বর্ণনা করেন । তিনি 
বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করেছেনঃ S355 3১ ১০০৮201০০1৬ th Sl 
, 42111 08 355 411 055 905 40 ১৯ “বনু আসের কর্তৃত্বাধিকারী ব্যক্তির সংখ্যা 
যখন চল্লিশে পৌছবে তখন তারা আল্লাহ্‌র দীনকে বিশ্বাসঘাতকতার মাধ্যম এবং তার বান্দাদেরকে 
আল-বিদায়া ওয়ান নিহায়া (১০ম খণ্ড)__১৩ 


wwwW.almodina.com 


Contents 


৯৮ আল-বিদায়া ওয়ান নিহায়া 


দাস ও পরিচারকরূপে গ্রহণ করবে আর মহান আল্লাহ্‌ প্রদত্ত ধন সম্পদকে কুক্ষিগত করবে” । ১ 
আ'মাশ এরই মত করে আতিয়্যা সূত্রে আবু সাঈদ থেকে মারফু‘রূপে এ হাদীস রিওয়ায়াত 
করেছেন। আর ইব্‌ন লাহীআ, আবু কুবায়ল সূত্রে ইব্‌ন ওয়াহ্ব থেকে বর্ণনা করেছেন যে, 
(একবার) তিনি হযরত মুআবিয়ার কাছে উপস্থিত ছিলেন। তখন মারওয়ান ইবনুল হাকাম তার 
সাক্ষাতে প্রবেশ করে তার একটি প্রয়োজনের ব্যাপারে আলোচনা করে বলে আমার প্রয়োজন পূরণ 
করেন। কেননা, আমি হলাম দশ ছেলের পিতা, দশ ভাইয়ের ভাই এবং দশ ভাতিজার চাচা । 
এরপর মারওয়ান যখন চলে যায়, তখন হযরত মুআবিয়া তার সাথে রত 
আব্বাসকে বলেন, তুমি কি জান না যে, রাসূলুল্লাহ (সা) ইরশাদ করেছেন ৪' ১৮213] 


পাঠ ওক ত৬৩ 


এ ৩৫5,425 dl ২5782 4০151989৬৯১ ১957 
৪০০০ এ] ১০ ৫০০৭ ৫4১৯ ০৫ + ২9৮০০ 15 ১১০০৩ 2০519852195 ১23 
বনু হাকামের কর্তৃত্বাধিকারী ব্যক্তির সংখ্যা যখন তিরিশে পৌছবে তখন তারা আল্লাহ্‌ প্রদত্ত 
ধন-সম্পদকে কুক্ষিগত করবে, আল্লাহ্র বান্দাদেরকে চাকর-নওকর বানাবে এবং আল্লাহ্র 
কিতাবকে ধোকা ও প্রতারণার মাধ্যমরূপে গ্রহণ করবে । আর তাদের সংখ্যা যখন চারশ 
সাতানব্বইয়ে২ পৌছবে তখন “অকল্পনীয় দ্রুত” সময়ে তাদের ধ্বংস সম্পন্ন হবে ।' ইব্‌ন আব্বাস 
তখন বলেন, হ্যা, অবশ্যই । এরপর মারওয়ান যখন চলে যায় তখন মুআবিয়া বলেন, হে ইব্ন 
আব্বাস! আমি তোমাকে আল্লাহ্র দোহাই দিয়ে প্রশ্ন করি, তুমি কি জান না যে একে উল্লেখ করে 
রাসূলুল্লাহ্‌ (সা)-এর সম্বন্ধে বলেছেন £ ২০2581১3011 ১21 অর্থাৎ চার স্বেচ্ছাচারী শাসকের 
জনক । তখন ইব্‌ন আববাস বলেন, হ্যা অবশ্যই। তাছাড়া আবূ দাউদ তয়ালিসী, কাসিম ইব্‌ন 
ফযল সুত্রে ইউসুফ ইব্‌ন মাধিন আররাসিবী থেকে বর্ণনা করেছেন । তিনি বলেন, জনৈক ব্যক্তি 
হযরত হুসায়ন ৩ ইব্‌ন আলীর কাছে নিয়ে তাকে সম্বোধন করে বলে, হে মু'মিনগণের মুখমণ্ডল 
কালিমা লিপ্তকারী ! তখন হুসায়ন বলেন, আল্লাহ্‌ তোমাকে রহম করুন । আমাকে তিরস্কার করো 
না। কেননা, স্বয়ং আল্লাহ্‌র রাসূল স্বপ্নে বনু উমায়্যার একেক ব্যক্তিকে তার মিশ্বরে আরোহণ করে 
খুৎবা দিতে দেখে মর্মাহত হন। তখন নাযিল হয়- ১৪১৫]1 এ(১:-০1 ৮| -আমি অবশ্যই 
তোমাকে কাওছার দান করেছি। কাওছার হল জান্নাতের একটি নহর। আরও নাযিল হয়-1 


#0 ও 


১4 ১৮1০০ ৮৯ রা ১১৪11 10] 155 ১০) 5%"আমি ইহা নাধিল করেছি 
মহিমান্বিত রজনীতে আর মহিমান্বিত রজনী সম্বন্ধে তুমি কি জান ? মহিমান্বিত রজনী সহস্র মাস 
অপেক্ষা শ্রেষ্ঠ । (সুরা কদর £ ১-৩)। সহস্রমাস অর্থাৎ বানু উমায়্যার শাসনকাল । বর্ণনাকারী 
বলেন, তখন আমরা হিসাব করে দিনিসিিরটিভিন সনাতন 
বেশীও নয়।8 


১. ইমাম বায়হাকী হাদীসখানি রিওয়ায়াত করেছেন আদ-দালাইল এন্থে-(৬ খ. ৫ ৫০৭ পৃ.)। 

২. বায়হাকীর দালাইল গ্রন্থে এই সংখ্যা চারশ নিরানব্বই রয়েছে- (৬ খ. £ ৫০৮ পৃ.)। 

৩. সম্ভবত এস্থলে মুদ্রণ প্রমাদ রয়েছে, কেননা এস্থলে হযরত হাসান হওয়া উচিত। | 

৪. বায়হাকী হাদীসখানি রিওয়ায়াত করেছেন আদ-দালাইলে (৬ খ. ৪ ৫১০ পৃ.) আর তিরমিযী তা রিওয়ায়াত 
বাকী অংশ ৯৯ পৃষ্ঠায় 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৯৯ 


ইমাম তিরমিযী, মাহমুদ ইব্‌ন গায়লান সূত্রে আবূ দাউদ তায়ালিসী থেকে হাদীসখানি 
রিওয়ায়াত করার পর মন্তব্য করেছেন হাদীসখানি ‘গরীব’ শ্রেণীভুক্ত । কাসিম ইব্‌ন ফযলের হাদীস 
সং্রহ ব্যতীত আমরা এর কোন উৎসের কথা জানি না । আর তিনি কাসিম নির্ভরযোগ্য রাবী । 
ইয়াহ্‌ইয়া আল-কাত্তান এবং ইব্ন মাহদী তাকে নির্ভরযোগ্য আখ্যা দিয়েছেন । ইমাম তিরমিযী 
বলেন, তার (কাসিমের) শায়খ হলেন ইউসুফ ইব্‌ন সা'দ, মতান্তরে ইউসুফ ইব্‌ন মাযিন যিনি 
অজ্ঞাত পরিচয় । আর এই সূত্রে ব্যতীত এই শব্দমালায় এ হাদীসের কোন পরিচয় পাওয়া যায় না। 
হাকিম তার মুসতাদরাকে কাসিম ইব্‌ন ফযল আল-হাদ্দানীর হাদীস সংগ্রহ থেকে তা উল্লেখ 
করেছেন। আল-বিদায়ার গ্রন্থকার বলেন, তাফসীর গ্রন্থে আমি এই হাদীসের ‘মুনকার’ ও 
অগ্রহণযোগ্য হওয়ার ব্যাপারে বিশদ আলোচনা করেছি । আর বনু উমায়্যার শাসনকাল হাজার মাস 
বলা তখনই সঠিক হবে যখন তা থেকে ইবনুষ্‌ যুবায়রের শাসনকাল বাদ দেওয়া হবে ৷ আর তার 
ব্যাখ্যা হল চল্লিশ হিজরীতে হযরত মুআবিয়ার একচ্ছত্র শাসন কর্তৃত্বের অনুকূলে বায়আত গৃহীত 
হয়। আর তা হল এঁক্যের বছর যে বছর হযরত হাসান ইব্‌ন আলী তার পিতা নিহত হওয়ার 
ছয়মাস পর হযরত মুআবিয়ার (অনুকূলে) আনুগত্য মেনে নেন। এরপর এই একশ বত্রিশ 
হিজরীতে বনু উমায়্যার শাসন কর্তৃত্বের অবসান হয়। এ হিসাবে তাদের মোট শাসনকাল ৯২ 
বছর । তারপর যদি তা থেকে ইবনুয যুবায়রের নয় বছরের খিলাফতকাল বাদ দেওয়া হয় তাহলে 
বাকী থাকে তিরাশি বছর । আর তা এই হাদীসের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। এছাড়া এই হাদীসখানি 
নবী (সা) পর্যন্ত এই মৰ্মে মারফু’ নয় যে তিনি এই আয়াতকে এই সংখ্যা দ্বারা ব্যাখ্যা করেছেন। 
এটা আসলে কোন রাবীর বক্তব্য । আল-বিদায়ার গ্রন্থকার বলেন, এ প্রসঙ্গে আমরা আমাদের 
তাফসীর গ্রন্থে বিশদ আলোচনা করেছি। এছাড়া আদৃ-দালাইল অধ্যায়ে এর ব্যাখ্যা গত হয়েছে। 
মাহন আল্লাহ্‌ অধিক জানেন। 

আলী ইবনুল মাদীলী বর্ণনা করেন ইয়াহ্‌ইয়া ইব্‌ন সাঈদ সূত্রে -- সাঈদ ইবনুল মুসায়্যিব 
থেকে যে রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করেছেন ৪ 0:১৪ ১:৮০ ০১২৮০৫2251০ 215 
SSL ০৪ ১4১9 (০. ৩.1১১৯ ১৫০ 01) স্বপ্নে আমি বনু উমায়্যাকে আমার মিশ্বরে 
আরোহণ করতে দেখে মর্মাহত হই। তখন SAD ও 2১৭ CG এই সূরা নাযিল 
হয় । আর এ হাদীসখানি যয়ীফ ও মুরসাল। 

আবূ বকর ইব্ন আবু খায়ছামা ইয়াহ্ইয়া ইব্‌ন মাঈন সুত্রে -- সাঈদ ইবনুল মুসায়্যিব থেকে 
০৭] 4 YEN LA 2 ০৩ আমি যে দৃশ্য তোমাকে দেখিয়েছি তা 
কেবল মানুষের পরীক্ষার জন্য- এই আয়াতের ব্যাখ্যায় বর্ণনা করেন। তিনি বনু উমায়্যার কতক 
ব্যক্তিকে মিম্বরে উপবিষ্ট দেখে মর্মাহত হন। তখন তাকে বলা হয়,এ হল পার্থিব জীবনের শোভা 
সৌন্দর্য, যা তাদেরকে দেওয়া হবে এবং কিছুকাল পরেই তা বিলুপ্ত হয়ে যাবে । একথা শুনে তার 


করেছেন তাফসীর অধ্যায়ে সূরা কদরের তাফসীরে হাদীস নং (৩৩৫০) ৫খ. £ 8৪৪8-৪88৫ পৃ.। এছাড়া 
হাকিম তা রিওয়ায়াত করেছেন তার মুসতাদরাকে এবং ইব্‌ন জারীর তাবারীও তা রিওয়ায়াত করেছেন । আর 
এদের প্রত্যেকে আবার কাসিম ইব্‌ন ফযলের হাদীস সংগ্রহ থেকে, আর হাদীস রয়েছে জনৈক ব্যক্তি হাসানের 
কাছে নিল, হুসায়নের কাছে নয়। আর এটা ছিল মুআবিয়ার সাথে তার সন্ধির পর । সুতরাং হাদীসে হুসায়নের 
নাম উল্লেখ করা এটা হাদীস নকলকারীর বিভ্রম। 


www.almodina.com 


Contents 


L ১০০ আল-বিদায়া ওয়ান নিহায়া 


মনোপীড়া দূর হয়। আবূ জাফর রাবী’ সুত্রে বলেন, রাসূলুল্লাহ্‌ সো)-কে যখন নৈশকাল বায়তুল্লাহ্‌ 
থেকে বায়তুল মাকদিসে ভ্রমণ করানো হয়, তখন তিনি বনু উম্যায়্যার এক ব্যক্তিকে মিশ্বরে 
উপবিষ্ট হয়ে খুতবা দিতে দেখেন (যা ছিল পরবর্তীকালে তাদের শাসন কর্তৃত্বে লাভের 
নিদরশনন্বরূপ)। তখন বিষয়টি মেনে নেওয়া তার জন্য কষ্টকর হয়। ফলে আল্লাহ্‌ তা'আলা এই 
আয়াত নাধিল করেন ৪ ০১৯০০ ETE Csi 313 আমি জানি না, হয়ত 
এটা তোমাদের জন্য এক পরীক্ষা এবং জীবনোপভোগ কিছুকালের জন্য (সূরা আম্বিয়া ৪ ১১১) 
মালিক ইবৃন দীনার বলেন, আমি আবুল জাওযাকে বলতে শুনেছি, আল্লাহ্র কসম! অবশ্যই মহান 
আল্লাহ্‌ বনু উমায়্যার শাসন কর্তৃত্বকে প্রবল ও শক্তিশালী করবেন । যেমন তাদের পূর্ববর্তীদের 
শাসন কর্তৃত্বকে প্রবল ও শক্তিশালী করেছেন। তারপর তিনি তাদের শাসন কর্তৃত্বকে হীনবল 
করবেন। যেমন তাদের পূর্ববর্তীদের শাসন কর্তৃত্বকে হীনবল করেছেন । তারপর তিনি আল্লাহ্‌ 
তা'আলার এই বাণী তিলাওয়াত করেন- | ০১: (41১14 102%1 ৬5, আর আমি 
মানুষের মাঝে পর্যায়ক্রমে এই দিনগুলির আবর্তন ঘটাই। (সুরা আল-ইমরান ঃ ১৪০) ইব্‌ন আবুদ 
দুনিয়া বলেন, ইবরাহীম ইব্‌ন সাঈদ সূত্রে -- হযরত উছমান ইব্‌ন আফ্ফানের মাওলা উমর ইব্‌ন 
সায়ফ থেকে তিনি বলেন, বনু উমায়্যার আলোচনা প্রসঙ্গে আমি সাঈদ ইবৃন মুসায়্যিবকে আবু 
বকর ইব্ন সুলায়মান ইব্‌ন আবু খায়ছামার উদ্দেশ্যে বলতে শুনেছি তাদের নিজেদের মাঝেই 
তাদের ধ্বংস সংঘটিত হবে। লোকেরা বলল, কীভাবে £ তিনি বললেন, তাদের খলীফারা : 
ংসপ্াপ্ত হবে এবং দুষ্টলোকেরা রয়ে যাবে। তখন তারা খিলাফতের শাসন কর্তৃত্ব দখলের জন্য 
প্রতিযোগিতায় লিপ্ত হবে। তারপর প্রজা-সাধারণ তাদের উপর প্রবল হবে এবং তাদেরকে ধ্বংস 
করবে । ইয়াকুব ইব্‌ন সুফিয়ান বর্ণনা করেন, আহমাদ ইব্‌ন মুহাম্মাদ আল-আযরকী সূত্রে -- আবু 
হুরায়রা রো) থেকে বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করেছেন, 5০1 ০০ ০৪5 
BLAIS Lk ১০৮০ ৫০ 0১0০ Ll le SS ৩ ১ স্বপ্নযোগে 
আমি আবুল হাকাম অথবা আবুল আসের অধস্তনদের আমার মিম্বরের উপর. চড়তে দেখেছি 
যেমনভাবে বাদর চড়াও হয়।” রাবী বলেন, এরপর আর ওফাত পর্যন্ত নবী করীম (সা)-কে 
_ তেমনিভাবে মুখভার হাসতে দেখা যায়নি । আবু মুহাম্মাদ আবদুল্লাহ্‌ ইবন আবদুর রহমান 
আদৃ-দারিমী বর্ণনা করেন মুসলিম ইব্‌ন ইবরাহীম সূত্রে সাহাবী আমর ইব্‌ন মুররা (রা) থেকে 
তিনি বলেন, একবার হাকাম ইব্‌ন আবুল আস এসে রাসূলুল্লাহ্‌ (সা)-এর কাছে প্রবেশের অনুমতি 
প্রার্থনা করে । তখন নবীজী তার কণ্ঠস্বর চিনতে পেরে বলেন, “তাকে ভিতরে আসতে দাও, তার 
উপর এবং তার গুরসজাত অধস্তনদের উপর আল্লাহ্‌র অভিশাপ । তবে যারা প্রকৃত মু'মিন তারা 
এর আওতাভুক্ত নয়, আর তাদের সংখ্যা খুবই সামান্য । দুনিয়াতে তারা সম্মানিত হবে । আর 
আখিরাতে অপদস্থ হবে। এরা হল ধূর্ত ও প্রতারক । তাদেরকে যা দেওয়ার দুনিয়াতেই দেওয়া 
হবে । আখিরাতে তাদের কোন প্রাপ্য নেই।” 


খতীব বাগদাদী আবু বকর বলেন, আবূ আবদুল্লাহ্‌ মুহাম্মাদ ইব্‌ন আব্দুল ওয়াহিদ ইবৃন মুহাম্মাদ 


সুত্রে হযরত ছাওব থেকে বর্ণনা করেন, তিনি বলেন, (একবার) রাসূলুল্লাহ্‌ (সা) (তার স্ত্রী) আবু 
. সুফিয়ানের কন্যা উম্মু হাবীবার উরুতে মাথা রেখে ঘুমিয়ে ছিলেন । এসময় তিনি একবার কেঁদে 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ১০১ 


উঠলেন এরপর আবার হাসলেন । (ঘুম থেকে জাগার পর) তাকে সবাই প্রশ্ন করল, হে আল্লাহ্‌র 
রাসূল ! আমরা আপনাকে কাদতে দেখলাম । এরপর আবার হাসতে দেখলাম ? তিনি বললেন, 
প্রথমে আমি বনু উমায়্যাকে দেখলাম তারা একের পর এক আমার মিম্বরে আরোহণ করছে, তখন 
তা আমাকে ব্যথিত করল, এরপর আমি বনু আব্বাসকে দেখলাম তারা একের পর এক আমার 
মিন্বরে আরোহণ করছে। তখন বিষয়টি আমাকে আনন্দিত করল” । ইয়াকুব ইব্‌ন সুফিয়ান বর্ণনা 
(একবার) ইব্‌ন আব্বাস হযরত মুআবিয়ার সাক্ষাতে আগমন করলেন, তখন আমি সেখানে 
উপস্থিত ছিলাম । এসময় মুআবিয়া তাকে সর্বোত্তম উপঢৌকন প্রদান করে বললেন, হে আবুল 
আব্বাস ! আপনারা কি শাসন কর্তৃত্ব লাভ করবেন । তিনি বললেন, হে আমীরুল মুমিনীন এর 
উত্তরদান থেকে আমাকে অব্যাহতি দিন৷ কিন্তু মুআবিয়া বললেন, অবশ্যই আপনি আমাকে তা 
বলবেন। ইবৃন আববাস বললেন, হ্যা! আমার অধস্তনরা শাসন কর্তৃত্ব লাভ করবে। মুআবিয়া 
বললেন, আপনাদের সহযোগী কারা হবে ? তিনি বললেন, খুরাসানবাসী। বনু উমায়্যাকে বনু 
হাশিমের একাধিক আঘাত (যুদ্ধ ও প্রতিশোধ) সহ্য করতে হবে। 

এছাড়া মিনহাল ইব্‌ন আমর বর্ণনা করেন সাঈদ ইব্‌ন জুবায়র থেকে । তিনি বলেন, আমি 
ইব্‌ন আব্বাসকে বলতে শুনেছি, আমাদের আহলে বায়ত থেকে (খলীফারূপে) তিন ব্যক্তির 
আবির্ভাব হবে । সাফ্ফাহ, মানসূর ও মাহদী । ইমাম বায়হাকী একাধিক সূত্রে তা রিওয়ায়াত 
করেছেন! এছাড়া যাহ্হাক সুত্রে ইব্‌ন আব্বাস থেকে আ*মাশ মারফু'রূপে তা রিওয়ায়াত 
করেছেন৷ আর ইব্ন আবু খায়ছামা বর্ণনা করেন ইবৃন মাঈন সূত্রে ইব্‌ন আব্বাস (রা) থেকে । 
তিনি বলেন, মহান আল্লাহ্‌ যেমনভাবে আমাদেরকে দিয়ে মুসলমানদের কর্তৃত্বেও তন্্াবধানের 
সূচনা করেছেন, আশা করি আমাদের মাধ্যমেই তিনি তা শেষ করবেন। এই হাদীসের সনদ 
বিশুদ্ধ । আর তেমনই সংঘটিত হয়েছে এবং আল্লাহ্‌ চান তো মাহদীর অনুকূলেও সংঘটিত হবে । 
ছি হাকিম সূত্রে আবূ সাঈদ থেকে । তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ 


(সা) ইরশাদ করেছেন- ১৯৪৯৩ ০0০ on LD ০৮০ ০০০৫3 ০৭০৯৩ ৩৮৯ 
(১৯11119৮527 0৬41 4] 082 ১১এ। ০০ কাল পরিক্রমায় ফিত্না-ফ্যাসাদকালে 
আমার পরিবারভুক্ত এক ব্যক্তির আবির্ভাব হবে, তাকে সাফ্ফাহ বলা হবে সে অকাতরে অর্থ ব্যয় 


করবে” ; আবদুর বাষ্যাক বর্ণনা করেন, ছাওরী সূত্রে ছাওবান। থেকে তিনি বলেন; রাসূলুল্লাহ্‌ (সা) 


ইরশাদ করেন £,৬৯/১ | ৯৮০৩ YS $ 5১৩১৯1০০৯১০ 4০৬ 
১৪3, [18০ Ue ০১12৮, OES SUAS ৯০০ ০৪৪০ ১৮১ 
Seid OE CO; cll ০13০৯ 315 ১০15 ও KB 
তোমাদের এই পাথুরে ভূখণ্ডের নিকটে তিনজন সংঘর্ষে লিপ্ত হবে, যারা প্রত্যেকেই খলীফার 
সন্তান । কিন্তু কেউ তা লাভ করবে না । এরপর খুরাসান থেকে ঝাণ্ডা উত্তোলন করা হবে। তারা 
তোমাদেরকে এমন নৃশংসভাবে হত্যা করবে যা ইতিপূর্বে দেখা যায়নি । তারপর তিনি কিছু উল্লেখ 
করেন । যখন এরূপ হবে তখন তোমরা বরফে হামাগুড়ি দিয়ে হলেও তার কাছে আসবে। 


www.almodina.com 


Contents 
"১০২ আল-বিদায়া ওয়ান নিহায়া 


কেননা, তিনিই আল্লাহ্‌র হিদায়াতপ্রাপ্ত খলীফা ।১ অবশ্য কোন কোন রাবী এ হাদীসটিকে ছাওবান 


থেকে “মাওকুফ' রূপে রিওয়ায়াত করেছেন। আর সেটাই অধিক গ্রহণযোগ্য । মহান আল্লাহ্‌ 
অধিক জানেন । 


ইমাম আহমদ বর্ণনা করেন ইয়াহ্‌ইয়া ইব্‌ন গায়লান ও কুতায়বা ইব্‌ন সাঈদ সুত্রে আবু 
হুরায়রা থেকে রাসূলুল্লাহ (সা)-এর উদ্ধৃতিতে যে তিনি বলেন, 1) SLA ১.০ ৫৯১: 
CLL ai ০১৯ ০৪৬ 2০০ 345০ খুরাসান ভূখণ্ড থেকে কাল ঝাণ্ডার উদ্ভব হবে 
কোন শক্তিই তার অগ্রযাত্রা প্রতিহত করতে পারবে না এমনকি তা ইলিয়া ভূখণ্ডে প্রোথিত করা 
হবে ।২ ইমাম বায়হাকী হাদীসখানি রিওয়ায়াত করেছেন, আদৃদালাইল গ্রন্থে রাশিদ ইব্‌ন সা'দ 
মিসরীর হাদীস সংগ্রহ থেকে । আর তিনি দুর্বল রাবী । তারপর তিনি বলেন, কাঁৰ আল আহবার 
থেকে এর কাছাকাছি একটি রিওয়ায়াত বর্ণিত হয়েছে । আর সেটাই অধিকতর গ্রহণযোগ্য । 
এরপর কা'ব থেকে তা রিওয়ায়াত করেছেন । তিনি বলেন, “বনু আব্বাসের কাল ঝাণ্ডার আবির্ভাব 
হবে অবশেষে তারা শামে অবস্থান গ্রহণ করবে । এরপর আল্লাহ্‌ তাদের হাতে প্রত্যেক স্বেচ্ছাচারী 
(শাসক) এবং তাদের প্রত্যেক শত্রুকে ধ্বংস করবেন।” এছাড়া ইবরাহীম ইবনুল হাসান বর্ণনা 
করেছেন ইব্‌ন আবূ উওয়াইস সূত্রে -- আবু হুরায়রা থেকে যে, রাসূলুল্লাহ্‌ (সা) (তার চাচা) 
আব্বাসকে বলেছিলেন £ ২৫1-৮11 ১৪, £ ৮৮১১ 7৫১৪ আপনাদের মাঝেই নুবুওয়াত, 
আপনাদের মাঝে রাজতৃ। আবদুল্লাহ ইব্‌ন আহমদ বর্ণনা করেন ইব্‌ন মাঈন সূত্রে আব্বাসের 
মাওলা আবু মায়সারা থেকে তিনি বলেন, আমি হযরত আব্বাসকে বলতে শুনেছি কোন এক রাতে 
আমি রাসূলুল্লাহ্‌ (সা)-এর কাছে ছিলাম । তিনি আমাকে বললেন £ ৪০০ ৬ ০৮9 
এলি ব9 051 0ড। ৮১311, 18898051557 
- 4815 ১০ ০৮৮৫ 8০81 ১০৯ দেখুন তো আপনি আকাশে কিছু দেখতে পান কি? আমি 


বললাম হ্যা । তিনি বললেন, আপনি কি দেখতে পাচ্ছেন ? আমি বললাম, ছুরায়্যা*। তিনি 
বললেন, শুনুন আপনার বংশধর থেকে এই তারকাপুঞ্জ সংখ্যক ব্যক্তি এই উম্মতের শাসন । কর্তৃত্ব 
লাভ করবে । ইমাম বুখারী বলেন, এই সনদের রাবী উবায়দ ইবৃন আবু জুররার সমর্থক কোন 


১. ইব্‌ন মাজা তার সুনানে ২/১৩৬৭- হাদীসখানি রিওয়ায়াত করেছেন, তাতে ঝাণ্ডার স্থলে কাল ঝাণ্তার উল্লেখ 
করেছে। আর এই হাদীসের সনদে প্রতিবন্ধী (অন্ধ) আবূ কিলাবা আর্রাক্কাশীর উল্লেখ রয়েছে। তার নাম 
আবদুল মালিক ইবৃন মুহাম্মদ ইব্‌ন আবদুল্লাহ্‌ । তিনি তার স্মৃতিনির্ভর হাদীস রিওয়ায়াত করতেন । ফলে তার 
হাদীসে বহু ভুল অনুমান রয়েছে। তার সম্পর্কে দারা কুতনী বলেন, তিনি সত্যবাদী । আত্‌ তাহযীব ৬/৪১৯। 

২. ইমাম আহমাদ তার মুসনাদে (২ খ. £ ৩৬৫ পৃ.) হাদীসখানি রিওয়ায়াত করেছেন। এছাড়া ইমাম তিরমিযী 
ফিতান অধ্যায়ে (৪ খ. ৪ ৫৩১ পৃ.) তা উল্লেখ করেছেন । আর তাতে রাশিদ ইব্‌ন সা'দের পরিবর্তে রাশদায়ন 
ইব্‌ন সা'দ আল-মাহরী আল-মিসরীর উল্লেখ রয়েছে । তার ব্যাপারে হাদীস সমালোচকগণ বলেন, সে 
সম্পূর্ণরূপে অগ্ুহণযোগ্য- এটা ইব্‌ন মাঈনের মন্তব্য । আর আবু যুরআ বলেন, সে দুর্বল। নাসাঈ বলেন, “সে 
পরিত্যাক্ত রাবী” । আর ইবৃন হিব্বান বলেন, সে তার বর্ণিত সঠিক হাদীসের সাথে/নামে মুনকার হাদীস বর্ণনা 
করে থাকে । 


৩. সপ্তপুঞ্জ তারাগুচ্ছ। 


www.almodina.com 


Contents | 
আল-বিদায়া ওয়ান নিহায়া | ১০৩ 


রিওয়ায়াত নেই। ইব্‌ন আদী বর্ণনা করেন সুওয়ায়দ ইব্‌ন সাঈদের সূত্রে ইব্ন আব্বাস থেকে। 
তিনি বলেন, (একবার) আমি রাসূলুল্লাহ্‌ (সা)-কে অতিক্রম করলাম । তার সাথে হযরত জিবরীল 
ছিলেন, আর আমি তাকে দিহ্‌ইয়া আলক্থালবী ধারণা করেছিলাম । জিবরীল রাসূলুল্লাহ্‌ (সা)-কে 
আমার উদ্দেশ্যে বললেন, সে তো অপরিচ্ছন্ন পরিধেয়কারী । কিন্তু তারপরে তার অধস্তন সন্তানরা 
কাল রংয়ের রাজকীয় পোশাক পরিধান করবে ।১ অবশ্য এই সূত্রে হাদীসটি ‘মুনকার’ শ্রেণীভুক্ত 
এ বিষয়ে কোন সন্দেহ নেই'যে বনু আব্বাসের প্রতীক ছিল কাল রঙ । মক্কা বিজয়ের দিন 
রাসূলুল্লাহ্‌ (সা) কাল পাগড়ি মাথায় প্রবেশ করেছিলেন । এ থেকেই তারা এ বিষয়টি গ্রহণ 
করেছিল। এরপর তাকে তারা ঈদে, জুমুআয় এবং মাহফিলসমূহে নিজেদের প্রতীকরূপে নির্ধারণ 
করেছিল । তদুপ তাদের সৈন্যদের উপরে কিছু না কিছু কাল চিহ্ন থাকতেই হবে। এই একটি হল 
“শরবৃশ' যা ছিল উমরাদের পরিধেয় । 

তদ্রুপ আবদুল্লাহ ইব্ন আলী কাল পোশাক পরে দামেশকে প্রবেশ করেছিলেন তখন 
নারী-শিশুরা তার পোশাক দেখে মুগ্ধ হতে লাগল ৷ তিনি দামেশকে প্রবেশ করেছিলেন বাবে 
কায়সান দ্বার দিয়ে। আর এই কাল পোশাক পরিধান করেই তিনি জুমুআর খুৎবা দিলেন এবং 
নামায পড়ালেন। জনৈক খুরাসানী থেকে ইব্‌ন আসাকির বর্ণনা করেন। তিনি বলেন, আবদুল্লাহ্‌ 
ইব্‌ন আলী যেদিন জুমুআর নামায পড়ালেন, সেদিন এক ব্যক্তি আমার পাশে নামায পড়ল। সে 
তখন বলল, “আল্লাহ্‌ মহান- হে আল্লাহ আপনি পবিত্র, প্রশংসা আপনার, আপনার নাম কল্যাণময় 
এবং মর্যাদা সুউচ্চ, আপনি ব্যতীত কোন উপাস্য নেই। আবদুল্লাহ ইবৃন আলীর প্রতি লক্ষ্য কর, 
কি কদাকার তার চেহারা ! আর কি বীভৎস তার কাল জুব্বা ! আর আজও পর্যন্ত এটাই তাদের 
প্রতীক যেমন জুমুআ ও ঈদের দিন খতীবদের তা পরিধান করতে দেখা যায়। 


আবুল আব্বাস সাফ্ফাহ-এর খিলাফত লাভ এবং তার খলীফা চরিত 


ইতিপূর্বে এ আলোচনা বিগত হয়েছে যে সর্বপ্রথম তার অনুকূলে খিলাফতের বায়আত গৃহীত 
হয় কৃফা নগরীতে রবিউছুছানী মাসের বার তারিখ শুক্রবার ৷ মতান্তরে এ বছর অর্থাৎ একশ বত্রিশ 
হিজরীর রবীউল আওয়াল মাসে । এরপর তিনি মারওয়ানের বিরুদ্ধে সৈন্যবাহিনী প্রেরণ করেন যারা 
তাকে স্বদেশ থেকে বিতাড়িত ও নির্বাসিত করে। এমনকি শেষ পর্যন্ত তার পশ্চাদ্ধাবন করে 
তাকে মিসরের সয়ীদ অঞ্চলের “বৃসীর' নামক স্থানে হত্যা করে । আর এ ঘটনা সংঘটিত হয় এ 
বছরের যুল্হাজ্জা মাসের শেষ দশকে যেমনটি পূর্বে বিগত হয়েছে। এ সময় সাফ্ফাহ খিলাফতের 
পূর্ণ কর্তৃত্ব লাভ করেন এবং ইরাক খুরাসান, হিজায, শাস ও মিসর ভূখণ্ডে তার শাসন কর্তৃত্ব 
প্রতিষ্ঠিত হয়। তবে আন্দালুস তার শাসন কর্তৃত্বের অধীন হয়নি এবং তার কর্তৃত্ব সেখানে 
গৌছেনি। আর এর কারণ সেখানে অভিবাসী বনু উমায়্যাদের কতক ব্যক্তি চূড়ান্তভাবে সেখানকার 
শাসন কর্তৃত্ব অধিকার করে । যার বিবরণ আসন্ন । এ বছরে একাধিক দল সাফ্ফাহ-এর বিরুদ্ধে 
বিদ্রোহ করে ।-এদের অন্যতম হল কানসারীনবাসী ৷ তারা সাফৃফাহ-এর চাচা আবদুল্লাহ ইবৃন 
আলীর হাতে তার অনুকূলে বায়আত করে এবং তিনি তাদের শাসকরূপে তাদের আমীর মাজযাআ 
ইব্‌ন কাওছার ইব্‌ন যুফার ইব্‌ন হারিছ আল-কিলাবীকে বহাল রাখেন। আর সে ছিল মারওয়ানের 
সহচর ও অন্যতম আমীর ৷ এ সময় সে সাফফাহ-এর বায়আত প্রত্যাহার করে সাদা পোশাক ' 
১.  দালাইলুল বায়হাকী (৬ খ. £ ৫১৮পৃ.)। 


www.almodina.com 


Contents 


১০৪ আল-বিদায়া ওয়ান নিহায়া 


ধারণ করে এবং জনসাধারণকে তার অনুসরণে উদ্বুদ্ধ করে। সাফ্ফাহ এ সময় হিরায় অবস্থানরত 
আর আবদুল্লাহ্‌ ইব্ন আলী বলকা ভূখণ্ডে হাবীব ইব্‌ন মুর্রা আল-মুযৃযী এবং সাফ্ফাহ-এর 
বায়আত প্রত্যাহরের ব্যাপারে তার সাথে একমত পোষণকারী বলকা, তুছানয়া ও হাওরানবাসীর 
বিরুদ্ধে লড়াইরত। এরপর তার কাছে কানসারীনবাসীর বিদ্রোহের সংবাদ পৌছলে তিনি হাবীব 
ইব্‌ন মুর্রার সাথে সন্ধি করেন এবং কানসারীন অভিমুখে রওনা হন। তারপর তিনি যখন দামেস্ক 
অতিক্রম করেন- যেখানে তার স্বজন-পরিজন ও দ্রব্যসামগ্রী ছিল। তখন তিনি চার হাজার সৈন্যসহ 
আবু গানিম আবদুল হামিদ ইব্‌ন রিব্‌য়ী আল-কিনানীকে সেখানে তার স্থলবর্তী নিয়োগ করেন। 
এদিকে তিনি যখন দামেস্ক অতিক্রম করে হিম্‌সে পৌছেন, তখন উছমান ইব্‌ন আবদুল আ'লা 
ইবৃন সুরাকা নামক এক ব্যক্তির নেতৃত্বে দামেক্কবাসী সাফ্ফাহ-এর বায়আত প্রত্যাহার করে সাদা 
পোশাক পরিধান করে এবং আমীর আবূ গানিম এবং তার একদল সহচরকে হত্যা করে। এছাড়া 
তারা আবদুল্লাহ্‌ ইবন আলীর যাবতীয় অর্থ-সম্পদ ছিনিয়ে নেয়, তবে তার পরিজনদের কোন ক্ষতি 
করেনি । এদিকে আবদুল্লাহর জন্য বিষয়টি গুরুতর হয়ে দেখা দেয় । তখন কানসারীনবাসীরা 
হিম্পবাসীদের সাথে পত্র যোগাযোগের মাধ্যমে আবু মুহাম্মাদ সুফিয়ানীর নেতৃত্বে একজোট হয়। 
তিনি হলেন আবু মুহাম্মাদ ইব্‌ন আবদুল্লাহ্‌ ইব্‌ন ইয়াীদ ইব্‌ন মুআবিয়া ইব্ন আবূ সুফিয়ান- 
তারপর তারা তার হাতে খিলাফতের বায়আত গ্রহণ করে এবং তার সাথে এসময় চল্লিশ হাজার 
যোদ্ধা তার সমর্থনে যুদ্ধ প্রস্তুতি গ্রহণ করে । তখন আবদুল্লাহ্‌ ইবৃন আলী তার বাহিনী নিয়ে তাদের 
অভিমুখে অগ্রসর হন এবং উভয় বাহিনী “মারাজুল আখরাম' নামক স্থানে মুখোমুখি হয় । এসময় 
আবদুল্লাহর বাহিনী সুফিয়ানীর অগ্রবর্তী বাহিনীর বিরুদ্ধে প্রচণ্ড লড়াইয়ে অবতীর্ণ হয়। সুফিয়ানীর এ 
অগ্রবর্তী বাহিনীর নেতৃত্বে ছিল আবুল ওয়ারদ। এ সময় তারা আবদুস সামাদকে হত্যা করে এবং 
উভয় পক্ষের হাজার হাজার যোদ্ধা নিহত হয়। তখন আবদুল্লাহ্‌ ইব্‌ন আলী হুমায়দ ইব্‌ন 
কাহ্তাবাকে সাথে নিয়ে সামনে অগ্রসর হন এবং উভয় পক্ষের মাঝে তুমুল লড়াই হয়। এ 
লড়াইয়ের প্রচণ্ততায় আবদুল্লাহর সহযোদ্ধারা পলায়ন শুরু করলেও তিনি ও হুমায়দ অবিচলভাবে 
যুদ্ধ পরিচালনা করেন এবং আবদুল ওয়ারদের যোদ্ধাদের পরাজিত করেন । কিন্তু, আবুল ওয়ারদ 
তার স্বজন ও স্বগোত্রীয় পাচশ অশ্বারোহী নিয়ে যুদ্ধ অব্যাহত রাখেন এবং সকলে নিহত হন। 
এদিকে আবু মুহাম্মদ সুফিয়ানী এবং তার সাথীরা পলায়ন করে তাদাম্মুরে গিয়ে পৌছে । এরপর 
আবদুল্লাহ্‌ যখন কানসারীনবাসীকে নিরাপত্তা ও নির্ভয় প্রদান করেন তখন তারা কাল পোশাক 
পরিধান করে তার হাতে বায়আত করে এবং তার আনুগত্ে প্রত্যাবর্তন করে । তারপর আবদুল্লাহ্‌ 
হয়েছিলেন। তিনি তখন দামেক্কের নিকটবর্তী হন তখন তারা সেখান থেকে বিচ্ছিন্ন হয়ে ছড়িয়ে 
পড়ে এবং আবদুল্লাহ্‌ তাদের পক্ষ থেকে কোন প্রতিরোধের সম্মুখীন হননি। ফলে তিনি তাদেরকে 
নিরাপত্তা ও নির্ভয় প্রদান করেন এবং তারাও তার আনুগত্যে প্রবেশ করে । আর আবু মুহাম্মাদ 
সুফিয়ান সে তার ধ্বংসাত্মক ও বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ড অব্যাহত রাখে । এমনকি সে হিজায 
ভূমিতে গিয়ে উপনীত হয়। এরপর খলীফা মানসূরের শাসনকালে তার নায়িব তার বিরুদ্ধে 
লড়াইয়ে অবতীর্ণ হয় এবং তাকে হত্যা করে তার মাথা খলীফার দরবারে প্রেরণ করে । এছাড়া 
সে তার দুই ছেলেকেও বন্দী করে খলীফার কাছে পাঠায় । অবশ্য মানসূর তার শাসনকালেই 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ১০৫ 


ছেলে দুইটিকে মুক্ত করে দেন। বর্ণিত আছে, সুফিয়ানীর এই ঘটনা সংঘটিত হয় এক বত্রিশ 
হিজরীর যুলহাজ্জা মাসের শেষ দিন মঙ্গলবার । আল্লাহ্‌ অধিক জানেন । : 


এছাড়া জাধীরাবাসীর নিকট এ সংবাদ পৌছে যে কানসারীনবাসী সাফ্ফাহ্‌-এর বায়আত 
প্রত্যাহার করেছে, তখন তারাও তাদের সাথে একজোট হয়ে বায়আত প্রত্যাহার করে সাদা 
পোশাক পরিধান করে এবং তারা সাফ্ফাহ্‌-এর নিযুক্ত হার্রানের আমীর মুসা ইব্‌ন কা'বের 
বিরুদ্ধে অগ্রসর হয়। তখন মুসা ইব্‌ন কা'ব তার অধীনস্থ তিন সহস্র সৈন্য নিয়ে শহরে 
আত্মরক্ষামূলক অবস্থান গ্রহণ করেন । আর বিদ্রোহীরা তাকে দুইমাসের মত অবরোধ করে রাখে । 
এরপর সাফ্ফাহ্‌ তার ভাই আবু জা“ফর মানসূরকে এ সকল সৈন্যসহ পাঠান যারা ওয়াসিতে ইব্‌ন 
হুবায়রাকে অবরুদ্ধ করে রেখেছিল । এসময় মানসূর তখন কারকাসিয়া অঞ্চলের হার্রানের দিকে 
রওনা হন তখন তারা পূর্ব থেকে সাদা পোশাক পরিধান করে তাকে বাধা প্রদানের উদ্দেশ্যে 
নগর-দ্বার রুদ্ধ করে দেয়। তারপর তিনি বাক্কার ইব্‌ন মুসলিমের শাসনাধীন রক্কা শহর 
অতিক্রমকালে তাদের থেকেও তদ্রপ আচরণের সম্মুখীন হন। তারপর তিনি ‘হাযির’ 
অতিক্রমকালে তার সাথে বিদ্যমান জাযীরাবাসীদের নিয়ে তা অবরোধ করেন । এসময় এ শহরের 
প্রশাসক ছিলেন ইসহাক ইবৃন মুসলিম । তখন ইসহাক সেখান থেকে রুহার উদ্দেশ্যে বের হয়ে 
আসেন, আর মূসা ইব্‌ন কা'ব তার সতীর্থ হাররানী সৈনিকদের নিয়ে বের হয়ে আসেন । এসময় 
মানসূর তাদেরকে অভ্যর্থনা জানান এবং তারা তার ফৌজে দাখিল হয়ে যায় । আর বাক্কার ইব্‌ন 
মুসলিম রুহায় তার ভাই ইসহাক ইব্‌ন মুসলিমের কাছে আগমন করেন । তখন তিনি তাকে 
রাবীআর এক বিদ্রোহী দল অভিমুখে প্রেরণ করেন যাদের প্রধান ছিল বুরায়কা নামক জনৈক 
হারূরী। এরপর তারা উভয়ে একজোট হয়। তখন আবূ জা“ফর তাদের অভিমুখে অগ্রসর হন 
এবং তাদের বিরুদ্ধে প্রচণ্ড লড়াইয়ে অবতীর্ণ হন। এ লড়াইয়ে বুরায়কা নিহত হয় এবং বাক্কার 
রুহায় তার ভাইয়ের কাছে পলায়ন করে । তখন সে তাকে সেখানে তার স্থলবর্তী নিয়োগ করে 
এবং অধিকাংশ ফৌজ নিয়ে সামীসাত গিয়ে অবস্থান গ্রহণ করে এবং তার ফৌজের অগ্রভাগে 
পরিখা খনন করে । এদিকে আবু জা'ফর সসৈন্যে অগ্রসর হয়ে রাহায় বাক্কারকে অবরোধ করেন 
এবং তার সাথে তার একাধিক খণ্যযুদ্ধ সংঘটিত হয়। এসময় সাফ্ফাহ্‌ তার চাচা আবদুল্লাহ্‌ ইব্‌ন 
আলীকে সামীসাত অভিমুখে রওনা হওয়ার নির্দেশ দেন। আর ইসহাক ইব্‌ন মুসলিমের নেতৃত্বে 
ষাট হাজার জাযীরাবাসী সমবেত হয় । তখন আবদুল্লাহ্‌ তাদের অভিমুখে অগ্রসর হন এবং আবূ 
জাফর এসে তার সাথে মিলিত হন। তখন ইসহাক তাদের সাথে পত্রালাপ করেন এবং তাদের 
কাছে নিরাপত্তা প্রার্থনা করেন। তখন আমীরুল মু'মিনীনের অনুমতিক্রমে তারা তার সে আহ্বানে 
সাড়া দেন। এসময় সাফ্ফাহ তার ভাই আবু জাফর মানসূরকে আল-জাযীরা, আযারবায়যান ও 
আরমেনিয়ার শাসন কর্তৃত্ব অর্পণ করেন । ভাইয়ের মৃত্যুর পর খিলাফত লাভের পূর্ব পর্যন্ত তিনি এ 
দায়িত্বে বহাল ছিলেন। বর্ণিত আছে, মারওয়ান নিহত হয়েছে এ বিষয়ে নিশ্চিত-হওয়ার পরই 
ইসহাক ইব্‌ন মুসলিম উকায়লী নিরাপত্তা প্রার্থনা করে । আর তা সাত মাস অবরুদ্ধ থাকার পর। 
আর সে ছিল আবূ জা“ফর মানসূরের সহচর । তাই তিনি তাকে নিরাপত্তা প্রদান করেন। 

এ বছরই আবু জাফর মানসুর তার ভাই সাফ্ফাহের নির্দেশে আবূ মুসলিম খুরাসানীর নিকট 
যান আবু সালামার হত্যার ব্যাপারে তার মত অবগত হতে । উল্লেখ্য যে তিনি তখন খুরাসানের 
আল-বিদায়া ওয়ান নিহায়া (১০ম খণ্ড)-১৪ | 

্‌ WWW 


‘.aAlmodina.com 


Contents 
১০৬ আল-বিদায়া ওয়ান নিহায়া 


প্রশাসক । কেননা, এই আবু সালামা আব্বাসীয়দের থেকে খিলাফত প্রত্যাহারে তৎপর ছিল। তাই 
মানসূর তাকে (আবু মুসলিমকে) জিজ্ঞাসা করবেন, তা আবূ মুসলিম কর্তৃক আবু সালামাকে 
সহযোগিতা করার কারণে কি না ? তখন সকলে চুপ হয়ে যায়, আর সাফ্ফাহ বলেন, এটা যদি 
তার রায় উদ্ভূত হয়ে থাকে তাহলে আমরা মহাপরীক্ষার১ সম্মুখীন । তবে যদি আল্লাহ্‌ আমাদের 
থেকে তা প্রতিহত করেন তাহলে তা ভিন্ন কথা । আবূ জা“ফর বলেন, আমরা ভাই সাফ্ফাহ 
আমাকে বললেন, তোমার কী মত ? তখন আমি বললাম, আপনার মতই চূড়ান্ত । তিনি বললেন, 
তোমাদের মধ্যে তোমার সাথেই আবু মুসলিমের সম্পর্ক সবচেয়ে বেশী ৷ সুতরাং তুমি তার কাছে 
গিয়ে আমার হয়ে তার অবস্থা অবগত হও । যদি তা তার পরামর্শে হয়ে থাকে তাহলে আমরা তার 
বিরুদ্ধে কৌশল গ্রহণ করব । আর যদি তা তার মতও পরামর্শে না হয়ে থাকে তাহলে আমাদের 
মন তুষ্ট হবে । আবু জাফর বলেন, আমি উদ্বিগ্ন অবস্থায় তার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম । তিনি 
বলেন, আমি যখন 'রায়* শহরে পৌছলাম। তখন আমি সেখানকার শাসকের নামে আবু 
মুসলিমের পত্র পেলাম যাতে তিনি আমাকে তার কাছে দ্রুত পৌছার জন্য উৎসাহিত করেছেন। 
আমার উদ্বেগ আরও বৃদ্ধি পেল। এরপর আমি যখন নিশাপুরে পৌছলাম তখনও তিনি তার পত্রে 
আমাকে তার কাছে দ্রুত পৌছার জন্য উৎসাহিত করলেন । তিনি নিশাপুরের প্রশাসককে লিখলেন, 
তাকে এক ঘন্টার জন্য স্থির থাকতে দিও না। কেননা, তোমার এলাকায় খারেজীদের আনাগোনা 
রয়েছে। তখন আমি শঙ্কামুক্ত হলাম । এদিকে আমি যখন মারভ শহর থেকে ছয় মাইল দূরে 
তখন তিনি লোকজন নিয়ে আমাকে অভ্যর্থনা জানাতে বের হলেন। এরপর যখন আমার 
মুখোমুখি হলেন তখন (বাহন থেকে নেমে) পায়ে হেটে এসে আমার হাতে চুমু খেলেন । আমি 
তাকে অনুরোধ করলে তিনি তার বাহনে আরোহণ করলেন। মারভ শহরে পৌছে আমি তার 
(গৃহে) অতিথি হলাম । তিনদিন পর্যন্ত তিনি আমাকে আমার আগমনের কারণ সম্পর্কে জিজ্ঞাসা 
করলেন না। চতুর্থ দিন তিনি আমাকে প্রশ্ন করলেন, আপনার আগমনের হেতু কি ? আমি তাকে 
সম্পর্কে অবহিত করলাম । তিনি বললেন, আবূ সালামা তা করেছে কি? আপনার হয়ে আমিই 
তার ব্যবস্থা করছি। এরপর তিনি মার্রার ইব্ন আনাস আযযাববীকে ডেকে বললেন, কৃফায় যাও, 
এরপর আবূ সালামাকে যেখানে পাবে সেখানেই তাকে হত্যা করবে । আর এ ব্যাপারে নেতার 
সিদ্ধান্তই চূড়ান্ত গণ্য কর। তখন মার্রার কুফায় আগমন করলেন । উল্লেখ্য যে আবু সালামা 
সাফ্ফাহ-এর কাছে নৈশ আলাপচারিতায় শরীক ছিল। এরপর সে যখন সেখান থেকে বের হল 
তখন মার্রার তাকে হত্যা করল এবং একথা ছড়িয়ে পড়ল যে খারেজীর৷ তাকে হত্যা করেছে। 
এরপর শহরের সকল ফটক বন্ধ করে দেওয়া হল এবং আমীরুল মু'মিনীনের ভাই ইয়াহ্ইয়া ইবৃন 
মুহাম্মাদ ইব্‌ন আলী তার জানাযা পড়ালেন এবং তাকে হাশিনিয়্যাতে দাফন করা হল। তাকে 
মুহাম্মাদ পরিবারের ওযীর বলা হত । আবু মুসলিমকে বলা হত মুহাম্মাদ পরিবারের আমীর । কবি 
বলেন ৪২ | 


১. তাবারী (৯ খ. ৪ ১৪০ পৃ.) এবং ইবনুল আছীর (৫ খ, ৪ ৪৩৭ পৃ.) এ ভিন্ন শব্দ রয়েছে। 

২. এই কবি হল সুলায়মান ইবৃন মুহাজির আল-বাজালী । মুরুজুয্যাহার খন্থে এর পূর্ববর্তী পঙ্ক্তি উল্লিখিত হয়েছে ৪ 
ES ০১১৫ ০১৮5৫ ৯ ১৩55 bell) 

কখনও বা বেদানার বিষয় আনন্দ দান করে, আর কখনও বা তোমার অপসন্দনীয় বিষয়ে আনন্দ প্রকাশই উপযুক্ত। 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ১০৭ 


০5550৫ JESUS G5 + ০০৪ 5 L350 

“ওযীর হল মুহাম্মাদ পরিবারের ওযীর, সে নিহত হয়েছে, আর সে তোমার শত্রু সে ওযীর 
হয়েছে।” ূ্‌ 

বলা হয় আবূ জাফর আবূ মুসলিমের কাছে গমন করেন আবু সালামা নিহত হওয়ার পর। 
তার সাথে এ সময় ডাক বিভাগের বাহনের আরোহী তিরিশজন সহচর ছিল । তন্মধ্যে অন্যতম হল 
হাজ্জাজ ইবৃন আরতাআ, ইসহাক ইব্‌ন ফাযল আল-হাশিমী এবং নেতৃস্থানীয়দের একটি দল । আর 
আবু জাফর যখন খুরাসান থেকে ফিরেন তখন তিনি ভাইকে বলেন, আপনি যদি'আবু মুসলিমকে 
হত্যা না করেন তাহলে তার জীবিত থাকা অবস্থায় আমি খলীফা হতে পারব না। তিনি একথা 
বলেন আবু মুসলিমের প্রতি ফৌজের আনুগত্য দেখে । তখন সাফ্ফাহ তাকে বলেন, তুমি তা 
গোপন রাখ, তখন তিনি চুপ করেন। এরপর সাফ্ফাহ তার ভাই আবূ জা“ফরকে ওয়াসিতে 
অবস্থানরত ইব্ন হুবায়রার বিরুদ্ধে লড়াইয়ে পাঠান। পথিমধ্যে তিনি যখন হাসান ইব্‌ন 
কাহতাবাকে অতিক্রম করেন তখন তাকে সাথে নিয়ে নেন। এর যখন ইব্‌ন হুবায়রাকে অবরোধ 
করা হয়। চতুর্দিক থেকে ঘিরে নেয়া হয় । তখন তিনি আবু জা“ফর মুহাম্মাদ ইব্‌ন আবদুল্লাহ ইব্‌ন 
হাসানকে পত্র লিখেন তার কাছে খিলাফতের বায়আত করার জন্য । তখন সে তার উত্তরদানে 
বিলম্ব করে এবং আবূ জাফরের সাথে সন্ধি করতে মনস্থ করে । তখন আবু জা“ফর এ ব্যাপারে 
তার ভাই সাফ্ফাহ-এর অনুমতি প্রার্থনা করলে তিনি তাকে সন্ধির অনুমতি প্রদান করেন।১ 
এসময় আবু জা‘ফর তাকে একটি সন্ধিপত্র লিখে দেন। এরপর ইব্‌ন হুবায়রা এ ব্যাপারে চল্লিশ 
দিন যাবৎ আলিম-ওলামাগণের সাথে পরামর্শ করতে থাকেন৷ এরপর ইয়াধীদ ইবৃন উমর ইবৃন 
হুবায়রা এক হাজার তিনশ সহচর নিয়ে বের হন। তারপর তিনি যখন আবূ জা“ফরের তাবুর 
নিকটবর্তী হন তখন অশ্বারোহী অবস্থায় তাতে প্রবেশে উদ্যত হন। তখন দ্বাররক্ষী সালাম তাকে 
বলেন, আবু খালিদ ! আপনি ঘোড়া থেকে নামুন । তখন তিনি নামেন । এসময় তাবুর চারপাশে 
দশ হাজার খুরাসানী যোদ্ধা ছিল। তারপর তাকে ভিতরে প্রবেশের অনুমতি দেওয়া হয় । তখন 
তিনি প্রশ্ন করেন আমি এবং আমার সাথের সকলে ? তখন বলা হয়, না শুধু আপনি একাকী ? 
এরপর তিনি ভিতরে প্রবেশ করেন তখন তাকে বসার গদি দেওয়া হয় এবং তিনি তাতে বসেন। 
এসময় আবু জা“ফর বেশ কিছুক্ষণ তার সাথে আলোচনা করেন। তারপর তিনি তার কাছ থেকে 
বের হয়ে আসেন। তখন আবূ জাফর তার দিকে তাকিয়ে থাকেন। এরপর তিনি (ইয়াধীদ) 
একদিন পর পর পাঁচশ অশ্বারোহী এবং তিনশ পদাতিক বাহিনী নিয়ে তার কাছে আসতে থাকেন। 
তখন আবু জাফরের লোকজন আবূ জা'ফরের কাছে এ বিষয়ে অভিযোগ করলে আবু জাফর 
তার দ্বাররক্ষীকে বলেন, তাকে বলে দিও সে যেন শুধু তার একান্ত সহচরদের সাথে নিয়ে আসে । 
এরপর থেকে তিনি ত্রিশজন সাথে নিয়ে আসতেন । তখন দ্বাররক্ষী তাকে বলে, আপনি মনে হয় 
লড়াইয়ের প্রস্তুতি নিয়ে আসেন ? তিনি বলেন, তোমরা যদি আমাকে পায়ে হেটে আসার কথা বল, 
তাহলে আমি পায়ে হেঁটেই তোমাদের কাছে আসব । এরপর থেকে তিনি তিনজনকে সাথে নিয়ে 
আসতেন। একদিন আবু জা'ফরকে সন্বোধনকালে ইব্‌ন হুবায়রা তার কথার মাঝে তাকে (5 


৩. সন্ধিপত্রের ভাষ্য আল-ইমামা ওয়াস সিয়াসাহ গ্রন্থে (২ খ. ৪ ১৫২ পৃ.) নিদ্যমান ! 


www.almodina.com 


Contents 


১০৮ আল-বিদায়া ওয়ান নিহায়া 


১৯ অথবা ৮১০]| {£1 0.১ বলেন । তারপর তিনি এ কথা বলে ওযরখাহী করেন যে, এটা 
বাক্বিচ্যুতি । আবূ জাফর তার এই ওযর গ্রহণ করেন। আর এসময় সাফ্ফাহ আবু মুসলিমকে 
পত্র লিখেন, ইবৃন হুবায়রার সাথে সন্ধি করার বিষয়ে পরামর্শ চেয়ে । আবু মুসলিম তাকে তা 
করতে নিষেধ করেন । উল্লেখ্য যে, সাফ্‌ফাহ আবু মুসলিমকে বাদ দিয়ে কোন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত 
গ্রহণ করতেন না। ফলে আবু জা“ফরের মাধ্যমে যখন সন্ধি সংঘটিত হল তখন তা সাফ্ফাহকে 
মুগ্ধ বা চমৎকৃত করল না । তিনি আবু জাফরকে নির্দেশ দিলেন তাকে হত্যা করতে । তখন আবু 
জাফর বারংবার তাকে সিদ্ধান্ত পূর্ণ বিবেচনার অনুরোধ জানান । কিন্তু, তা. কোন কাজে আসল 
না। অবশেষে সাফ্ফাহ-এর চূড়ান্ত পত্র আসে, তুমি তাকে অবশ্যই হত্যা কর। -লা হাওলা 
ইল আযীম। সুউচ্চ ও সুমহান আল্লাহ্‌ ব্যতীত কারও কোন শক্তি সামর্থ্য নেই। কিভাবে 
জীবনের নিরাপত্তার প্রতিশ্রুতি প্রদান করে তা ভঙ্গ করা হচ্ছে। এটা তো স্বেচ্ছাচারীদের কাণ্ড। আর 
সে সে বিষয়ে তাকে শপথ করাল । এরপর আবূ জাফর খুরাসানী যোদ্ধাদের একটি দল এই 
উদ্দেশ্যে প্রেরণ করেন। তারা যখন ইব্‌ন হুবায়রার কাছে প্রবেশ করে তখন তার কাছে ছিল তার 
ছেলে দাউদ এবং তার কোলে একটি শিশু । এছাড়া তার চারপাশে তার দ্বাররক্ষী ও মাওলারা । 
তখন তার ছেলে পিতাকে রক্ষা করতে গিয়ে নিহত হয় এবং তার মাওলাদের অনেকেও নিহত 
হয়। এসময় আক্রমণকারীরা তার কাছে পৌছে যায় তখন তিনি শিশুটিকে কোল থেকে নামিয়ে 
সিজদায় লুটিয়ে পড়েন। আর সিজদারত অবস্থায় তিনি নিহত হন। এসময় মানুষের মাঝে চরম 
ভীতি ও আতঙ্কের সৃষ্টি হয়। আবূ জা'ফর লোকদেরকে নিরাপত্তার ঘোষণা দেন। তবে২ আবদুল 
মালিক ইব্‌ন বিশর, খালিদ ইব্‌ন সালামা আল মাখযূমী এবং উমর ইব্ন যার্কে এই নিরাপত্তার 
আওতাবহির্ভীত আখ্যা দেন। তখন লোকজন আশ্বস্ত হয়। এরপর উল্লিখিত তিনজনের কাউকে 
হত্যা করা হয়। আবার কাউকে নিরাপত্তা প্রদান করা হয়। 

এবছরই আবু মুসলিম খুরাসানী মুহাম্মাদ ইবৃন আশআছকে ফারিসে প্রেরণ করেন এবং তাকে 
নির্দেশ প্রদান করেন, আবু সালামার নিয়োজিত প্রশাসকদের হত্যা করতে । সে তাই করে। এছাড়া 
এবছর সাফ্ফাহ তার ভাই ইয়াহইয়া ইব্ন মুহাম্মাদকে মাওসিল ও তার অধীনস্থ এলাকার প্রশাসক 
নিযুক্ত করেন এবং তার চাচা দাউদকে মন্কা, মদীনা, ইয়ামান ও ইয়ামামার প্রশাসক নিযুক্ত 
করেন। এসময় তিনি তাকে কৃফার প্রশাসক পদ থেকে অপসারণ করে তার স্থলে ঈসা ইব্‌ন 
মূসাকে নিয়োগ করেন। আর কৃফার কাযীর দায়িত্ব অর্পণ করেন ইব্‌ন আবু লায়লাকে। আর 
ইবনুল আশআছ। এছাড়া আরমেনিয়া, আযারবায়জান ও আল-জাযীরার প্রশাসক ছিলেন আবু 
জাফর আল-মানসূর, শাম ও তার অধীনস্থ এলাকার প্রশাসক ছিলেন সাফৃফাহ-এর চাচা আবদুল্লাহ্‌ 


১. ১৬0০ 2৮০]1 ৫21 0 তুচ্ছতাবোধক সম্বোধন । 

২. তাবারী ইবনুল আছীর এবং আল-আখবারুত্‌ তিওয়াল এর ভাষ্য হল- হাকাম ইব্‌ন আবদুল মালিক ইব্‌ন বিশর, .. 
আর আল-ইমামা ওয়াসসিয়াসাহ এর ভাষ্য হল, আল-হাকাম ইবৃন আবদুল্লাহ ইবৃন বিশর । 

৩. আল-আখবারুত তিওয়াল মুহাম্মাদ ইবুন যার আর আল-ইমামা ওয়াসসিয়াসাহ এর ভাষ্য হল , আমর ইব্‌ন যার্‌ 
সেখানে খালিদের উল্লেখ দেই । 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ১০৯ 


ইব্‌ন আলী, মিসরের প্রশাসক আবু আওন আবদুল মালিক ইব্‌ন ইয়াধীদ, খুরাসান ও তার অধীনস্থ 
এলাকার প্রশাসক ছিলেন আবু মুসলিম খুরাসানী । আর এ বছর খারাজ বা কর তত্ত্বাবধায়ক ছিলেন 
খালিদ ইব্‌ন বারমাক। আর হজ্জ পরিচালনা করেন দাউদ ইবৃন আলী । 

এ বছর যে সকল বিশিষ্ট ব্যক্তি মৃত্যুবরণ করেন 


বনু উমায়্যার শেষ খলীফা মারওয়ান ইব্‌ন মুহাম্মাদ ইব্‌ন মারওয়ান ইবনুল আবূ আবদুল 
মালিক আল-উমাবী । যেমনটি পূর্বে বিশদভাবে উল্লিখিত হয়েছে। তিনি এ বছরের যুল-হাজ্জাহ্‌ 
মাসের শেষ দশকে মৃত্যুবরণ করেন। এছাড়া তার ওযীর বনু আমির ইবৃন লুওয়া এর মাওলা 
আবদুল হামিদ ইব্‌ন ইয়াহ্ইয়া ইব্‌ন সা'দও এবছর মৃত্যুবরণ করেন। যিনি ছিলেন তৎকালীন প্রবাদ 
প্রতিম সুসাহিত্যিক । [শাহী ফরমান ও পত্রাদি রচনায় তার ভাষামান ও কুশলতার কারণে | বলা হয় 
প্রকৃত মানসম্মত শাহী ফরমান রচনা সূচিত হয়েছে কাতিব আব্দুল হামিদের মাধ্যমে । আর তার 
সমাপ্তি ঘটেছে। ইবনুল আমীদের দ্বারা । রচনা সংকলন ও তার সকল শাখায় তিনি ছিলেন 
অগ্রপথিক ও অনুসৃত আদর্শ । তার রয়েছে সহস্র পৃষ্ঠার পত্র সংকলন। তার আদি নিবাস 
কায়সারিয়্যা, এরপর তিনি শামে বসতি গ্রহণ করেন। তিনি এই পত্র রচনা বিদ্যা শিক্ষা করেন 
হিশাম ইব্‌ন আবদুল মালিকের মাওলা সালিম থেকে । এছাড়া খলীফা মাহদীর ওযীর ইয়াকুব ইবৃন 
দাউদ তার কাছে পত্র রচনার অনুশীলন করতেন এবং তার থেকেই তিনি এ বিদ্যার চূড়ান্ত শিক্ষা 
সম্পন্ন করেন। তার ছেলে ইসমাঈল ইব্ন আবদুল হামিদও পত্র রচনায় দক্ষতা অর্জন করেন। 
প্রথমে আবদুল হামিদ শিশুদের শিক্ষা প্রদান করতেন । এরপর অবস্থার পরিবর্তনে কালক্রমে তিনি 
মারওয়ানের ওযীর পদে উন্নীত হন। আর সাফ্ফাহ্‌ তাকে হত্যা করে তার লাশ বিকৃত করেন। 
অবশ্য তার মত ব্যক্তির ক্ষমা পাওয়া উচিত ছিল । তার নির্বাচিত কথামালার অন্যতম হল, জ্ঞান 
হল বৃক্ষ যার ফল হল কথামালা, চিন্তা-ভাবনা হল সমুদ্র যার মুক্তা হল প্রজ্ঞা। জনৈক ব্যক্তিকে 
নিম্নমানের হস্তাক্ষরে লিখতে দেখে তিনি বললেন, তোমার কলমের নিব দীর্ঘ ও পুরু করে নিও 
এবং হস্তাক্ষর বাকা করে ডান থেকে লিখ । লোকটি বলে, আমি তা করলাম তখন আমার হস্তাক্ষর 
সুন্দর হয়ে গেল। একবার জনৈক ব্যক্তি তাকে একজন মহানুভব ব্যক্তির অনুগ্রহ প্রার্থনা করে 
একটি পত্র লিখার অনুরোধ করে । তিনি লিখেন, আপনার কাছে আমার হস্তলিখিত পত্রবাহকের 
অধিকার আমার কাছে তার প্রাপ্য অধিকারের ন্যায় । যেহেতু সে আপনাকে তার আশার বাস্তবায়ন 
ক্ষেত্র গণ্য করেছে এবং আমাকে তার প্রয়োজন পূরণের উপযুক্ত গণ্য করেছে । আমি তার পত্র 
লিখনের প্রয়োজন পূর্ণ করেছি। কাজেই, আপনি তার আশা বাস্তবায়ন করুন। তিনি প্রায়শই এই 
কবিতা পঙ্ক্তি আবৃত্তি করতেন- 


951 cl Pl Ci + ৮23১0৫44001 ০১২ 5 
“কাতিবগণ যখন বের হন তখন তাদের দোয়াতগুলি হয় তাদের ধুক আর কলমি হল 
তীর ৷” 


আব্বাসীয় বংশের প্রথম ওষীর হলেন আবু সালামা হাফস ইব্‌ন সুলায়মান। তার নিযুক্তির 
চারমাস পর রজব মাসে সাফ্ফাহ্‌-এর নির্দেশে আবু মুসলিম তাকে হত্যা করেন । আর তিনি বেশ 
সুদর্শন গুণী ও রসপ্রিয় ব্যক্তি। তার উপস্থিত বুদ্ধি ও রসবোধের কারণে সাফ্ফাহ্‌ তার সাহচর্যে 


www.almodina.com 





Contents 


১১০ আল-বিদায়া ওয়ান নিহায়া 


অন্তরঙ্গতা লাভ করতেন এবং তার সাথে নৈশালাপ পসন্দ করতেন। কিন্তু ‘কোন কারণে তিনি 
তাকে আলাভীদের প্রতি আকৃষ্ট ভেবে ফেলেন। আবু মুসলিম গুপ্তঘাতক দিয়ে তাকে হত্যা 
করান। তার নিহত হওয়ার সময় সাফ্‌ফাহ এই কবিতার পঙুক্তি আবৃত্তি করেন ঃ 

৬১৫০ ৭৮০ CSG ০৮541 45 + এ ০৫ ১৩ Al ll dl 

“সে এবং তার অনুরূপ সকলে জাহান্নামবাসী হোক, তবে তার মৃত্যুতে আমরা যা হারিয়েছি 
তার জন্য আমরা আফসোস করব 1” 

তাকে মুহাম্মাদ পরিবারে ওযীর বলা হত । তিনি খাল্লাল নামে প্রসিদ্ধ ছিলেন। কেননা, 
কুফাতে তার বাড়ি ছিল খাল্লাল বা সিরকা বিক্রেতাদের গলিতে ৷ তিনিই সর্বপ্রথম ব্যক্তি যাকে 
“ওযীর' আখ্যা দেওয়া হয়। ইব্‌ন খাল্লিকান ইব্‌ন কুতায়বা থেকে বর্ণনা করেন । ওযীর শব্দটি 
১১511 ধাতুমূল থেকে নির্গত, এর অর্থ হল বহন করা । তার রায়ের প্রতি আস্থাশীল হওয়ার 
কারণে বাদশা যেন তাকে গুরুভার বোঝা চাপিয়ে দিয়েছেন। যেমন ভীত শঙ্কিত ব্যক্তি আত্মরক্ষার 
জন্য কোন পাহাড়ে আশ্রয় গ্রহণ করে। | 


১৩৩ হিজরীর সূচনা 

এবছরই সাফ্ফাহ তার চাচা সুলায়মানকে বসরাও তার অধীনস্থ এলাকাসমূহ এবং 
দজলা-বাহরায়ন ও ওমান অঞ্চলে বসতি ও জনপদের প্রশাসক নিযুক্ত করেন । আর তার আরেক 
চাচা ইসমাঈল ইবৃন আলীকে আহওয়ায অঞ্চলের জনপদ ও বসতির প্রশাসক নিযুক্ত করেন। 
এছাড়া এবছরই দাউদ ইব্ন আলী পবিত্র মন্কা ও মদীনা বনু উমায়্যার সদস্যদের হত্যা করেন এবং 
তিনি নিজেও এ বছর রবিউল আওয়াল মাসে পবিত্র মদীনায় মৃত্যুমুখে পতিত হন। এরপর তার 
ছেলে মূসাকে তার অধীনস্থ এলাকার স্থলবর্তা শাসক নিয়োগ করা হয় । আর হিজায অঞ্চলে তার 
শাসন কর্তৃত্ব তিনমাস স্থায়ী হয়। এরপর সাফ্ফাহ-এর কাছে যখন তার মৃত্যু সংবাদ পৌছে তখন 
ইয়ামানের গভর্নর নিয়োগ করেন। আর তার দুই চাচা আবদুল্লাহ্‌ ও সালিহকে শামের কর্তৃত্ব প্রদান 
করেন। এছাড়া তিনি আবু আওনকে মিসর অঞ্চলের নায়িৰ রূপে নিয়োগ করেন । এবছরই 
মুহাম্মাদ ইবনুল আশআছ আফ্রিকাভিমুখে যুদ্াভিযানে বের হন এবং আফ্রিকীয়দের বিরুদ্ধে প্রচণ্ড 
লড়াইয়ে অবতীর্ণ হয়ে আফ্রিকা জয় করেন । এছাড়া এবছর শারীক ইব্‌ন শায়খ আল-মুহরী 
বুখারায় আবূ মুসলিমের বিরুদ্ধে বিদ্রোহ করে এবং যুক্তি প্রদর্শন করে বলে এজন্য আমরা 
মুহাম্মাদ পরিবারের হাতে বায়আত করিনি যে, তারা অন্যায় রক্তপাত আর প্রাণহানি করতে 
থাকবে । এসময় আরও প্রায় তিরিশ হাজার লোক তার অনুসরণ করে । তখন আবু মুসলিম তার 
বিরুদ্ধে যিয়াদ ইব্‌ন সালিহ আল-খুযায়ীকে প্রেরণ করেন এবং সে তার বিরুদ্ধে লড়াই করে 
তাকে হত্যা করে। 

এছাড়া এবছর সাফ্ফাহ্‌ তার ভাই ইয়াহ্‌ইয়া ইব্‌ন মুহাম্মাদকে মাওসিলের প্রশাসক পদ থেকে ' 
অপসারণ করেন, এবং তার স্থলে তার চাচা ইসমাঈলকে নিয়োগ করেন । এ বছরই তিনি তার 
পক্ষ থেকে সালিহ ইব্‌ন আলী ইব্‌ন সাঈদ ইব্‌ন উবায়দুল্লাহ্‌কে তার পক্ষ থেকে সাইফার গভর্নর 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ১১১ 


নিয়োগ করেন এবং আদ্‌-দারূবের পশ্চাদবর্তী অঞ্চলে অভিযান পরিচালনা করেন। এবছর হজ্জ 
পরিচালনা করেন সাফ্ফাহ্‌-এর মামা যিয়াদ ইব্‌ন উবায়দুল্লাহ্‌ ইব্‌ন আবদুদ্দার আল-হারিছী । 
যাদের অপসারণের কথা আমরা উল্লেখ করেছি তারা ব্যতীত বিভিন্ন এলাকার প্রশীসকরূপে তারাই 
এবছর বহাল ছিলেন যারা এর পূর্বের বছর ছিলেন। 


১৩৪ হিজরীর সূচনা 

এ বছরেই বাস্সাম ইব্‌ন ইবরাহীম ইব্‌ন বাস্সাম আনুগত্য প্রত্যাহার করে সাফ্ফাহ্‌-এর 
বিরুদ্ধে বিদ্রোহ করে। তিনি তার বিরুদ্ধে খাযিম ইব্‌ন খুযায়মাকে প্রেরণ করেন। সে তার 
বিরুদ্ধে লড়াইয়ে অবতীর্ণ হয় এবং তার অধিকাংশ সহযোদ্ধাকে এবং সৈনিককে পাইকারীভাবে 
হত্যা করে। ফেরার পথে সে সাফ্ফাহ-এর মাতুলকুল বনু আবুদৃদার-এর একদল সন্ত্ান্ত ব্যক্তিকে 
অতিক্রম করে। সে তখন তাদের কাছে খলীফার সহযোগিতা সম্পর্কে কোন বিষয়ে প্রশ্ন করে, 
কিন্তু তারা তার কথার কোন উত্তর না দিয়ে তার প্রতি অবজ্ঞা প্রদর্শন করে। একবার সে তাদের 
গর্দান উড়িয়ে দেওয়ার নির্দেশ প্রদান করে- তাদের সংখ্যা ছিল বিশ জনের মতো এবং তাদের 
সাথে ছিল তাদের সমসংখ্যক মাওলা বা আযাদকৃত দাস । তখন বনু আবুদৃদার সাফ্ফাহ্‌-এর কাছে 
খাযিম ইব্‌ন খুযায়মার বিরুদ্ধে নালিশ করে বলে, এদেরকে বিনা অপরাধে হত্যা করা হয়েছে। 
খাযিমকে হত্যা না করে কোন ঝুঁকিপূর্ণ অভিযানে পাঠাতে । এতে যদি সে নিরাপদ থাকে তাহলে 
বেশ আর যদি সে নিহত হয় তাহলে এমনিতেই তার ইচ্ছা পূর্ণ হয়ে যাবে । তিনি তাকে সাতশ 
যোদ্ধাসহ ওমানে প্রেরণ করেন। যেখানে খারিজীদের একটি বিদ্রোহী দল ছিল । এসময় তিনি 
বসরায় অবস্থানরত তার চাচা সুলায়মানকে ফরমান লিখে পাঠান খাযিম ও তার নেতৃত্বাধীন 
যোদ্ধাদের নৌপথে ওমান পৌছে দিতে । তিনি তাই করেন। সে খারিজীদের বিরুদ্ধে লড়াইয়ে 
অবতীর্ণ হয়ে তাদেরকে পর্যুদস্ত ও বিপর্যস্ত করে এবং সেখানকার ভূখণ্ড দখল করে । তদুপরি সে 
তথাকার খারিজী আমীর জালানদাকে এবং তার প্রায় দশ হাজার সহচর ও সহযোদ্ধাকে হত্যা করে 
এরপর তাদের কর্তিত মস্তকসমূহ বসরায় পাঠিয়ে দেয় । তখন বসরার গভর্নর সেগুলো খলীফার 
কাছে পাঠিয়ে দেয়। এর কয়েক মাস পরে সাফ্ফাহ্‌ তাকে প্রত্যাবর্তনের নির্দেশ দিলে সে 
নিরাপদে বিজয়ী বেশে বহু গনীমত লাভ করে ফিরে আসে । 

এছাড়া এবছরই আবু মুসলিম সুফদ্‌ অঞ্চল আক্রমণ করেন এবং আবূ মুসলিমের জনৈক 
গভর্নর আবু দাউদ কাশ্‌ আক্রমণ করে বহু সংখ্যক শত্রু নিধন করেন এবং স্বর্ণের কারুকার্য খচিত 
বিপুল সংখ্যক চিনামাটির পাত্র গনীমতরূপে লাভ করেন। এবছরই সাফ্ফাহ মুসা ইব্‌ন কা'বকে 
বার হাজার যোদ্ধার নেতৃত্বে ভারতীয় ভূখণ্ডে অবস্থানরত মানসূর ইবৃন জামহুরের বিরুদ্ধে প্রেরণ 
করেন। তখন মুসা ইব্‌ন কা'ব মাত্র তিন হাজার যোদ্ধা নিয়ে তার মুখোমুখি হন এবং তাকে 
পরাজিত ও তার বাহিনীকে সমূলে ধ্বংস করেন। তদ্রূপ এ বছর ইয়ামানের গভর্নর মুহাম্মাদ ইব্‌ন 
ইয়ামীদ ইব্‌ন আবদুল্লাহ্‌ ইব্ন আবদুদৃদার মৃত্যুবরণ করেন । তখন সাফ্ফাহ্‌ সেখানে তার চাচাকে 
তার স্থলবর্তী করেন। যিনি তার মামাও বটে । এবছরই সাফ্ফাহ তার অবস্থানস্থল হীরা থেকে 
“আনবারে' পরিবর্তন করেন। আর এবছর হজ্জ পরিচালনা করেন কুফার গভর্নর ঈসা ইব্‌ন মুসা । 
আর বিভিন্ন অঞ্চলের প্রশাসক যারা ছিলেন তারাই বহাল থাকেন। আর এবছর যে সকল বিশিষ্ট 


www.almodina.com 


Contents 
১১২ আল-বিদায়া ওয়ান নিহায়া 


ব্যক্তি মৃত্যুবরণ করেন তাদের অন্যতম হলেন আবূ হারূন আল-আবদী, উমারা ইব্‌ন জুওয়ায়ন 
এবং ইয়াধীদ ইব্‌ন ইয়াধীদ ইব্‌ন জাবির আদৃ-দামেশকী ৷ মহান আল্লাহ্‌ অধিক জানেন। 


১৩৫ হিজরীর সূচনা 
এবছরই বলখ অঞ্চলের নদী পশ্চাদবর্তী এলাকা থেকে যিয়াদ ইব্‌ন সালিহ আবু মুসলিমের 
বিরুদ্ধে বিদ্রোহ করে । আল্লাহ্‌ তাকে বিদ্রোহীদের বিরুদ্ধে বিজয় দান করেন । ফলে তিনি তাদের 
এক্যকে ছিন্ন ভিন্ন করে দেন এবং এ অঞ্চলে তার শাসন কর্তৃত্ব সুপ্রতিষ্ঠিত হয় । এবছর হজ্জ 
ছিলেন যাদের আলোচনা পূর্বে উল্লিখিত হয়েছে। আর এ বছর যে সকল বিশিষ্টজন ইনতিকাল 
করেন তাদের অন্যতম হলেন ইয়াধীদ ইব্‌ন গিনান, আবূ আকীল যুহরা ইব্‌ন মা'বদ এবং আতা 
আল-খুরাসানী প্রমুখ ব্যক্তিবর্গ । 


১৩৬ হিজরীর সূচনা 

এবছরই আবু মুসলিম খুরাসান থেকে সাফ্ফাহ্‌-এর সাক্ষাতে আগমন করেন । এসময় তিনি 
খলীফার সাক্ষাতে আগমনের জন্য অনুমতি প্রার্থনা করে পত্র প্রেরণ করেন। খলীফা পত্র যোগে 
তাকে পাচশ সৈন্যসহ আগমন করার নির্দেশ দেন। তিনি খলীফার কাছে লিখে পাঠান, আমি তো 
সৈন্যদের বিচ্ছিন্ন করে দিয়েছি, আমার আশঙ্কা এই সংখ্যা পাচশর চেয়ে কম হতে পারে। 
এপত্রের জবাবে সাফ্ফাহ্‌ তাকে এক হাজার সৈন্য নিয়ে আগমনের নির্দেশ প্রদান করেন আর তিনি 
আট হাজার সৈন্য নিয়ে আগমন করেন। এদেরকে তিনি পৃথক পৃথক দলে বিভক্ত করেন এবং 
তার সাথে বিপুল পরিমাণ নগদ অর্থ ও উপহার উপটৌকন নিয়ে আসেন । তিনি যখন খলীফার 
দরবারে পৌঁছেন তখন তার সাথে এক হাজার সৈন্যই ছিল। এসময় সেনাপতি ও 
আমীর-উমারাগণ বহুদূর গিয়ে তাকে অভ্যর্থনা জানান । এরপর তিনি যখন সাফ্ফাহ্‌-এর সাক্ষাতে 
প্রবেশ করেন তখন সাফ্ফাহ তার প্রতি সম্মান ও সমাদর প্রদর্শন করে তাকে তার নিকট সান্নিধ্যে 
উপবেশন করান। এসময় প্রতিদিন তিনি খলীফার দরবারে আসতেন । খলীফার কাছে তিনি হজ্জ 
করার অনুমতি চাইলে তিনি তাকে অনুমতি প্রদান করে বলেন, যদি না আমি আমার ভাই আবূ 
জা“ফরের জন্য হজ্জ পরিচালনা নির্ধারিত করে দিতাম তাহলে তোমাকে (এ বছর) হজ্জের আমীর 
নিয়োগ করতাম । উল্লেখ্য যে আবূ জাফর ও আবূ মুসলিমের সম্পর্ক ভাল ছিল না। আবু জাফর 
তার প্রতি বিদ্বেষ পোষণ করতেন । আর এর কারণ ছিল তিনি যখন সাফ্ফাহ্‌ এবং তারপর 
মানসূরের অনুকূলে বায়আত গ্রহণের জন্য নিশাপুরে তার কাছে আগমন করেন তখন তিনি তার 
অভাবনীয় সম্মান ও প্রভাব-প্রতিপত্তি লক্ষ্য করেন। এ কারণে তিনি তার সে বিষয়ে হতবুদ্ধি হয়ে 
পড়েন। ফলে তিনি মানসূরকে তার প্রতি বিদ্বেষী করে তোলেন এবং সাফ্ফাহকে পরামর্শ দেন 
তাকে হত্যা করতে । তখন সাফ্ফাহ্‌ তাকে বিষয়টি গোপন রাখার পরামর্শ দেন। এরপর আবূ 
মুসলিম যখন তার কাছে আগমন করেন তখনও তিনি সাফ্ফাহকে পরামর্শ দেন তাকে হত্যা 
করতে এবং তাকে এ বিষয়ে উৎসাহ দেন। এসময় সাফ্ফাহ্‌ তাকে বলেন, আপনি তো জানেন 
যে আমাদের পরীক্ষিত ও বিশ্বস্ত সেবক । আবূ জাফর বলেন, হে আমীরুল মু'মিনীন তা তো 
আমাদের শাসন কর্তৃত্বের কারণে । আল্লাহ্‌র কসম ! [ তার পরিবর্তে 1, আপনি যদি কোন 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া | ১১৩ 


বিড়ালকেও পাঠান তাহলেও লোকজন তাকে মান্য করবে । আজ যদি আপনি তাকে অপসারণ না 
করেন তাহলে আগামীকাল সেই আপনাকে অপসারণ করবে । তখন সাফ্ফাহ্‌ তাকে প্রশ্ন করেন, 
তা কিভাবে সম্ভব ? আবূ জাফর বলেন, সে যখন আপনার সাক্ষাতে প্রবেশ করবে তখন আপনি 
তার সাথে আলোচনা করতে থাকবেন । এরপর আমি তার পিছন দিক থেকে এসে তাকে তরবারি 
দিয়ে হত্যা করব । তখন তিনি প্রশ্ন করেন, তখন তার সঙ্গীদের কিভাবে সামলানো হবে ? তিনি 
বললেন, তারা তো স্বল্প সংখ্যক ও অসহায়। তখন সাফ্ফাহ তাকে আবূ মুসলিমকে হত্যার 
অনুমতি দেন। এরপর আবু মুসলিম তখন সাফ্ফাহ-এর সাক্ষাতে প্রবেশ করেন । তিনি তার 
ভাইকে তার হত্যার ব্যাপারে অনুমতি প্রদানের ব্যাপারে অনুতপ্ত হন এবং সিদ্ধান্ত পরিবর্তন করে 
তার একান্ত খাদিমকে এই বলে তার কাছে পাঠান যে, আপনার ও তার মাঝে সে সিদ্ধান্ত চূড়ান্ত 
হয়েছিল, তিনি তার জন্য অনুতপ্ত । কাজেই আপনি তা করবেন না। খাদিম যখন তার কাছে আসে 
তখন সে দেখতে পায় তিনি তরবারি নিয়ে আবূ মুসলিমকে হত্যা করার জন্য প্রস্তুত হয়ে আছেন। 
এসময় সে যখন তাকে এ বিষয়ে নিষেধ করে তখন তিনি ভীষণ ক্রুদ্ধ হন। 

এবছরই আবু জাফর তার ভাই সাফ্ফাহ্‌-এর পক্ষে হজ্জ পরিচালনা করেন ।-এসময় খলীফার 
অনুমতি ও নির্দেশপ্রাপ্ত হয়ে আবু মুসলিম খুরাসানীও তার সাথে হিজায অভিমুখে রওনা হন। হজ্জ 
সমাপন করে তারা উভয়ে যখন ফেরার পথে “যাতে ইরাক্‌* নামক স্থানে অবস্থানরত তখন আবু 
জাফরের কাছে তার ভাই সাফ্ফাহ্‌-এর মৃত্যু সংবাদ পৌছে। উল্লেখ্য, এসময় তিনি আবূ 
মুসলিমের চেয়ে কয়েক ক্রোশ এগিয়ে ছিলেন- তিনি আবূ মুসলিমকে লিখে পাঠান, এক গুরুতর 
ব্যাপার সংঘটিত হয়েছে। কাজেই, তুমি যত দ্রুত পার আমার সাথে এসে মিলিত হও । এরপর 
আবু মুসলিম যখন সংবাদটি জানতে পারেন তখন তিনি দ্রুত তাকে অনুসরণ করে কৃফায় এসে 
তার সাথে মিলিত হন। এরপর স্বল্প সময়ের ব্যবধানেই খলীফা মানসূরের অনুকূলে বায়আত 
গৃহীত হয় । যেমন অচিরেই তার বিশদ ও বিস্তারিত বিবরণ আসছে। আল্লাহ্‌ তাআলা সর্বাধিক 
জানেন। . 

প্রথম আব্বাসীয় খলীফা আবুল আব্বাস সাফ্‌ফাহ-এর জীবন চরিত 

তিনি হলেন আমীরুল মু'মিনীন আবদুল্লাহ্‌ আসৃ-সাফ্ফাহ্‌ ইবৃন মুহাম্মাদ ইব্‌ন ইমাম ইব্‌ন 
আল-হাশিমী । তাকে আল-মুরতাযা এবং আল কাসিমও বলা হয়। তার মা হলেন্‌ রায়তা মতান্তরে 
রাবিতা বিন্ত উবায়দুল্লাহ্‌ ইব্‌ন আবদুল্লাহ্‌ ইবৃন আবদুদ্দার আল-হারিছী। সাফ্ফাহ-এর জন্স্থান 
হল শাম দেশের বলকা অঞ্চলের শারাহ ভূখণ্ডের হামীমা নামক স্থানে । তিনি সেখানেই 
লালিত-পালিত হন। অবশেষে মারওয়ান যখন তার ভাই ইমাম ইবরাহীমকে গ্রহণ করেন তখন 
তারা সকলে কৃষায় স্থানান্তরিত হন। তার ভাই নিহত হওয়ার পর মারওয়ানের জীবদ্দশায় বারই 
রবীউল আওয়াল শুক্রবার কুফায় তার অনুকূলে বায়আত গৃহীত হয় যেমন ইতিপূর্বে বিগত 
হয়েছে। সাফ্ফাহ একশ ছত্রিশ হিজরীর যুলহাজ্জা মাসের এগার কিংবা তের তারিখ শনিবার গুটি 
বসন্তে আক্রান্ত হয়ে আনবার নামক স্থানে ইনতিকাল করেন । এ সময় তার বয়স ছিল তেত্রিশ 
কিংবা বত্রিশ কিংবা একত্রিশ বছর ৷ আবার একাধিক জনের মতে আটাশ বছর | তার খিলাফাত- 
কাল ছিল চার বছর নয় মাস। তিনি ছিলেন ফর্সা সুদর্শন ও দীর্ঘদেহী । উন্নত নাসিকা, কৌকড়ানো 
আল-বিদায়া ওয়ান নিহায়া (১০ম খণ্ড)__১৫ 

WWW 


.aAlmodina.com 


Contents 


১১৪ আল-বিদায়া ওয়ান নিহায়া 


চুল, সুন্দর দাড়ি ও সুন্দর মুখমণ্ডলের অধিকারী এবং বিশুদ্ধভাষী, বিনা ও রি ছি 
অধিকারী । 

সাফ্ফাহ-এর দায়িত্ব গ্রহণের প্রথমদিকে আবদুল্লাহ্‌ ইব্‌ন হাসান ইব্‌ন হাসান ইব্‌ন আলী তার 
সাক্ষাতে প্রবেশ করেন, এসময় তার হাতে ছিল কুরআন আর সাফ্ফাহ-এর কাছে ছিলেন বনু 
হাশিমের বিশিষ্ট ব্যক্তিগণ । আবদুল্লাহ্‌ তাকে বলেন, হে আমীরুল মু'মিনীন ! আমাদেরকে 
আমাদের এ প্রাপ্য হক প্রদান করুন যা আল্লাহ্‌ আমাদের জন্য এই কুরআনে নির্ধারণ করেছেন। 
বর্ণনাকারী বলেন, উপস্থিত সকলেই এই ভেবে শঙ্কিত হল হয়ত সাফ্ফাহ্‌ তার বিরুদ্ধে তৃরিত 
কোন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবেন কিংবা তার কথার কোন জবাব দিবেন তখন তা তার জন্য 
এবং তাদের সকলের জন্য নিন্দনীয় হয়ে থাকবে। কিন্তু, সাফ্ফাহ শান্ত ও নির্লিপ্তভাবে তাকে 
বললেন, তোমার পিতামহ আলী (রা) নিঃসন্দেহে আমার চেয়ে উত্তম ও ন্যায়পরায়ণ ছিলেন। 
তিনি যখন এই খিলাফতের দায়িত্ব গ্রহণ করেন তখন তিনি তোমার পিতামহদ্বয় হাসান-হুসাইনকে 
যতটুকু প্রদান করেন আমি তো তোমাকে তার চেয়ে বেশী প্রদান করেছি, অথচ তারা তোমার 
চেয়ে উত্তম ছিলেন। এরপর আমি তোমার পক্ষ থেকে এই আচরণ প্রত্যাশা করিনি । বর্ণনাকারী 
বলেন, তখন আবদুল্লাহ্‌ ইব্‌ন হাসান নিরুত্তর হয়ে গেলেন এবং উপস্থিত লোকেরা সাফ্ফাহ্‌ -এর 
উত্তরের দ্রুততা, অভিনবত্ব এবং বিচক্ষণতায় অভিভূত হলেন । 

ইমাম আহমাদ তার মুসনাদে বর্ণনা করেন উছমান ইব্‌ন আবু শায়বা সূত্রে আবূ সাঈদ খুদরী 
(রা) থেকে । তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করেন ৪ 


৬০০ 


- 00311 41 00৪ এ২০ ১1 ০ ১১৫৮৩ oll pha ১১৪ ০১৯: 
- 0৯০ 001 5155 558 


“কালের শেষ প্রান্তে এবং ফিতনার উদ্ভবকালে সাফ্ফাহ্‌ নামক এক ব্যক্তির আবির্ভাব হবে, 
সে হাত ভরে অর্থ বিলাবে।” 


এরূপভাবেই যাইদা এবং আবু মুআবিয়া আ"মাশ থেকে এ হাদীছ রিওয়ায়াত করেছেন। এই 
হাদীসের সনদে আতিয়্যা আওফী রয়েছেন যার গ্রহণযোগ্যতার ব্যাপারে হাদীসবেত্তাগণ বিরূপ 
মন্তব্য করেছেন। আর এই হাদীস দ্বারা এই সাফ্ফাহ-এর উদ্দেশ্য কি না তাও নিশ্চিত নয় । মহান 
আল্লাহই অধিক জানেন । পূর্ববর্তী আলোচনায় বনু উমায়্যার শাসন কর্তৃত্ব অবসানকালে আমরা এই 
জাতীয় অর্থ সম্পন্ন বহু হাদীস ও আছর উল্লেখ করেছি। যুবায়র ইব্‌ন বাক্কার বর্ণনা করেন 
মুহাম্মাদ ইব্‌ন সালামা ইবন মুহাম্মাদ ইব্‌ন হিশাম সূত্রে সাফ্ফাহ-এর পিতা মুহাম্মাদ ইবৃন আলী 
ইব্‌ন আবদুল্লাহ্‌ ইব্‌ন আব্বাস থেকে । তিনি বলেন, একবার আমি উমর ইব্‌ন আবদুল আযীষের 
সাক্ষাতে প্রবেশ করলাম এসময় তার কাছে জনৈক খৃষ্টান ছিল, তখন উমর তাকে প্রশ্ন করলেন, 
সুলায়মানের পরে কাকে তোমরা খলীফারূপে (তোমাদের ধারণায়) পাও। সে বলল, আপনি তখন 
উমর ইব্‌ন আবদুল আযীয তার প্রতি মনোযোগী হয়ে বললেন, আমাকে আরও কিছু বর্ণনা কর। 
সে বলল, এরপর অপর ৪7795 





তালের আমারা দিনকে বনাম ভামিভাদারভিতাকেজটিে। জি 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া - ১১৫ 


বাড়ি গিয়ে তাকে বনু উমায়্যার খলীফাদের সম্পর্কে জিজ্ঞাসা করলাম, সে তখন একজন একজন 
করে তাদের উল্লেখ করল । তবে সে মারওয়ান ইব্‌ন মুহাম্মাদকে এড়িয়ে গেল । এসময় আমি 
বললাম, এরপর কে ? সে বলল, এরপর ইবনুল হারিছিয়্যা আর সে তোমার ওরসজাত ছেলে । 
মুহাম্মদ ইবন আলী বলেন, আমার ছেলে ইবনুল হারিছিয়্যা তখন মাতৃগর্ভে । বর্ণনাকারী বলেন, 
একবার মদীনার এক প্রতিনিধিদল সাফ্ফাহ্‌-এর সাক্ষাতে আগমন করল, সাক্ষাতকালে তারা 
সকলে তার হস্তচুম্বনে ব্যস্ত হয়ে গেল। কিন্তু, ইমরান ইব্‌ন ইবরাহীম ইব্‌ন আবদুল্লাহ্‌ মুতীআ 
আল-আদবী তার হস্তচুষ্বন করলেন না। তিনি শুধু তাকে আমীরুল মু'মিনীন সম্বোধন করলেন এবং 
বললেন, আল্লাহ্‌র কসম ! হে আমীরুল মু'মিনীন ! আপনার হস্ত চুম্বন যদি আপনার মর্যাদা বৃদ্ধি 
করত এবং আপনার প্রতি আমার নৈকট্য বৃদ্ধি করত তাহলে এ বিষয়ে কেউই. আমার চেয়ে 
অগ্রগামী হতে পারত না। আর যে কাজে কোন সওয়াব নেই আমার তাতে কোন প্রয়োজন নেই। 
এমনকি তা করে আমাদের গোনাহ্গার হওয়ার সম্ভাবনা রয়েছে । একথা বলে তিনি বসে গেলেন। 
বর্ণনাকারী বলেন, আল্লাহ্র কসম! তার এই আচরণ সাফ্ফাহ্‌-এর কাছে তার মর্যাদা ও গ্রহণ- 
যোগ্যতা সামান্য ও হাস করল না। বরং তিনি তাকে পসন্দ করলেন এবং তার দান অন্যদের 
তুলনায় বৃদ্ধি করে দিলেন। কাষী মুআফী ইব্‌ন যাকারিয়্যা উল্লেখ করেছেন যে সাফ্ফাহ্‌ রাত্রিকালে 
মারওয়ানের ফৌজে নিমোক্ত পঙ্ক্তিদ্বয় আবৃত্তি করে শোনানোর জন্য এক ব্যক্তিকে প্রেরণ করেনঃ 


so occ soc oscil geose NS NE 8০:2৮:9৮ LU 
1১১১৬ 0৬৯১১০14১০৩ + PSs lol olsm it 


“হে মারওয়ান পরিবার ! আল্লাহ্‌ তোমাদেরকে ধ্বংস করবেন এবং তোমাদের নিরাপত্তা ও 
নির্ভয়কে ভয় ও বিতাড়নে পরিবর্তন করবেন।” 
1১১১০ BA ১১০59178525 + ISL ১০০ 411 ৮58 
“আল্লাহ্‌ তোমাদের বংশের কাউকে জীবিত না রাখুন এবং তোমাদেরকে বিতাড়িত করে 
বিপদসঙ্কুল ভূখণ্ডে পৌছে দিন” 
খতীব বাগদাদী বর্ণনা করেছেন যে, একদিন সাফ্ফাহ্‌ আয়নায় তাকালেন- উল্লেখ্য সে ছিলেন 
অত্যন্ত সুদর্শন । এরপর বললেন, হে আল্লাহ্‌ ! আমি সুলায়মান ইবৃন আবদুল মালিকের ন্যায় বলব 
না ‘আমিই যুবক খলীফা’ ৷ আমি বরং বলব হে আল্লাহ্‌ আমাকে আপনার আনুগত্যে সুস্থতা ও দীর্ঘ 
জীবন দান করুন। তার কথা পূর্ণ হতে না হতেই তিনি একজন খলীফাকে অন্য একজনকে 
বলতে শুনলেন, আমার ও তোমার মাঝে দুই মাস পাচ দিনের মেয়াদ রইল । তখন সাফ্ফাহ্‌ তার 
কথাকে অশুভ গণ্য করে বললেন, আল্লাহই আমার জন্য যথেষ্ট । আল্লাহ্‌ ব্যতীত কারও কোন 
শক্তি নেই, তার উপরই ভরসা করলাম এবং তারই সাহায্য প্রার্থনা করছি। এঘটনার দুইমাস 
পীচদিন পর তিনি ইনতিকাল করেন । মুহাম্মাদ ইব্‌ন আবদুল্লাহ্‌ ইবৃন মালিক আল-খুযাঈ উল্লেখ 
করেছেন যে, খলীফা হারূন আর-রশীদ তার ছেলেকে নির্দেশ দেন ইসহাক ইবৃন ঈসা ইব্‌ন আলী 
থেকে এ ঘটনা শুনতে যা তিনি সাফ্ফাহ্‌-এর ব্যাপারে তার পিতা থেকে রিওয়ায়াত করেছেন । 
তখন তিনি রশীদ ছেলেকে তার পিতা ঈসা থেকে বর্ণনা করেন যে, একবার তিনি আরাফার দিন 
সকালে সাফ্ফাহ্‌-এর সাক্ষাতে প্রবেশ করে তাকে রোযাদার অবস্থায় পান। তখন তিনি তাকে 
এদিন তার সাথে আলাপচারিতায় অতিবাহিত করে তার কাছে ইফতার করার নির্দেশ দেন। ঈসা 


www.almodina.com 


Contents 


১১৬ আল-বিদায়া ওয়ান নিহায়া 


বলেন, তখন আমি তার সাথে আলাপচারিতায় রত হই । এমনকি তিনি তন্দরাচ্ছন্ন হয়ে পড়েন, 
তখন আমি উঠে দাড়িয়ে তাকে বলি, আমি বাড়িতে গিয়ে বিশ্রাম করে আবার ফিরে আসব । আমি 
গিয়ে সামান্য ঘুমিয়ে তার গৃহে ফিরে এসে দেখি তার গৃহদ্বারে জনৈক সুসংবাদক বাহক উপস্থিত 
হয়েছে সিন্ধু বিজয়ের সংবাদ এবং সিন্ধুবাসীর খলীফার অনুকূলে বায়আত গ্রহণ এবং সব বিষয় 
তার গভর্নরদের কাছে ন্যস্ত করার সুসংবাদ নিয়ে। ঈসা বলেন, তখন আমি আল্লাহ্র প্রশংসা 
করলাম । যিনি আমাকে এই সুসংবাদ নিয়ে তার সাক্ষাতে প্রবেশের তাওফীক দান করলেন। 
এরপর আমি গৃহাভ্যন্তরে প্রবেশ করে দেখলাম সেখানে আফ্রিকা বিজয়ের সুসংবাদ নিয়ে 
আরেকজন সুসংবাদবাহক উপস্থিত । তখন আমি আল্লাহ্র প্রশংসা করে তার সাক্ষাতে প্রবেশ 
করলাম এবং তাকে এই সুসংবাদ শোনালাম । এসময় তিনি উযুর পর তার দাড়ি আঁচড়াচ্ছিলেন। 
এমন সময়ে তার হাত থেকে চিরুণী পড়ে গেল। তিনি লেখেন, আল্লাহ্‌ পবিত্র ! তিনি ব্যতীত সব 
কিছু ধ্বংসপ্রাপ্ত হবে। আল্লাহ্‌র কসম ! তুমি তো আমার কাছে আমার মৃত্যু সংবাদ ঘোষণা 
করেছ। আমাকে ইমাম ইবরাহীম বর্ণনা করেছেন, আবু হিশাম থেকে তিনি আবদুল্লাহ্‌ ইব্‌ন 
মুহাম্মাদ ইব্ন আলী ইব্‌ন আবূ তালিব থেকে । রাসূলুল্লাহ্‌ (সা)-এর উদ্ধীতিতে তিনি বলেছেন যে, 
আমার এই শহরে আমার কাছে দুই প্রতিনিধি আসবে, একটি হল সিদ্ধুর প্রতিনিধি আর অপরটি 
হল আফ্রিকার প্রতিনিধি এরা সেখানকার অধিবাসীদের আমার অনুকূলে বায়আত ও আনুগত্যের 
সুসংবাদ নিয়ে আসবে । এরপর তিন দিন অতিবাহিত হওয়ার পূর্বেই আমি মরে.যাবো। তিনি 
বললেন, আর সেই দুই প্রতিনিধি আমার কাছে পৌছে গেছে। হে চাচাজান ! আল্লাহ্‌ আপনাকে 
আপনার ভাতিজার মৃত্যুতে আপনাকে বিরাট প্রতিদান দান করুন। আমি তখন বললাম, হে 
আমীরুল মু'মিনীন, আল্লাহ্‌ চান তো কখনোই এমন হবে না। তিনি বললেন, অবশ্যই আল্লাহ্‌ চান 
তো এমন হবে । দুনিয়া যদি আমার কাছে প্রিয় হয়ে থাকে তাহলে আখিরাত তো আমার কাছে 
প্রিয়তর এবং আমার প্রতিপালকের সাক্ষাত আমার জন্য কল্যাণকর । আর রাসূলুল্লাহ্‌ (সা) থেকে 
রিওয়ায়াতের বিশুদ্ধতা আমার কাছে তার চেয়ে প্রিয়। আল্লাহ্‌র কসম ! আমাকে মিথ্যা বলা হয়নি 
এবং আমি নিজেও মিথ্যা বলিনি। এরপর তিনি উঠে গৃহাভ্যন্তরে প্রবেশ করলেন এবং আমাকে 
বসে থাকার নির্দেশ দিলেন । এরপর মুআযৃযিন যখন তাকে যুহরের নামাযের সময় হওয়ার কথা 
জানাতে আসল, তখন তার খাদিম বের হয়ে আমাকে জানাল । তার পক্ষ থেকে নামায পড়াতে, 
একইভাবে আসর, মাগরিব ও ইশার নামায হল এবং সেখানেই রাত্রি যাপন করলাম । এরপর 
যখন রাতের শেষ প্রহর হল তখন খাদিম আমার কাছে তার একটি পত্র নিয়ে আসল । যে পত্রে 
তিনি আমাকে তার পক্ষ থেকে ফজর ও ঈদের নামায পড়ার নির্দেশ দিয়েছেন তারপর তার গৃহে 
ফিরে আসার নির্দেশ দিয়েছেন। আর তার এই পত্রে তিনি বলেন, হে চাচাজান ! আমার মৃত্যু হলে 
এই ফরমান লোকদেরকে শোনানো এবং তাতে যার নাম বিদ্যমান রয়েছে তার অনুকূলে তাদের 
বায়আত করার পূর্বে তাদেরকে আপনি আমার মৃত্যু সম্পর্কে জানাবেন না। ঈসা বলেন, 
লোকদেরকে নামায পড়িয়ে আমি তার কাছে ফিরে আসলাম । তার কোন সমস্যা ছিল না। এরপর 
দিনের শেষভাগে আমি তার সাক্ষাতে প্রবেশ করলাম, তখনও তিনি পূর্ববৎ সুস্থ । তবে তার 
মুখমণ্ডলে দু'টি ছোট দানা বের হয়েছিল, এরপর সে দু'টি বড় হল এবং এরপর তার সারা 
মুখমণ্ডলে সাদা সাদা ছোট দানা বের হল । কেউ কেউ বলেন, তা ছিল গুটি বসন্ত । এরপর দ্বিতীয় 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ১১৭ 


দিন প্রত্যুষে আমি তার কাছে পেলাম । তখন দেখলাম তিনি প্রলাপ বকছেন এবং আমাকে কিংবা 
অন্যদেরকে আর চিনতে পারছেন না। এরপর আমি যখন সন্ধ্যায় তার কাছে আসলাম তখন 
দেখলাম তার শরীর পূর্ণ মশকের ন্যায় ফুলে উঠেছে। তিনি আয়্যামুত-তাশরীকের তৃতীয় দিন 
অর্থাৎ তেরই যুলহাজ্জা ইনতিকাল করেন। তার মৃত্যুর পর তার ওসীয়ত মুতাবিক আমি তাকে 
আবৃত করলাম । এরপর লোকদের উদ্দেশ্যে বের হয়ে গিয়ে তাদের সমাবেশে তার লিখিত 
ফরমান পাঠ করলাম । তার ভাষ্য ছিল- আমীরুল মু'মিনীন আবদুল্লাহর পক্ষে থেকে মুসলমানদের 
কর্তৃত্বাধিকারী ও সাধারণ জনগণের প্রতি- তোমাদের উপর আল্লাহ্‌র শান্তি বর্ণিত হোক। পর কথা 
হল তোমাদের আমীরুল মু'মিনীন তার ওফাতের পর তার ভাইকে খলীফা মনোনীত করেছেন। 
কাজেই, তোমরা তার আনুগত্য করো । আর তার পরবর্তী খলীফারূপে তিনি ঈসা ইব্‌ন মুসাকে 
মনোনীত করেছেন যদি সে থাকে । বর্ণনাকারী বলেন, এসময় লোকেরা তার “যদি সে থাকে'- 
একথার মর্মোদ্ধারে মতভেদ করেছে । কারও মতে এর অর্থ যদি তিনি এর উপযুক্ত হয়ে থাকেন। 
অন্যদের মতে এর অর্থ যদি তিনি জীবিত থাকেন । এই দ্বিতীয় অর্থটিই সঠিক । খতীব এবং ইব্‌ন 
আসাকির বিশদভাবে তা আলোচনা করেছেন। আর এটা তার সারসংক্ষেপ । তাতে মারফু' 
হাদীসখানিও বিদ্যমান । আর তা ‘অতি মুনকার’ বা প্রত্যাখ্যানযোগ্য । ইব্‌ন আসাকির উল্লেখ 
করেছেন যে, চিকিৎসক যখন. তার সাক্ষাতে প্রবেশ করে তার হাত ধরল, তখন তিনি আবৃত্তি 
করতে লাগলেন- 


95০ 


০১৫৭। dy এ + 1১৯11 ১৯০০ 4]| ১৮ 


৪ os 


Oral CL lia + FEY এটি 


“আপনি স্থিরতার পর শরীরের দুর্বলতা ও অক্ষমতার প্রতি লক্ষ্য করুন তা আপনাকে 
অব্যাহত করবে তার এই প্রকাশ মৃত্যুর পূর্ব লক্ষণ ৷” 

তখন চিকিৎসক বললেন, আপনি তো ‘ভাল’ | তিনি আবৃত্তি করলেন, 

| Go bce ose পপ 9 প্রত 55865 
০3৪১ ehh এও ৭1 032 + Oe ২ ভাটা ভিন 

০81 555 || এ ২3 + 52025 ০০55 0 

“তিনি আমাকে সুসংবাদ দিচ্ছেন যে আমি তার দৃষ্টিতে ‘ভাল’ অথচ আমার মাঝে রয়েছে 
সুপ্ত ব্যাধি । আমি নিশ্চিত যে আমি আর বাঁচব না, আর বিশ্বাস সুস্পষ্ট হলে সংশয়ের কোন 
অবকাশ নেই।” 

জনৈক আলিম বলেন, সাফ্ফাহ্‌-এর সর্বশেষ কথা ছিল রাজত্‌ ও সার্বভৌমত্ব চিরঞ্জীব ও 
নিলা 
বান্দার’ ভরসা । একশ ছত্রিশ হিজরীর যুলহাজ্জা মাসের তের তারিখ রবিবার গুটি বসন্তের আক্রান্ত 
হয়ে প্রাচীন আনবারে তার মৃত্যু হয়। এসময় তার বয়স ছিল তেত্রিশ বছর । আর প্রসিদ্ধতম 
মতানুযায়ী তার খিলাফতকাল ছিল, চার বছর নয় মাস। তার চাচা ঈসা ইবৃন আলী তার জানাযার 


১. এ স্থলে আরবীতে «1112 তাই আল্লাহ্‌র বান্দা দ্বারা উদ্দেশ্য তিনি নিজেই। 


www.almodina.com 


Contents 


১১৮ আল-বিদায়া ওয়ান নিহায়া 


নামায পড়ান ৷ তিনি সমাহিত হন আনবারের কাসরুল ইমারা নামক সমাধিতে ৷ তার পরিত্যক্ত 
পরিধেয়ের মধ্যে উল্লেখযোগ্য হল নয়টি জুববা, চারটি কামীস (জামা) পীচটি পাজামা, চারটি আবা 
(আলখেল্লা জাতীয় পরিধেয়) এবং তিনটি পশমী চাদর ইব্‌ন আসাকির তার জীবনী উল্লেখ 
করেছেন এবং আমরা যা কিছু বর্ণনা করলাম তার অংশ বিশেষ তিনিও উল্লেখ করেছেন । আল্লাহ্‌ 
সর্বাধিক জানেন। | | 

এ বছরই যে সকল বিশিষ্ট ব্যক্তি ইনতিকাল করেন তাদের মধ্যে অন্যতম হলেন সাফ্ফাহ্‌, 
যেমন বিগত হয়েছে। এছাড়া আশআছ্‌ ইবৃন সাওওয়ার, জাফর ইব্‌ন আবু রাবীআ, হুসাইন ইব্‌ন 
ইব্‌ন আবূ জা“ফর, আতা ইবনুস সাইব এদের অন্তর্ভুক্ত । আমরা আত্-তাকমীল গ্রন্থে তাদের 
জীবনী উল্লেখ করেছি। সমস্ত প্রশংসা আল্লাহ্র । 

আবু জা“ফর মানসুরের খিলাফত 

তার পূর্ণ নাম আবদুল্লাহ্‌ ইব্‌ন মুহাম্মাদ ইব্‌ন আলী ইব্‌ন আবদুল্লাহ্‌ ইবৃন আব্বাস ইতিপূর্বে 
বিগত হয়েছে যে সাফ্ফাহ্‌ যখন মারা যান তখন তিনি হিজাযে ছিলেন । সাফ্ফাহ্‌-এর মৃত্যু সংবাদ 
যযখন তার কাছে পৌছে তখন তিনি হজ্জ থেকে ফেরার পথে যাতে ইরাক নামক স্থানে ছিলেন। 
এসময় তার সাথে আবু মুসলিম খুরাসানী ছিলেন । ভাইয়ের মৃত্যু সংবাদ পেয়ে তিনি দ্রুত অগ্রসর 
হন। ভাইয়ের মৃত্যুতে আবূ মুসলিম তাকে সান্তনা প্রদান করেন । তখন মানসুর কেঁদে ফেললে 
আবু মুসলিম তাকে বলেন, আপনি কীদছেন অথচ আপনার কাধে খিলাফতের দায়িত্ব অর্পিত 
হয়েছে ? আল্লাহ্‌ চান তো আমিই আপনার পক্ষে এ দায়িত্ব পালন করব। তখন তিনি দুশ্চিন্তামুক্ত 
হন। এসময় তিনি যিয়াদ ইব্‌ন উবায়দুল্লাহ্‌কে নির্দেশ দেন পবিত্র মক্কার গভর্নররূপে ফিরে যেতে । 
ইতিপূর্বে সাফফাহ্‌ তাক সে দায়িত্ব থেকে অপসারণে করে তার পরিবর্তে আব্বাস ইবৃন আবদুল্লাহ্‌ 
ইব্‌ন মা'বদ ইবৃন আব্বাসকে নিয়োগ করেন । এ বছর অতিবাহিত হওয়া পর্যন্ত অন্যান্য সকল 
গভর্নর স্ব-স্বপদে বহাল ছিলেন। আর ইতিপূর্বে আবদুল্লাহ্‌ ইব্‌ন আলী তার ভাতিজা সাফ্ফাহ্‌-এর 
কাছে আনবারে আগমন করেন । তিনি তাকে সাইফার প্রশাসক নিযুক্ত করেন। পরবর্তীতে তিনি 
বিশাল বাহিনী নিয়ে রোম দেশ অভিমুখে রওনা হন। পথিমধ্যে তার কাছে সাফ্ফাহ-এর মৃত্যু 
সংবাদ পৌছলে তিনি হার্রানে ফিরে তার নিজের বায়আতের প্রতি আহ্বান জানান । এসময় তিনি 
দাবী করেন যে সাফ্ফাহ্‌ যখন তাকে শামে প্রেরণ করেন তখন তিনি তার সাথে অঙ্গীকার 
করেছিলেন যে তিনিই হবেন তার পরবর্তী খলীফা । তখন তার চতুম্পার্থ্ে বিশাল বাহিনী সমেবেত 
হয়। আর তার বিষয়ে এ সম্পর্কিত আলোচনা আমরা পরবর্তী বছরের ঘটনাসমূহের মাঝে 
ইনশাআল্লাহ্‌ উল্লেখ করব। 





www.almodina.com 


Contents 


১৩৭ হিজরীর সূচনা 


আবু জাফর মানসূর যখন তার ভাই সাফ্ফাহ্‌-এর মৃত্যুর পর হজ্জ থেকে ফিরেন তখন তিনি 
প্রথমে কৃফায় প্রবেশ করেন এবং কুফাবাসীর উদ্দেশ্যে জুমুআর দিন খুৎবা প্রদান করেন এবং 
তাদেরকে জুমুআর নামায পড়ান। তারপর তিনি সেখান থেকে আনবারে রওনা হন। আর 
ইতিমধ্যেই শাম ব্যতীত ইরাক, খুরাসান ও অন্যান্য সকল অঞ্চলের অধিবাসীদের থেকে তার 
অনুকূলে বায়আত গৃহীত হয় । আর এদিকে ঈসা ইবৃন আলী অর্থভাপ্তার ও অন্যান্য সংগ্রহশালা তার 
আগমন পর্যন্ত সংরক্ষণ করেন, তারপর তিনি তার কর্তৃত্বে তার হাতে ন্যস্ত করেন। এসময় তিনি 
তার চাচা আবদুল্লাহ্‌ ইবৃূন আলীকে সাফ্ফাহ্‌-এর মৃত্যুসংবাদ অবহিত করে পত্র প্রেরণ করেন। 
তার কাছে যখন এই সংবাদ পৌছে তখন তিনি ঘোষণা দিয়ে লোকজনকে মসজিদে সমবেত 
হওয়ার নির্দেশ দেন। তার কাছে আমীর-উমারা ও সাধারণ লোকজন সমবেত হয় । তখন তিনি 
তাদেরকে সাফ্ফাহ্‌-এর মৃত্যুসংবাদ পাঠ করে শোনান। এরপর তাদের উদ্দেশ্যে খুৎবা প্রদান 
করেন। এসময় তিনি উল্লেখ করেন যে, সাফ্ফাহ্‌ যখন তাকে মারওয়ানের বিরুদ্ধে প্রেরণ করেন 
তখন তিনি তার সাথে অঙ্গীকার করেন যে, আমি যদি মারওয়ানকে পরাজিত করতে পারি, তাহলে 
তার পরবর্তী খলীফা হব আমি । একবার ইরাকের কতিপয় আমীর তার পক্ষে সাক্ষ্য দান করে 
এবং উঠে গিয়ে তার হাতে বায়আত করে । এরপর তিনি হার্রানে ফিরে আসেন এবং চল্লিশ দিন 
অবরোধের পর খলীফা মানসুরের নায়িব মুকাতিল আল-আতকীকে হত্যা করে তার কর্তৃত্ব ছিনিয়ে 
নেন। খলীফা মানসূরের কাছে যখন তার চাচার এসকল কর্মকাণ্ডের কথা পৌছে তখন তিনি 
একদল উমারাসহ আবূ মুসলিম খুরাসানীকে সসৈন্যে তার বিরুদ্ধে প্রেরণ করেন। এদিকে 
আবদুল্লাহ্‌ ইব্‌ন আলী হার্রানে আত্মরক্ষামূলক অবস্থান গ্রহণ করেন এবং বিপুল পরিমাণ রসদ ও 
অস্ত্রস্ত্র মজুদ করেন। আর আবু মুসলিম রওনা হয়ে যান। তার অগ্রবর্তী বাহিনীর প্রধান ছিল 
মালিক ইব্‌ন হায়ছাম আল-খুযাঈ। এরপর আবদুল্লাহ্‌ যখন আবু মুসলিমের আগমনের বিষয়ে 
নিশ্চিত হন তখন তিনি ইরাকী বাহিনীর অসহযোগিতার আশঙ্কায় তাদের (প্রায়) সতের হাজার 
যোদ্ধাকে হত্যা করেন। এসময় তিনি হুমায়দ ইব্‌ন কাহতাবাকে হত্যা করতে মনস্থ করলে সে 
তার থেকে আবু মুসলিমের কাছে পলায়ন করে । এরপর আবদুল্লাহ্‌ ইব্‌ন আলী সসৈন্যে অগ্রসর 
হয়ে “নাসীবায়ন' নামক স্থানে অবতরণ করেন এবং তার ফৌজের চারদিকে পরিখা খনন করেন। 
এদিকে আবূ মুসলিম অগ্রসর হয়ে এক পার্শ্বে অবতরণ করে আবদুল্লাহ্‌কে লিখেন আমাকে 
আপনার বিরুদ্ধে লড়াই করার আদেশ দেওয়া হয়নি । আমাকে আমীরুল মু'মিনীন শামের গভর্নর 
নিয়োগ করে পাঠিয়েছেন। আর আমারও উদ্দেশ্য তা-ই । এ সময় আবদুল্লাহর সাথে শামীয় 
সৈন্যরা আবূ মুসলিমের এ কথায় আতঙ্কিত হয়ে বলল, আমরা আমাদের স্ত্রী-সন্তান, বাড়িঘর ও 
অর্থ-সম্পদের ব্যাপারে শঙ্কিত আমরা তাদের রক্ষার্থে সেখানে ফিরে যেতে চাই । তখন আবদুল্লাহ্‌ 


www.almodina.com 


Contents 


১২০ আল-বিদায়া ওয়ান নিহায়া 


বলল, দুর্ভাগ্য তোমাদের ! আল্লাহ্‌র কসম ! সে তো আমাদের বিরুদ্ধে লড়াই করার জন্যই 
এসেছে। কিন্তু, তারা শামে প্রত্যাবর্তন ছাড়া অন্য কিছু মানতে প্রস্তুত ছিল না। তখন আবদুল্লাহ্‌ 
তার মনধিল ত্যাগ করে শাম অভিমুখে রওনা হলেন। তখন আবু মুসলিম গিয়ে তার স্থানে 
অবস্থান গ্রহণ করলেন এবং সেই স্থানের চারপাশের পানি নিঃশেষ হয়ে গেল । উল্লেখ্য যে, 
আবদুল্লাহ্‌ যে স্থান থেকে সরে গিয়েছিলেন তা ছিল অত্যন্ত সুবিধাজনক স্থান । এরপর আবদুল্লাহ্‌ ও 
তার সাথীরা আবু মুসলিমের পরিত্যক্ত স্থানে এসে দেখলেন তা অত্যন্ত অসুবিধাজনক স্থান । 
এরপর আবু মুসলিম যুদ্ধের সূচনা করলেন । তিনি পাচমাস তাদের বিরুদ্ধে আক্রমণ পরিচালনা 
করতে থাকলেন। এসময় আবদুল্লাহর অশ্ববাহিনীর নেতৃত্বে ছিল তার ভাই আবদুস সামাদ ইব্‌ন 
আলী, আর তার ফৌজের দক্ষিণ বাহুর প্রধান ছিল বাক্কার ইব্‌ন মুসলিম আল-উকায়লী, আর 
উত্তর বা বাম বাহুর নেতৃত্বে ছিল হাবীব ইব্‌ন সুওয়ায়দ আল-আসাদী । অপরদিকে আবু মুসলিম 
বাহিনীর দক্ষিণ বাহুর নেতৃত্বে ছিল হাসান ইব্‌ন কাহতাবা আর বাম বা উত্তর বাহুর নেতৃত্বে ছিল 
আবু নসর খাযিম ইব্‌ন খুযায়ম। এসময় উভয় বাহিনীর মাঝে বহু খণ্ডযুদ্ধ সংঘটিত হল এবং 
অ-শুভ দিনসমূহে তাদের বহু সংখ্যক লোক নিহত হল । আর আবু মুসলিম আক্রমণের সময় যুদ্ধ 
উন্মাদনায় আবৃত্তি করতেন 8 


১১০৬৭ ০৩৯৪৭ ০ + BS রখ ডল ৩৫ ৬০ 
“যে ব্যক্তি তার স্বজনদের কাছে ফিরতে চেয়েছিল সে আর ফেরেনি, মৃত্যু থেকে পলায়ন 
করতে গিয়ে সে মৃত্যুর নহরেই পতিত হয়েছে।” 


যুদ্ধের ময়দানে তার জন্য বিশেষ আসন নির্মিত ছিল। দুই বাহিনী যখন মুখোমুখি হত তখন 
তিনি তাতে অবস্থান করতেন। এসময় তার বাহিনীতে যখনই কোন ত্রুটি দেখতেন দূত পাঠিয়ে 
তা সংশোধন করতেন। এরপর যখন জুমাদাল উখরা মাসের সাত তারিখ মঙ্গল বা বুধবার হল 
তখন উভয় বাহিনী প্রচণ্ড সংঘর্ষে লিপ্ত হল। এসময় আবু মুসলিম কুট-কৌশল অবলম্বন করলেন। 
তার ফৌজের দক্ষিণ বাহিনীর আমির হাসান ইব্ন কাহতাবাকে নির্দেশ প্রদান করলেন সামান্য 
সংখ্যক ফৌজ রেখে বাকিদের নিয়ে উত্তর বা বাম বাহুতে স্থানান্তরিত হতে । এদিকে শামীয় 
সৈন্যরা যখন তা দেখল তখন তারা সৈন্যসমৃদ্ধ বাম বাহুর বিপরীতে অবস্থানরত ডান বাহুর দিকে 
অগ্রসর হল। আর আবু মুসলিম বা তখন তার ফৌজের মধ্য বাহিনীকে নির্দেশ দিলে ডান বাহুর 
অবশিষ্টদের সাথে নিয়ে শামীয় ফৌজের বাম বাহুর উপর আক্রমণ করতে । তখন তারা তাদেরকে 
বিপর্যস্ত করল। এদিকে শামীয় ফৌজের মধ্যবর্তী বাহিনী এবং দক্ষিণ বাহু পিছু হটে পুনরায় 
আক্রমণ করল । অবশেষে খুরাসানী ফৌজ শামীয় ফৌজের বিরুদ্ধে চূড়ান্ত আক্রমণ করলে তারা 
পরাজিত হল । বেশ কিছুক্ষণ টিকে থাকার পর আবদুল্লাহ্‌ ইব্‌ন আলীও পরাজিত হলেন আর আবু 
মুসলিম তাদের ফৌজের সবকিছু দখল করে নিলেন। এরপর আবু মুসলিম অবশিষ্ট সকলকে 
নিরাপত্তা প্রদান করলেন এবং তাদের কাউকে হত্যা করলেন না। এসময় তিনি খলীফা মানসুরকে 
তার অভিযানের ফলাফল জানিয়ে পত্র লিখলেন। তখন মানসুর তার মাওলা আবু খাসীবকে প্রেরণ 
করলেন। আবদুল্লাহর সেনাছাউনিতে প্রাপ্ত গনীমতের হিসাব নিতে ! এ কারণে আবু মুসলিম 
খুরাসানী তার প্রতি অসস্তুষ্ট হলেন। এভাবে আবূ জাফর মানসূরের শাসন কর্তৃত্ব সুসংহত হল। 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ১২১ 


এদিকে আবদুল্লাহ্‌ ইব্ন আলী এবং তার ভাই আবদুস সামাদ উদ্দেশ্যহীনভাবে বেরিয়ে পড়লেন। 
এরপর তারা যখন রাস্সাফাতে পৌছলেন তখন আবদুস সামাদ সেখানে থেকে গেলেন। আর 
আবু খাসীব যখন ফেরার পথে তাকে সেখানে পেল তখন সে তাকে লৌহ শৃঙ্খলে আবদ্ধ করে 
বন্দী অবস্থায় তার সাথে নিয়ে গেল। সে যখন তাকে মানসূরের সামনে উপস্থিত করে তখন তিনি 
তাকে ঈসা ইব্‌ন মূসার হিফাষতে ন্যস্ত করেন। এসময় ঈসা মানসুরের কাছে তার জন্য নিরাপত্তা 
প্রার্থনা করেন। মতান্তরে তার জন্য নিরাপত্তা প্রার্থনা করেন ইসমাঈল ইবন আলী । আর আবদুল্লাহ্‌ 
ইব্ন আলী, তিনি বসরার অবস্থানরত তার ভাই সুলায়মান ইব্‌ন আলীর কাছে গমন করেন এবং 
বেশ কিছুকাল তার কাছে আত্মগোপন করে থাকেন। এরপর মানসুর তার সম্পর্কে জানতে পারেন 
এবং লোক পাঠিয়ে তাকে বনু উসামার লবণ সংরক্ষণের ঘরে তাকে কয়েদ করে রাখেন। এরপর 
তাতে পানি ছাড়েন তখন লবণ গলে যায় এবং ঘরটি আবদুল্লাহর উপর ভেঙ্গে পড়ে তিনি মারা 
যান। আর এটা খলীফা মানসূরের অন্যতম একটি গহিত কর্ম । আর সঠিক বিষয় আল্লাহ্‌ জানেন। 
এসময় তিনি সাত বছর জেলে অবস্থান করেন । তারপর তিনি যে ঘরে অবস্থানরত ছিলেন তা ধসে 
পড়লে তিনি মৃত্যুবরণ করেন ! যেমন তার বিবরণ যথাস্থানে ইনশাআল্লাহ্‌ আসছে? 


আবু মুসলিম খুরাসানীর হত্যাকাণ্ড 

এবছরই আবু মুসলিম যখন হজ্জ সমাপন করেন তখন তিনি সকলকে ছাড়িয়ে এক মনযিল 
অগ্রসর হয়ে যান। এমন সময় তার কাছে পথিমধ্যে সাফ্ফাহ্‌-এর মৃত্যু সংবাদ পৌছে । তখন 
তিনি খলীফা সম্বোধন করা ছাড়াই আবূ জা“ফরের কাছে পত্র লিখেন তার ভাইয়ের মৃত্যুতে তাকে 
সান্তনা দেয় তিনি নিজে তার কাছে ফিরে আসেননি । এতে মানসূর তার প্রতি ক্ষিপ্ত হয়ে উঠেন। 
উপরন্তু পূর্ব থেকেই তিনি তার প্রতি বিদ্বেষ পোষণ করতেন । কারও কারও মতে এসময়য় খলীফা 
মানসূরই এক মনযিল অগ্রবর্তী ছিলেন। এরপর তার কাছে যখন তার ভাইয়ের মৃত্যু সংবাদ 
পৌছে তখন তিনি আবু মুসলিমকে তৃ্রা করার নির্দেশ দিয়ে পত্র প্রেরণ করেন। যেমন আমরা 
পূর্বে উল্লেখ করেছি। এসময় তিনি তার পত্র লিখক আবূ আয়্যুবকে বলেন, তাকে কঠোর ভাষায় 
পত্র লিখ । আবূ মুসলিমের কাছে যখন পত্রটি পৌছে তখন তিনি তাকে খলীফ সন্বোধনে 
অভিনন্দিত করেন এবং তার বশ্যতা স্বীকার করে নেন। জনৈক আমীর এসময় খলীফা মানসূরকে 
পরামর্শ দিয়ে বলেন, আমরা মনে করি পথিমধ্যে তার সাথে মিলিত হওয়া আপনার জন্য ঠিক হবে 
না। কেননা তার সাথে রয়েছে তার একান্ত অনুগত সৈন্যদল যারা তাকে অত্যধিক সমীহ করে 
এবং তার আনুগত্যে প্রদর্শনে অতি তৎপর । অথচ আপনার সাথে তেমন কেউ নেই। তখন 
খলীফা মানসূর তার মত গ্রহণ করেন। এরপর আবু জা“ফরের অনুকূলে তার বায়আত গ্রহণ 
আমরা উল্লেখ করেছি। এরপর তিনি তাকে তার চাচা আবদুল্লাহর বিরুদ্ধে প্রেরণ করলে তিনি 
তাকে পর্যুদস্ত করেন যেমনটি পূর্বে বর্ণিত হয়েছে। এছাড়া ইত্যবসরে হাসান ইব্‌ন কাহতাবা 
খলীফা মানসুরের পত্র লিখক আবু আয়্যুবের কাছে দূত পাঠান তার সাথে সরাসরি কথা বলে 
তাকে এ বিষয়ে অবহিত করার জন্য যে আবূ মুসলিম খলীফা আবু জাফরের কাছে অভিযুক্ত । 
তার কাছে যখন খলীফার কোন পত্র আসে তখন সে তা পড়ে তারপর তার মুখের কোণা বাকিয়ে 
তা আবূ নসরের দিকে ছুঁড়ে মারে এবং দু'জন মিলে বিদ্রপাত্মক হাসি হাসতে থাকে । তখন আবু 
আয্যুব বলেন, আবু মুসলিমের বিরুদ্ধে আমাদের অভিযান এর চেয়ে স্পষ্টতর । আর আবু জাফর 


আল-বিদায়া ওয়ান নিহায়া (১০ম খণ্ড)-_১৬ 


www.almodina.com 


Contents 


১২২ আল-বিদায়া ওয়ান নিহায়া 


যখন তার মাওলা আবুল খসীব ইয়াকতীনকে আবু মুসলিম কর্তৃক তার চাচা আবদুল্লাহর সেনাদল 
থেকে প্রাপ্ত অর্থ-সম্পদ, মুল্যবান রত্ন ইত্যাদির খবরদারি করতে পাঠান । তখন আবু মুসলিম ক্রুদ্ধ 
হয়ে আবু জা“ফরকে গালমন্দ করেন এবং আবুল খাসীবকে হত্যা করতে উদ্যত হন। অবশেষে 
তাকে যখন বোঝানো হয় যে, সে তো নিছক দূত । তখন তিনি ক্ষান্ত হন। এরপর দূত ফিরে তার 
সাথে আবু মুসলিমের কৃত আচরণের কথা উল্লেখ করলে মানসূর তার প্রতি ক্রুদ্ধ হন। আর তিনি 
শঙ্কিত হন ফে, আবু মুসলিম খুরাসানে চলে গেলে তাকে বাগে আনা মুশকিল হবে এবং সে 
সেখানে তার বিরুদ্ধে নানা অঘটনের জন্ম দিবে। তখন তিনি ইয়াকতীনের মাধ্যমে তার কাছে 
পত্র প্রেরণ করেন- আমি তোমাকে শাম ও মিসরের গভর্নর নিয়োগ করলাম, আর তা খুরাসান 
থেকে উত্তম । আর মিসরে তুমি পসন্দমত কাউকে পাঠিয়ে নিজে শামে অবস্থান কর । তাহলে 
তুমি আমীরুল মু'মিনীনের কাছাকাছি অবস্থান করতে পারবে এবং তিনি যখন তোমার সাক্ষাতের 
ইরাদা করবেন তখন তুমি দ্রুত হাযির হতে পারবে । এই পত্র পেয়ে আবু মুসলিম ক্রুদ্ধ হয়ে 
বলেন, তিনি আমাকে শাম ও মিসরের গভর্নর নিয়োগ করেছেন আর খুরাসানের কর্তৃত্ব আমার 
পূর্ব থেকেই বিদ্যমান । কাজেই, আমি নিজে খুরাসানে গমন করব আর শাম ও মিসরে ১ আমার 
প্রতিনিধি নিয়োগ করব । এরপর তিনি এই সিদ্ধান্তের কথা জানিয়ে খলীফা মানসুরকে পত্র প্রেরণ 
করেন । তখন মানসূর তার এই আচরণে উৎকণ্ঠা বোধ করেন । মানসূরের বিরোধিতার দৃঢ় সং 
নিয়ে আবু মুসলিম শাম থেকে খুরাসানের উদ্দেশ্যে বের হন। এসময় মানসূর আনবার ত্যাগ করে 
মাদায়িন অভিমুখে রওনা হন এবং আবু মুসলিমকে তার অভিমুখে রওনা হওয়ার নির্দেশ দেন। 
তখন আয্যাবে অবস্থানরত আবু মুসলিম খুরাসানে প্রবেশের সংকল্প নিয়ে তাকে লিখেন- 
আমীরুল মু'মিনীনের এমন কোন শত্রু নেই যাকে আল্লাহ্‌ তার আয়ত্তে আনেননি। সাসানীয় 
সম্রাটদের উদ্ধৃতিতে আমরা বর্ণনা করতাম, অন্ধকার রাত যখন নীরব হয় তখনই ওযীরগণ 
সবচেয়ে ভয়াঙ্কর হয়। তাই আমরা আপনার নৈকট্য থেকে দূরে সরে যাচ্ছি এবং আপনি যতদিন 
আমাদের সাথে অঙ্গীকার রক্ষা করবেন আমরাও ততদিন আপনার সাথে প্রতিশ্রুতি রক্ষায় আগ্রহী 
এবং আপনার আনুগত্যে বিশ্বাসী । তবে তা নিরাপদ দূরত্ব রেখে । যদি আপনাকে তা তুষ্ট করে 
তাহলে আমি আপনার একান্ত অনুগত সেরক । আর যদি আপনি আপনার ইচ্ছাই বাস্তবায়ন করতে 
চান তাহলে নিজেকে অপমান ও অপদস্থতা থেকে রক্ষার্থে আমি আপনার সাথে কৃত প্রতিশ্রুতি 
ভঙ্গে বাধ্য হব। 


খলীফা মানসূরের কাছে যখন পত্রটি পৌছে তখন তিনি আবু মুসলিমকে লিখেন- আমি 
তোমার পত্রের মর্ম উপলব্ধি করেছি। তুমি এ সকল প্রতারক ওযীরদের মত নও যারা তাদের 
অপরাধের আধিক্যের কারণে রাষ্ট্রীয় বিশৃঙ্খলা ও অস্থিরতা কামনা করে । আর তাদের স্বস্তি হল 
জামাআতের এঁক্য বিনষ্ট হওয়ায়। কিন্তু তোমার আনুগত্য হিতাকাজ্কী এবং খলীফার 
সাহায্যকারীরূপে গুরু দায়িত্ব বহন করার মাধ্যমে তুমি নিজেকে তাদের উর্ধ্বে রেখেছো । এ শর্ত 
যা তুমি তোমার পক্ষ থেকে অপরিহার্য করেছো তার সাথে আনুগত্যের কোন সম্পর্ক নেই। আর 





১. ইবনুল আছামে (৮ খ. 8 ২২০ পৃ.) রয়েছে, সে মানসূরের পত্র ছুড়ে ফেলে আবৃত্তি করে ঃ 
all হি ১৭৫ VE + ১৫৩ 015 ০০০৭ Gall 11 
“কোন পরওয়া করো না, পত্রটি ছুড়ে মার যদিও তা মুতালাম্মিসের পত্রের ন্যায় কোন চক্রান্ত হয়ে থাকে ।” 


www.almodina.com 


Contents 
আল-বিদায়া ওয়ান নিহায়া ১২৩ 


আমীরুল মু'মিনীন ঈসা ইবৃন মূসার মাধ্যমে তোমার কাছে পত্র প্রেরণ করেছেন যার প্রতি উৎকর্ষ 
হলে তোমার চিত্ত আশ্বস্ত হবে । আর আল্লাহ্‌র কাছে প্রার্থনা কর যেন তিনি শয়তানের কুমন্ত্রণা ও 
তোমার মাঝে অন্তরায় হন। কেননা, তোমার সদিচ্ছা নষ্ট করার জন্য এটাই তার কাছে সবচেয়ে 
কার্যকরী পন্থা । 

বলা হয় এসময় আবু মুসলিম খলীফা মানসুরের কাছে লিখেন । পর কথা হল, আল্লাহ্‌ তার 
সৃষ্টির প্রতি যে বিধান আরোপ করেছেন সে বিষয়ে আমি এক ব্যক্তিকে অগ্রপথিক ও পথ প্রদর্শক 
নির্ধারণ করেছি। তিনি ছিলেন জ্ঞান সমুদ্রে অবগাহনকারী এবং আল্লাহ্‌র রাসূলের নিকতাত্মীয় । 
কুরআন সম্বন্ধে আমাকে মূর্খ গণ্য করে যৎসামান্যের লোভে তিনি তার অর্থ বিকৃতি ঘটালেন যা 
আল্লাহ্‌ তার সৃষ্টিকুলের জন্য ত্যাগ করেছেন। আর তিনি ছিলেন প্রবঞ্চক তুল্য । আর তিনি 
আমাকে নির্দেশ দিলেন তরবারি কোষমুক্ত করতে, দয়া অপসারণ করতে, কোন কৈফিয়ত গ্রহণ না 
করতে, পদশ্থলন ক্ষমা না করতে । তখন আমি আপনাদের কর্তৃত্ব দৃঢ়করণে তা বাস্তবায়ন করলাম 
এমনকি যারা আপনাদের পরিচয় জানত না আল্লাহ্‌ তাদেরকে আপনাদের পরিচয় জানালেন, 
আপনাদের শত্রুরা আপনাদের আনুগত্য করল । অপদস্থা-তুচ্ছতা ও আত্মগোপনতার পর আল্লাহ্‌ 
আপনাদেরকে বিজয় দান করলেন । এরপর আল্লাহ্‌ আমাকে তাওবা দ্বারা রক্ষা করলেন । তিনি যদি 
আমাকে ক্ষমা করেন তাহলে ক্ষমা দ্বারা তো তিনি আদিকাল থেকেই পরিচিত এবং তার সাথে তা 
সম্পৃক্ত । আর যদি তিনি আমাকে শাস্তি প্রদান করেন। তাহলে তা আমার কৃতকর্মের কারণে । আর 
আল্লাহ্‌ তো তার বান্দাদের প্রতি অবিচারী নন। মাদায়নী তার শায়খদের থেকে এই বর্ণনা উল্লেখ 
করেছেন। 

এছাড়া খলীফা মানসূর একদল আমীরসহ জারীর ইব্‌ন ইয়াধীদ ইব্‌ন জারীর ইব্‌ন আবদুল্লাহ্‌ 
আল-বাজালীকে১ তার কাছে প্রেরণ করেন । আর জারীর ছিলেন তার কালের অনন্য ব্যক্তি । তিনি 
তাকে নির্দেশ প্রদান করেন আবু মুসলিমের সাথে যথাসাধ্য কোমল ভাষায় কথা বলতে এবং 
কথার মাধ্যমে তাকে এ বিষয়টি বোঝাতে যে খলীফা আপনার মান-মর্াদা সমুন্নত করতে চান 
এবং আপনাকে অবাধ কর্তৃত্ব দান করতে চান। যদি সে তা মেনে নেয় তাহলে বেশ । আর যদি 
সে প্রত্যাখ্যান করে তাহলে তাকে একথা বলবে যে তিনি আব্বাস থেকে দায়মুক্ত । যদি আপনি 
মুসলমানদের এক্য নষ্ট করে আপনার ইচ্ছামাফিক পথ অবলম্বন করেন তাহলে তিনি নিজেই 
পাকড়াও করবেন এবং আপনার বিরুদ্ধে সর্বাত্মক লড়াই করবেন । আপনি যদি অথই সমুদ্রে নেমে 
পড়েন তাহলে তিনি আপনার নাগাল পাওয়া পর্যন্ত সেখানেও আপনার পশ্চদ্ধাবন করবেন । এরপর 
হয় আপনাকে হত্যা করবেন অথবা তার পূর্বে নিজেই মৃত্যুবরণ করবেন- আর উত্তম পন্থায় তার 
মত পরিবর্তনের ব্যাপারে নিরাশ হওয়ার পূর্বে তাকে একথা বলবে না। 

খলীফা মানসুর প্রেরিত আমীর-উমারাগণ হালওয়াবে যখন তার কাছে আগমন করলেন তখন 
তারা তাকে আমীরুল মু'মিনীনের বায়আত প্রত্যাহার ও তার বিরোধিতার কারণে তাকে ভর্সনা 
করলেন এবং তাকে তার আনুগত্যে প্রত্যাবর্তনের জন্য উৎসাহিত করলেন । তখন আবু মুসলিম 


১. ইবনুল আছীরে (৫ খ. ৪ ৫৭১ পৃ.) রয়েছে, মানসূর একটি পত্র লিখে তা আবু হুমায়দ আল মারওয়ার ওয়ামীর 
সাথে প্রেরণ করেন। আর ইবনুল আ*ছামে আবূ মুসলিমের পত্রের উত্তরে মানসুরের প্রেরিত পত্রের ভাষ্য 
রয়েছে। আর আল-ফখরীতে রয়েছে মানসূর তার জনৈক বুদ্ধিমান বা;ল্কর হাতে পত্রসমূহ প্রেরণ করেন । 


www.almodina.com 


Contents 
১২৪ আল-বিদায়া ওয়ান নিহায়া 


তার বিচক্ষণ আমিরদের সাথে পরামর্শ করলেন। এসময় তাদের সকলেই তাকে খলীফা 
মানসূরের আনুগত্যে প্রত্যাবর্তন করতে নিষেধ করল । তারা তাকে রায় শহরে অবস্থানের পরামর্শ 
দিল। তাহলে খুরাসান তার কর্তৃত্বাধীন থাকবে এবং তার ফৌজ তার অনুগত থাকবে । এরপর 
খলীফা যদি তা মেনে নেয় তাহলে বেশ, অন্যথায় তিনি তার অনুগত ফৌজের সুরক্ষায় অবস্থান 
করবেন। এসময় আবু মুসলিম খলীফা মানসূরের প্রেরিত আমীরদের কাছে দূত পাঠিয়ে বললেন 
তোমরা তোমাদের খলীফার কাছে ফিরে যাও, আমি তার সাক্ষাতে আগ্রহী নই। এরপর তারা 
যখন তার ব্যাপারে নিরাশ হল তখন তারা তাকে খলীফা মানসূরে নির্দেশিত সেই কথা বলল। 
আবু মুসলিম যখন একথা শুনল তখন বিপর্যস্ত ও ভগ্নমনে বলল, এখনই আমার সামনে থেকে 
তোমরা যাও। 

করেছিলেন । আবু মুসলিমের বিরুদ্ধে অভিযোগ উত্থাপনের পর তার অনুপস্থিতি খলীফা মানসুর 
আবু দাউদকে পত্র মারফত জানান আমি যতদিন খলীফারূপে জীবিত আছি ততদিন খুরাসানের 
শাসন কর্তৃত্ব তোমার । আবূ মুসলিমকে পদচ্যুত করে আমি তোমাকে তার গভর্নর নিয়োগ 
করলাম । এরপর আবু দাউদ যখন আবু মুসলিমের বায়আত প্রত্যাহারে কথা জানতে পারেন তখন 
তিনি তাকে পত্র লিখেন- আহলে বায়তের খলীফাদের বায়আত প্রত্যাহার করে নেওয়া আমাদের 
জন্য শোভনীয় নয় । আপনি আপনার ইমামের পূর্ণ আনুগত্যে প্রত্যাবর্তন করুন । আমার সালাম 
গ্রহণ করবেন- তখন বিষয়টি তাকে আরও বিপর্যস্ত করল এবং আবু মুসলিম তাদের কাছে এই 
মর্মে দূত প্রেরণ করলেন, অচিরেই আমি খলীফার কাছে আমার আস্থভাজন আবু ইসহাককে 
প্রেরণ করব । এরপর তিনি আবু ইসহাককে খলীফা মানসুরের কাছে প্রেরণ করেন। তখন খলীফা 
আবু ইসহাককে সসম্মানে বরণ করেন এবং আবু মুসলিমকে তার আনুগত্যে ফিরিয়ে আনার শর্তে 
তাকে ইরাকের গভর্নর বানানোর প্রতিশ্রুতি প্রদান করেন । আবু ইসহাক যখন আবূ মুসলিমের 
কাছে ফিরে আসেন তখন তিনি তাকে প্রশ্ন করেন, তুমি কী খবর এনেছো ? তিনি বলেন, আমি 
তো তাদেরকে দেখলাম আপনার প্রতি উচ্চ মর্যাদা ও সম্মান প্রদর্শন করতে । আবূ ইসহাকের এই 
কথা তাকে প্ররোচিত করে এবং তিনি খলীফার সাক্ষাতের জন্য সংকল্পবদ্ধ হন। এসময় তিনি 
তার নায়যাক নামক আমীরের পরামর্শ চান। তখন তিনি তাকে নিষেধ করেন। কিন্তু আবু মুসলিম 
তার সংকল্পে অবিচল থাকেন। নায়যাক তার এই দৃঢ় সংকল্প দেখে আবৃত্তি করেন ৪ 


21581 55৯5 PCA AS + UCL ০ JCAL 
“তাকদীরের সাথে কোন কৌশল চলে না, তাকদীর সকলের কৌশলকে নস্যাৎ করে দেয়।” 
তারপর নায়যাক তাকে বলেন, আমার একটি কথা রাখুন । আবু মুসলিম বলেন, তা কী? 
তখন তিনি বলেন, আপনি যখন তার সাক্ষাতে প্রবেশ করবেন তখন তাকে হত্যা করুন। তারপর 
আপনি যাকে ইচ্ছা খলীফারূপে তার বায়আত গ্রহণ করুন। কেননা, তখন কেউ আপনার 
বিরোধিতা করবে না। এরপর আবু মুসলিম খলীফা মানসুরকে তার আগমন সংবাদ জানিয়ে পত্র 


লিখেন। খলীফা মানসুরের পত্র লেখক আবু আয়্যুব বলেন, এরপর আমি মানসূরের সাক্ষাতে 
প্রবেশ করি, তিনি তখন আসরের নামায পড়ে একটি পশমী তাবুতে জায়নামাষে উপবিষ্ট আর তার 


www.almodina.com 


Contents 
আল-বিদায়া ওয়ান নিহায়া ১২৫ 


সামনে ছিল একটি পত্র । এসময় তিনি তা আমার দিকে ছুঁড়ে দেন, আমি তখন দেখতে পাই তা 
আবু মুসলিমের পত্র তাতে তিনি খলীফাকে তার আগমনের কথা অবহিত করেছেন। এরপর 
খলীফা বলেন, আল্লাহ্র কসম ! তুমি যদি তার গুণ বর্ণনা করে আমাকে মুগ্ধ ও বিমোহিত কর 
তবুও আমি তাকে হত্যা করবই। আবূ আয়্যুব বলেন, আমি তখন (বিপদ আঁচ করে) ‘ইন্নালিল্লাহি 
ওয়া ইন্না ইলাইহি রাজিউন’ পড়লাম । আর এ ঘটনার কথা ভেবে সে রাতে আমার ঘুম আসল 
না । আর আমি মনে মনে বললাম, আবু মুসলিম যদি ভীত অবস্থায় খলীফার সাক্ষাতে প্রবেশ করে 
তাহলে তার পক্ষ থেকে খলীফার প্রতি কোন অগ্রীতিকর আচরণ প্রকাশ পেতে পারে। অবস্থার 
দাবী হল তার নির্ভয়ে প্রবেশ করা যাতে খলীফা তাকে কাবু করতে পারেন । এরপর যখন সকাল 
হল তখন আমি জনৈক আমীরকে ১ ডেকে বললাম, কাসকার শহরের গভর্নর হওয়ার কি আগ্রহ 
‘ আছে তোমার ? এ বছর তা প্রচুর ফল-ফসলে সমৃদ্ধ। তখন সে বলল, কে আমার জন্য তার 
দায়িত্‌ গ্রহণ করবে ? তখন আমি তাকে বললাম, তাহলে তুমি গিয়ে খলীফার সাক্ষাতে 
আগমনরত আবূ মুসলিমের সাথে পথিমধ্যে সাক্ষাৎ করে বল, তোমাকে এ শহরের গভর্নর 
নিয়োগ করতে । কেননা, আমীরুল মু'মিনীন তাকে তা গোটা ইসলামী সম্বাজ্যের শাসন কর্তৃত্ব 
অর্পণ করে নিজে আপাতত বিশ্রাম গ্রহণ করতে চান। একথা বলে আমি তার পক্ষে থেকে 
লোকটির আবূ মুসলিমের কাছে যাওয়ার ব্যাপারে তার [মানসুরের) অনুমতি চাইলাম । তখন তিনি 
তাকে অনুমতি দিলেন । তিনি তাকে বললেন, আমাদের পক্ষ থেকে সালাম জানিয়ে তাকে বলো, 
আমরা তার সাক্ষাতে আগ্রহী । এরপর সেই ব্যক্তি ২ আবু মুসলিমের কাছে গিয়ে তাকে তার প্রতি 
খলীফার আগ্রহের কথা জানাল । তখন তা তাকে আনন্দিত করল এবং তিনি নিঃসক্কোচিত হলেন । 
অথচ তা ছিল তার প্রতি ধোকা ও ষড়যন্ত্র । আর আবু মুসলিম যখন লোকটির কথা শুনল তখন 
তিনি দ্রুত তার মৃত্যুর দিকে অগ্রসর হলেন। তিনি যখন মাদায়নের নিকটবর্তী হলেন তখন 
খলীফা, আমীর-উমারা ও সেনাপতিদের নির্দেশ দিলেন অগ্রসর হয়ে তাকে অভ্যর্থনা জানাতে । 
সেদিন দিনের শেষ ভাগে তিনি খলীফা মানসূরের সাক্ষাত লাভ করলেন । আর ইতিপূর্বেই আবু 
আয্যুব মানসূরকে পরামর্শ দিয়েছিলেন তার হত্যাকে পরদিন পর্যন্ত বিলম্বিত করতে এবং তিনি 
তার সে পরামর্শ গ্রহণ করেছিলেন। এরপর আবু মুসলিম যখন সন্ধ্যাকালে খলীফা মানসুরের 
সাক্ষাতে প্রবেশ করলেন তিনি তখন তার প্রতি সম্মান ও মর্যাদা প্রকাশ করলেন। তারপর তিনি 
তাকে বললেন, যাও তুমি নিজেকে আরাম দাও, হাম্মাম খানায় প্রবেশ করে গোসল করে নাও। 
আগামীকাল হলে তুমি আবার আমার কাছে এস । এরপর তিনি খলীফার কাছ থেকে বের হলেন 
এবং লোকজন এসে তাকে সালাম করতে লাগল । পরদিন খলীফা তার জনৈক আমীরকে তলব 
করে বললেন, তোমার কাছে আমার গুরুত্ব কতটুকু ? তখন সে বলল, আল্লাহ্র কসম ! হে 
আমীরুল মু'মিনীন আপনি যদি আমাকে আত্মহত্যার নির্দেশ দেন তাহলে আমি আত্মহত্যা করতে 
কুষ্ঠিত হব না। তিনি বললেন, বল তো দেখি যদি আমি তোমাকে আবূ মুসলিমকে হত্যা করার 
নির্দেশ দিই । বর্ণনাকারী বলেন তখন সে বেশ কিছুক্ষণ বিষণ্ন অবস্থায় চুপ করে থাকল । এরপর 
জাবূ আয্যুব তাকে বললেন, এ ব্যাপারে তুমি কথা বলছ না কেন? তখন সে দুর্বলভাবে বলল, 


১. এই ব্যক্তি হল সালামা ইবৃন সাঈদ ইবৃন জাবির, দ্র. তাবারী ইবনুল আছীর। 
২ সে হল সালামা নামক এক ব্যক্তি । 


www.almodina.com 


Contents 


১২৬ আল-বিদায়া ওয়ান নিহায়া 


আমি তাকে হত্যা করব । এরপর মানসূর তাকে হত্যার জন্য চারজন বিশিষ্ট প্রহরী নির্বাচিত করে 
করবে, আমি যখন হাততালি দিব তখন তোমরা এসে তাকে হত্যা করবে। এরপর খলীফা 
মানসূর আবু মুসলিমের কাছে এক দূত পাঠালেন । তখন? আবু মুসলিম এসে প্রথমে খলীফার 
বাস ভবনে প্রবেশ করলেন এরপর স্মিতমুখে খলীফার সামনে । সাক্ষাতে প্রবেশ করলেন । তিনি 
যখন খলীফার মুখোমুখি হলেন তখন খলীফা তাকে একে একে তার সকল কৃতকর্মের জন্য 
তিরস্কার করতে লাগলেন । আর তিনি তার সব বিষয়ে অজুহাত পেশ করতে লাগলেন । তারপর 
বললেন, হে আমীরুল মু'মিনীন আমার প্রত্যাশা যে এখন আপনার মন আমার প্রতি প্রসন্ন হয়েছে। 
তখন মানসুর বললেন, আল্লাহ্‌র কসম ! এসব কিছু তোমার প্রতি আমার রোষ বৃদ্ধি করেছে। 
এরপর তিনি হাততালি দিলেন তখন উছমান ও তার সঙ্গীরা এসে তাকে তরবারির আঘাতে হত্যা 
করল এবং তারা তাকে একটি আলখেল্লায় জড়িয়ে রাখল । এরপর খলীফা মানসুর তার 
শবদেহকে দজলায় নিক্ষেপের নির্দেশ দিলেন। এটাই ছিল তার শেষ পরিণতি । আবু মুসলিমের 
হত্যাকাণ্ড সংঘটিত হয় ১৩৭ হিজরীর শাবান মাসের ২৬ তারিখ বুধবার । 


যে সব কথা বলে খলীফা মানসূর তাকে তিরস্কার করেন তার অন্যতম হল তিনি তাকে 
বলেন, একাধিকবার তুমি নিজেকে প্রথমে উল্লেখ করে আমার কাছে পত্র প্রেরণ করেছো । আর 
তুমি আমার ফুফু আমীনাকে বিবাহ প্রস্তাব দেওয়ার স্পর্ধা দেখিয়েছ। উপরন্তু তুমি দাবী করে থাক 
যে তুমি সুলায়ত ইব্‌ন আবদুল্লাহ্‌ ইব্‌ন আব্বাসের সন্তান। তখন আবূ মুসলিম বলেন, হে 
আমীরুল মু'মিনীন, আমার সম্পর্কে একথা বলা ঠিক হবে কি অথচ আপনাদের জন্য আমি কী 
. করেছি তা সকলেই জানে । তখন মানসূর বলেন, হতভাগা ! কোন কৃষ্ণকায় দাসীও যদি এ বিষয়ে 
তৎপর হত তাহলেও আল্লাহ্‌ আমাদের ভাগ্যরূপে এবং আমাদের সতর্কতা অবলম্বনের কারণে তা 
পূর্ণ করত। তারপর তিনি বলেন, আল্লাহ্‌র কসম ! আমি তোমাকে হত্যা করবই ! তখন আবু 
মুসলিম বলেন, হে আমীরুল মু'মিনীন ! আমাকে আপনার শক্রদের মুকাবিলার জন্য জীবিত 
রাখুন। তখন তিনি বলেন, তোমার চেয়ে ঘোরতর শত্রু আমার আর কে আছে ? এরপর তিনি 
তাকে হত্যার নির্দেশ দেন, যেমনটি পূর্বে উল্লেখ করা হয়েছে। তখন জনৈক আমীর তাকে বলেন, 
হে আমীরুল মু'মিনীন ! এখন আপনি প্রকৃত খলীফা হতে পেরেছেন। বর্ণিত আছে এসময় 
খলীফা মানসুর এই কবিতা পঙ্ক্তি আবৃত্তি করেন 8 


SCL OSE ESR CE LSE 12281 

“আর তার সামান (সফর সামগ্রী) নামিয়ে যাত্রা শেষ করল যেমন স্বজনদের মাঝে ফিরে 
মুসাফিরের চোখ জুড়াল ৷” 

ইবৃন খাল্লিকান উল্লেখ করেছেন যে, খলীফা মানসুর যখন আবু মুসলিমকে হত্যা করার ইচ্ছা 


১, আল-আখরারুত্‌ তিওয়ালে (৩৮০ পৃ.) রয়েছে, “এরপর যখন চতুর্থ দিন আসল....আর মুরুজুজযাহাব (৩ খ. ৪ 
৩৫৬ পৃ.) রয়েছে একাধিকবার আবূ মুসলিম মানসূরের কাছে যান কিন্তু তিনি কিছুই প্রকাশ করেননি । আল 
ইমামা ওয়াস সিয়াসাতে রয়েছে- এভাবে তিনি কয়েকদিন অবস্থান করেন, প্রতিদিন আবূ জাফরের কাছে 
আসতে থাকেন । আর ইবনুল আছামে (৮ খ. 8 ২২৫ পৃ.) রয়েছে। এভাবে তিন দিন অবস্থানের পর যখন 
চতুর্থ দিন আসল ..... 








www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ১২৭ 


করলেন, তখন তিনি তার বিষয়ে হতবুদ্ধি হয়ে পড়লেন একথা ভেবে যে, তিনি কি এ বিষয়ে 
কারো পরামর্শ চাইবেন নাকি এককভাবে তা কার্যকর করবেন যাতে বিষয়টি প্রচার-প্রসার লাভ না . 
করে। এরপর তিনি তার একান্ত হিতাকাঙ্কী জনৈক সহচরের কাছে পরামর্শ চাইলেন। তখন 
তিনি বললেন, হে আমীরুল মু'মিনীন ! আল্লাহ্‌ তা'আলা বলেছেন - EEA Cen 9৫51 
(57:51:11 “যদি আকাশমণ্ডলী ও পৃথিবীতে আল্লাহ্‌ ব্যতীত বহু ইলাহ্‌ থাকত তবে উভয়ই 
ধ্বংস হয়ে যেত (সূরা আম্বিয়া £ ২২)”। তখন তিনি তাকে বললেন, তুমি আল্লাহর এই বাণীকে 
এক সংরক্ষণকারী কর্ণের গোচরে এনেছ। এরপর তিনি এ বিষয়ে সংকল্পবদ্ধ হলেন । 


তিনি হলেন আব্বাসীয় সাম্রাজ্যের বিশিষ্ট ব্যক্তিত্ব আবূ মুসলিম আবদুর রহমান ইব্‌ন 
মুসলিম । তাকে রাসুল পরিবারের আমীরও বলা হয় । খতীব (বাগদাদী) বলেন, তার নাম আবদুর 
রহমান ইব্‌ন শায়রূন ইব্‌ন ইসফানদিয়ার আবূ মুসলিম আল-মারওয়ামী । আব্বাসীয় সাম্রাজ্যের 
ইব্‌ন আলী ইবৃন আবদুল্লাহ্‌ ইব্‌ন আব্বাস এবং আবদুল্লাহ্‌ ইবৃন মুহাম্মাদ ইবৃন আলী ইব্‌ন আবদুল্লাহ্‌ 
ইব্‌ন আব্বাস থেকে । ইবৃন আসাকির অবশ্য তার শায়খদের মাঝে মুহাম্মাদ ইব্‌ন আলী, আবদুর 
রহমান ইব্‌ন হারমালা এবং ইব্‌ন আব্বাসের মাওলা ইকরিমাকে উল্লেখ করেছেন। ইব্‌ন আসাকির 
পিতা বিশর, আবদুল্লাহ্‌ ইব্‌ন শুবরুমা, আবদুল্লাহ্‌ ইব্‌ন মুবারক, আবদুল্লাহ্‌ ইব্‌ন মুনীব 
আল-মারওয়ামী এবং আবু মুসলিমের জামাতা কুদায়দ ইব্‌ন মানী'। 

খতীব বাগদাদী বলেন, আবু মুসলিম ছিলেন বিচক্ষণ বুদ্ধিমান, পরিচালন-কুশলী, আত্মপ্রত্যয়ী 
ও দুঃসাহসী । খলীফা আবু জাফর মানসূর তাকে মাদায়িনে হত্যা করেন। আবু নাঈম ইস্পাহানী 
তার “তারীখে ইম্পাহানে বলেন, তার নাম ছিল আবদুর রহমান ইব্‌ন উছমান ইব্‌ন ইয়াসার ইব্‌ন 
সুনদুস. ইবৃন হাওযাওয়ান। তিনি ছিলেন বাষ্রা জামহারের বংশধর । তার উপনাম ছিল আবূ 
ইসহাক । আর তিনি কুফায় লালিত-পালিত হন। তার পিতা মৃত্যুকালে তাকে ঈসা ইব্ন মূসা 
আস্-সাররাজের দায়িত্বে অর্পণ করে যান। তিনি তখন তাকে সাত বছর বয়সে কৃফায় নিয়ে 
আসেন । এরপর ইমাম ইবরাহীম ইবৃন মুহাম্মাদ যখন তাকে খুরাসানে প্রেরণ করেন, তখন তিনি 
তাকে বলেন, তোমার নাম উপনাম সব পরিবর্তন করে ফেল । তখন তিনি আবদুর রহমান ইব্‌ন 
মুসলিম নাম গ্রহণ করেন এবং আবু মুসলিম উপনাম ধারণ করেন। এরপর সতের বছর বয়সে 
একটি গাধার পিঠে আরোহণ করে তিনি খুরাসান অভিমুখে রওনা হন। এসময় ইবরাহীম ইব্‌ন 
মুহাম্মাদ তাকে পথ খরচ প্রদান করেন। এইভাবে অতিসাধারণ অবস্থায় তিনি খুরাসানে প্রবেশ 
করেন। এরপর কালক্রমে অবস্থার পরিবর্তন ঘটে এবং অবু মুসলিম গোটা খুরাসান অঞ্চলের 
একক শাসন কর্তৃত্বের অধিকারী হন। বর্ণিত আছে যে, তার খুরাসান যাওয়ার পথে কোন এক 
পানশালার এক ব্যক্তি স্পর্ধা দেখিয়ে তার গাধার লেজ কেটে দেয়। পরবর্তীতে আবু মুসলিম যখন 
কর্তৃত্ব লাভ করেন তখন তিনি সে স্থানকে ধুলিসাৎ করে দেন ফলে তা বিরাণ হয়ে যায়। কোন 
কোন এতিহাসিক উল্লেখ করেছেন যে, শৈশবে তিনি যুদ্ধ বন্দী হন। এসময় আব্বাসীয় সাম্রাজ্যের 





www.almodina.com 


Contents 


১২৮ আল-বিদায়া ওয়ান নিহায়া 


জনৈক প্রচারক তাকে চারশ দিরহামে খরিদ করে নেয়। এরপর ইমাম ইবরাহীম ইব্‌ন মুহাম্মাদ 
চেয়ে নিয়ে তাকে খরিদ করেন। তখন থেকেই তিনি তার পরিচয়ে পরিচিত হন। এছাড়া 
ইবরাহীম তাকে আবুন্‌ নাজাম ইসমাঈল আত্-তাঈ-এর কন্যার সাথে বিবাহ দেন, যিনি ছিলেন 
তাদের সম্রাজ্যের প্রচারক । তিনি যখন তাকে খুরাসানে প্রেরণ করেন, তখন তার স্ত্রীকে তার পক্ষ 
থেকে চারশ দিরহাম মোহর প্রদান করেন । তার এই স্ত্রী তার ওঁরসে দুই কন্যা প্রসব করেন তার 
একজন হল আসমা বিন্ত আবু মুসলিম যিনি সন্তানবতী ছিলেন । আর অন্যজন ফাতিমা যার কোন 
সন্তান ছিল না। 

একশ উনত্রিশ হিজরীর আলোচনায় আবু মুসলিমের খুরাসানের কতৃত্ব লাভের অবস্থা এবং 
নেভি উন SOE 
আবু মুসলিম ছিলেন সমীহ উদ্রেককারী সাহসী বীর এবং তৃরিৎ সিদ্ধান্ত বাস্তবায়নকারী। ইব্‌ন 
আসাকির তার নিজস্ব সনদে রিওয়ায়াত করেছেন যে (একবার) আবু মুসলিম যখন খুৎবা প্রদান 
করছিলেন তখন এক ব্যক্তি তার দিকে অগ্রসর হয়ে বলল, এই কাল পরিধেয় যা আপনি পরিধান 
করেছেন তার তাৎপর্য কী? তখন তিনি বললেন, আমাকে আবু যুবায়র জাবির ইব্‌ন আবদুল্লাহ্‌ 
থেকে বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ্‌ (সা) পবিত্র মক্কা বিজয়ের দিন তার মাথায় কাল পাগড়ি 
পরিধান করেছিলেন । আর এটা অবস্থা নির্দেশক পরিধেয় এবং কর্তৃত্ব প্রকাশ পরিধেয় । কে আছ, 
তার গর্দান উড়িয়ে দাও । আর আবদুল্লাহ্‌ ইবৃন মুনীবের হাদীছ সংগ্রহ থেকে বর্ণিত আছে, মুহাম্মাদ 
ইব্ন আলী সূত্রে .. আবদুল্লাহ্‌ ইব্‌ন আব্বাস থেকে । তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলেন 8 15 
Ll ila 1) যে ব্যক্তি কুরায়শের অপদস্থতা চাইবে আল্লাহ্‌ তাকে অপদস্থ 
মায়মূন তার সঙ্গী ও সহচর ছিল । তিনি তাকে প্রতিশ্রুতি দিতেন যে, কর্তৃত্ব লাভ করলে তিনি 
শরীআত নির্ধারিত শাস্তির বিধান কার্যকর করবেন। এরপর আবু মুসলিম যখন কর্তৃত্ব লাভ করেন 
তখন ইবরাহীম ইব্‌ন মায়মূন তার প্রতিশ্রুতি রক্ষার জন্য তাকে পীড়াপীড়ি করেন এমনকি তাকে 
বি্ব্বিত ও অস্থির করে ফেলেন । তখন আবু মুসলিম তাকে হত্যার নির্দেশ প্রদান করেন এবং তাকে 
বলেন, কেন তুমি নাসর ইব্‌ন সায়্যারকে তিরস্কার করতে না অথচ সে স্বর্ণ নির্মিত সুরা পাত্র তৈরি 
করে তা বনু উমায়্যার কাছে পাঠাত। তখন তিনি বলেন, তারা তো আমাকে তাদের নিকট 
সান্নিধ্যে গ্রহণ করেনি এবং আমাকে এ প্রতিশ্রুতিও প্রদান করেনি যে প্রতিশ্রুতি আপনি আমাকে 
প্রদান করেছেন। কোন কোন এতিহাসিকের মতে এই ইবরাহীম ইব্‌ন মায়মূন তার সৎ কাজের 
আদেশ ও অসৎ কাজে নিষেধের বিষয়ে ধৈর্যধারণের কারণে জান্নাতে উচ্চ মর্যাদার অধিকারী 
হবেন । কেননা, হিনি পাতির়ে তার ওনিভারান ছিরেন (রি রুবি ভারে হা 
করেন । আল্লাহ্‌ তাকে রহম করুন । 

ইতিপূর্বে আমরা আবু মুসিলম কর্তৃক সাফ্ফাহ্‌-এর আনুগত্য এবং তার নির্দেশের ফরমান 
পালনে তার গুরুত্ব আরোপের কথা উল্লেখ করেছি। কিন্তু এরপর যখন খিলাফতের কর্তৃত্ব 
মানসুর লাভ করলেন। তখন তিনি তাকে তুচ্ছজ্ঞান করলেন। এসত্বেও খলীফা মানসুর আবূ 
মুসলিমকে তার চাচা আবদুল্লাহর বিরুদ্ধে শামে প্রেরণ করেছিলেন । তখন আবু মুসলিম তাকে 
পরাজিত ও বিপর্যস্ত করে তার থেকে শামের কর্তৃত্ব উদ্ধার করে তাকে মানসুরের কর্তৃত্থা ধীন 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ১২৯ 


করেছিলেন। তারপর তিনি নিজেকে খলীফা মানসূরের চেয়ে বড় ভেবে তাকে হত্যা করতে 
উদ্যত হন। তখন মানসূর তা অনুভব করতে পারেন। এছাড়া তিনি পূর্ব থেকেই তার প্রতি বিদ্বেষ 
পোষণ করতেন, ফলে তিনি তার ভাই সাফৃফাহ্‌কে একাধিকবার আবু মুসলিমকে হত্যা করার 
পরামর্শ দেন, যেমন পূর্বে বর্ণিত হয়েছে। কিন্তু সাফ্ফাহ্‌ তা করতে অস্বীকৃতি জানান। এরপর 
মানসূর যখন খিলাফতের দায়িত্ব গ্রহণ করেন তখন থেকে তিনি কৌশলে তার বিরুদ্ধে ষড়যন্ত্র 
করতে থাকেন। অবশেষে তিনি যখন তার সাক্ষাতে আগমন করেন তখন তিনি তাকে হত্যা 
করেন। কোন কোন এঁতিহাসিক বলেন, খলীফা মানসুর আবু মুসলিমের কাছে লিখেন- 
পরসমাচার হল আল্লাহ্র নাফরমানী ও অবাধ্যতা হৃদয়ে মরিচা ধরায় এবং তা মোহর করে দেয়। 
কাজেই, হে উদভ্রান্ত ব্যক্তি ! সংরক্ষণকারী হও ! হে নেশাগ্রস্ত ! সজাগ হও ! হে নিদ্রিত ব্যক্তি 
জাগ্রত হও। তুমি তো অলীক স্বপ্নে বিভোর । তুমি তো এমন পার্থিব জগতের অন্তরালে যা 
তোমার পূর্ববরতীদের প্রতারিত করেছে এবং বিগতরা তার বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছে। 4 


94 


17২১1 ৮৮:52 ০৯1 ০ ১৫০ 2০৯৪ (তুমি কি তাদের কাউকে দেখতে পাও অথবা 
ক্ষীণতম শব্দ শুনতে পাও (সুরা মারয়াম £ ৯৮)। আর কোন পলায়নকারী আল্লাহ্‌কে অক্ষম 
করতে পারে না এবং তার অনুসন্ধানের পাত্র তার হাতছাড়া হতে পারে না। কাজেই আমার যে 
সফল প্রাক্তন আহ্বায়ক ও প্রচারক তোমার সাথে রয়েছে তাদের দ্বারা প্রতারিত হয়ো না। তারা 
যেন তোমার সাথে শক্রর বিরুদ্ধে আক্রমণের পর তোমার উপর আক্রমণ করেছে। তুমি যদি 
আনুগত্য প্রত্যাহার কর, মুসলমানদের জামাআত থেকে বিচ্ছিন্ন হও তাহলে আল্লাহ্‌র পক্ষ থেকে 
তুমি এমন পরিণতির সম্মুখীন হবে যা তোমার ধারণাতীত। ধীরে ! ধীরে ! হে আবু মুসলিম ! 
বিদ্রোহ করা থেকে সতর্ক হও । কেননা, যে বিদ্রোহ করে এবং সীমালজ্ঘন করে আল্লাহ্‌ তার 
থেকে নিঃসম্পর্ক হয়ে যান। তখন তিনি তার বিরুদ্ধে এমন ব্যক্তিকে সাহায্য করেন যে তাকে 
ধরাশায়ী করে। পূর্ববতীদের মাঝে অনুসৃত প্রথার শিকার হওয়া থেকে এবং পরবতীঁদের জন্য 
দৃষ্টান্তমূলক বিষয় হওয়া থেকে সতর্ক হও প্রমাণ সাব্যস্ত হয়েছে এবং আমি তোমার কাছে এবং 
তোমার ব্যাপারে আমার অনুগতদের কাছে আমার অজুহাত তুলে ধরছি। আল্লাহ্‌ তা'আলা বলেন £ 


“eg 





sll ০০০ 
“তাদেরকে এ ব্যক্তির বৃত্তান্ত পড়ে শোনাও যাকে আমি দিয়েছিলাম আমার নিদর্শন । এরপর 
সে তাকে বর্জন করে ও শয়তান তার পিছনে লাগে, আর সে বিপথগামীর অন্তর্ভুক্ত হয়” (সূরা 
আরাফ £ ১৭৫) । 
আবু মুসলিম তখন এর উত্তরে লেখেন, পর কথা হল, আমি আপনার প্রেরিত পত্র পাঠ 
করেছি । আমি মনে করি তাতে আপনি যথার্থতাকে পাশ কাটিয়েছেন এবং সত্য থেকে বিচ্যুত 
হয়েছেন। যেখানে আপনি অনুপযুক্ত ক্ষেত্রে দৃষ্টান্ত উপস্থাপন করেছেন এবং কাফিরদের প্রসঙ্গে 
নাধিলকৃত কতিপয় আয়াত লিপিবদ্ধ করেছেন। আর জ্ঞানবান ও জ্ঞানহীন বরাবর হতে পারে না। 
আল্লাহ্‌র কসম! আমি আল্লাহ্র আয়াতসমূহ পরিত্যাগ করিনি । কিন্তু, হে আবদুল্লাহ্‌ ইব্‌ন মুহাম্মাদ! 
আমি আপনাদের ব্যাপারে কুরআনের কতিপয় আয়াতকে ব্যাখ্যা করে তা দ্বারা আপনাদের 
আল-বিদায়া ওয়ান নিহায়া (১০ম খণ্ড)-_১৭ 


www.almodina.com 


Contents 


১৩০ আল-বিদায়া ওয়ান নিহায়া 


অনুকূলে শাসন কর্তৃত্ব ও আমার আনুগত্যকে অপরিহার্য গণ্য করেছি। এর ফলে আমি তাকে 
পূর্ণতা প্রদান করেছি। আপনার পূর্বে আপনার দুই ভাই দ্বারা । তারপর আপনার দ্বারা । তাই আমি 
ছিলাম. তাদের দুজনের একান্ত অনুগত অনুসারী । এসময় নিজেকে আমি সুপথপ্রাপ্ত ও সুপথ 
প্রদর্শক ভাবতাম । কিন্তু আসলে আমি কুরআনের আয়াত ব্যাখ্যায় ভুলের শিকার ছিলাম । আর 
ইতিপূর্বেও কুরআনের আয়াত ব্যাখ্যাকারীবা ভুলের শিকার হয়েছেন । আর স্বয়ং আল্লাহ্‌ তা“আলাই 
ইরশাদ করেছেন ঃ 


Gos, প্‌ 

45০ 
“যারা আমার আয়াতে ঈমান আনে তারা যখন তোমার নিকট আসে তখন তাদেরকে তুমি 
বলো, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। তোমাদের প্রতিপালক দয়া করা তার কর্তব্য বলে স্থির 
করেছেন। তোমাদের মধ্যে কেউ অজ্ঞতাবশত যদি মন্দ কাজ করে তারপর তাওবা করে এবং 
শোধন করে তবে তো আল্লাহ্‌ ক্ষমাশীল, পরম দয়ালু ( সুরা আনআম £ ৫৪) ৷” 


আপনার ভাই সাফ্ফাহ্‌ বিভ্রান্ত হয়েও সুপথপ্রাপ্তের অবয়বে আত্মপ্রকাশ করল । এরপর সে 
আমাকে নির্দেশ দিল তরবারি কোষমুক্ত করতে, মন্দ ধারণাবশত নরহত্যা করতে এবং সংশয়যুক্ত 
ক্ষেত্রে অগ্রসর হতে, দয়া ও অনুগ্রহ অপসারণ করতে এবং পদশ্থলন ক্ষমা না করতে । তখন 
আমি আপনার আনুগত্যের খাতিরে এবং আপনাদের শাসন কর্তৃত্ব প্রতিষ্ঠাকরণার্থে তামাম 
দুনিয়াবাসীর অনিষ্ট সাধনে তৎপর হলাম এমনকি যার ফলে যারা আপনাদের সম্পর্কে অজ্ঞ ছিল 
আল্লাহ তাদের কাছে আপনাদেরকে পরিচিত করলেন। এরপর আল্লাহ্‌ তা'আলা অনুতাপ 
অনুশোচনা দ্বারা তা থেকে রক্ষা করলেন এবং তাওবা দ্বারা তা থেকে উদ্ধার করলেন। কাজেই, 
এখন যদি তিনি আমাকে ক্ষমা করেন এবং মার্জনার দৃষ্টিতে দেখেন তাহলে এ কারণে যে তিনি 
তাওবাকারীদের ক্ষমা করে থাকেন । আর যদি তিনি আমাকে শাস্তি প্রদান করেন তাহলে তা হবে 
অপরাধের কারণে । আল্লাহ্‌ তো কোন বান্দার প্রতি অবিচার করেন না। আবু মুসলিমের এ পত্রের 
উত্তরে খলীফা মানসূর তাকে লিখলেন, পরকথা হল, হে অবাধ্য অপরাধী ! আমার ভাই সাফ্ফাহ্‌ 
ছিলেন হিদায়াতের অগ্রপথিক। তিনি তার প্রতিপালকের সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে তার প্রতি 
আহ্বান করতেন । ফলে তিনি তোমার জন্য চলার পথকে সুস্পষ্ট করেছেন এবং তোমাকে সঠিক 
পন্থায় পরিচালিত করেছেন৷. তুমি যদি আমার ভাইয়ের প্রকৃত অনুসরণকারী হতে তাহলে 
সত্য-বিচ্যুত হতে না এবং শয়তান ও তার নির্দেশাবলীর অনুসারী হতে না। কিন্তু, যখনই তোমার 
সামনে দু'টি বিষয় উপস্থিত হয়েছে তখনই তুমি তার মধ্যে যেটি অধিক কল্যাণপ্রসূ সেটি বর্জন 
করেছো এবং যেটি অধিক বিভ্রান্তিকর সেটির অনুসরণ করেছো । তুমি ফিরআওনের ন্যায় নির্মম 
হত্যাযজ্ঞ চালিয়েছো, স্বেচ্ছাচারী শাসকদের ন্যায় পাকড়াও করেছো । অন্যায়ভাবে বিপর্যয় 
বিশৃঙ্খলাকারীদের ন্যায় ফায়সালা করেছো । শাসন পরিচালনা করেছো । অপচয়-অপব্যয় করেছে 
এবং অপব্যয়কারীদের ন্যায় তা অস্থানে ব্যয় করেছো। 











www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ১৩১ 


হে দুরাচার ! এরপর শুনে নাও আমি মূসা ইব্‌ন কা“বকে খুরাসানের গভর্নর নিয়োগ করেছি 
এবং তাকে নিশাপুরে অবস্থানের নির্দেশ দিয়েছি। এরপর যদি তুমি খুরাসানের কর্তৃত্বের দাবী কর 
তাহলে সে আমার সেনাপতি ও অনুসারীদের নিয়ে তোমার সাথে সাক্ষাৎ করবে । আর আমি 
নিজেও তোমার সাক্ষাতের জন্য উৎসাহী । এখন তুমি তোমার ফন্দি আঁটো। আল্লাহ তোমাকে 
বিপথগামী ও ব্যর্থ করুন । আর শুনে রাখ আমীরুল মু'মিনীন ও তার অনুসারীদের জন্য আল্লাহই 
যথেষ্ট । আর তিনি অতি উত্তম কর্ম বিধায়ক। 


এভাবে খলীফা মানসূর একবার কখনও তাকে আনুগত্যে আগ্রহী করে কখনও আনুগত্য 
প্রত্যাহারে ভীতি প্রদর্শন করে তার সাথে পত্রালাপ করতে থাকেন এবং আবু মুসলিম তার যে 
সকল বিচক্ষণ আমীর ও দূতগণকে মানসূরের কাছে প্রেরণ করেন, তাদেরকে তার পক্ষে টানতে 
থাকেন এবং বিভিন্ন লোভনীয়, প্রতিশ্রুতি দিতে থাকেন । অবশেষে তারা আবু মুসলিমের কাছে 
মানসূরের দরবারে আগমনকে শোভনীয় সাব্যস্ত করে। শুধুমাত্র নায়াক নামক আমীর এর 
বিরোধিতা করেন, তিনি এ বিষয়ে একমত হননি । কিন্তু তিনি যখন আবু মুসলিমকে সকলের 
সিদ্ধান্তের অনুগামী দেখেন তখন এই কবিতা পঙ্ক্তি আবৃত্তি করেন £ 


“00 4৪ & ৩৩,৩৩৩ তে তল ৪ ৩৩ পপ প্র - 
PSNI ৮০5] ০৯১ + ০ LAR JCC 


“তাকদীরের বিরুদ্ধে মানুষের কোন উপায় নেই, তাকদীর লোকদের সকল প্রচেষ্টাকে ব্যর্থ 
করে দেয়।” | 


খলীফা নিযুক্ত করতে। কিন্তু তার পক্ষে তা সম্ভব হয়নি । কেননা, তিনি যখন মাদায়িনে পৌছেন, 
তখন খলীফার নির্দেশে আমীর-উমারাগণ তাকে অর্ভথ্যনা জানান। এরপর তিনি সন্ধ্যাকালে 
খলীফার দরবারে পৌছেন। এদিকে খলীফার পত্র লিখক আবূ আয়্যুব তাকে পরামর্শ দিয়েছিলেন 
তাকে সেদিন হত্যা না করতে যেমন পূর্বে বিগত হয়েছে । এরপর আবু মুসলিম যখন খলীফার 
সামনে উপস্থিত হন তখন তিনি তাকে সসম্মানে বরণ করে নেন এবং বলেন, আজ রাত্রে গিয়ে 
সফরের ক্লান্তি দূর কর। তারপর আগামীকাল আমার কাছে এসো । পরদিন খলীফা মানসুর 
কতিপয় উমারাকে আবু মুসলিমকে হত্যার জন্য নিযুক্ত করেন। এদের অনতম হলো উছমান ইব্‌ন, 
নাহীক ও শাবীব ইব্‌ন ওয়াজু। এরপর তারা তাকে পূর্ব পরিকল্পনা মাফিক হত্যা করে। যেমন পূর্বে 
বিগত হয়েছে। অবশ্য এও বর্ণিত আছে যে, কয়েকদিন যাবৎ খলীফা মানসুর তাকে সমাদর ও 
আপ্যায়ন করতে থাকেন। তারপর তিনি তার থেকে ভীতি অনুভব করেন এবং শঙ্কিত হয়ে 
পড়েন। এসময় আবু মুসলিম ঈসা ইবৃন মূসার মাধ্যমে সুপারিশ করান এবং তার আশ্রয় প্রার্থনা 
করেন। তাকে বলেন, আমি আমার জীবনের ব্যাপারে শঙ্কাবোধ করছি। তখন ঈসা তাকে অভয় 
দিয়ে কলন, তোমার কোন অসুবিধা নেই। তুমি যাও- আমি তোমার পিছনে আসছি । আমি 
তোমার কাছে আসা পর্যন্ত তুমি আমার যিম্মায়। উল্লেখ্য যে খলীফার সংকল্পের ব্যাপারে ঈসা 
অনবহিত ছিলেন। এসময় যখন আবু মুসলিম এসে খলীফার সাথে সাক্ষাতের অনুমতি চাইল 


তখন তাকে বলা হল, আপনি এখানে বসুন আমীরুল মু'মিনীন উযু করছেন । তখন আবু মুসলিম 


বসে কামনা করতে লাগলেন তার এই বসা যেন দীর্ঘায়িত হয় যাতে ততক্ষণে ঈসা ইব্‌ন মূসা 


www.almodina.com 





00017161715 
১৩২ আল-বিদায়া ওয়ান নিহায়া 


এসে উপস্থিত হন। কিন্তু, এসময় ঈসা বিলম্ব করেন। এরপর খলীফা তাকে অনুমতি দেন এবং 
তিনি তার সাক্ষাতে প্রবেশ করেন। তখন খলীফা তার বিভিন্ন কৃতকর্মের জন্য তাকে ভর্সনা 
করতে থাকেন, আর তিনি গ্রহণযোগ্য কৈফিয়ত তুলে ধরেন। এক পর্যায়ে খলীফা তাকে বলেন, 
কেন তুমি সুলায়মান ইব্‌ন কাছীর, ইবরাহীম ইব্‌ন মায়মূন এবং অমুক অমুককে হত্যা করেছ? 
আবু মুসলিম বলেন, কেননা তারা অবাধ্যতা করেছে আর আমার নির্দেশ অমান্য করেছে। তখন 
মানসূর ক্রুদ্ধ হয়ে বলেন, দুর্ভাগা কোথাকার ! তোমার অবাধ্যতা করা হলে তুমি হত্যা কর। 
কাজেই আমার অবাধ্যতা করার তোমাকে হত্যা করাও আমার কর্তব্য । এরপর মানসূর হাততালি 
দেন- আর এটাই ছিল তার হত্যার জন্য অপেক্ষমানদের জন্য সংকেত । তখন তারা তাকে 
হত্যার জন্য ছুটে আসে । তখন তাদের একজন আঘাত করে তার তরবারির খাপ কেটে ফেলে । 
তখন আবু মুসলিম বলেন, হে আমীরুল মু'মিনীন ! আমাকে আপনার শত্রুদের মুরাবিলার জন্য 
জীবিত রাখুন। তখন খলীফা বলেন, তোমার চেয়ে ঘোর শত্রু আমার কে আছে? তারপর মানসুর 
তাদেরকে কালক্ষেপণের জন্য ভর্সনা করেন । তখন তারা তরবারির আঘাতে টুকরা টুকরা করে 
ফেলে এবং একটি আলখেল্লায় তাকে পেঁচিয়ে ফেলেন। এ ঘটনার পর পরই ঈসা ইব্‌ন মুসা 
সেখানে প্রবেশ করে সেই পেঁচানো কাপড় খণ্ড দেখতে পেয়ে বলেন, হে আমীরুল মু'মিনীন ! 
এটা কী? তখন তিনি বলেন, এ হল আবু মুসলিম । তখন তিনি বিপদগ্রস্তের দু'আ ইন্নালিল্লাহি -- 
- - - - পড়েন। তখন মানসূর তাকে বলেন, আমি আল্লাহ্‌র শোকর আদায় করছি যে আপনি 
আমার কাছে স্বস্তিরূপে আবির্ভূত হয়েছেন শাস্তিরূপে নয়। 


21 0৮0 ০৪৮ ১5 yl + Cs এ 95০4০ 01 
“হে আবু মুসলিম ! আল্লাহ্‌ তার বান্দার কোন “দান'-কে পরিবর্তন করেন না, যতক্ষণ না 
বান্দা তার পরিবর্তন করে।” 


১5511 5এ৪। ৪০৪৯ (4০০ + ৬৯০১৪ Dl ১০৪৯৯ ple Ll 

“হে আৰু মুসলিম তুমি আমাকে হত্যার ভয় দেখিয়েছ ৷” 

_ ইব্ন জারীর উল্লেখ করেছেন, খলীফা মানসূর উছমান ইব্‌ন নাহীক, শাবীব ইব্‌ন ওয়াজ আবু 
হানীফা হারব ইব্‌ন কায়সকে নির্দেশ দেন তারা যেন তার কাছাকাছি অবস্থান করে। এরপর আবু 
মুসলিম যখন তার সাক্ষাতে প্রবেশ করে তাকে সম্বোধন করবে তিনি তখন হাততালি দিবেন এবং 
তারা যেন তৎক্ষণাৎ তাকে হত্যা করে । এরপর আবু মুসলিম যখন তার সাক্ষাতের জন্য প্রবেশ 
করেন তখন মানসূর তাকে বলেন, কোথায় তোমার সেই দুই তরবারি যা তুমি আবদুল্লাহ্‌ ইবৃন 
আলী থেকে পেয়েছিলে ? তখন আবু মুসলিম তার তরবারির দিকে ইঙ্গিত করে বলেন, এটা 
তাদের একটি । তখন তিনি বলেন, আমাকে দেখাও তো, তখন তিনি তরবারিটি নিয়ে তার হাটুর 
নীচে রেখে তাকে প্রশ্ন করেন, আবূ আবদুল্লাহ্‌ আস-সাফ্ফাহ্‌কে অনাবাদি ভূমির ব্যাপারে নিষেধ 
করতে কিসে তোমাকে প্ররোচিত করেছিল? তুমি কি আমাদেরকে দীন শিক্ষা দিতে চেয়েছিলে ? 
আবু মুসলিম তখন বললেন, আমি ধারণা করেছিলাম তা দখল করা বৈধ নয়। তারপর যখন আমার 
কাছে আমীরুল মু'মিনীনের পত্র আসে তখন আমি বুঝতে পারি যে তিনি এবং তার স্বজনরা 
জ্ঞানের আধার । এরপর মানসুর তাকে প্রশ্ন করেন, তাহলে কেন তুমি হজ্জ থেকে ফেরার পথে . 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ১৩৩ 


আমার থেকে অগ্রসর হলে। তিনি বলেন, পানির উৎসে আমাদের সমাবেশ অন্য মানুষদের কষ্টে 
ফেলবে এই আশঙ্কায় । লোকদের প্রতি সহজ করার উদ্দেশ্যেই আমি অগ্রসর হয়েছিলাম ৷ মানসূর 
বলেন, তোমার কাছে যখন আবুল আব্বাসের মৃত্যু সংবাদ পৌছল তখন তুমি কেন আমার কাছে 
ফিরলে না। তিনি বলেন, হজ্জের পথে আমি বিপরীত দিকে পথ চলে লোকদের কষ্টে ফেলতে 
চাইনি । আর আমার জানা ছিল যে আমরা শীঘ্রই কৃফায় মিলিত হচ্ছি। আর আমার পক্ষ থেকে 
আপনার প্রতি কোন বিরোধিতা ছিল না। মানসূর বলেন, আবদুল্লাহ্‌ ইব্‌ন আলীর বাদীকে তুমি 
নিজের জন্য গ্রহণ করতে চেয়েছিলে? তিনি বললেন, না, কিন্তু আমি আশঙ্কা করেছিলাম সে 
হারিয়ে যাবে, তাই আমি তাকে বাহনের ব্যবস্থা করে দিয়েছিলাম এবং তার রক্ষণাবেক্ষণের জন্য 
তত্ত্বাবধায়ক নিয়োগ করেছিলাম । তারপর মানসূর তাকে বলেন, তুমিই কি নিজেকে ছাড়া সূচনা 
করে আমার কাছে পত্র প্রেরণ করনি এবং আমিনা বিন্ত আলীকে বিবাহের পয়গাম দিয়ে আমার 
কাছে পত্র প্রেরণ করনি এবং একথা দাবী করনি যে তুমি সুলায়ত ইব্‌ন আবদুল্লাহ্‌ ইবন আব্বাসের 
ছেলে ? এসব কথা যখন হয় তখন খলীফা মানসুরের হাত আবূ মুসলিমের হাতে তিনি তা 
" ডলছিলেন। চুমু খাচ্ছিলেন এবং তার কাছে কৈফিয়ত পেশ করছিলেন । তারপর মানসুর তাকে 
মুসলিম বলেন, আমি আশঙ্কা করেছিলাম যে আমার ব্যাপারে আপনার মাঝে কোন আশঙ্কাজনক 
মনোভাবের সৃষ্টি হয়েছে। তাই আমি চেয়েছিলাম খুরাসানে গিয়ে আমি আমার কৈফিয়ত লিখে 
আপনাকে জানাতে । তিনি বলেন, তাহলে কেন তুমি সুলায়মান ইব্‌ন কাছীরকে হত্যা করেছিলেন? 
অথচ সে তোমার পূর্ব থেকে আমাদের নেতৃস্থানীয় প্রচারক ও সমর্থক ছিল । তখন আবু মুসলিম 
বলেন যে, আমার বিরুদ্ধাচরণে ব্রতী হয়েছিল। তখন মানসূর বলেন, হতভাগ্য তুমি, তুমিও তো 
আমার বিরোধিতায় ব্রতী হয়ে আমার অবাধ্য হয়েছ। তোমাকে যদি হত্যা না করি তাহলে আল্লাহ্‌ 
যেন আমাকে ধ্বংস করেন। তারপর তিনি তাকে তাবুর খুঁটি দিয়ে আঘাত করেন এবং এসকল 
নির্ধারিত লোকেরা তার দিকে ধেয়ে আসে । এসময় উছমান তাকে আঘাত করে তার তরবারির 
খাপ কেটে ফেলে, আর শাবীব আঘাত করে তার পা কেটে ফেলে, এছাড়া অবশিষ্টরা তরবারি 
নিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে আর মানসুর তখন চিৎকার করছেন, হতভাগারা ! (দ্রুত) তাকে 
শেষ করে দাও, আল্লাহ্‌ তোমাদের হস্ত কর্তন করুন। এরপর তারা তাকে যবাহ করে হত্যা করে 
এবং কেটে টুকরা টুকরা করে । এরপর তাকে দজলায় নিক্ষেপ করা হয়। বর্ণিত আছে তাকে 
তোমাকে রহম করুন। তুমি আমাদের সাথে অঙ্গীকার করেছিলে আমরাও তোমার সাথে 
অঙ্গীকার করেছিলাম । তুমি আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলে, আমরাও তোমাকে প্রতিশ্রুতি 
দিয়েছিলাম । তুমি আমাদের সাথে অঙ্গীকার রক্ষা করেছিলে, আমরাও তোমার সাথে অঙ্গীকার 
রক্ষা করেছিলাম । আমরা তোমার থেকে এই প্রতিশ্রুতি গ্রহণ করেছিলাম যে কেউ আমাদের 
বিরুদ্ধে বিদ্রোহ করলে আমরা তাকে হত্যা করব। এরপর তুমি আমাদের বিরুদ্ধে বিদ্রোহ করলে 
করলাম । এও বর্ণিত আছে যে এসময় মানসুর বলেন, প্রশংসা আল্লাহ্র যিনি আমাদেরকে তোমার 
দিন দেখালেন হে আল্লাহ্‌র শত্রু । ইব্‌ন জারীর বলেন, এসময় মানসূর আবৃত্তি করেন £ 


www.almodina.com 


Contents 


১৩৪ আল-বিদায়া ওয়ান নিহায়া 
7১৯১2145818 5৮55 + CASEY 0241 01 

“তোমার দাবী ছিল খণ কখনও পরিশোধ করা যায় না- এখন তুমি পরিমাপ পাত্র ভরে তা 
উসুল করে নাও। তোমাকে এ পেয়ালা পান করানো হয়েছে যা দ্বারা তুমি অন্যদের 'মৃত্যুসুধা' পান 
করাতে আর যা ছিল মহাতিক্ত ও বিষাক্ত।” 

আবু মুসলিমকে হত্যার পর খলীফা মানসূর লোক সমাবেশে ভাষণ দেন। তিনি বলেন, হে 
লোক সকল ! অকৃতজ্ঞ হয়ে তোমরা সুখ-শান্তিকে বিতাড়িত করো না। তাহলে তোমাদের উপর 
শাস্তি নেমে আসবে । আর তোমরা জেনে-শুনে নেতৃস্থানীয়দের প্রতারণা গোপন করো না। 
কেননা, কেউ যখনই তা গোপন করবে তখন তা তার কথার ফাকে মুখমণ্ডলের অবয়বে কিংবা 
দৃষ্টির অগ্রভাগে প্রকাশ পেয়ে যাবে । তোমরা যতদিন বা যতক্ষণ আমাদের প্রাপ্য প্রদান করবে 
আমরাও ততদিন তোমাদের প্রাপ্য প্রদান করে যাব । যতদিন তোমরা আমাদের অবদান স্মরণ 
রাখবে আমরাও ততদিন তোমাদের সাথে সদাচরণ করব। আর যে ব্যক্তি আমাদের এই ' 
খিলাফতের পরিধেয় টানাটানি করবে আমরা তার মস্তক চূর্ণ করে দিব যাতে তোমাদের কর্তা 
ব্যক্তিরা সোজা হয়ে যায় এবং তোমাদের নিযুক্ত গভর্নরগণ নিবৃত্ত হয়। এই আবূ মুসলিম এই 
প্রতিশ্রুতি দিয়ে বায়আত করেছিল যে, যে ব্যক্তি আমাদের বায়আত প্রত্যাহার করবে এবং 
আমাদের সাথে ছলচাতুরি বা প্রতারণা করবে আমরা তাকে হত্যা করব। এরপর সে নিজেই 
আমাদের সাথে প্রতিশ্রুতি ভঙ্গ করেছে, প্রতারণা করেছে এবং পাপাচার বা অবাধ্যতা ও 
অকৃতজ্ঞতা প্রদর্শন করেছে ফলে আমরা আমাদের অনুকূলে অন্যের বিরুদ্ধে সে যে ফায়সালা 
করত আমরাও তার বিরুদ্ধে আমাদের অনুকূলে সেই ফায়সালা করলাম । আবু মুসলিমের সূচনা 
ছিল উত্তম । কিন্তু তার সমাপ্তি ছিল মন্দ। আমাদের মাধ্যম অবলম্বন করে সে আমাদেরকে যতটুকু 
দিয়েছে। তার গোপন কদর্ষতার বিষয়ে আমরা যা জানি, তা যদি অন্য কেউ জানতে পারে তাহলে 
সে তার হত্যার ব্যাপারে আমাদের ভ€্সনা করবে না। তদ্ধপ সে যদি তার ব্যাপারে এতটুকু 
অবগত হয়ে যতটুকু আমরা অবগত হয়েছি তাহলে সে তার হত্যার ব্যাপারে আমাদের কৈফিয়ত 
গ্রহণ করবে এবং তাকে অবকাশ দেওয়ার ব্যাপারে আমাদেরকে ভ€সনা করবে । একের পর এক 
আমাদের বিরুদ্ধাচারণ করে সে তার বায়আত নষ্ট করেছে এবং প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। এভাবে 
সে তার নিজের শাস্তি অবধারিত করেছে এবং আমাদের জন্য তার হত্যা বৈধ করেছে । ফলে 
আমরা তার ব্যাপারে এ ফায়সালাই করেছি যে ফায়সালা সে অন্য বিদ্রোহীদের ব্যাপারে করত 
তার প্রাপ্য অধিকার আমাদেরকে তার ব্যাপারে শরীআতের অধিকার বাস্তবায়নে বিরত রাখেনি 
কবি নাবিগা আয্-যুবয়ানী বাদশা নু“মান ইব্‌ন মুনযিরকে কতইনা সুন্দরভাবে উপদেশ দিয়ে 
বলেছেনঃ | 


|| 
+ PRC AE EE এ এন এ EE 2 ce 2০০০440" 
mil 124113456০1 US + Gelb ais এ৪0। oad 
পপ (1৫ 2 পঠিত ৫0৫ ৩৩ সপ ॥ ০4 EASA SSS NAAT AAA 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ১৩৫ 


“যে আপনার আনুগত্য করে আপনি আনুগত্যের কারণে তার উপকার করুন। যেমন সে 
কল্যাণে আপনার আনুগত্য করেছে। আর যে আপনার অবাধ্য হয় তাকে এমন শাস্তি প্রদান করুন 
যা অন্যকেও নিবৃত্ত করবে, আর আপনি অন্যায়ের উপর স্থির থাকবেন না৷” 


ইমাম বায়হাকী হাকিম থেকে তার সনদে বর্ণনা করেছেন যে আবদুল্লাহ ইব্‌ন মুবারককে প্রশ্ন 
করা হল আবু মুসলিম উত্তম নাকি হাজ্জাজ ইব্‌ন ইউসুফ । তখন তিনি বললেন, আমি বলব না যে 
আবু মুসলিম কারও চেয়ে উত্তম ছিলেন । তবে হাজ্জাজ তার চেয়ে নিকৃষ্ট ছিল। কেউ কেউ তার 
মুসলমানিত্বকে অভিযুক্ত করেছেন এবং তাকে নাস্তিক আখ্যা দিয়েছেন । কিন্তু আবু মুসলিম 
সম্পর্কে তোরা) কেউ এ জাতীয় মন্তব্য করেছেন বলে আমার জানা নেই। বরং তিনি তো আল্লাহ্‌ 
ভীরু ছিলেন, নিজের পাপকে ভয় করতেন। আব্বাসীয় সাম্রাজ্য প্রতিষ্ঠায় তার পক্ষ থেকে যে 
রক্তপাত হয়েছিল তিনি তা থেকে তাওবা দাবী করেছিলেন । আর আল্লাহ্‌ তার বিষয় সম্পর্কে 
সর্বাধিক অবগত। 


খতীব বাগদাদী তার থেকে বর্ণনা করেছেন। তিনি (আবূ মুসলিম) বলেন, ধৈর্যকে আমি 
আমার পরিধেয় বানিয়েছি, ন্যুনতম জীবনোপকরণকে প্রাধান্য দিয়েছি, দুঃখ বেদনার সাথে সন্ধি 
মিতালী করেছি। তাকদীর ও মহান আল্লাহ্‌র বিধানের সাথে প্রতিদ্বন্দ্িতায় অবতীর্ণ হয়েছি। 
অবশেষে ইচ্ছা অভিলাষের প্রান্ত সীমায় উপনীত হয়েছি। এরপর তিনি আবৃত্তি করতে লাগলেন- 


৩%% 20 


ডিক | 01১০০ ৮০ Je Cie ১৯০০ olan 2115 ১7৮1৮ ol 5৪ 
“দৃঢ় সংকল্প ও গোপনীয়তা রক্ষা দ্বারা আমি যা লাভ করেছি, বনু মারওয়ানের শাসকবর্ 
একত্রিত হয়েও তা লাভ করতে পারেনি ।” 





০4০ 


LIS ফি 21 ২558০ ০০ + yl LLL 41515 
“একের পর এক তরবারির আঘাতে আমি তাদেরকে জাগ্রত করেছি এমন ঘুম থেকে যে 
ঘুম আর পূর্বে কেউ ঘুমায়নি ।” 
ose ovr & ৪ I ১১৪০০ 2 প ০, ০ ০৭৭ 1০755) 5 
193) 43 pL ৪১ ৩৮৫1০ ৪ (98013 + ৯১০১ ০০ ৮৭] iby 
“তাদের গৃহ-নিবাসে আমি তাদের তত্ত্বাবধান করতে লাগলাম আর লোকেরা তখন শামদেশে 
তাদের সাম্রাজ্যে শায়িত নিদ্রিত।” 
০8162595155 165 pO + 8০2৭০৯০৪0৪৪ en 
“শ্বাপদসংকুল ভূখণ্ডে যে মেষ চরাতে গিয়ে নিদ্রামগ্ন হবে তার মেষ চরানোর “দায়িত্ব পালন' 
করে নেকড়ে ও সিংহরা ৷” 


আর আবু মুসলিমের হত্যাকাণ্ড সংঘটিত হয় এ বছর অর্থাৎ একশ সাইত্রিশ হিজরীর শাবান 
মাসের সাত কিংবা পঁচিশ কিংবা ছাব্বিশ কিংবা আটাশ তারিখ বুধবার । কোন কোন এঁতিহাসিক 
১. ওফায়াতুল আ’য়ানে এবং ইব্নুল আছীরে শব্দের ঈষৎ পরিবর্তন বিদ্যমান । 
২. ওফায়াতুল আশ্যানে পঙ্ক্তি ঈষৎ পরিবর্তিত শব্দে বিদ্যমান । 
৩. ওফায়াতুল আ'য়ানে এ পঙক্তির শব্দে ঈষৎ পরিবর্তন বিদ্যমান । 


www.almodina.com 


Contents 


১৩৬ আল-বিদায়া ওয়ান নিহায়া 


বলেন, তার বিজয়ের সূচনা হল ১২৯ হিজরীর রমাযান মাসে । মতান্তরে ১২৭ হিজরীর শা“বান 
মাসে । কোন কোন এঁতিহাসিক দাবী করেন তিনি ৪০ হিজরীতে বাগদাদে নিহত হন। অবশ্য এই 
মতটি সঠিক নয়, কেননা তখনও বাগদাদ শহর নির্মিত হয়নি যেমনটি খতীব বাগদাদী তার 
“তারীখ বাগদাদ” গ্রন্থে উল্লেখ করেছেন এবং এই মতকে প্রত্যাখ্যান করেছেন। 

আবু মুসলিমকে হত্যা করার পর খলীফা মানসুর তার ঘনিষ্ট সহচরদের সাথে সুসম্পর্ক গড়ে 
তোলার দিকে মনোযোগী হন। কখনও উপহার-উপটৌকন দ্বারা কখনও বা ভয়-ভীতি ও 
আশা-আকাঙ্কা সৃষ্টি করে। আবার কখনও কোন পদের প্রস্তাব দিয়ে। এ সময় তিনি আবু 
মুসলিমের ঘনিষ্টতম সহচর আবূ ইসহাককে ডেকে পাঠান । উল্লেখ্য যে এই ব্যক্তি আবু 
মুসলিমের পুলিশ প্রধান ছিল এবং তাকে হত্যা করতে উদ্যত হন। তখন তিনি বলেন, হে 
আমীরুল মু'মিনীন আজকের এই দিন ব্যতীত আমি কোন দিন আমার জীবনের ব্যাপারে নিরাপত্তা 
বোধ করিনি ।*ইতিপূর্বে আমি যেদিনই আপনার সাক্ষাতে প্রবেশ করেছি সেদিনই আমি সুগন্ধি 
মেখে কাফনের কাপড় পরে নিয়েছি। একথা বলার পর সে তার শরীর সংলগ্ন কাপড় অনাবৃত 
করল। তখন দেখা গেল তা হল সুগন্ধিমাখা কাফনের কাপড় । তার এ অবস্থা দর্শনে খলীফা 

এঁতিহাসিক ইব্‌ন জারীর উল্লেখ করেছেন যে আবু মুসলিম তার যুদ্ধসমূহে.এবং আব্বাসীয় 
সাম্রাজ্য প্রতিষ্ঠায় ছয় লক্ষ মানুষকে ঠাণ্ডামাথায় হত্যা করে। এ সংখ্যা হল তাদের অতিরিক্ত 
যাদেরকে সে অন্যান্য কারণে হত্যা করে। খলীফা মানসূর যখন তার কৃতকর্মের কারণে তাকে 
তিরস্কার করছিলেন তখন সে তাকে বলল, হে আমীরুল মু'মিনীন ! আপনাদের অনুকূলে আমার 
পক্ষ থেকে যা কিছু করা হয়েছে তারপর আর আমাকে এরূপ তিরস্কার করা যায় না। তখন মানসূর 
তাকে বলেন, হে কুমাতার সন্তান ! তোমার স্থলে যদি কোন বাঁদীও হত তাহলে সেও এ কাজের 
জন্য যথেষ্ট হত। তুমি যা কিছু করতে পেরেছ তাতো আমাদের শক্তিমত্তা ও প্রভাব-প্রতিপাত্তির 
কারণে ৷ যদি তা তোমার একক ব্যক্তির হাতে ন্যস্ত হতো তাহলে তুমি সহস্রভাগের একভাগও 
অর্জন করতে পারতে না। খলীফা মানসুর যখন তাকে হত্যা করেন তখন তার দেহকে খণ্ড-বিখণ্ড 
করে কাপড়ে পেঁচিয়ে রাখা হয়। এ সময় ঈসা ইব্‌ন মূসা সেখানে প্রবেশ করে বলেন, হে 
আমীরুল মু'মিনীন আবু মুসলিম কোথায় ? তখন তিনি বলেন, এইমাত্র সে এখানে ছিল । তখন 
ঈসা বলেন, হে আমীরুল মু'মিনীন ! আপনি তো তার আনুগত্য, হিতাকাঙক্ষী এবং তার ব্যাপারে 
ইমাম ইবরাহীমের রায় অবগত হয়েছেন। তখন তিনি তাকে বলেন, আল্লাহ্‌র কসম ! পৃথিবীর 
বুকে তোমার তার চেয়ে ঘোরতর শত্রুর কথা আমার জানা নেই এই তো সে চাদরে জড়ানো । 
তখন তিনি ইন্নালিল্লাহ্‌..... পড়েন। এঁ সময় মানসূর তাকে বলেন, আল্লাহ্‌ তোমাকে হৃৎপিণ্ড 
শূন্য করুন । আবূ মুসলিমের জীবদ্দশায় কি তোমাদের কারও কোন মান-মর্যাদা, প্রভাব-প্রতিপত্তি, 
কিংবা আদেশ-নিষেধের কর্তৃত্ব ছিল? এরপর খলীফা মানসূর তার শীর্ষস্থানীয় আমীর- উমারাদের 
ডেকে পাঠান এবং আবূ মুসলিমের হত্যার বিষয়ে তারা কিছু জানার পূর্বে এ বিষয়ে তাদের 
পরামর্শ চান। তখন এদের প্রত্যেকে মানসূরকে তাকে হত্যার পরামর্শ দেন। এদের কেউ কেউ 
চুপিসারে কথা বলছিলেন যাতে তার কথা আবু মুসলিমের কানে না পৌছে। এরপর মানসূর যখন 
তাদেরকে তার হত্যার কথা অবহিত করেন তারা প্রথমে আতঙ্কিত হয়ে পড়েন। এরপর ভীষণ 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ১৩৭ 


আনন্দ প্রকাশ করেন । এ সময় খলীফা মানসূর লোক সমাবেশে ভাষণ দান করেন। যেমনটি পূর্বে 
বিগত হয়েছে। 

এরপর খলীফা মানসুর আবূ মুসলিমের যবানিতে তার যাবতীয় অর্থ-সম্পদ ও অন্যান্য 
মূল্যবান সামগ্রীর নায়িব বা তত্বাবধায়কের কাছে পত্র প্রেরণ করেন। এপত্রে তিনি তাকে যাবতীয় 
অর্থ-সম্পদ, ধনভাপ্তার ও মুল্যবান রত্রাদিসহ তার দরবারে উপস্থিত হওয়ার নির্দেশ প্রদান করেন । 
এই পত্রে তিনি আবু মুসলিমের খোদাইকৃত আংটির পূর্ণ ছাপ মারেন । এদিকে ভাণ্ডার রক্ষক তা 
দেখে তখন সে সংশয়গ্রস্ত হয়ে পড়ে । কেননা আবু মুসলিম তাকে নির্দেশ দিয়ে রেখেছিলেন, 
তোমার কাছে যদি আমার পত্র আসে আর তুমি যদি তাতে অর্ধেক আংটির ছাপ দেখ তাহলে তার 
নির্দেশ কার্যকর করো । কেননা, আমি আমার পত্রাদিতে অর্ধেক আংটির ছাপ দিই । আর যদি 
তোমার কাছে আমার পূর্ণ আংটির ছাপসহ পত্র আসে তাহলে তা গ্রহণ করো না এবং তার নির্দেশ 
বাস্তবায়ন করো না। ফলে আবু মুসলিমের কোষাগার প্রধান খলীফা মানসূরের পত্র গ্রহণ করেনি। 
এরপর খলীফা মানসূর লোক পাঠিয়ে এই ব্যক্তিকে হত্যা করেন এবং সে সবকিছু করায়ত্ত 
করেন। এছাড়া তিনি এ সময় আবু মুসলিমের পরিবর্তে আবু দাউদ ইবরাহীম ইব্‌ন খালিদকে 
খুরাসানের আমীর নিয়োগ করেন যেমন তিনি ইতিপূর্বে তাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন । 

এ বছরেই আবু মুসলিম হত্যার প্রতিশোধ গ্রহণের জন্য সানবায নামক এক ব্যক্তি বিদ্রোহ 
করে। এই সানবায মাজুসী ছিল এবং সে কৃমাস ও ইস্পাহান শহর জবর দখল করেছিল । তাকে 
ফিরোয ইসবাহবায নামে ডাকা হত। এ সময় আবু জা'ফর তার বিরুদ্ধে জাহওয়ার ইবৃন মুরার 
আল-আজালীর নেতৃত্বে দশ সহস্র অশ্বারোহীর এক বাহিনী প্রেরণ করেন। তখন তারা হামদান ও 
রায় শহরের মধ্যবর্তী প্রান্তরে মুখোমুখি হয় । এ যুদ্ধে জাহওয়ার সানবাযকে পরাজিত করেন এবং 
তার সাথের ষাট হাজার যোদ্ধাকে হত্যা করেন। এছাড়া স্ত্রী-সন্তানদের যুদ্ধবন্দী করেন। এরপর 
সানবা নিজেও নিহত হয় । তার কর্তৃত্বকাল ছিল সত্তর দিন। এ সময় জাওহার সানবায অধিকৃত 
আবু মুসলিমের রায় শহরস্থ ধন-সম্পদ করায়ত্ত করেন । এছাড়া এ বছরই মুলাববাদ ইবৃন হারমালা 
আশ-শায়বানী নামক এক ব্যক্তি জাধিরাতে এক হাজার খারেজী নিয়ে বিদ্রোহ করে । তখন খলীফা 
মানসূর তার বিরুদ্ধে একাধিক বিশাল বাহিনী প্রেরণ করেন। কিন্তু তারা সকলেই তাদের 
মোকাবিলায় বিপর্যস্ত ও ব্যর্থ হয় । অবশেষে জাযীরার প্রশাসক হুনায়দ ইবৃন কাহতাবা তার বিরুদ্ধে 
লড়াই করেন । এ লড়াইয়ে মুলাববাদ তাকে পরাজিত করে আর হুমায়দ তখন তার থেকে 
আত্মরক্ষার জন্য এক কেল্তায় আশ্রয় গ্রহণ করেন। তারপর একলক্ষ দিরহামের বিমিয়ে হুমায়দ 
ইব্‌ন কাহতাবা তার সাথে সন্ধি করেন । হুমায়দ যখন তার কাছে এ অর্থ প্রেরণ করেন তখন 
মুনাববাদ তা গ্রহণ করে এবং তার অবরোধ উঠিয়ে নেয়। 

এবছর খলীফা মানসূরের চাচা ইসমাঈল ইব্‌ন আলী ইব্‌ন আবদুল্লাহ্‌ ইব্‌ন আব্বাস হজ্জ 
পরিচালনা করেন- এটা হল ওয়াকিদীর বক্তব্য । আর তিনি এসময় মুছেলের গভর্ণর ছিলেন। 
১. আত-তাবারীতে (৯ খ. £ ১৬৮ পৃ.) এবং ইব্নুল আছীর এ (৫ খ. 8 ৪৭৮ পৃ.) রয়েছে, পরবর্তীকালে এই 

ব্যক্তি মানসূরের কাছে আগমন করে ক্ষমা প্রার্থনা করলে তিনি তাকে ক্ষমা করেন। আর আল-ইমামা 

ওয়াস্সিয়াসা (২ খ. ৪ ১৬৪ পৃ.) তে এও রয়েছে তিনি তাকে মাওসিলের গভর্নর নিয়োগ করেন। 
আল-বিদায়া ওয়ান নিহায়া (১০ম খণ্ড)__১৮ 


www.almodina.com 


0017191715 
১৩৮ আল-বিদায়া ওয়ান নিহায়া 


ইবরাহীম ইব্‌ন খালিদ, হিজাযের গভর্নর যিয়াদ ইব্ন আবদুল্লাহ্‌ । আর এ বছর সানবায ও অন্যান্য 
বিদ্রোহীদের দমনে খলীফার ব্যস্ত থাকার কারণে খীম্মকালীন কোন যুদ্ধাভিযান সংঘটিত হয়নি। এ 
বছর যে সকল প্রখ্যাত ব্যক্তির মৃত্যু হয় তাদের অন্যতম হলেন আবু মুসলিম খুরাসানী । যেমন 
পূর্বে বিগত হয়েছে। এছাড়া বিতর্কিত ব্যক্তিত্ব ইয়াধীদ ইবৃন আবু যিয়াদও এ বছর ইন্তিকাল করেন 
যেমন আমরা আত্-তাকমীল গ্রন্থে উল্লেখ করেছি। আল্লাহই সর্বাধিক জানেন । 


১৩৮ হিজরীর সৃচনা 


এ বছরেই রোম সম্রাট কুসতুনতীন১ মালতিয়া জবরদখল করেন এবং সেখানকার নগর 
প্রাচীর গুঁড়িয়ে দেন। এসময় তিনি এ শহরের যুদ্ধে সক্ষম ব্যক্তিদের ক্ষমা করেন। এ বছর 
মিসরের নাধির সালিহ ইব্‌ন আলী সাইফা আক্রমণ করেন এবং রোম সম্রাট মালতিয়ার যে নগর 
প্রাচীর ধ্বংস করেন তিনি তা পুনঃনির্মাণ করেন। এছাড়া তিনি তার ভাই ঈসা ইব্‌ন আলীকে চল্লিশ 
হাজার দীনার এবং তার ভাতিজা আব্বাস ইব্‌ন মুহাম্মাদ ইবৃন আলীকে চল্লিশ হাজার দীনার প্রদান 
করেন। এছাড়া এবছর আবূ মুসলিমের কাছে পরাজিত হয়ে বসরায় গমনকারী এবং আপন ভাই 
সুলায়মান ইবৃন আলীর আশ্রয় প্রার্থনাকারী আবদুল্লাহ ইব্‌ন আলী খলীফার অনুকূলে বায়আত করেন 
এবং তার আনুগত্যে প্রত্যাবর্তন করেন। কিন্তু এরপরও তাকে বাগদাদের কয়েদখানায় বন্দী করে 
রাখা হয়। আর এবছর সানবাযকে পরাজিত করে তার ধন-সম্পদ এবং আবু মুসলিমের 
অর্থ-সম্পদ করায়ত্ত করার পর আহওয়ার ইব্‌ন যুরার আল-আজালী অতিরিক্ত মনোবল লাভ করে 
এবং খলীফার বায়আত প্রত্যাহার করে । 

তার ধারণা ছিল সে অপরাজেয় হয়ে উঠেছে। তখন খলীফা তার বিরুদ্ধে মুহাম্মাদ ইব্‌ন 
আশআছ আল-খুযাঈর নেতৃত্বে বিশাল এক বাহিনী প্রেরণ করেন। এরপর উভয় বাহিনী প্রচণ্ড যুদ্ধে 
লিপ্ত হয়। তিনি জাহওয়ারকে পরাজিত করেন এবং তার সঙ্গী অধিকাংশ যোদ্ধাকে হত্যা করেন 
আর তার সাথে যে সকল ধন-সম্পদ ও অর্থকড়ি ছিল তা করায়ত্ত করেন। তারপর তার ফৌজ 
জাহওয়ারের পশ্চাদ্ধাবন করে তাকে হত্যা করেন। এছাড়া এবছর আট হাজার যোদ্ধার সেনাপতি 
খাযিম ইব্‌ন খুযায়মার হাতে মুলাব্বাদ আল-খারিজী নিহত হয়। তার সহযোদ্ধাদের নিহতের 

ংখ্যা তিন হাজার ছাড়িয়ে যায় আর অবশিষ্টরা পরাজিত হয়। 

ওয়াকিদী বলেন, এবছর হজ্জ পরিচালনা করেন ফযল ইবন আলী । আর বিভিন্ন এলাকার 
গভর্নররূপে তারাই বহাল ছিলেন যারা পূর্বের বছরে ছিলেন৷ এবছর বিশিষ্ট যাদের মৃত্যু হয় তাদের 
অন্যতম ছিলেন, যায়দ ইব্‌ন ওয়াকিদ, আলা ইবৃন আবদুর রহমান এবং একটি মতানুযায়ী লায়ছ 
ইবৃন আবু সুলায়ম। 


এবছরেই আন্দালুসে আবদুর রহমান আদ-দাখিলের খিলাফতের ২ সুচনা হয়। তার পূর্ণ পরিচয় 
আল-হাশিমী । আল-বিদায়ার গ্রন্থকার বলেন, তিনি হাশিমী নন। তিনি হলেন বনু উমায়্যার সদস্য 
১. মুরুজুয্যাহাব (৩ খ. ৪ ৩৬০ পৃ.)-এ রয়েছে-বাসানফাদ 
২. আত্-তাবারী (৯ খ. ৪ ১৭১ পৃ.)-তে তার খিলাফতের বৃত্তান্ত ১৩৯ হিজরীর ঘটনা প্রসঙ্গে বর্ণিত হয়েছে। 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ১৩৯ 


তাকে উমাবী বলা হয়। মূলত তিনি আবদুল্লাহ্‌ ইব্‌ন আলী ইব্‌ন আবদুল্লাহ্‌ ইব্ন আব্বাস থেকে 
পলায়ন করে মরোক্কোতে প্রবেশ করেন। এসময় পথিমধ্যে তিনি এবং তার পলায়নরত সঙ্গীরা 
এমন এক সম্প্রদায়ের সংস্পর্শে আসেন । যারা ইয়ামানী ও মুযায়ী সাম্প্রদায়িকতার ভিত্তিতে 
পরস্পর যুদ্ধে লিপ্ত । তিনি তার মাওলা বদরকে তাদের কাছে পাঠান এবং নিজের দিকে তাদেরকে 
আকৃষ্ট করেন। তারা তার হাতে আনুগত্যের বায়আত গ্রহণ করে । এরপর তিনি তাদেরকে নিয়ে 
আন্দালুস জয় করেন। এ সময় তিনি সেখানকার তৎকালীন শাসক ইউসুফ ইব্‌ন আবদুর রহমান 
ইব্‌ন হাবীব ইব্‌ন আবু উবায়দা ইবৃন উকবা ইব্‌ন নাফি' আল-ফিহরী থেকে তার শাসন কর্তৃত্ব 
ছিনিয়ে তা জবরদখল করেন এবং তাকে হত্যা করেন । আবদুর রহমান কর্ডোভাকে তার প্রশাসন 
কেন্দ্র বানান । সে দেশে তিনি এ বছর থেকে একশ বাহাত্তর হিজরী পর্যন্ত নিজের শাসন কর্তৃত্ব বা 
খিলাফত বজায় রাখেন। চৌত্রিশ বছর কয়েক মাস শাসন পরিচালনার পর তিনি সেখানেই 
মৃত্যুবরণ করেন। এরপর তার ছেলে হিশাম ছয় বছর কয়েক মাস শাসন পরিচালনা করেন। তার 
মৃত্যু হলে তারপর শাসনভার গ্রহণ করেন আল-হাকাম ইব্‌ন হিশাম ৷ ইনি ছাব্বিশ বছরের অধিক 
সময় স্বপদে বহাল থাকেন। তারপর তার মৃত্যু হয়। তারপরে তার ছেলে আবদুর রহমান ইব্‌ন 
হাকাম তেত্রিশ বছর শাসন কার্য পরিচালনা করেন । তারপর ইনতিকাল করেন। এদের পরবর্তী 
শাসক ছিলেন মুহাম্মাদ ইব্‌ন আবদুর রহমান ইব্‌ন হাকাম । তার শাসনকাল ছিল ছাব্বিশ বছর। 
তার মৃত্যুর পর তার ছেলে মুনির ইব্‌ন মুহাম্মদ শাসনকর্তৃত্‌ লাভ করেন। এরপর তার ভাই 
আবদুল্লাহ্‌ ইবৃন মুহাম্মাদ ইব্‌ন মুনযির । তার শাসনকাল ছিল তিনশ হিজরীর কিছুকাল পূর । এরপর 
এই উমাবী শাসনের অবসান ঘটে । যেমনটি আমরা সে সময়ের লোকদের ব্যাপারে শীঘ্রই 
আলোচনা করব । তারা সেখানে কি সুখ-স্বাচ্ছন্দ্য ও ভোগ বিলাসের উপায়-উপকরণ লাভ 
করেছিল । তারপর সেই যুগ ও তার অধিবাসীরা এমনভাবে বিলুপ্ত হল যেন তারা তাদের 
পরতিশ্রুতকাল পূর্ণ করল। এরপর তাদের অবস্থা এমন মনে হল যেন তারা শুষ্কতা ও পূবালী 
বাতাসে নিশ্চিহ্ন হয়ে যাওয়া কোন শুকনো পাতা । 


১৩৯ হিজরীর সূচনা 

এবছরই সালিহ ইব্‌ন আলী মালতিয়া শহরের পুনঃনির্মাণ সম্পন্ন করেন । এরপর তিনি সাইফা 
আক্রমণ করেন এবং রোমক ভূখণ্ডের গভীরে প্রবেশ করেন। এসময় তার ভগ্নিদ্ধয় আলী তনয়া 
উম্মু ঈসা ও লুবাবা তার সাথে যুদ্ধাভিযানে বের হন । তারা দু'জন মানত করেছিলেন বনু উমায়্যার 
শাসনাবসান হলে তারা আল্লাহ্র রাহে জিহাদে বের হবেন। এবছরেই খলীফা মানসুর ও রোম 
সম্রাটের মধ্যে বন্দী বিনিময় (সংঘটিত) হয় । এ সময় তিনি উল্লেখযোগ্য সংখ্যক বন্দী মুসলমান 
যোদ্ধাকে উদ্ধার করতে সক্ষম হন। এরপর আর এ বছর থেকে শুরু করে একশ ছেচল্লিশ হিজরী 
পর্যন্ত কোন গ্রীষ্মকালীন অভিযান সংঘটিত হয়নি। আর এর কারণ ছিল এসময় খলীফা মানসূর 
আবদুল্লাহ্‌ ইব্‌ন হাসানের ছেলে দুটির বিষয় নিয়ে ব্যস্ত ছিলেন। যেমন আমরা শীঘ্রই উল্লেখ 
করব। কিন্তু কোন কোন এঁতিহাসিক উল্লেখ করেছেন যে একশ চল্লিশ হিজরীতে হাসান ইব্‌ন 
কাহতাবা ইমাম আবদুল ওয়াহ্হাব ইব্‌ন ইবরাহীমের সাথে সাইফা আক্রমণ করেন। আল্লাহ্‌ 
অধিক জানেন । 


www.almodina.com 


Contents 
১৪০ আল-বিদায়া ওয়ান নিহায়া 


এছাড়া এবছর খলীফা মানসূর মাসজিদুল হারাম-এর সম্প্রসারণ ঘটান। আর এবছরটি ছিল 
অত্যন্ত উর্বর ও ফল-ফসলে সমৃদ্ধ । তাই একে ‘উর্বর বছর’ বলা হত। বর্ণিত আছে, এটা ছিল 
আসলে একশ চল্লিশ হিজরীতে । এই একশ উনচল্লিশ হিজরীতে খলীফা মানসূর তার চাচা 
সুলায়মানকে বসরার গভর্নর পদ থেকে অপসারণ করেন । এ সময় আবদুল্লাহ্‌ ইব্‌ন আলী এবং 
তার সঙ্গীরা প্রাণভয়ে আত্মগোপন করেন। তখন মানসূর তার বসরার গভর্নর সুফিয়ান ইবৃন 
মুআবিয়ার কাছে দূত প্রেরণ করেন আবদুল্লাহ্‌ ইবৃন আলীকে তার সামনে উপস্থিত করার নির্দেশ 
প্রদান করে । এরপর তিনি তাকে তার সহযোদ্ধাদের সাথে আবদুল্লাহ্‌ ইবন আলী ও তার সঙ্গীদের 
বিরুদ্ধে প্রেরণ করেন। তখন সুফিয়ান তাদের একাংশকে হত্যা করেন এবং তার চাচা আবদুল্লাহ্‌ 
কাছে প্রেরণ করেন। তিনি সেখানে তাদেরকে হত্যা করেন। 
আব্বাস। এছাড়া আমর ইব্‌ন মুজাহিদ, ইয়াধীদ ইব্‌ন আবদুল্লাহ্‌ ইব্‌ন হাদী এবং বিশিষ্ট আবিদ ও 


হাসান বসরী (র)-এর সহচর শিষ্য ইউনুস ইব্‌ন উবায়দ প্রমুখ ব্যক্তিগণ এবছর ইনতিকাল 
করেন। 


১৪০ হিজরীর সূচনা 

এবছর সেনাবাহিনীর একটি দল খুরাসানের গভর্নর আলী আবূ দাউদের বিরুদ্ধে বিদ্রোহ করে 
এবং তার বাসগৃহ অবরোধ করে । এসময় তিনি উপর থেকে তাদের প্রতি উঁকি দিয়ে তার 
সৈন্যদের সাহায্য প্রার্থনা করতে থাকেন যাতে তারা এসে তাকে উদ্ধার করে । এ অবস্থায় তিনি 
ছাদের দেওয়ালের একটি পাকা ইটে হেলান দিলে তা ভেঙ্গে যায় ফলে তিনি নীচে পতিত হন এবং 
মেরুদণ্ড ভেঙ্গে মৃত্যুমুখে পতিত হন। তখন তাৎক্ষণিভাবে পুলিশ প্রধান আসিম খুরাসান 
গভর্নররূপে তার স্থলাভিষিক্ত হন। অবশেষে খলীফার নিযুক্ত গভর্নর আগমন করে দায়িত্ব গ্রহণ 
করেন । তিনি হলেন, আবদুল জব্বার ইব্ন আবদুর রহমান আল-আযদী । তিনি এসে খুরাসান 
অঞ্চলের দায়িত্ব গ্রহণ করেন এবং একদল আমীরকে হত্যা করেন । কেননা তাদের সম্পর্কে তার 
কাছে একথা পৌছেছিল যে তারা আলী ইব্‌ন আবু তালিব পরিবারের খিলাফতের সমর্থক । এছাড়া 
তিনি অন্যদের বন্দী করেন এবং আবু দাউদের কর উসুলকারী নায়িবদেরকে পাকড়াও করেন। 


আর এবছর খলীফা মানসূর নিজেই হজ্জ পরিচালনা করেন তিনি ‘হিরা’ অঞ্চল থেকে ইহ্রাম 
বাধেন এবং হজ্জ সমাপন করে মদীনায় ফিরে আসেন। এরপর তিনি বায়তুল মাকদিস যিয়ারত 
করেন এবং সেখান থেকে শামের ‘রঙক্কা’ শহর অভিমুখে অগ্রসর হন তারপর হাশিমিয়া অভিমুখে । 
আর এসময় বিভিন্ন অঞ্চলের প্রশাসক তারাই ছিলেন যাদের আলোচনা পূর্ববর্তী সালে বিগত 
হয়েছে। শুধুমাত্র খুরাসানের শাসক এর ব্যতিক্রম । কেননা, সেখানকার গভর্নর আবু দাউদ 
মৃত্যুবরণ করেন। তখন আবদুল জব্বার আল-আযদী তার স্থলবর্তী হন। এবছরই দাউদ ইব্‌ন 
আবু হিনদ, আবু হাযিম সালামা ইব্‌ন দীনার, সুহায়ল ইব্‌ন আবূ সালিহ এবং উমারা ইব্‌ন গাযিয়্যা 
ইব্‌ন কায়স আস-সাকৃনী মুত্যুমুখে পতিত হন। 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া | ১৪১ 


১৪১ হিজরীর সূচনা 

এবছর রাবিনদিয়্যা নামক একটি গোষ্ঠী খলীফা মানসুরের বিরুদ্ধে বিদ্রোহ করে। ইব্‌ন জারীর 
মাদায়িনী সূত্রে উল্লেখ করেছেন যে তাদের উৎপত্তিস্থল হল খুরাসান আর তারা আবূ মুসলিম 
খুরাসানীর মতাদর্শী ছিল। তারা পূণর্জন্বে বিশ্বাসী ছিল। তারা দাবী করত হযরত আদমের রূহ 
উছমান ইব্‌ন রাহীকের মাঝে স্থানান্তরিত হয়েছে। আর তাদের খাদ্য-পানীয়ের যোগানদাতা প্রভু 
হলেন আবূ জাফর মানসুর ৷ আর হায়ছাম ইব্‌ন মুআবিয়া হলেন জিবরীল । আল্লাহ্‌ তাদেরকে 
লাঞ্চিত করুন । 

ইব্‌ন জারীর বলেন, একদিন তারা খলীফা মানসূরের প্রাসাদে এসে তার চারপাশে তাওয়াফ 
করতে শুরু করে এবং বলতে থাকে এটা হল আমাদের রবের প্রাসাদ । তখন মানসূর তাদের 
নেতৃস্থানীয়দের কাছে দূত পাঠান এবং তাদের দু'শজনকে বন্দী করেন। তখন তারা এতে ক্রুদ্ধ 
হয়ে বলে কোন অপরাধে আপনি তাদেরকে বন্দী করেছেন? তারপর তারা তাদের কাধে একটি 
খাটিয়া বহন করে অথচ তাতে কেউ ছিল না। এরপর তারা এমনভাবে তার চারপাশে সমবেত হয় 
যেন তারা কোন জানাযায় শরীক হচ্ছে । এভাবে তারা জেলখানার দরজা অতিক্রম করে এবং 
বহনকৃত খাটিয়া ফেলে জোরপূর্বক জেলখানায় প্রবেশ করে এবং তাদের সঙ্গীদের উদ্ধার করে 
নিয়ে যায়। এরপর তারা ছয়শতজন খলীফা মানসূর অভিমুখে অগ্রসর হয়। তখন লোকেরা 
পরস্পরকে আহ্বান করে নগর দ্বার রুদ্ধ করে দেয়। এদিকে এসময় খলীফা মানসুর আরোহণের 
কোন বাহন না পেয়ে তার প্রাসাদ থেকে পায়ে হেটে বেরিয়ে আসেন। এরপর বাহন আনা হলে 
তিনি তাতে আরোহণ করে রাবিনদিয়্যাদের অভিমুখে অগ্রসর হন। এসময় চতুর্দিক থেকে 
লোকজন সমবেত হয় । ইতিমধ্যে মাআন ইব্‌ন যাইদা আগমন করেন, খলীফা মানসূরকে দেখতে 
পেয়ে তিনি তার বাহন থেকে নেমে পড়েন এবং পায়ে হেটে অগ্রসর হয়ে খলীফার বাহনের 
লাগাম ধরেন। এসময় তিনি তাকে বলেন, হে আমীরুল মু'মিনীন! আপনি ফিরে চলুন । আপনার 
পক্ষ থেকে আমরাই তাদেরকে সামলানোর জন্য যথেষ্ট । কিন্তু মানসূর ফিরে যেতে অস্বীকৃতি 
জানান । এদিকে বাজারের লোকজন তাদের দিকে অগ্রসর হয়ে তাদের বিরুদ্ধে লড়াই শুরু করে। 
ইতিমধ্যে নিয়মিত সেনাবাহিনী এসে তাদেরকে চারদিক থেকে ঘিরে ফেলে এবং তাদেরকে 
কচুকাটা করে । এরপর আর তাদের কোন চিহ্ন অবশিষ্ট থাকেনি । 

এসময় তারা উছমান ইব্‌ন নাহীককে তার উভয় কাধের মধ্যবর্তী স্থানে তীরবিদ্ধ করে আহত 
করে । ফলে তিনি কয়েকদিন পর মারা যান। তখন খলীফা তার জানাযা পড়ান এবং তার দাফন 
শেষ হওয়া পর্যন্ত সেখানে অবস্থান করেন এবং তার মাগফিরাতের জন্য দু'আ করেন । আর তিনি 
তার ভাই ঈসা ইবৃন নাহীককে.সিপাহী প্রধানের পদে নিযুক্ত করেন। এসবই ঘটে কৃফাস্থ হাশিমী 
শহরে । সেদিন রাবিনদিয়্যাদের বিরুদ্ধে যখন খলীফা মানসুর লড়াই শেষ করেন, তখন শেষ 
ওয়াক্তে লোকদের নিয়ে যুহরের নামায পড়েন। এরপর খাবার আনা হলে তিনি প্রশ্ন করেন মা'আন - 
ইব্ন যাইদা কোথায় ? একথা বলে তিনি খাবার গ্রহণে বিরত থাকেন । অবশেষে মাআন ইব্‌ন 
যাইদা আসলে তিনি তাকে নিজের পাশে বসান। এরপর তিনি উপস্থিত সকলের সামনে তার 
সেদিনের বীরত্বের প্রশংসা করেন । তখন মাআন বলেন, আল্লাহ্‌র কসম! হে আমীরুল মু'মিনীন ! 
আমি তো ভয়ে ভয়ে এসেছিলাম । কিন্তু এরপর যখন তাদের প্রতি আপনার তুচ্ছতাবোধ এবং 


www.almodina.com 


Contents 





১৪২ আল-বিদায়া ওয়ান নিহায়া 


তাদের বিরুদ্ধে আপনাকে অগ্রসর হতে দেখলাম, তখন আমি আশ্বস্ত হলাম এবং মনোবল ফিরে 
পেলাম ৷ আমার ধারণা ছিল না যে কেউ যুদ্ধে এমন হতে পারে । আর তাই আমাকে সাহস 
যুগিয়েছে। তখন খলীফা মানসূর তার প্রতি প্রসন্ন হন এবং তাকে দশ হাজার দিরহাম প্রদানের 
৪95 RE EU RTUERT 
আত্মগোপন করেছিলেন। 

_. এরপর আর এ দিনের পূর্বে আত্মপ্রকাশ করেন নি। আর এদিন খলীফা যখন লড়াইয়ে তার 
সাহসিকতা ও কুশলতা দেখেন তখন তিনি তার প্রতি সন্তুষ্ট হন। বলা হয় খলীফা মানসূর নিজের 
সম্বন্ধে মন্তব্য করে বলেছিলেন, তিনটি বিষয়ে আমি ভুল করেছি, ১. আমি আবু মুসলিমকে হত্যা 
করেছি যখন আমি ছিলাম স্বল্পসংখ্যক সম্পর্কিতদের মাঝে, ২. যখন আমি শাম অভিযানে বের 
হয়েছি, তখন যদি উভয় পক্ষের মাঝে কোন সংঘর্ষ হত, তাহলে খিলাফতের কোন অস্তিত্ব থাকত 
না। ৩. রাবিনদিয়্যাদের সৃষ্ট গোলযোগের দিন (অরক্ষিত অবস্থায় বের হয়ে) সেদিন যদি কোন 
অজ্ঞাত ঘাতকের তীর আমাকে আঘাত করতে তাহলে আমি তৎক্ষণাৎ নিহত হতাম । আর তার 
এ বক্তব্য তার সাহসিকতা ও বিচক্ষণতার পরিচায়ক । 


এবছর খলীফা মানসূর তার ছেলে মুহাম্মদকে তার পরবর্তী খলীফারূপে ঘোষণা করেন এবং 
তাকে “মাহদী” উপাধি প্রদান করেন। এসময় তিনি তাকে খুরাসানের গভর্নর নিয়োগ করেন এবং 
সেখানকার গভর্নর পদ থেকে আবদুল জব্বার ইব্‌ন আবদুর রহমানকে পদচ্যুত করেন। আর এর 
কারণ হল সে খলীফার সমর্থক একটি দলকে হত্যা করেছিল। তখন মানসূর তার পত্র লিখক 
আবু আয়্যুবের কাছে তায় বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করে পরামর্শ চান। তখন আবূ আয়্যুব 
বলেন, হে আমীরুল মু'মিনীন ! আপনি তাকে নির্দেশ লিখে পাঠান সে যেন খুরাসান থেকে বিশাল 
একটি পথিক রোমক ভূখণ্ডের দিকে প্রেরণ করে । এই বাহিনী যখন খুরাসান ত্যাগ করবে তখন 
আপনি ইচ্ছামাফিক কাউকে পাঠাবেন এবং তারা তাকে লাঞ্ছিত করে খুরাসান থেকে বহিষ্কার 
করবে । তখন খলীফা মানসূর তার কাছে এই ফরমান লিখে পাঠান । খলীফার ফরমানের জবাবে 
সে লিখে পাঠায় যে খুরাসান ভূখণ্ডে তাতারিগণ নৈরাজ্য সৃষ্টি করছে। এ অবস্থায় এখানকার 
সেনাবাহিনী চলে গেলে তার নিরাপত্তা বিঘ্নিত হবে, শাসন ব্যবস্থায় অরাজকতা সৃষ্টি হবে | তখন 
খলীফা আবু আয়্মবকে বলেন, এখন তোমার মত কী ? তিনি বলেন, আপনি তাকে লিখুন - 
সীমান্তবর্তী ভূখণ্ড হওয়ায় অন্যান্য ভূখণ্ডের তুলনায় তার সাহায্য অধিক প্রয়োজন । তাই আমি 
তোমার সাহায্যে ফৌজ প্রস্তুত করেছি। তখন সে লিখে পাঠায় । এ বছর খুরাসানের খাদ্য ও 
রসদের ঘাটতি রয়েছে, এখন যদি এখানে ফৌজ প্রবেশ করে তাহলে সব লণ্ডভণ্ড হয়ে যাবে । এ 
জবাব পেয়ে খলীফা আবূ আয়্যুবকে বলেন, এখন তুমি কি বল ? তিনি বলেন, হে আমীরুল 
মু'মিনীন ! এই ব্যক্তি তো তার মনের অবস্থা প্রকাশ করে দিয়েছে এবং আপনার বায়আত 
প্রত্যাহার করে নিয়েছে। কাজেই, আপনি তার সাথে আর তর্কে প্রবৃত্ত হবেন না। এসময় খলীফা 
মানসূর তার ছেলে মুহাম্মাদ আল মাহদীকে প্রেরণ করেন রায় শহরে অবস্থান করার জন্য । মাহদী 
তার অগ্রগামীরূপে খাধিম ইব্‌ন খুযায়মাকে আবদুল জব্বারের বিরুদ্ধে প্রেরণ করেন । এরপর 
তিনি তার ও তার সাথীদের সাথে কৌশল অবলম্বন করতে থাকেন। অবশেষে তার সাথীরা 
পলায়ন করে এবং খাযিম ইব্‌ন খুযায়মার বাহিনী তাকে ধরে ফেলে । এরপর তারা তাকে 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ১৪৩. 


পিছনমুখী করে একটি উটে আরোহণ করায় এবং এভাবে দীর্ঘপথ অতিক্রম করিয়ে তাকে 
মানসুরের কাছে উপস্থিত করে। এসময় তার সাথে তার ছেলে এবং তার স্বজন-পরিজনের একটি 
দল ছিল। তখন খলীফা মানসূর তাকে হত্যা করেন এবং তার ছেলে ও তার সঙ্গীদের ইয়ামানের 
প্রান্তীয় এক দ্বীপে নির্বাসিত করেন। এরপর ভারতীয়রা তাদেরকে বন্দী করে । আর পরবর্তীকালে 
তাদের অনেককে মুক্তিপণের বিনিময়ে উদ্ধার করা হয়। এসময় মাহদী খুরাসানের গভর্নররূপে 
স্থায়ী হন এবং তার পিতা তাকে তাবরিস্তান আক্রমণের এবং তার সঙ্গী ফৌজ নিয়ে 
ইসবাহবায-এর বিরুদ্ধে যুদ্ধের নির্দেশ দেন। এসময় তিনি তাকে উমর ইব্‌ন আলার নেতৃত্বাধীন 
একটি বাহিনী দিয়ে সাহায্য করেন । আর এই উমর ছিল তাবরিস্তান যুদ্ধে সবচেয়ে অভিজ্ঞ ব্যক্তি। 
তার ব্যাপারেই কবি বলেন ঃ | 


ওত তত 


61 ৩৪ ১25 85 ৯১ + Gis 91 ২821 058 
“যদি তুমি খলীফার হিতাকাজ্ী হয়ে তার কাছে এসে থাক তাহলে তাকে.বল অভিযুক্তের 
মাঝে কোন কল্যাণ নেই।” 


৮58 ae ii + Gall ৮০১৯ bE 5 
“শত্রু যুদ্ধ যখন তোমাকে জাগ্রত করে তখন তুমি উমরকে জাগ্রত কর, তারপর নিজে 
ঘুমিয়ে যাও ৷” 
EE TES IEEE ও + Lasley ০৫5৪ 
“সে এমন বীর পুরুষ যে কারও শত্রুতা অবশিষ্ট রেখে ঘুমায় না এবং নিহত শত্রুর রক্তের 
প্রাণ না নিয়ে পানি পান করে না।” 
এরপর তাবরিস্তানের উপকণ্ঠে যখন উভয় বাহিনী পরস্পর মুখোমুখি হয় তখন উমর বাহিনী 
তা জয় করে এবং ইসবাহবায অধিকার করে এবং সেখানকার শাসককে দুর্গে আশ্রয় নিতে বাধ্য 
করে। সে তখন তথাকার ধন-ভাণ্ডার ইত্যাদির বিনিময়ে মাহদীর সাথে সন্ধি করে । এ সময় 
মাহদী তার পিতাকে এ বিষয় লিখে জানায় । এরপর আসবাহবায দায়লামীদের ভূখণ্ডে প্রবেশ 
করে। তারপর সেখানে মৃত্যু হয়। আর এ সময় মুসলিম বাহিনী মাসমাগান নামক তাতারী 
সম্াটকেও পর্যদুস্ত করে । এছাড়া বহুসংখ্যক শত্রু নারী ও শিশুকে যুদ্ধবন্দী করে । আর এটাই হল 
প্রথম তাবরিস্তান বিজয় । | 
এবছরই জিবরীল ইব্‌ন ইয়াহ্‌ইয়া আল-খুরাসানীর হাতে মাসীসা শহরের নির্মাণ সম্পন্ন হয়ে 
এবং ইমাম মুহাম্মাদ ইব্‌ন ইবরাহীম মালতিয়া সীমান্তে সৈন্য সমবেত করেন। এছাড়া এবছর 
খলীফা মানসূর যিয়াদ ইবৃন উবায়দুল্লাহ্‌কে হিজাযের গভর্নর পদ থেকে অপসারণ করে মুহাম্মদ 
ইব্‌ন খালীদ কাসরীকে পবিত্র মদীনার গভর্নর নিয়োগ করেন এবং তিনি নিজে এবছরের রজব 
মাসে পবিত্র মদীনায় আগমন করেন । এসময় তিনি হায়ছাম ইব্‌ন মুআবিয়য়াকে পবিত্র মক্কা ও 
তাইফের গভর্নর নিয়োগ করেন। এছাড়া এ বছর খলীফা মানসূরের সিপাহী প্রধান থাকা অবস্থায় 


১. তা হল দাহলাক নামীয় দ্বীপ - তাবারী, ইব্নুল আছীর । 


www.almodina.com 


Contents 


১৪৪ আল-বিদায়া ওয়ান নিহায়া 


মুসা ইবৃন কা'ব ইনতিকাল করেন। আর মিসরের গভর্নর তিনিই ছিলেন যিনি বিগত বছর ছিলেন, 
তারপর মিসরের গভর্নর হন মুহাম্মাদ ইবৃন আশআছ । তারপর মানসূর তাকে অপসারণ করেন 
এবং নাওফাল ইব্‌ন ফুরাতকে তার গভর্নর নিয়োগ করেন । আর এবছর হজ্জ পরিচালনা করেন 
কানসারীন, হিমস্‌ ও দামেস্কের গভর্নর সালিহ ইবৃন আলী । এছাড়া অন্যান্য এলাকার গভর্নর 
অপরিবর্তিত ছিল। আল্লাহ্‌ অধিক জানেন। 

এবছরেই আবান ইবৃন মূসা এবং আল-মাগাযী প্রণেতা মূসা ইব্‌ন উকবা এবং এক মতানুযায়ী 
আবু ইসহাক আশ-শায়বানী ইনতিকাল করেন । আল্লাহ্‌ তা'আলা সর্বাধিক জানেন । 


১৪২ হিজরীর সূচনা 

এবছরই সিন্ধুর গভর্নর উয়ায়না ইব্‌ন মুসা ইবৃন কা'ব খলীফার বায়আত প্রত্যাহার করে। 
তখন খলীফা মানসুর উমর ইব্‌ন হাফস ইবৃন আবু সুফরাকে সিন্ধু ও ভারতের গভর্নর নিয়োগ করে 
তার নেতৃত্বে উয়ায়না ইব্‌ন মূসার বিরুদ্ধে ফৌজ প্রেরণ করেন। এরপর উমর তার বিরুদ্ধে 
লড়াইয়ে অবতীর্ণ হন এবং তাকে পরাজিত করে এই ভূখণ্ডের কর্তৃত্ব ছিনিয়ে নেন। এছাড়া এবছর 
তাবরিস্তানের শাসক আসবাহবায তার ও মুসলমানদের মাঝে বিদ্যমান প্রতিশ্রুতি ভঙ্গ করে 
তাবারিস্তানে অবস্থানরত একদল মুসলমানকে হত্যা করে । তখন খলীফা মানসুর খাযিম ইব্‌ন 
খুযায়মা এবং রূহ ইব্ন হাতিমের নেতৃত্বে তার বিরুদ্ধে ফৌজ প্রেরণ করেন। এদের সাথে 
এসময় খলীফা মানসূরের মাওলা আবু খাসীব মারযূকও ছিলেন । মুসলমানগণ আসবাহবাযকে 
দীর্ঘকাল অবরোধ করে রাখেন, এরপর তারা আসবাহবাধে আশ্রয়স্থল দুর্গ জয়ের কোন উপায় বা 
পথ না পেয়ে কৌশলের আশ্রয় নেন। এসময় আবুল খাসীব তাদেরকে বলেন, আমাকে প্রহার 
করে আমার চুল-দাড়ি কামিয়ে দাও । তখন মুসলমানগণ তাই করেন। এরপর তিনি এমন ভাব 
নিয়ে আসবাহবাযের কাছে যান যেন তিনি মুসলমানদের প্রতি রুষ্ট, আর তারা তাকে প্রহার করে 
তার চুল-দাড়ি কামিয়ে দেয়। এরপর তিনি যখন দুর্গে প্রবেশ করেন তখন আসবাহবায তাকে 
পেয়ে উৎফুল্ হয় এবং সসম্মানে তাকে নিকট সান্নিধ্য দান করে । আর আবুল খাসীব তার প্রতি 
হিতাকাজ্্া ও সেবার মনোভাব প্রকাশ করে তাকে ধোকায় ফেলতে সক্ষম হন, এমনকি তিনি 
তার অতি আস্থাভাজনে পরিণত হন এবং সে তাকে দুর্গফটকের তত্ত্বাবধায়কের অন্তর্ভুক্ত করে। 
এরপর তিনি যখন এ দায়িত্বে কর্তৃত্ব অর্জন করেন । তখন মুসলমানদের সাথে পত্র যোগাযোগ 
করেন এবং তাদেরকে জানান১ যে অমুক রাতে তিনি তাদের জন্য দুর্গদ্বার খুলবেন । কাজেই তারা 
যেন দুর্গদ্বারের কাছাকাছি অবস্থান করে যাতে তিনি তাদের জন্য তা খুলে দিতে পারেন। এরপর 
যখন সেই রাত্রি আসে তখন তিনি তাদের জন্য দুর্গদ্বার খুলে দেন। তখন মুসলমানগণ সেখানে 
প্রবেশ করে যোদ্ধাদের হত্যা করেন এবং নারী-শিশুদের বন্দী করেন। আর আসবাহবায হাতের 
আংটির বিষপানে আত্মহত্যা করে । সেদিন যে সকল নারীদের বন্দী করা হয় তাদের.অন্যতম হলে 
মাহদীর ছেলে মানসূরের জননী এবং মাহদীর অপর ছেলে ইবরাহীমের জননী ৷ এরা উভয়ে ছিলেন 
সুন্দরী রাজকন্যা । 


এবছরেই খলীফা মানসূর বসরাবাসীর জন্য জাবান ২ মহল্লার নিকট ঈদগাহ নির্মাণ করেন 
যেখানে তারা নামায পড়ে । আর তার নির্মাণ কার্য দেখাশোনা করেন ফোরাত ও আবলাহ অঞ্চলের 


১. তিনি পত্র লিখে তাকে তীরবিদ্ধ করে তা তাদের কাছে নিক্ষেপ করেন- তাবারী ; ইবনুল আহীর। 
২. তাবারীতে রয়েছে আল-হাম্মান, আর মু'জামুল বুলদানে রয়েছে জুমান, তা হল বসরার একটি মহল্লা, যার 
নামকরণ করা হয়েছে বনু হুমান ইব্‌ন সা'দ ইব্‌ন যায়দ মানাত ইব্‌ন তামীম গোত্রের নামে 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ১৪৫ 


গভর্নর সালামা ইব্ন সাঈদ ইব্‌ন জাবির । আর খলীফা মানসূর বসরায় রমযানের রোযা রাখেন 
এবং সেই ঈদগাহে লোকদের ঈদের নামাযে ইমামতি করেন । এবছরই মানসূর মিসরের গভর্নর 
পদ থেকে নাওফাল ইব্ন ফুরাতকে অপসারণ করেন এবং হুমায়দ ইব্‌ন কাহতাবাকে তার নতুন 
গভর্নর নিয়োগ করেন । এবছর হজ্জ পরিচালনা করেন ইসমাঈল ইব্‌ন আলী । এছাড়া এবছর 
খলীফার চাচা এবং বসরার গভর্নর সুলায়মান ইব্‌ন আলী ইবৃন আবদুল্লাহ্‌ ইব্‌ন আব্বাস ইনতিকাল 
করেন। তার মৃত্যু সংঘটিত হয় জুমাদাল উখরার তেইশ তারিখ শনিবার । এসময় তার বয়স ছিল 
উনষাট বছর । তার জানাযার নামায পড়ান তার ভাই আবদুস সামাদ । তিনি তার পিতা আলী ইব্‌ন 
ইব্‌ন আবদুল্লাহ্‌ ইবন আব্বাস, ইকরিমা এবং আবূ বুরদা ইব্‌ন আবু মূসা থেকে হাদীস রিওয়ায়াত 
করেছেন। আর তার থেকে একদল রাবী রিওয়ায়াত করেছেন। এদের মধ্যে তার ছেলেগণ 
জাফর, মুহাম্মদ যায়নাব এবং আসমাঈ উল্লেখযোগ্য । বিশ বছর বয়সে তার চুল-দাড়ি সাদা হতে 
শুরু করে । ফলে তিনি সে বয়সেই তার দাড়িতে খেযাব ব্যবহার করেন। তিনি ছিলেন মহানুভব, 
বদান্য ও প্রশংসাভাজন। আরাফার দিন সন্ধ্যায় প্রতিবছর তিনি একশ গোলাম আযাদ করতেন। 
বনু হাশিম এবং সকল কুরায়শ ও আনসারের প্রতি তার দান পঞ্চাশ লক্ষ দিরহামে পৌছে। 
একদিন তিনি তার প্রাসাদ থেকে উকি দিয়ে বসরার এক কুটিরে কতিপয় নারীকে সুতা বুনতে 
দেখেন। তার দৃষ্টি যখন তাদের উপর পতিত হয় ঘটনাক্রমে তখন তাদের একজন বলে উঠে, 
হায় ! যদি খলীফা আমাদের দিকে তাকাতেন এবং আমাদের অবস্থা অবগত হতেন, তাহলে তিনি 
নিশ্চয় আমাদেরকে একাজ থেকে অব্যাহতি দিতেন ? একথা শুনে তিনি তৎক্ষণাৎ উঠে দাড়িয়ে 
তার প্রাসাদে পায়চারি শুরু করেন এবং তার স্ত্রীদের স্বর্ণ ও অন্যান্য মূল্যবান রত্বীলঙ্কার একটি বড় 
রুমালে ভর্তি করে তাদের কাছে নামিয়ে দেন এবং তাদের মাঝে বহু দীনার, দিরহাম ছড়িয়ে 
দেন। এসময় এদের একজন খুশীর তীব্রতায় মারা যায় । তখন তিনি তার দিয়ত বা রক্তমূল্য প্রদান 
করেন এবং সেই রত্মালঙ্কার থেকেও তার প্রাপ্য অংশ তাকে প্রদান করে । আর ইনি সাফ্ফাহ-এর 
খিলাফতকালে হজ্জের দায়িত্‌ পালন করেন এবং মানসুরের খিলাফতকালে বসরার শাসনকর্তা 
নিযুক্ত হন। তিনি আব্বাসীয়দের মাঝে অতি উত্তম ব্যক্তি ছিলেন । তিনি হলেন ইসমাঈল, দাউদ, 
সালিহ, আবদুস সামাদ, আবদুল্লাহ্‌, ঈসা ও মুহাম্মাদের ভাই এবং সাফ্ফাহ ও মানসুরের চাচা । 


এবছর যেসকল বিশিষ্ট ব্যক্তি ইনতিকাল করেন তাদের অন্যতম হলেন খালিদ আল-হায্যা, 
আসিম আলআহওয়াল এবং একটি মতানুযায়ী ও আমর ইব্‌ন উবায়দ আল-কাদরী-তার পূর্ণ নাম ও 
পরিচয় হল আমর ইবৃন উবায়দ ইব্‌ন ছাওবান আত্-তায়মী । তার উপাধি আবু উছমান আল-বাসরী 
তাকে ইব্‌ন কায়সানও বলা হয়। তিনি পারস্য বংশোদ্ভূত এবং কাদরিয়া এবং মু'তাযিলা 
সম্প্রদায়ের ইমাম । তিনি হাদীস রিওয়ায়াত করেছেন হাসান বসরী, উবায়দুল্লাহ ইব্‌ন আনাস, আবুল 
আলিয়া এবং আবু কিলাবা থেকে । আর তার থেকে হাদীস রিওয়ায়াত করেছেন হাম্মাদদ্য়, ' 
সুফিয়ান ইব্‌ন উয়ায়না তার সমসাময়িক আ’মাশ, আবদুল ওয়ারিছ ইব্‌ন সাঈদ, হারূন ইব্‌ন মুসা, 
ইয়াহইয়া আল-কাত্তান এবং ইয়াধীদ ইব্‌ন যুরায়। তার সম্পর্কে ইমাম আহমাদ ইব্‌ন হাম্বল 
বলেন, তার থেকে হাদীস বর্ণনা করার উপযুক্ত সে নয় । আর আলী ইব্নুল মাদীনী ও ইয়াহ্‌ইয়া 
ইব্‌ন মঈন বলেন, সে সম্পূর্ণ অগ্রহণযোগ্য ৷ এছাড়া ইব্‌ন মঈন এও বলেছেন, সে মন্দ লোক। 
আর সে দাহরিয়্যা সম্প্রদায়তুক্ত, যারা বলে যে মানুষ হল শস্যের ন্যায় । ফাল্লাস বলেন, সে 
আল-বিদায়া ওয়ান নিহায়া (১০ম খণ্ড)-_১৯ 


www.almodina.com 


Contents 


১৪৬ আল-বিদায়া ওয়ান নিহায়া 


পরিত্যক্ত এবং বিদআতী। ইয়াহইয়া আল-কাত্তান তার থেকে আমাদেরকে হাদীস বর্ণনা 
করতেন। তারপর তিনি তা বর্ণনা করেন । আর ইব্‌ন মাহদী তার থেকে হাদীস বর্ণনা করতেন না। 

আবূ হাতিম বলেন, সে “মাতরূক" অর্থাৎ তার হাদীস প্রত্যাখ্যাত । নাসাঈ বলেন, সে 
নির্ভরযোগ্য নয় । ইউনুস ইব্‌ন উবায়দের সূত্রে শু“বা বলেন, আমর ইব্‌ন উবায়দ হাদীস বর্ণনায় 
মিথ্যার আশ্রয় নিতেন । হাম্মাদ ইব্‌ন সালামা বলেন, আমাকে হুমায়দ বলেন, তার থেকে হাদীস 
গ্রহণ করো না। কেননা, সে হাসান বসরীর নামে মিথ্যা বর্ণনা চালিয়ে থাকে । হাদীস সমালোচক 
আয়্যুব, আওফ এবং ইব্‌ন আওন এমনই বলেছেন। আয়্যুব বলেন, আমি তার কোন আকল বুদ্ধি 
আছে বলে মনে করি না। মাতার আলওয়ার্রাক বলেন, আল্লাহ্‌র কসম! কোন কিছুতেই আমি 
তাকে বিশ্বাস করি না। ইব্নুল মুবারক বলেন, সকলে তার হাদীস বর্ণনা করেছেন কেননা সে 
কাদরিয়্যা সম্প্রদায়ের মতবাদ প্রচার করত । একাধিক হাদীস সমালোচক তাকে দুর্বল আখ্যা 
দিয়েছেন। আর অন্যরা তার ইবাদত-বন্দেগী, দুনিয়া বিমুখতা এবং কৃম্তুতার প্রশংসা করেছেন। 
হাসান বসরী বলেন, বিদআতী হওয়ার পূর্ব পর্যন্ত সে যুবক কারীদের» নেতৃস্থানীয় ছিল। 
সমালোচকগণ বলেন, এরপর সে বিদআতী হয়, ঘোর বিদআতী । ইব্ন হিব্বান বলেন, বিদআতী 
হওয়ার পূর্ব পর্যন্ত সে আল্লাহ্‌ ভীরু আবিদ ছিল। এরপর সে বিদআতী হয় এবং সে নিজে এবং 
তার সাথে একটি দল হাসান বসরীর মজলিস ত্যাগ করে । তখন তাদেরকে মু'তাধিলা ২ বলা হয়। 
সে সাহাবায়ে কিরামের বিরুদ্ধে কটুক্তি করত এবং অনিচ্ছাকৃতভাবে অনুমানের ভিত্তিতে হাদীসে 
মিথ্যার আশ্রয় গ্রহণ করত। তার থেকে বর্ণিত আছে সে বলত যদি লাহহে মাহফুযেই আবু 
লাহাবের হস্তদ্বয় ধ্বংসের ফায়সালা চুড়ান্ত হয়ে থাকে তাহলে আর মানব সন্তানের বিরুদ্ধে কী 
প্রমাণরূপে গণ্য হতে পারে। আর তাকে যখন ইবন মাসউদের হাদীস বর্ণনা করা হয়। 

আমাদেরকে সত্যবাদী এবং সত্যায়িত বর্ণনা করেছেন- 


টি টা কী Css ১২০ এত ১০ ০৪ Em ৯০1 
০০ ০5 ও এল 5৪১০০ 
“তোমাদের কারও যখন মাতৃগর্ভে চল্লিশ দিন অতিবাহিত হয়- অবশেষে তিনি বলেন, এরপর 
চারটি বিষয়ে নির্দেশ প্রদান করা হয়, তার রিযিক, তার জীবনকাল, তার আমল এবং সেকি 
হতভাগা না সৌভাগ্যবান'- এ সম্পর্কে তখন সে বলে আমি যদি আ'মাশকে তা রিওয়ায়াত করতে 
শুনতাম তাহলে তাকে মিথ্যাবাদী আখ্যা দিতাম, আর যদি যায়দ ইব্‌ন ওয়াহব থেকে তা শুনতাম 
তাহলে তা পছন্দ করতাম না, আর যদি ইব্‌ন মাসউদ থেকে তা শুনতাম তাহলে তা গ্রহণ করতাম 
না। আর যদি রাসূলুল্লাহ্‌ (সা) থেকে তা শুনতাম তাহলে তা গ্রহণ করতাম না। আর যদি 
রাসূলুল্লাহ্‌ (সা) থেকে তা শুনতাম তাহলে তা প্রত্যাখান করতাম । আর যদি আল্লাহ্‌ তা“আলাকে 
তা বলতে শুনতাম, তাহলে বলতাম, আপনি তো এই বিষয়ে আমাদের অঙ্গীকার গ্রহণ করেননি । 
আর. এটা জঘন্যতম কুফ্রী | যদি সে তা বলে থাকে তাহলে আল্লাহ্‌ তাকে লা'নত করুন । আর 
নাভি িভিব জা হা জিলির্তা ও হারাতে যথা ররর রানির হা নাতি 
পায়। আবদুল্লাহ্‌ ইব্‌ন মুবারক বলেন £ 
১. এ স্থলে কারী দ্বারা উদ্দেশ্য হলেন আলিম। 
২. অর্থাৎ দলত্যাগী সম্প্রদায় বা গোষ্ঠী । 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ১৪৭ 


EE PENA EN PIER UE LF 
“হে জ্ঞানার্থী ! তুমি হাম্মাদ ইব্‌ন যায়দের শরণাপন্ন হও ।” 


“সহনশীলতার সাথে জ্ঞান অর্জন কর আর তাকে শৃঙ্খলে শৃঙ্খলিত কর।” 


পপ ৬ লও 


০০০2 9০০০ ০0 + ১০৯ ২5০। ১3৩ 
“আমর ইব্‌ন উবায়দ বর্ণিত বিদৃআত রিওয়ায়াত বর্জন কর।” 


ইব্‌ন আদী বলেন, আমর তার কৃদ্বুতা ছারা মানুষকে ধোকা দিত। সে নিন্দিত। তার বর্ণিত 
হাদীস অতি দুর্বল এবং সে প্রকাশ্য বিদ্'আতী । দারাকুতনী বলেন, তার হাদীস দুর্বল । খতীব 
বাগদাদী বলেন, সে হাসান বসরীর সাহচর্য অবলম্বন করে এবং তার সঙ্গীরূপে খ্যাতিলাভ করে। 
এরপর ওয়াসিল ইব্‌ন আতা তাকে আহলে সুন্নাতের মাযহাব থেকে বিচ্যুত করে এবং কাদরিয়া 
মতবাদের উদ্ভাবন ঘটায় এবং সে দিকে আহ্বান করে হাদীস অনুসারীদের ত্যাগ করে । আর তার 
মাঝে বেশ স্থৈর্যগান্তীর্য এবং যুহদের প্রকাশ ছিল । বর্ণিত আছে সে এবং ওয়াসিল ইবৃন আতা আশি 
হিজরীতে জন্মগ্রহণ করে । আর ইমাম বুখারী বর্ণনা করেছেন যে, আমর বিয়াল্লিশ অথবা 
তেতাল্লিশ হিজরীতে পবিত্র মক্কার পথে মারা যায়। খলীফা মানসূরের কাছে তার বিশেষ স্থান 
ছিল। তিনি তাকে ভালবাসতেন এবং শ্রদ্ধা করতেন ৷ কেননা, আলিম-উলামাদের দল নিয়ে সে 
যখন মানসুরের দরবারে আসত, তখন মানসূর তাদেরকে হাদিয়া প্রদান করতেন। সকলে তা গ্রহণ 
করত ৷ কিন্তু আমর নিজে কিছু গ্রহণ করত না। এসময় মানসুর তাকে তার সঙ্গীদের ন্যায় কিছু 
গ্রহণ করতে বলতেন । কিন্তু সে তার থেকে গ্রহণ করত না। আর এ বিষয়টিই খলীফা মানসূরকে 
প্রতারিত করে এবং সে তা দ্বারা তার প্রকৃত অবস্থা প্রচ্ছন্ন করে রাখত। কেননা, মানসূর ছিল 
কৃপণ, তাই বিষয়টি তাকে মুগ্ধ করত এবং তিনি আবৃত্তি করতেন £ 


০৮:25,:0০০5 


১১৯০ ১৯ ৩০০০ ০৪৪৩ ১১০০ ০৫০০ - ১25১ 2৬4 


“তোমাদের প্রত্যেকে ধীরে হাটে, তোমাদের প্রত্যেকে শিকার চায় তবে আমর ইব্‌ন উবায়দ 
এর ব্যতিক্রম ৷ 

মানসূর যদি দূরদর্শী হতেন, তাহলে বুঝতে পারতেন যে, এ সকল আলিম-উলামাদের 
কোন সততার পরিচায়ক নয় । কেননা, আমরের কালেই এমন অনেক খৃষ্টান যাজকের অস্তিত্‌ 
ছিল, যাদের পার্থিব নিরাসক্তির স্তরে পৌছা আমর এবং আরও বহু মুসলমানের পক্ষে সম্ভব ছিল 
না। ইতিপূর্বে আমরা ইসমাঈল ইব্‌ন খালিদ কা'নাবী থেকে বর্ণনা করেছি। তিনি বলেন, একবার 
আমি হাসান ইব্‌ন জা“ফরকে ইবাদান নামক স্থানে মৃত্যুর পর স্বপ্নে দেখি তিনি আমাকে বলেন, 
আয়্যুব, ইউনুস এবং ইব্‌ন আওন জান্নাতে আমি তখন প্রশ্ন করি আর আমর ইবৃন উবায়দ ? তিনি 
বলেন, সে জাহান্নামে ? তারপর তিনি তাকে দ্বিতীয়বার এবং তৃতীয়বার স্বপ্নে দেখেন এবং তাকে 
প্রশ্ন করেন তখন তিনি তাকে অনুরূপ বলেন । আমর ইবৃন উবায়দ সম্পর্কে বহু কুৎসিত স্বপন দৃষ্ট 


www.almodina.com 


Contents 


১৪৮ আল-বিদায়া ওয়ান নিহায়া 


হয়েছে। আমাদের শায়খ তার আত্-তাহযীব গ্রন্থে আমরের জীবনী বিশদভাবে উল্লেখ করেছেন। 
আর আমরা তার সারাংশ আমাদের গ্রন্থ আত্-তাকমীলে উল্লেখ করেছি । আর এখানে আমরা তার 
অংশবিশেষ উল্লেখ করলাম যাতে তার দ্বারা কেউ ধোকাগ্রস্ত না হয়। আল্লাহ্‌্পাক সর্বাধিক 
জীনেন। 


১৪৩ হিজরীর সুচনা 

এবছর খলীফা মানসুর দায়লামীদের বিরুদ্ধে যুদ্ধাভিযানে লোকজনকে উদ্বুদ্ধ করেন । কেননা, 
তারা বহু মুসলমানকে হত্যা করে। এসময় তিনি কৃফা ও বসরাবাসীকে নির্দেশ দেন তাদের মধ্য 
থেকে যুদ্ধে সক্ষম দশ হাজারের অধিক যোদ্ধা সংগ্রহ করে নিয়মিত সেনাদলের সাথে 
দায়লামীদের বিরুদ্ধে যুদ্ধাভিযানে শরীক হতে । বিশাল ও বিপুল সংখ্যক যোদ্ধা স্বত-স্ফুর্তভাবে 
তাতে সাড়া প্রদান করে। এবছর কৃফা ও তার অধীনস্ত অঞ্চলের গভর্নর ঈসা ইব্ন মুসা হজ্জ 
পরিচালনা করেন। এছাড়া এবছর হাজ্জাজ আস-সাওয়াফ, দীর্ঘকায় হুমায়াদ ইব্‌ন রূবা এবং 
সুলায়মান ইবৃন তিরিখুখান আত্-তায়মীর মৃত্যু হয় । আর পূর্বের বছরের আলোচনায় আমরা তা 
উল্লেখ করেছি। এক মতানুযায়ী আমর ইব্‌ন উবায়দ এবং বিশুদ্ধ মতানুযায়ী লায়ছ ইব্‌ন আবু 
সুলায়মও এবছর ইনতিকাল করেন। এছাড়া ইয়াহইয়া ইব্‌ন সাঈদ আল-আনসারীও এবছর 
ইনতিকাল করেন। 


১৪৪ হিজরীর সূচনা 

এ বছরও মুহাম্মাদ ইব্‌ন আবুল আব্বাস সাফফাহ-এর চাচা মানসূরের নির্দেশে দায়লামীদের 
ভূখণ্ডোভিমুখে অগ্রসর হন। এ সময় তার সাথে কুফা, বসরা, ওয়াসিত, মুছেল ও জাযীরার 
সৈন্যবাহিনী ছিল। এছাড়া এবছর মানসূরের ছেলে মুহাম্মাদ আল-মাহদী খুরাসান থেকে তার 
পিতার সাক্ষাতে আগমন করেন এবং তার চাচাতো বোন রাইতা? বিন্ত সাফ্ফাহ্র সাথে পরিণয় 
সূত্রে আবদ্ধ হওয়ার পর নির্জন বাস করেন। এবছর হজ্জ পরিচালনা করেন আবূ জা“ফর মানসূর। 
এসময় তিনি খাযিম ইব্‌ন খুযায়মাকে হিরার প্রশাসক এবং ফৌজের তত্ত্বাবধায়ক নিয়োগ করেন। 
এছাড়া পবিত্র মদীনার গভর্নর পদ থেকে মুহাম্মাদ ইব্‌ন খালিদ আল-কাসরীকে অপসারণ করে 
রাবাহ ইব্‌ন উছমান আল-মুযানী ২ আল-মাদানীকে নিয়োগ করেন । একশ চুয়াল্লিশ হিজরীর হজ্জের 
সময় লোকজন খলীফা আবূ জা“ফর মানসূরকে পবিত্র মক্কার পথের মধ্যস্থলে এসে অভ্যর্থনা 
জানায়। এসময় যারা তাকে অভ্যর্থনা জানায় তাদের মাঝে আবদুল্লাহ্‌ ইব্‌ন হাসান ইব্‌ন হাসান 
ইব্‌ন আলী ইব্‌ন আবূ তালিবও ছিলেন। মানসূর তাকে তার সাথে একটি দস্তরখানে বসান। 
তারপর তার সাথে মাত্রাতিরিক্ত মনোযোগের সাথে কথা বলতে শুরু করেন। এমনকি এ কারণে 
তার মধ্যাহৃভোজনে সামান্য খাওয়া হয় । এসময় মানসূর আবদুল্লাহ্‌ ইব্‌ন হাসানকে তার উভয় 
ছেলে ইবরাহীম ও মুহাম্মাদ সম্পর্কে জিজ্ঞাসা করেন, কেন তারা সকলের সাথে আমার কাছে 
আসেনি ? তখন আবদুল্লাহ্‌ কসম করে বলেন, যে তিনি আদৌ জানেন না তারা কোথায় রয়েছেন। 
অবশ্য তিনি সত্যই বলেছিলেন, আর খলীফা মানসুরের এ প্রশ্নের কারণ ছিল, মারওয়ানের 
১. ইব্নুল আহীর (৫ খ. 8 ৫৯৩ পৃ.) আত্-তাবারী (৯ খ. ৪ ১৮০ পৃ.) রায়তা। 
২. আত্-তাবারী ও ইব্নুল আহীরে রয়েছে । আল-মুররী । 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ১৪৯ 


অনুকূলে বায়আত গ্রহণ করে এবং মারওয়ানের বায়আত প্রত্যাহার করে। আর যারা তার অনুকূলে 
বায়আত করেছিল আবু জা“ফর মানসূর ছিলেন তাদের অন্যতম । আর এটা ছিল মুসলমানদের 
শাসন কর্তৃত্ব আব্বাসীয়দের হাতে স্থানান্তরিত হওয়ার পূর্বে। এরপর আবূ জা“ফর মানসূর যখন 
খলীফা হন তখন মুহাম্মাদ ইব্‌ন আবদুল্লাহ্‌ ইবৃন হাসান এবং তার ভাই ইবরাহীম ভীষণ শঙ্কিত হয়ে 
পড়েন। 

খলীফা মানসূর ধারণা করেন অবশ্যই এরা দু'জন তার বিদ্রোহ করবেন । যেমন, তারা 
মারওয়ানের বিরুদ্ধে বিদ্রোহ করতে উদ্যত হয়েছিলেন। আর মানসূরের এ ধারণা যখন বদ্ধমূল 
হয় তখন এরা দু'জন দূরবর্তী কোন ভূখণ্ডে পলায়নের উদ্দেশ্যে ইয়ামানে উপনীত হন। তারপর 
তারা ভারতবর্ষে গমন করেন এবং সেখানে আত্মগোপন করেন । তখন হাসান ইব্‌ন যায়দ তাদের 
আত্মগোপন স্থান সম্পর্কে খলীফাকে অবহিত করলে তারা অন্য একস্থানে পলায়ন করেন। এরপর 
পুনরায় হাসান ইব্‌ন যায়দ তাদের সন্ধান লাভ করে খলীফাকে তাদের সন্ধান দেয় । এভাবে 
আরেকবার এর পুনরাবৃত্তি হয়। আর সে মানসূরের কাছে তাদের শক্রতায় উঠে পড়ে লাগে। 
আশ্চর্যের বিষয় হল, সে ছিল তাদেরই অনুসারী । খলীফা মানসুর এদের দু'জনকে ধরার জন্য 
যথাসাধ্য চেষ্টা করেন। কিন্তু তিনি তাতে ব্যর্থ হন। এরপর তিনি যখন তাদের পিতাকে তাদের 
সম্পর্কে জিজ্ঞাসা করেন । তখন তিনি শপথ করে বলেন, তারা যে কোথায় গিয়ে পৌছেছে তিনি 
তা জানেন না। এরপর মানসূর আবদুল্লাহ্‌ ইব্‌ন হাসানকে তার উভয় ছেলের সন্ধান প্রদানের জন্য 
পীড়াপীড়ি করলে তিনি ক্রুদ্ধ হয়ে বলেন, আল্লাহ্র কসম ! তারা যদি আমার পায়ের নীচেও 
আত্মগোপন করে থাকে তাহলেও আমি আপনাকে তাদের সন্ধান দিব না। তখন মানসুর ক্রুদ্ধ হয়ে 
তাকে কয়েদ করার নির্দেশ দেন এবং তার নির্দেশে আবদুল্লাহ্‌ ইব্‌ন হাসানের সকল ক্রীতদাস ও 
ধন-সম্পদ বিক্রি করে দেওয়া হয়। এরপর তিনি তিন বছর জেলখানায় কাটান। এসময় 
পরামর্শদাতারা মানসূরকে পরামর্শ দেয় হাসানীদের সকলকে বন্দী করে রাখার জন্য । তখন তিনি 
তাদেরকে বন্দী করেন এবং ইবরাহীম ও মুহাম্মাদের সন্ধানে তৎপর হন। 


এই বিরূপ ও প্রতিকূল পরিবেশেও তারা (ে*ভাই) প্রায় বছরই হজ্জে শরীক হতেন এবং হজ্জ 
মৌসুমের অধিকাংশ সময় পবিত্র মদীনায় আত্মগোপন করে থাকতেন । তা সত্তেও তাদের বিরুদ্ধে 
কুটনামীকারীরা তাদের উপস্থিতি অনুভব করত না। সমস্ত প্রশংসা আল্লাহ্‌র |. এদিকে খলীফা 
মানসুর একজনকে পবিত্র মদীনার গভর্নর নিয়োগ এবং অন্যজনকে অপসারণ করতে থাকেন এবং 
তাকে উৎসাহ দিতে থাকেন অর্থসম্পদ ব্যায়ে হলেও তাদের সন্ধান করে তাদেরকে বন্দী করতে 
কিন্তু তাদের দু'জনের ব্যাপারে আল্লাহ্‌র ইচ্ছায় তাকদীর তাকে ব্যর্থ ও অক্ষম করে রাখে । আবুল 
আসাকির খালিদ ইব্‌ন হাস্সান নামক খলীফা মানসূরের জনৈক আমীর গোপনে ইবরাহীম ও 
মুহাম্মাদের সাথে হাত মেলায় । এরপর কোন এক হজ্জ মৌসুমে সাফা-মারওয়ার মধ্যবর্তী স্থানে 
তারা খলীফা মানসূরকে হত্যা করার, সংকল্প করেন। কিন্তু এরূপ পবিত্র ও মর্যাদাপূর্ণ ভূখণ্ডে 
একাজ করতে আবদুল্লাহ্‌ ইবৃন হাসান তাদেরকে নিষেধ করেন । এদিকে খলীফা মানসূর বিষয়টি 
অবগত হন এবং এ আমীরের গোপন আতাতের কথা জানতে পারেন। তখন তিনি শাস্তি দিতে 
শুরু করলে সে তাকে হত্যার পরিকল্পনার কথা স্বীকার করে। তখন মানসূর তাকে প্রশ্ন করেন, 


www.almodina.com 


Contents 


১৫০ আল-বিদায়া ওয়ান নিহায়া 


কিন্তু তোমাদেরকে তা থেকে নিবৃত্ত করল কিসে ? তখন সে বলে, আবদুল্লাহ্‌ ইব্‌ন হাসান 
আমাদেরকে তা করতে নিষেধ করেছেন। তখন মানসুরের নির্দেশে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে 
যাওয়া হয়। তারপর আর তার কোন সন্ধান পাওয়া যায়নি।৯ এসময় খলীফা মানসূর তার বিচক্ষণ 
আমীর-উমারা ও ওযীরদের মধ্যে যারা বিষয়টি জানত তাদের কাছে আবদুল্লাহ্‌ ইব্‌ন হাসানের উভয় 
ছেলের ব্যাপারে পরামর্শ চান এবং বিভিন্ন অঞ্চলে গুপ্তচর ও অনুসন্ধানকারী প্রেরণ করেন। কিন্তু 
তাদের দু'জনের কোন সংবাদ পাওয়া যায়নি এবং তাদের কোন অস্তিত্ব কিংবা চিহ্ন সম্পর্কেও জানা 
যায়নি । মহান আল্লাহ্‌ তার বিষয়ে পূর্ণ কর্তৃত্ববান। এসময় মুহাম্মাদ ইব্‌ন আবদুল্লাহ্‌ ইব্‌ন হাসান 
তার মায়ের কাছে এসে প্রশ্ন করেন, হে আম্মা ! আমি আমার পিতা ও চাচাগণের জীবনের ব্যাপারে 
শঙ্কিত । স্বজনদের স্বস্তি ফিরিয়ে আনার জন্য আমি এদের হাতে (বায়আতের) হাত রাখার সিদ্ধান্ত 
নিয়েছি। তখন তার আম্মা জেলখানায় যান এবং তার পিতা ও চাচাগণের সামনে তার ছেলের 
ইচ্ছার কথা ব্যক্ত করেন। তখন তারা সকলে বলেন, না, না, তা হয় না। এতে কোন মর্যাদা 
নেই। বরং আমরা তার সমর্থনে বা অনুকূলে ধৈর্যধারণ করব। হয়তবা আল্লাহ্‌ তার হাতে 
আমাদের জন্য কোন কল্যাণ বয়ে আনবে । আমরা ধের্যধারণ করব, আমাদের মুক্তি বা 
সংকটাবসান আল্লাহ্‌র হাতে, যদি তিনি তা ইচ্ছা করেন তাহলে আমাদের সংকট দূর করবেন। 
আর যদি না চান তাহলে করবেন না। তারা সকলে এ ব্যাপারে একমত পোষণ করেন । আল্লাহ্‌ 
তাদের সকলকে রহম করুন । 

এবছরই হাসান পরিবারের সদস্যদের পবিত্র মদীনার কারাগার থেকে ইরাকের কারাগারে 
স্থানান্তরিত করা হয়। এসময় তাদের পায়ে শৃঙ্খল এবং গলায় বেড়ি ছিল। তাদের বন্দীত্বের সূচনা 
ছিল রাব্যা থেকে আবূ জাফর মানসূরের নির্দেশে । এই হাসানীদের সাথে মুহাম্মাদ ইব্‌ন আবদুল্লাহ্‌ 
আল-উছমানীকে দেশাত্তরিত করা হয় । তিনি ছিলেন আবদুল্লাহ্‌ ইব্‌ন হাসানের বৈপিত্রেয় ভাই। 
আর তার কন্যা ছিল ইবরাহীম ইব্‌ন আবদুল্লাহ্‌ ইব্‌ন হাসানের স্ত্রী। এ সময় তিনি কয়েকমাসের 
অন্তঃসত্ত্বা ছিলেন । তখন খলীফা মুহাম্মাদ ইব্‌ন আবদুন্লাহ্‌কে উপস্থিত করে বলেন, তুমি আমাকে 
ধোকা দাওনি এই কথার উপর ভিত্তি করে আমি আমার সকল দাস আযাদ হওয়ার এবং সকল স্ত্রী 
তালাক হওয়ার শপথ করেছি'। এই যে তোমার কন্যা অন্তঃসত্ত্বা । সে যদি তার স্বামীর ওরসে 
গর্ভবর্তী হয়ে থাকে সে সম্পর্কে তুমি ভাল জান। আর যদি এর অন্যথা হয়ে থাকে তাহলে তুমি 
দায়্যুছ।২ তখন উছমানী তাকে এমন কোন জবাব দেন যা তাকে ক্রুদ্ধ করে । তখন মানসূরের 
নির্দেশে তার অধিকাংশ শরীর অনাবৃত করা হলে দেখা যায় তার শরীর স্বচ্ছ রূপার ন্যায় শুভ্র। 
এরপর তাকে চাবুকের একশ পঞ্চাশটি আঘাত করা হয়। এর মধ্যে তিরিশটি তার মাথায় যার 
একটি তার চোখে লাগায় সে গুরুতরভাবে আহত হয় । এরপর তিনি তাকে জেলখানায় ফিরিয়ে 
দেন। আর এ সময় প্রহারজনিত নীলাভতার কারণে তিনি যেন কৃষ্ণকায় দাসে পরিণত হন। তার 
চামড়ার উপর রক্ত জমাট বেঁধে যায় । তখন তাকে তার বৈপিত্রেয় ভাই আবদুল্লাহ্‌ ইব্‌ন হাসানের 
পাশে বসান হয় । তখন তিনি পান করার জন্য পানি চান । কিন্তু কেউ তাকে পান করাতে সাহস 


১. আত্-তাবারী (৯ খ. £ ১৯১ পৃ.) ইব্নুল আহীর (৫ খ. £ ৫১৮ পৃ.)-এ রয়েছে মানসুর তাকে আয়ত্তে পাননি । 
তিনি মুহাম্মদ ইবৃন আবদুল্লাহ্‌ ইব্‌ন মুহাম্মদের সাথে গিয়ে মিলিত হন। 
২. স্ত্রী, কন্যা প্রভৃতিজনের ব্যাপারে আত্মসন্তরশূন্য । 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ১৫১ 


করেনি । অবশেষে তাদের দায়িতৃপ্রাপ্ত জনৈক খুরাসানী সিপাহী তাকে পানি পান করায়। এরপর 
খলীফা মানসূর তার হাওদায় আরোহণ করেন এবং তাদেরকে পায়ে শৃঙ্খল ও গলায় বেড়ি 
পরিহিত অবস্থায় সংকীর্ণ হাওদায় আরোহণ করান । তখন তার সুপ্রশস্ত হাওদায় আরোহণ করে 
তাদেরকে অতিক্রম করেন। এসময় আবদুল্লাহ্‌ ইব্‌ন হাসান তাকে আহ্বান করে বলেন, আল্লাহ্‌র 
কসম! হে আবু জাফর বদরের দিন তোমাদের বন্দীদের সাথে তো আমরা এরূপ আচরণ করিনি । 
তখন একথা মানসূরের কাছে অপদস্থকর ও অসহনীয় মনে হওয়ায় তিনি তাদের থেকে সরে 
পড়েন। এরা যখন ইরাক পৌছেন তখন এদেরকে হাশিমিয়্যাতে বন্দী করা হয়। এই বন্দীদের 
মাঝে মুহাম্মাদ ইব্‌ন ইবরাহীম ইব্‌ন আবদুল্লাহ্‌ ইব্‌ন হাসান ছিলেন। তিনি ছিলেন সুদর্শন যুবা 
পুরুষ । লোকেরা তার রূপ ও সৌন্দর্য দেখার জন্য আসত । তাকে বলা হত হলুদ রেশম । খলীফা 
মানসূর তাকে তার সামনে উপস্থিত করে বলেন, তোমাকে আমি এমন নির্মমভাবে হত্যা করব 
যেমনভাবে আর কাউকে হত্যা করিনি । এরপর তিনি তাকে দুই স্তম্ভের মাঝে ফেলে উপর থেকে 
চাপা দিয়ে হত্যা করেন । মানসুরের উপর তার উপযুক্ত শাস্তি ও অভিশাপ নেমে আসুক । এদের 
অনেকে জেলখানায় ইনতিকাল করেন। অবশেষে খলীফা মানসূরের মৃত্যুর পর তাদের এ 
ংকটের অবসান হয়। যেমনটি আমরা অচিরেই উল্লেখ করব । জেলখানায় যারা ইনতিকাল 
করেন তাদের অন্যতম হলেন আবদুল্লাহ্‌ ইবৃন হাসান ইবৃন আলী ইব্‌ন আবু তালিব । তবে এও 
বর্ণিত আছে আর সেটাই অধিক গ্রহণযোগ্য । তাকে এবং তার ভাই ইবরাহীম ইব্‌ন হাসান ও 
অন্যান্যদের ঠাণ্ডা মাথায় হত্যা করা হয়। তাদের অল্পসংখ্যকই জেলখানা থেকে নিষ্কৃতি পেতে 
সক্ষম হন। মানসূর তাদেরকে এমন জেলখানায় বন্দী করেন যেখান থেকে তারা আযানের 
আওয়ায শুনতে পেত না এবং তিলাওয়াতের মাধ্যম ব্যতীত নামাযের সময় বুঝতে পারতেন না । 
এরপর খুরাসানবাসী মুহাম্মাদ ইবন আবদুল্লাহ্‌ ইবৃন হাসানের ব্যাপারে সুপারিশ করে লোক পাঠায় । 
তখন মানসুরের নির্দেশে তাকে হত্যা করা হয় এবং খুরাসানবাসীর কাছে তার মাথা পাঠিয়ে দেওয়া 
হয়। আল্লাহ্‌ তাকে উত্তম বিনিময় না দিন এবং মুহাম্মাদ ইব্ন আবদুল্লাহ্‌ উছমানীকে রহম করুন । 
তার পূর্ণ পরিচয় হল মুহাম্মাদ ইব্‌ন আবদুল্লাহ্‌ ইব্ন আমর ইব্‌ন উছমান ইব্‌ন আফ্ফান 
আল-উমাবী আবু আবদুল্লাহ্‌ আল মাদানী । তার মুখমণ্ডলের সৌন্দর্যের কারণে তাকে ‘আদদীবাজ’ * 
বলা হত। তার আম্মা হলেন ফাতিমা বিন্ত হুসাইন ইব্‌ন আলী । তিনি তার পিতা ও মাতা থেকে 
এবং খারিজা ইবৃন যায়দ, তাউস, আবুয্‌ যিনাদ, যুহরী, নারি‘ ও অন্যান্যদের থেকে হাদীস বর্ণনা 
করেছেন। আর একদল তার. থেকে হাদীস রিওয়ায়াত করেছেন । ইমাম নাসাঈ ও ইব্‌ন হিব্বান 
তাকে নির্ভরযোগ্য আখ্যা দিয়েছেন। তিনি আবদুল্লাহ্‌ ইব্‌ন হাসানের বৈপিত্রেয় ভাই ছিলেন। তার 
কন্যা রুকাইয়্যা ছিলেন তার ভাতিজা ইবরাহীম ইব্‌ন আবদুল্লাহর স্ত্রী । ইনি ছিলেন অনিন্দ্য সুন্দরী | 
তার কারণেই আবু জা'ফর মানসুর তাকে এবছর হত্যা করেন। আর তিনি ছিলেন অত্যন্ত 
মহানুভব বদান্য ও প্রশংসাভাজন ব্যক্তি । যুবায়র ইব্‌ন বাক্কার বলেন, তার প্রশংসায় সুলায়মান 
ইব্‌ন আব্বাস সা'দী আমাকে আবূ ওযরা সাদীর এই কবিতা আবৃত্তি করে শুনিয়েছেন- 





ও 52 রি ৮8৭8 এ রি 2৯:28 ক ১৬ ৬ শি 
০৬1 ২৬০৯ om ১৪ + ৯১৪ ০৯ ০৯৪৪১ ০৯৯০। 0৯৯৩ 
১. অর্থাৎ রেশম । তার মুখমণ্ডলের কোমলতা, মসৃণতা ও কমনীয়তার কারণে তাকে এ নামে ডাকা হত ৷ 


www.almodina.com 


Contents 
১৫২ আল-বিদায়া ওয়ান নিহায়া 


“কুরায়শ বংশীয় নিখুঁত ফর্সা ব্যক্তিকে আমরা পেয়েছি যিনি হলেন রাসূলের এবং খলীফার 
অধস্তন যুবা পুরুষ ।” 


Jone 4 এও + ১৪৩ ০৪ ০ এন] এড 
“সর্বদিক থেকে মর্যাদা আপনার কাছে এসেছে, আর আপনি ছিলেন মর্যাদা প্লাবণের' 
মিলনস্থল।” 
০ ১০৭ ৩০৬ ১৯০৪ Cy + oi ba 99৮১ sel Ci 
“আপনি ব্যতীত মর্যাদার বা মহত্ত্বের কোন ঠাই নেই, আপনি ব্যতীত তার কোন আশ্রয় 
নেই ৷” 


cee ee 


15555০2৮475 95 25 + 42৯2০ এ 1১১ ৮০০2 ১৩ 


“আপনার পশ্চাতে সে তার সন্ধানে ঘুরে বেড়ায় না আর না সে আপনার কোন বিকল্প গ্রহণে 
সম্মত ৷” 


১৪৫ হিজরীর সূচনা 


এবছর যে সকল উল্লেখযোগ্য ঘটনা সংঘটিত হয় তার অন্যতম হল পবিত্র মদীনায় মুহাম্মাদ 
নি ররর রড সা 
অচিরেই আমরা এর বিবরণ তুলে ধরছি। 

খলীফা আবু জা“ফর মানসুর হাসানী পরিবারের সদস্যদের পূর্বোল্লিখিতভাবে পবিত্র মদীনা 
থেকে ইরাকে স্থানান্তরিত করার পরপরই মুহাম্মাদ ইব্‌ন আবদুল্লাহ্‌ ইব্‌ন হাসান বিদ্রোহ করেন। 
এসময় মানসূর এদেরকে এমন কয়েদখানায় বন্দী করেন যেখানে তারা কোন আযান শুনতে 
পেতেন না এবং যিকির ও তিলাওয়াতের মাধ্যম ছাড়া নামাযের সময় বুঝতে পারতেন না। 

তাদের অধিকাংশ প্রবীণগণ এই কয়েদখানাতেই ইনতিকাল করেন। আল্লাহ্‌ তাদেরকে রহম 
করুন। এসব ঘটনা যখন ঘটছিল তখন মুহাম্মদ ইব্‌ন আবদুল্লাহ্‌ পবিত্র মদীনায় আত্মগোপন 
করেছিলেন। এমনকি কখনও কখনও তিনি কোন কোন কূপে নেমে মাথা ব্যতীত গোটা শরীর 
পানিতে নিমজ্জিত করে রাখতেন । তিনি তার ভাই ইবরাহীমের সাথে একটি সময় নির্ধারণ করে 
রেখেছিলেন যে সময়ে তিনি পবিত্র মদীনায় এবং তার ভাই ইবরাহীম বসরায় আত্মপ্রকাশ . 
করবেন। এদিকে পবিত্র মদীনাবাসী এ অন্যান্য লোকেরা মুহাম্মদ ইব্‌ন আবদুল্লাহ্‌কে 
আত্মগোপনের কারণে এবং আত্মপ্রকাশ না করার কারণে তিরস্কার করতে থাকেন । অবশেষে তিনি 
বিদ্রোহের সংকল্প চূড়ান্ত করেন। কেননা, তিনি আত্মগোপনের কঠোরতা এবং পবিত্র মদীনার 
গভর্নর রিয়াহ-এর রাতদিনের সার্বক্ষণিক গুপ্তচর নিয়োগে কোণঠাসা হয়ে পড়েন। এরপর যখন 
অবস্থার আরও অবনতি ঘটে তখন তিনি নির্ধারিত একরাত্রে বিদ্রোহের ব্যাপারে তার সমর্থকদের 
থেকে প্রতিশ্রুতি গ্রহণ করেন । এরপর সেই নির্ধারিত রাত আসলে জনৈক গুপ্তচর এসে পবিত্র 
মদীনার গভর্নরকে বিষয়টি অবহিত করে । তখন সে ভীষণ বিচলিত ও উৎকণ্ঠিত হয়ে পড়ে । 
এরপর সে তার সিপাহীদল পরিবেষ্টিত হয়ে পবিত্র মদীনার চতুর্দিকে টহল দেয় এবং “মারওয়ানের 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ১৫৩ 


বাড়ির’ চারপাশে ঘুরে আসে । আর এসময় আবদুল্লাহ্‌ ইব্‌ন হাসান ও তার সমর্থকরা সেখানে 
সমবেত ছিলেন। কিন্তু সে তাদের সম্পর্কে কিছু আঁচ করতে পারেনি। এরপর সে গৃহে ফিরে 
হুসাইন ইব্‌ন আলী পরিবারের সদস্যদের ডেকে পাঠায় এবং তাদের সাথে কুরায়শ ও অন্যান্য 
গোত্রের নেতৃস্থানীয় ব্যক্তিদের সমবেত করে । প্রথমে তাদেরকে উপদেশ দেয়। তারপর ভর্বসনা 
করে বলে, হে পবিত্র মদীনাবাসী ! খলীফা এই ব্যক্তিকে পৃথিবীর আনাচে-কানাচে খুঁজে ফিরছেন, 
অথচ সে তোমাদের মাঝে অবস্থান করছে। এতটুকু করেই তোমরা ক্ষান্ত হওনি। এমনকি 
তোমরা তার হাতে আনুগত্যের বায়আত করেছ। আল্লাহ্র কসম! তোমাদের কেউ যদি তার 
সাথে বিদ্রোহ করেছ বলে আমার কাছে সংবাদ পৌছে তাহলে আমি তার গর্দান উড়িয়ে দেব। 
তখন সেখানে উপস্থিত ব্যক্তিগণ তাদের কাছে এ সম্পর্কিত কোন কোন তথ্য বা অবগতি থাকার 
কথা অস্বীকার করেন। এরপর তারা গিয়ে একদল সশস্ত্র লোক নিয়ে উপস্থিত হন এবং তাদেরকে 
তার সাক্ষাতে প্রবেশ করানোর অনুমতি প্রার্থনা করেন। কিন্তু সে তখন বলে, তাদের সে অনুমতি 
নেই, আমার আশঙ্কা এটা কোন কৌশল হতে পারে । তখন এই সশন্তর ব্যক্তিরা তার গৃহদ্বারে 
বসে. থাকে । এরপর এ সকল ব্যক্তি আমীরের চারপাশে বসে থাকে আর আমীর নিজেও বিষণ্ন ও 
প্রায় নির্বাক অবস্থায় বসে থাকে । এমনকি রাতের একপ্রহর অতিবাহিত হয় । এরপর অকস্মাৎ 
মুহাম্মদ ইব্‌ন আবদুল্লাহ্‌ ও তার সমর্থকগণ উচ্চৈ:্বরে তাকবীর ধ্বনি দিয়ে আত্মপ্রকাশ করেন। 
তখন রাতের অন্ধকারে লোকজন আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে এবং কেউ কেউ আমীরকে পরামর্শ দেয় 
হুসাইনীদের গর্দান উড়িয়ে দিতে । তখন তাদেরই একজন বলেন, কিসের ভিত্তিতে আমাদেরকে 
হত্যা করা হবে । আমরা তো খলীফার আনুগত্য স্বীকার করেই নিয়েছি। এদিকে উদ্ভূত পরিস্থিতি 
তাদের ব্যাপারে আমীরকে উদাসীন করে দেয় । তখন তারা এই সুযোগে দ্রুত উঠে পড়েন এবং 
বাড়ির দেওয়াল টপকে সেখানকার এক আতস্তাকুড়ে লাফিয়ে পড়েন। 

এদিকে মুহাম্মাদ ইব্‌ন আবদুল্লাহ্‌ ইবৃন হাসান আড়াইশো সমর্থক যোদ্ধা নিয়ে অগ্রসর হন। 
প্রথমে তিনি পথিমধ্যে জেলখানার কয়েদিদের মুক্ত করেন এরপর গভর্নর গৃহে অবরোধ করেন। 
এরপর তিনি তাতে প্রবেশ করে আমীর রিয়াহ ইব্‌ন উছমানকে আটক করেন এবং তাকে 
মারওয়ানের গৃহে বন্দী করেন । তার সাথে তিনি ইব্‌ন মুসলিম ইব্‌ন উক্বাকেও বন্দী করেন। এই 
ব্যক্তিই এই রাত্রের প্রথমাংশে হুসাইনীদের হত্যার পরামর্শ দেয় । কিন্তু, তারা রক্ষা পান আর সে 
বন্দী হয়। এদিকে পরদিন প্রভাতে মুহাম্মাদ ইবৃন আবদুল্লাহ্‌ ইবৃন হাসান পবিত্র মদীনার কর্তৃত্ব গ্রহণ 
করেন এবং তার অধিবাসীরা তাকে মেনে নেয়। এ দিন তিনি ফজরের নামাযে ইমামতি করেন 
এবং তাতে সূরা ফাত্হ - (3: (৯৪ 41 1১৯5৪ 61 যা পবিত্র মক্কা বিজয়ের সুসংবাদ 
সম্বলিত- তিলাওয়াত করেন। আর এটা ছিল এ বছরের রজব মাসের প্রথম রাত্রি বা তারিখ। 
এদিন মুহাম্মাদ ইব্ন আবদুল্লাহ্‌ পবিত্র মদীনাবাসীর উদ্দেশ্যে খুৎবা প্রদান করেন।১ তিনি 
আব্বাসীদের ব্যাপারে কথা বলেন এবং তাদের সমালোচনাযোগ্য একাধিক বিষয় উল্লেখ করেন। 
তিনি পবিত্র মদীনাবাসীকে অবহিত করেন যে, যে শহরেই তিনি অবস্থান করেছেন সেখানকার 
অধিবাসীরা তার আনুগত্যের বায়আত করেছে। তখন সামান্য সংখ্যক ব্যতীত পবিত্র মদীনাবাসী 
সকলেই তার হাতে বায়আত করে। 
১.এই খুতবার ভাষ্য ইব্নুল আহীর (৫খ.৪ ৫৩১ পৃ.) এবং তারীখুত্-তাবারীতে (৯খঃ ২০৪-২০৫ পৃ.)-এ বিদ্যমান । 


আল-বিদায়া ওয়ান নিহায়া (১০ম্,৬) হ্বাটী50109.০01 


Contents 


১৫৪ আল-বিদায়া ওয়ান নিহায়া 


ইব্ন জারীর ইমাম মালিক থেকে বর্ণনা করেন যে, তিনি (মালিক) এসময় মুহাম্মাদ ইব্ন 
আবদুল্লাহর বায়আতের সপক্ষে ফাত্ওয়া প্রদান করেন। তাকে বলা হয়ে, আমাদের কাধে তো 
মানসুরের বায়আতের দায়বদ্ধতা রয়েছে। তিনি বলেন, তোমরা তো বাধ্য ছিলে আর বাধ্যকৃতের 
কোন বায়আত-নেই। তখন ইমাম মালিকের সিদ্ধান্তে লোকজন তার কাছে বায়আত করে। 
এসময় ইমাম মালিক তার গৃহে অবস্থান গ্রহণ করেন । মুহাম্মাদ ইব্‌ন আবদুল্লাহ্‌ ইবৃন হাসান যখন 
ইসমাঈল ইব্‌ন আবদুল্লাহ্‌ ইব্‌ন জা“ফরকে তার বায়আতে আহ্বান করেন৷ তখন তিনি তাকে 
বলেন, ভাতিজা ! তোমাকে তো হত্যা করা হবে । তখন কোন কোন লোক তার বায়আত থেকে 
নিবৃত্ত থাকে । তবে তাদের অধিকাংশ তার সমর্থনে অবিচল থাকে । এসময় মুহাম্মাদ, উছমান 
ইব্‌ন মুহাম্মাদ ইব্‌ন খালিদ ইব্নুষ যুবায়রকে পবিত্র মদীনায় নাধির বা প্রশাসক নিয়োগ করেন। 
আর আবদুল আযীয ইব্ন মুত্তালিব ইব্‌ন আবদুল্লাহ্‌ আল-মাখযূমীকে বিচারকের দায়িত্ব, উছমান 
ইব্‌ন আবদুল্লাহ্‌১ ইব্‌ন উমর ইব্নুল খাত্তাবকে সিপাহী প্রধানের দায়িত্ব এবং আবদুল্লাহ্‌ ইব্‌ন 
জাফর ইব্‌ন আবদুল্লাহ্‌ ইব্‌ন মিসওয়ার ইবৃন মাখরামাকে ২ ভাতা প্রদানের তত্ত্বাবধায়ক নিয়োগ 
করেন। এসময় তিনি “আল-মাহদী' উপাধি গ্রহণ করেন এই প্রত্যাশায় যে তিনি হয়তবা হাদীসের 
উল্লেখিত সেই ‘মাহদী’ কিন্তু তা হয়নি এবং তার এই প্রত্যাশার পুরণ হয়নি । ইন্নালিল্লাহ্‌ ...... 

এদিকে মুহাম্মাদ ইব্‌ন আবদুল্লাহ্‌ ইবৃন হাসান যে রাত্রিতে পবিত্র মদীনার কর্তৃত্ব লাভ করেন 
এবং সে রাত্রেই জনৈক পবিত্র মদীনাবাসী৩ খলীফা মানসূরের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। এই 
দীর্ঘপথ সে দ্রুতগতিতে চলে সাতদিনে অতিক্রম করে । সে যখন (রাত্রিবেলায়) খলীফার কাছে 
পৌছে তখন তিনি ঘুমন্ত । তখন সে দ্বাররক্ষী রাবী'আকে বলে, আমাকে খলীফার সাথে 
সাক্ষাতের অনুমতি দিন। তখন দ্বাররক্ষী বলে, এসময় তো তাকে জাগানো হয় না। তখন 
আগন্তুক বলে, এছাড়া কোন বিকল্প নেই। তখন দ্বাররক্ষী খলীফাকে বিষয়টি অবহিত করলে তিনি 
আগন্তুকের উদ্দেশ্যে বেরিয়ে আসেন । তিনি তাকে প্রশ্ন করেন, হতভাগা তুমি ! কী সংবাদ এনেছ 
বল? তখন সে বলে মুহাম্মদ ইব্‌ন আবদুল্লাহ্‌ ইব্‌ন হাসান পবিত্র মদীনায় বিদ্রোহ করেছেন। 
এসময় খলীফা মানসূর এ সংবাদে কোনরূপ উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ না করে তাকে প্রশ্ন করেন, 
তুমি নিজে তাকে দেখেছ? সে বলে হ্যা। তখন মানসুর বলেন, সে নিজেও ধ্বংস হয়েছে এবং 
তার অনুসারীদেরও ধ্বংস করেছে। এরপর খলীফার নির্দেশে এ ব্যক্তিকে বন্দী করে রাখা হয়। 
এরপর এ বিষয়ে একাধিক নির্ভরযোগ্য সংবাদ পৌছে । তখন মানসুর এ ব্যক্তিকে মুক্ত করে দেন 
এবং সাতরাত্রির সফরের জন্য তাকে প্রত্যেক রাত্রের বিনিময়ে এক হাজার দিরহাম অর্থাৎ 
সর্বমোট সাতহাজার দিরহাম প্রদান করেন।৪ 

এরপর খলীফা মানসূর যখন মুহাম্মাদ ইব্‌ন আবদুল্লাহ্‌ ইব্‌ন হাসানের বিদ্রোহ সম্পর্কে নিশ্চিত 


১. তাবারী ও ইবনুল আছীরে উবায়দুল্লাহ্‌ রয়েছে । 

২. তাবারী ও ইব্নুল আছীরে আবদুর রহমান রয়েছে। 

৩. রাজি উন লারাহাপ রিমি হরি 
আছীর (৫ খ. £ ৫৩৩ পৃ.) আত্-তাঁবারী (৯ খ. $ ২০৮ পৃ.)। 

৪. তাবারী ও ইবৃনুল আছীরে রয়েছে, নয় হাজার দিরহাম, প্রতি রাতের বিনিময়ে এক হাজার দিরহাম । কেননা, 
পবিত্র মদীনা থেকে মানসূরের কাছে যাওয়া পর্যন্ত সে মোট নয় রাত অতিবাহিত করেছিল ।. 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ১৫৫ 


হন। তখন তিনি বিচলিত হন। এসময় জনৈক জ্যোতিষী তাকে নিৰ্ভয় দিয়ে বলে, হে আমীরুল 
মু'মিনীন ! তার পক্ষ থেকে আপনার কোন বিপদের আশঙ্কা নেই। আল্লাহ্র কসম ! সে যদি 
গোটা পৃথিবীর সাত্রাজ্যও লাভ করে তবুও সে সত্তর দিনের বেশী স্থায়ী হতে পারবে না। তারপর 
মানসূর তার নেতৃস্থানীয় সকল উমারাদের নির্দেশ দেন জেলখানায় গিয়ে মুহাম্মাদ-এর পিতা 
আবদুল্লাহ্‌ ইব্‌ন হাসানের কাছে সমবেত হয়ে তাকে তার ছেলের বিদ্রোহের ঘটনা অবহিত করতে 
এবং তার প্রতিক্রিয়া শ্রবণ করতে ৷ এরপর তারা সকলে গিয়ে যখন তাকে বিষয়টি অবহিত করে ' 
তখন তিনি বলেন, ইব্‌ন সালামা (মানসূর) কী করবে বলে তোমরা মনে কর ? তখন তারা বলে, 
আমরা তা জানি না। তখন তিনি বলেন, আল্লাহ্র কসম ! কৃপণতাই তোমাদের. এই ব্যক্তিকে 
বরবাদ করেছে। তার উচিত অর্থ-সম্পদ ব্যয় করে যোগ্য লোকদের কাজে লাগান। সে ব্যক্তি 
বিনয়ী হয় তাহলে তার ব্যয়কৃত অর্থ ফিরিয়ে নেওয়া অতি সহজ । অন্যথায় সরকারি কোষাগারে 
তোমাদের খলীফার কোন হিস্সা নেই । সে যা সঞ্চয় করেছে তা অন্যের জন্য । তখন এসকল 
উমারা খলীফার কাছে ফিরে গিয়ে তাকে এ বিষয়ে অবহিত করল । এসময় কেউ কেউ খলীফাকে 
তার মুহাম্মদের) বিরুদ্ধে যুদ্ধের পরামর্শ দেয় । তখন তিনি ঈসা ইব্‌ন মুসাকে ডেকে তাকে এ 
বিষয়ে উৎসাহিত করেন। তারপর বলেন, তার বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হওয়ার পূর্বে আমি তার 
কাছে একটি পত্র প্রেরণ করব । এসময় তিনি তার বরাবর লিখেন- 

আমীরুল মু'মিনীন আবদুল্লাহ্‌ ইব্‌ন আবদুল্লাহর পক্ষ থেকে মুহাম্মদ ইবুন আবদুললাহ প্রতি- 

কট রন SEs ts 

“যারা আল্লাহ্‌ ও তীর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে এবং দুনিয়ায় ধ্বংসাত্মক কাজ করে বেড়ায় 
তাদের শাস্তি এই যে, তাদেরকে হত্যা করা হবে অথবা ক্রুশবিদ্ধ করা হবে অথবা বিপরীত দিক 
থেকে তাদের হাত ও পা কেটে ফেলা হবে অথবা তাদেরকে দেশ থেকে নির্বাসিত করা হবে। 
দুনিয়ায় এটাই তাদের লাঞ্কুনা ও পরকালে তাদের জন্য মহাশাস্তি রয়েছে। তবে তোমার 
আয়ত্তাধীনে আসার পূর্বে যারা তাওবা করে তাদের জন্য নয়। কাজেই জেনে রাখ যে, আল্লাহ্‌ 
ক্ষমাশীল, পরম দয়ালু (সুরা মাইদা £ ৩৩-৩৪)। এরপর তিনি বলেন, তুমি যদি আমার আনুগত্যে 
প্রত্যাবর্তন কর তাহলে তোমার জন্য রয়েছে আল্লাহ্‌র নির্ধারিত অঙ্গীকার ও প্রতিশ্রুতি এবং তার 
যিম্মা ও তীর রাসূলের যিম্মা। আর আমি তোমাকে এবং তোমার অনুসারীদেরকে জীবনের নিরাপত্তা 
প্রদান করব, তোমাকে দশ লক্ষ দিরহাম প্রদান করব । তোমার প্রিয়তম ভূখণ্ডে বসবাস করার 
অবাধ স্বাধীনতা দান করব, তোমার সকল প্রয়োজনাদি পূরণ করব । এভাবে তিনি এক দীর্ঘ পত্র 
প্রেরণ করেন । তখন মুহাম্মাদ ইব্‌ন আবদুল্লাহ্‌ তার পত্রের জবাবে লিখেন- 

এরম BRE Le 2 
রিবা ১4০] ৮0 501 451৮৮ - 11511 

- ০2501311163 তের টিভি লারা 
নিকট মূসা ও ফিরআওনের কিছু বৃত্তান্ত যথাযথভাবে বিবৃত করছি, মু'মিন সম্প্রদায়ের উদ্দেশ্যে । 
ফিরআওন দেশে পরাক্রমশালী হয়েছিল এবং তথাকার অধিবাসীবৃন্দকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত 
করে তাদের একটি শ্রেণীকে সে হীনবল করেছিল । তাদের ছেলেগণকে সে হত্যা করত এবং 
নারিগণকে জীবিত রাখত। সে তো ছিল বিপর্যয় সৃষ্টিকাসি । আমি ইচ্ছা করলাম, সে দেশে 


www.almodina.com 


Contents 


১৫৬ আল-বিদায়া ওয়ান নিহায়া 


তাদেরকে হীনবল করা হয়েছিল, তাদের প্রতি অনুগ্রহ করতে, তাদেরকে নেতৃত্ব দান করতে ও 
দেশের কর্তৃত্বাধিকারী করতে (সূরা কাসাস ৪ ১-৫) । 

তারপর তিনি বলেন, আমি তোমাকে সেরূপ নিরাপত্তা প্রদান করছি যেরূপ নিরাগস্তা মি 
আমাকে প্রদান করেছ। আর আমি এ বিষয়ে তোমাদের চেয়ে অধিক হকদার । আমাদের 
মাধ্যমেই তোমরা তা লাভ করেছ। কেননা, আলীই ছিলেন ওয়াসি১ ইমাম । কাজেই তার 
সন্তানগণ জীবিত থাকতে তোমরা কিভাবে তার কর্তৃত্বের উত্তরাধিকারী হলে । আর আমরা হলাম 
পৃথিবীর শ্রেষ্ঠতম বংশের সন্তান। আমাদের নানা হলেন আল্লাহ্র রাসূল ৷ যিনি পৃথিবীর শ্রেষ্ঠতম 
মানব । আর নানী হলেন খাদীজা (রা) যিনি তার শ্রেষ্ঠতম স্ত্রী, আমাদের আম্মা ফাতিমা হলেন 
তাদের সবচেয়ে আদরের কন্যা । আর হাশিম হলেন আলীর পরদাদা । তদ্রপ আবদুল মুত্তালিব 
হলেন হাসানের পরদাদার দাদা । আর তিনি ও তার ভাই হলেন জান্নাতবাসী যুবকদের সরদার । 
আল্লাহ্‌র রাসূল হলেন আমার নানা । আর আমি হলাম বনু হাশিমের মধ্যমণি, পিতার বিচারে 
সবচেয়ে খাটি আমার মাঝে অনারব রক্তের কোন মিশ্রণ নেই এবং দাসী বাদীদের কোন অংশ 
নেই। আমি হলাম জান্নাতে সর্বোচ্চ মর্যাদার অধিকারী এবং জাহান্নামে লঘুতম শাস্তিপ্রাপ্ত 
ব্যক্তিদ্বয়ের অধস্তন । কাজেই আমি তোমার চেয়ে এ বিষয়ের অধিক হকদার এবং তোমার চেয়ে 
অঙ্গীকার রক্ষায় অধিক উপযুক্ত এবং অধিক বিশস্ত। কেননা, তুমি অঙ্গীকার প্রদান করে তা ভঙ্গ 
কর, রক্ষা কর না। যেমন তুমি ইবৃন হুবায়রার সাথে করছ। কেননা, তুমি তাকে প্রথমে প্রতিশ্রুতি 
দিয়েছ তারপর তাকে ধোকা দিয়েছ। আর ধোকাবাজ শাসক হল কঠিনতম শাস্তির উপযুক্ত। তদ্রুপ 
তুমি তোমার চাচা আবদুল্লাহ্‌ ইব্‌ন আলীর সাথে এবং আবূ মুসলিম খুরাসানীর সাথে একই আচরণ 
করেছ আমি যদি বিশ্বাস করতাম যে তুমি সত্য বলছ তাহলে তোমার আহ্বানে সাড়া.দিতাম। 
কিন্তু, তোমার ন্যায় ব্যক্তির পক্ষ থেকে আমার ন্যায় ব্যক্তির অনুকূলে প্রতিশ্রুতি রক্ষা করা সুদূর 
পরাহত । সালাম রইল । 

তখন খলীফা মানসুর এক দীর্ঘপত্রে এর জবাব লিখে পাঠান যার সারাংশ হল- পরকথা হল- 
আমি তোমার এই পত্র পাঠ করেছি । তাতে দেখলাম তোমার অধিকাংশ বড়াই রয়েছে যা দ্বারা 
তুমি রুক্ষস্বভাব ও ইতর শ্রেণীর লোকজনকে বিভ্রান্ত করছ। কিন্তু, আল্লাহ্‌ মাতৃসম্পর্কে 
Le REL URE UL Riis SMG AVL ০১০1 ১১০3 

+১১১৪%। ‘তোমার নিকট আত্মীয়বর্গকে সতর্ক করে দাও (সূরা শুআরা £ ২১৪)। এসময় তার 
চাস রিজভী জলত সাড়া হন বাতের এহেন জরা 
পরদাদা আর দু'জন অস্বীকার করে। তাদের একজন হল তোমার পরদাদা (অর্থাৎ আবূ তালিব) । 
তখন আল্লাহ্‌ তার থেকে তাদের অভিভাবকত্ব বিচ্ছিন্ন করে দেন এবং তাদের জন্য কোন 
প্রতিশ্রুতি কিংবা দায়গ্রহণ করেননি । আবূ তালিবের ইসলাম গ্রহণ না করার ব্যাপারে আল্লাহ্‌ 
টিভির পয তে 


৪০০৪০ 


চা পভ চন ররর 
ইচ্ছা সৎপথে আনেন এবং তিনিই ভাল জানেন সৎপথ অনুসারীদের (সুরা কাসাস 3 ৫৬) ৷” 


১. ওয়াসি শব্দটি দ্যর্থবোধক, এখানে অর্থ হল যার অনুকূলে অসিয়ত করা হয়েছে। 


www.almodina.com 


Contents 
আল-বিদায়া ওয়ান নিহায়া ১৫৭ 


তুমি তাকে নিয়ে গর্ব করেছ যে, তিনি জাহান্নামে লঘুতম শাস্তিপ্রাপ্ত ব্যক্তি । অথচ মন্দের 
কোন শ্রেষ্ঠত্ব নেই । আর কোন মু’মিনের জন্য জাহান্নামবাসীকে নিয়ে গর্ব করা শোভা পায় না। 
তুমি আরও বড়াই করেছ যে হাশিম হলেন আলীর পরদাদা এবং আবদুল মুত্তালিব হলেন হাসানের 
পরদাদা অথচ আল্লাহ্‌র রাসূল তার পিতা হলেন আবদুল্লাহ্‌ ইব্‌ন আবদুল মুত্তালিব । 

আর তোমার একথা যে কোন দাসী বাদী তোমাকে জন্ম দেয়নি। তাহলে দেখ, আল্লাহ্‌র 
রাসূলের ছেলে ইবরাহীম মারিয়া কিবতিয়ার গর্ভজাত। অথচ তিনি তোমার চেয়ে উত্তম । তদ্রুপ 
আলী ইব্‌ন হুসাইন তিনিও উম্মু ওয়ালাদের গর্ভজাত | আর তিনিও তোমার চেয়ে শ্রেষ্ঠ । তদ্রপ 
তার ছেলে মুহাম্মাদ ইব্ন আলী এবং মুহাম্মাদের ছেলে জাফর এদের দাদিগণ সব উম্মু ওয়ালাদ। 
আর এরা দু'জন তোমার চেয়ে উত্তম । আর তোমার দাবী আল্লাহ্‌ রাসূলের সন্তানগণ- এ সম্পর্কে 
আল্লাহ্‌ তা'আলা বলেছেন £ _ 410) ১০ ২০ (21০5 014 ০ “মুহাম্মাদ তোমাদের 
মাঝে কোন পুরুষের পিতা নন (সূরা আযহাব £ ৪০)।” 

যে সুন্নাহ এর ব্যাপারে মুসলমানদের কারও দ্বিমত নেই তা হল, নানী, মামা এবং খালার 
উত্তরাধিকার লাভ করা যায় না। হাদীসের ভাষ্য দ্বারা হযরত ফাতিমা আল্লাহ্‌র রাসূলের কোন মীরাছ 
পান নি। আর আল্লাহ্র রাসূল (সা) যখন ইনতিকাল করেন তখন তোমার দাদা সেখানে উপস্থিত। 
কিন্তু তাকে নামাযে ইমামতির নির্দেশ দেননি বরং অন্যকে দিয়েছেন। এরপর তিনি যখন ওফাত 
লাভ করেন, তখন কেউ আবূ বকর উমারের সমকক্ষ কাউকে গণ্য করেনি । তারপর শূরা ও 
খিলাফতের ক্ষেত্রে লোকেরা তার চেয়ে হযরত উছমানকে অগ্রবর্তী করেছেন। এরপর উছমান 
যখন শহীদ হন, তখন কেউ কেউ তাকে অভিযুক্ত করে এবং এ কারণে হযরত তালহা ও যুবায়র 
তার বিরুদ্ধে লড়াই করেন। এছাড়া প্রথমে সা"দ এবং পরে মুআবিয়া তার বায়আত গ্রহণ করা 
থেকে বিরত থাকেন । তারপর তোমার দাদা তা দাবী করেন এবং তার কারণে অস্ত্রধারণ করেন। 
তারপর তাহকীমের ব্যাপারে সমঝোতায় উপনীত হন । কিন্তু পরবর্তীতে তা পূর্ণ করেননি । এরপর 
এই কর্তৃত্ব যখন হযরত হাসানের কাছে স্থানান্তরিত হয়, তখন তিনি তুচ্ছ প্রাপ্তির বিনিময়ে তা 
বিসর্জন দেন। এসময় তিনি হিজাযে অবস্থান করে অনৈতিকভাবে অর্থগ্রহণ করতে থাকেন এবং 
মুসলমানদের শাসন কর্তৃত্ব অপাত্রে সমর্পণ করেন। আর নিজের সমর্থক ও অনুসারীদের মুআবিয়া 
ও বনু উমায়্যার হাতে ন্যস্ত করেন। যদি এই শাসন কর্তৃত্ব তোমাদের হয়েও থাকে তাহলে 
ইতিপূর্বেই তোমরা তা ত্যাগ করেছ এবং তুচ্ছ মূল্যে বিসর্জন দিয়েছ। তারপর তোমার চাচা 
হুসাইন ইব্‌ন মারজানার (ইয়াধীদ) বিরুদ্ধে বিদ্রোহ করে, তখন অধিকাংশ লোক ইব্ন মারজানার 
সাথে তার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে এমনকি তারা তাকে হত্যা করে তার কর্তিত মস্তক তার 
কাছে উপস্থিত করে । এরপর তোমরা যখন বনু উমায়্যার বিরুদ্ধে বিদ্রোহ কর, তখন তারা 
তোমাদেরকে হত্যা করে, শুলবিদ্ধ করে এবং আগুনে পুড়িয়ে হত্যা করে! এমনকি তোমাদের 
পরিবারের নারীদেরকেও উ্ট্রারোহিণী করে যুদ্ধবন্দিনীর ন্যায় শামে উপস্থিত করে । অবশেষে 
আমরা তাদের বিরুদ্ধে বিদ্রোহ করি, তখন আমরা তোমাদের জন্য প্রতিশোধ গ্রহণ করি, 
তোমাদের রক্তের বদলা নিই এবং তাদের ভূখণ্ড ও বাড়িঘরের উত্তরসূরী তোমাদেরকে বানাই এবং 
তোমাদের পূর্বসূরীদের শ্রেষ্ঠত্‌ উল্লেখ করি। এখন তুমি তাকেই আমাদের বিরুদ্ধে প্রমাণরূপে 
উপস্থিত করেছ। তুমি ধারণা করেছ যে হামযা, আব্বাস ও জাফরের উপর তার এই শ্রেষ্ঠত্বের 


www.almodina.com 


Contents 


১৫৮ আল-বিদায়া ওয়ান নিহায়া 


কথা উল্লেখ করছি। কিন্তু তুমি যেমন দাবী করেছ বিষয়টি তেমন নয়। কেননা, ফিতনার শিকার 
হওয়ার পর্বেই এরা দুনিয়া থেকে গত হয়েছেন এবং দুনিয়া থেকে নিরাপদে প্রস্থান করেছেন, ফলে 
দুনিয়া তাদের কোন নেক আমল ত্রাস করতে পারেনি । এভাবে তারা তাদের সকল পুণ্যকর্মের 
পরিপূর্ণ বিনিময় অর্জন করে নিয়েছেন। কিন্তু তোমার দাদা পরীক্ষার সন্মুখীন হয়েছেন । বনু উমায়্যা 
তাকে এমনভাবে লা‘নত করত, যেমন লা“নত করা হয় কাফিরদের ফরয নামাযে । এরপর আমরা 
তার আলোচনাকে প্রাণবন্ত করি, তার ওপর শ্রেষ্ঠত্বের কথা উল্লেখ করি এবং বনু উমায়্যা তার যে 
মানহানি করেছিল, তার প্রতিকার করি । আর তুমি তো জান, হাজীদের পানি পান করানো এবং 
যমযমের তত্ত্বাবধান ছিল জাহিলিয়াতে আমাদের মর্যাদার প্রতীক। আর পরবর্তীকালেও আল্লাহ্র 
রাসূল আমাদের অনুকূলেই তার ফায়সালা করেন। উমরের খিলাফতকালে যখন অনাবৃষ্টি দেখা 
দেয় তখন তিনি আমাদের দাদা আব্বাসের দোহাই দিয়ে বৃষ্টি প্রার্থনা করেন এবং তাকে মাধ্যম 
বানিয়ে তার প্রতিপালককে আহ্বান করেন, তখন তোমার পিতামহ সেখানে উপস্থিত । আর তুমি 
এত জান যে আল্লাহ্‌র রাসুলের ওফাতের পর আব্বাস ব্যতীত আবদুল মুত্তালিবের আর কোন 
ছেলে জীবিত ছিল না। কাজেই, হাজীদের পান করানোর তিনিই কর্তৃত্বাধিকারী এবং আল্লাহ্র 
নবীর উত্তারাধিকারী এবং খিলাফত তার সন্তানদের জন্য নির্ধারিত । কেননা, জাহিলিয়াতের এবং 
ইসলামের এমন কোন মর্যাদা নেই আব্বাস যার উত্তরসূরী ও পূর্বসূরী নন। এভাবে তিনি এক 
সুদীর্ঘ পত্র রচনা করেন যাতে রয়েছে বিশ্লেষণ, বিশুদ্ধতা ও যুক্তিখণ্ডন। ইব্‌ন জারীর তার পূর্ণ ভাষ্য 
সংরক্ষণ ও উল্লেখ করেছেন । আল্লাহ্‌ পবিত্র তিনি সর্বাধিক জানেন। 


মুহাম্মাদ ইব্‌ন আবদুল্লাহ্‌ ইব্‌ন হাসানের হত্যাকাণ্ড 

এদিকে মুহাম্মাদ ইব্‌ন আবদুল্লাহ্‌ ইব্‌ন হাসান তার বায়আত ও খিলাফতের দিকে আহ্বান 
করে শামবাসীদের কাছে দূত প্রেরণ করেন । তখন তারা তা গ্রহণে অস্বীকৃতি জানিয়ে বলে, যুদ্ধ 
বিগ্রহে আমরা অতিষ্ঠ হয়ে পড়েছি। এসময় এই দূত শহরের সন্ত্ান্ত ও নেতৃস্থানীয়দের আকৃষ্ট 
করতে তৎপর হয়। তখন তাদের কেউ কেউ তার আহ্বানে সাড়া দেয় আর কেউ বিরত থাকে । 
আর জনৈক ব্যক্তি তাকে বলে.কিভাবে আমি আপনার হাতে বায়আত করব, অথচ আপনি এমন 
শহরে আত্মপ্রকাশ করেছেন যেখানে লোক নিয়োগের জন্য পর্যাপ্ত অর্থের মজুদ নেই । এসময় এই 
নেতৃস্থানীয়দের কেউ কেউ মুহাম্মাদ ইব্‌ন আবদুল্লাহ্‌ নিহত হওয়ার পূর্বে নিজ গৃহে অবস্থান করে। 
এরপর মুহাম্মাদ সত্তরজন পদাতিক ও দশজন অশ্বারোহী যোদ্ধার নেতৃত্ব দিয়ে হুসাইন ইব্‌ন. 
মুআবিয়াকে পবিত্র মক্কার প্রশাসক নিয়োগ করে পাঠান, এই আশায় যে সে তা জয় করবে । তখন 
এই বাহিনী পবিত্র মন্কাভিমুখে রওনা হয়ে যায় । এরপর পবিত্র মক্কাবাসী যখন তাদের আগমনের 
সংবাদ জানতে পারে তখন তাদের কয়েক হাজার যোদ্ধা “তাদের মুকাবিলায় অগ্রসর হয়। 
মুখোমুখি হওয়ার পর হুসাইন ইব্‌ন মুআবিয়া তাদেরকে বলেন, কিসের ভিত্তিতে তোমরা আমাদের 
বিরুদ্ধে লড়াই করছো অথচ আবূ জাফর ইতিমধ্যেই মৃত্যুবরণ করেছে। তখন পবিত্র মন্কা- 
পৌছে। ইতিমধ্যেই আমি তার বরাবর পত্র প্রেরণ করেছি, চারদিন পর্যন্ত আমি তার উত্তরের 
অপেক্ষা করব। যদি তোমাদের দাবী সত্য হয় তাহলে আমি তোমাদের হাতে শহরের কর্তৃতৃ 
অর্পণ করব । আর (এ চারদিন) তোমাদের পদাতিক ও অশ্বারোহী বাহিনীর রসদ যোগান দেওয়ার 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ১৫৯ 


দিত আমার । কিন্তু হাসান ইব্‌ন মুআবিয়া অপেক্ষা করতে সম্মত হয় না। সে শপথ করে বলে 
সে পবিত্র মক্কায়ই রাত্রিযাপন করবে । অন্যথায় লড়াই করে মরে যাবে! সে তখন সাররীর কাছে 
এই বলে দূত পাঠায়, হারাম এলাকা ছেড়ে বেরিয়ে এস যাতে সেখানে রক্তপাত না হয়। কিন্তু সে 
বের হয় না। তখন হাসান ইব্‌ন মুআবিয়ার বাহিনী তাদের দিকে অগ্রসর হয় এবং তাদের 
মুখ্যেমুখি হয়ে সারিবদ্ধভাবে অবস্থান গ্রহণ করে । এরপর তারা তাদের প্রতিপক্ষের বিরুদ্ধে 
একযোগে আক্রমণ করে এবং তাদেরকে পরাজিত করে । এসময় তারা তাদের সাতজনকে হত্যা 
করে এবং পবিত্র মক্কায় প্রবেশ করে। পরদিন সকালে হাসান ইব্‌ন মুআবিয়া লোকদের উদ্দেশ্যে 
বুত্বা প্রদান করে এবং তাদেরকে আবূ জা“ফরের বিরুদ্ধে উত্তেজিত করে এবং তাদেরকে 
ইবরাহীম ইব্‌ন আবদুল্লাহ্‌ ইব্‌ন হাসানের বিদ্রোহ 

এই একই সময়ে ইবরাহীম ইব্‌ন আবদুল্লাহ্‌ ইব্‌ন হাসান বসরায় আত্মপ্রকাশ করেন । ডাকদূত 
তর ভাই মুহাম্মদের কাছে রাত্রিকালে এসে.উপস্থিত হয়, তখন তার কাছে দূতের সাক্ষাতের 
অনুমতি চাওয়া হয়। এসময় তিনি 'মারওয়ানের গৃহে" অবস্থানরত ছিলেন । তার দরজায় যখন 
হক্ঠক্‌ করা হয়, তখন তিনি বলেন, আয় আল্লাহ্‌ ! হে রহমান, কল্যাণ নিয়ে আগত আগন্তুক 
কত আমি রাত ও দিনের সকল আগন্তুকের অনিষ্ট থেকে আপনার আশ্রয় গ্রহণ করছি। তায়পর 
ভিনি বের হয়ে যান এবং তার সমর্থকদের নিজভাই সম্পর্কে অবহিত করেন। তখন তারা একে 
সুসংবাদরূপে গ্রহণ করে অত্যন্ত খুশী হয়। তিনি এসময় ফজর ও মাগরিবের নামাযের পর 
লেকদের বলতেন তোমরা তোমাদের বসরাবাসী ভাইদের জন্য দু'আ কর এবং পবিত্র মক্কায় 
অবস্থানরত হুসাইন ইব্‌ন মুআবিয়ার জন্য দুআ কর এবং তোমাদের শত্রুদের বিরুদ্ধে বিজয় 
কনা কর। 

আর এই বিদ্রোহের বিরুদ্ধে খলীফা মানসূর যে পদক্ষেপ গ্রহণ করেন তা হল, তিনি দশ 
হজার নির্বাচিত বীর অশ্বারোহীর নেতৃত্ব প্রদান করে ঈসা ইব্‌ন মূসাকে মুহাম্মাদ ইব্‌ন আবদুল্লাহর 
বিরুদ্ধে প্রেরণ করেন। এদের অন্যতম হল, মুহাম্মাদ ইব্‌ন আবুল আব্বাস আস-সাফ্ফাহ জা“ফর 
ইব্‌ন হানযালা আল-বুহরানী, হুমায়দ ইব্‌ন কাহতাবা । এই হুমায়দের কাছেই খলীফা মানসূর 
মুহম্থাদ ইব্‌ন আবদুল্লাহ্‌ ব্যাপারে পরামর্শ চান। সে বলে, হে আমীরুল মু'মিনীন! আপনার 
অস্থভাজন মাওলাদের মধ্য থেকে যাদেরকে ইচ্ছা ডেকে নিন, তারপর তাদেরকে ওয়াদিউল 
কুরতে প্রেরণ করুন। তারা তাদেরকে শামের খোরাক ও রসদ থেকে বঞ্চিত রাখবে । তাহলে 
সে এবং তার সঙ্গীরা ক্ষুধায় মৃত্যুমুখে পতিত হবে । কেননা, সে এমন এক শহরে অবস্থান করছে 
যেখানে অর্থবল, লোকবল এবং যুদ্ধের বাহন ও অস্ত্র-শস্ত্র কিছুই নেই । একথা বলে সে খলীফার 
সামনে কুছায়য়ির ইবৃন হাসীনকে পেশ করে । আর মানসূর ঈসা ইব্‌ন মুসাকে বিদায়কালে বলেন, 
হে ঈসা আমি তোমাকে আমার এই নির্দেশ দিচ্ছি - যদি তুমি এ ব্যক্তিকে আয়ত্তে পাও তাহলে 
তেমার তরবারি যাচাই করো । আর লোকদের মাঝে নিরাপত্তার ঘোষণা প্রদান করো । আর যদি 

সে ভস্ুগোপন করে তাহলে তাদেরকে তার যামিন জানাবে যতক্ষণ না তারা তাকে তোমার কাছে 
উপস্থিত করে। কেননা, তার গমনস্থল সম্পর্কে তারাই অধিক অবগত । এছাড়া খলীফা 'মানসূর 
এসময় তার সাথে পবিত্র মদীনাবাসী নেতৃস্থানীয় কুরায়শ ও আনসারগণের বরাবর একাধিক পত্র, 


www.almodina.com 


Contents 
১৬০ আল-বিদায়া ওয়ান নিহায়া 


লিখে পাঠান যাতে তিনি তাদেরকে তার আনুগত্যে প্রত্যাবর্তনের আহ্বান জানান এবং তিনি 
ঈসাকে নির্দেশ প্রদান করেন, পত্রগুলো তাদের কাছে গোপনে পৌছে দিতে । এরপর ঈসা ইবৃন 
মূসা যখন পবিত্র মদীনার নিকটবর্তী হন, তখন তিনি জনৈক ব্যক্তির মাধ্যমে পত্রগুলো প্রেরণ 
করেন। কিন্তু মুহাম্মাদ ইবৃন আবদুল্লাহ ইব্‌ন হাসানের প্রহরীরা তাকে ধরে ফেলে এবং তার সাথে 
সেই. পত্রগুলো পায় । তখন তারা সেই পত্রগুলো মুহাম্মাদ ইব্‌ন আবদুল্লাহর হাতে দেয়। এরপর 
তিনি এদের একটি দলকে উপস্থিত করে শাস্তি প্রদান করেন। বেদম প্রহার করেন তিনি তাদেরকে 
ভারী শৃঙ্খলে আবদ্ধ করে জেলখানায় বন্দী করে রাখেন । তারপর মুহাম্মাদ তার সঙ্গীদের পরামর্শ 
চান- ঈসা ইব্ন মূসা অগ্রসর হয়ে তাদেরকে অবরোধ করা পর্যন্ত তারা কি পবিত্র মদীনাতেই 
করবেন। তখন তাদের কেউ পরামর্শ দেয় পবিত্র মদীনায় অবস্থানের পক্ষে কেউ বা পরামর্শ দেয় 
অগ্রসর হয়ে আক্রমণের ৷ পরিশেষে পবিত্র মদীনায় অবস্থানের ব্যাপারে সকলের এঁকমত্য 
প্রতিষ্ঠিত হয় । কেননা, উহুদ যুদ্ধের দিন রাসূলুল্লাহ্‌ (সা) পবিত্র মদীনা ছেড়ে বেরিয়ে আসায় 
অনুতপ্ত হয়েছিলেন। এরপর সকলে একমত হন পবিত্র মদীনার চারপাশে পরিখা খননের ব্যাপারে 
যেমনটি করেছিলেন রাসূলুল্লাহ্‌ (সা) আহযাব যুদ্ধের দিন। তখন মুহাম্মাদ ইব্‌ন আবদুল্লাহ্‌ এসকল 
পরামর্শে ইতিবাচক সাড়া দেন এবং আল্লাহ্‌র রাসূলের অনুকরণে নিজ হাতে সকলে সাথে পরিখা 
খননে অংশ নেন। এসময় তাদের সামনে রাসূলুল্লাহ্‌ (সা)-এর খননকৃত পরিখার একটি কাচা ইট 
বেরিয়ে আসে । তখন সকলে তাতে খুশিতে আল্লাহু আকবার বলে উঠে এবং মুহাম্মাদকে বিজয়ের 

ংবাদ প্রদান করে । মুহাম্মাদ ইব্‌ন আবদুল্লাহ্‌ এসময় উপস্থিত ছিলেন৷ তার পরনে ছিল একটি 
সাদা আলখেল্লা যার মধ্যস্থল ফিতা দিয়ে বাধা । তিনি ছিলেন বিশালদেহী ঈষৎ বাদামী বর্ণের লালাভ 
ফর্সা এবং বিশাল মস্তকের অধিকারী । ঈসা ইবৃন মূসা যখন আ'ওয়াসে অবস্থান গ্রহণ করেন এবং 
পবিত্র মদীনার নিকটবর্তী হন তখন মুহাম্মাদ ইবৃন আবদুল্লাহ্‌ মিশ্বরে আরোহণ করে লোকদের 
উদ্দেশ্যে খুতবা প্রদান করেন এবং তাদেরকে জিহাদে উদ্বুদ্ধ করেন । আর তাদের সংখ্যা ছিল প্রায় 
একলক্ষ- এসময় তিনি তাদেরকে যা বলেন তার মাঝে একথাও বলে বসেন, তোমরা আমরা 
বায়আত থেকে দায়মুক্ত । তোমাদের মধ্যে যে তাতে বহাল থাকতে চায় সে তাতে বহাল থাকবে, 
আর যে তা বর্জন করতে চায় সে তা বর্জন করবে । তার একথা শোনার পর শ্রোতাদের অনেকে 
অথবা তাদের অধিকাংশ তাকে ত্যাগ করে চলে যায় এবং অতি অল্পসংখ্যক লোকই তার সাথে 
অবশিষ্ট থাকে । অধিকাংশ পবিত্র মদীনাবাসী তাদের স্বজন-পরিজন নিয়ে পবিত্র মদীনা থেকে 
বেরিয়ে যান যেন তাদেরকে সেখানে লড়াই প্রত্যক্ষ করতে না হয়। এসময় তারা বিভিন্ন পাহাড়ের 
পাদদেশে ও চূড়ায় আশ্রয় গ্রহণ করে । এসময় মুহাম্মাদ ইব্‌ন আবদুল্লাহ্‌ তাদেরকে পবিত্র মদীনা 
ত্যাগে নিবৃত্ত করার জন্য আবুল লায়ছকে পাঠান। কিন্তু তার পক্ষে তাদের অধিকাংশকে নিবৃত্ত 
করা সম্ভব হয়নি । আর তাদের পবিত্র মদীনা ত্যাগ অব্যাহত থাকে । তখন মুহাম্মাদ এক ব্যক্তিকে 
বলেন, তুমি কি একটি তরবারি ও বর্শা নিয়ে যারা পবিত্র মদীনা ত্যাগ করেছে তাদেরকে ফিরিয়ে 
আনতে পারবে না । তখন সে ব্যক্তি উত্তর দেয়, হ্যা পারব । যদি আপনি আমাকে এমন একটি বর্শা 
দেন যা দ্বারা আমি তাদেরকে পাহাড়ের পাদদেশে থাকা অবস্থায় আঘাত করতে পারি এবং এমন 
একটি তরবারি দেন যা দ্বারা তাদেরকে পাহাড়ের চূড়ায় আশ্রয় নেওয়া অবস্থায় আঘাত করতে 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ১৬১ 


পারি । একথা শুনে মুহাম্মাদ নির্বাক হয়ে যান। তারপর আমাকে বলেন, দুর্ভাগ্য তোমার ! শামবাসী 
ইরাকবাসী এবং খুরাসানবাসী আমার আনুগত্য মেনে নিয়ে কাল পাগড়ি খুলে সাদা পাগড়ি পরিধান 
করেছে। তখন তিনি বলেন, দুনিয়া যযদি শুভ্রমাখনের ন্যায় হয় তাহলে তা আমার কী কাজে 
আসবে । আর এই যে ঈসা ইব্‌ন মূসা আওয়াসে অবতরণ করেছে। এরপর ঈসা ইব্‌ন মূসা তার 
বাহিনী নিয়ে অগ্রসর হয়ে পবিত্র মদীনার উপকণ্ঠে এক মাইল দূরে শিবির স্থাপন করে । তখন তার 
পথপ্রদর্শক সমরবিদ ইব্নুল আসম তাকে বলে আমি আশঙ্কা করছি আপনারা যখন তাদেরকে 
পরাজিত করবেন, তখন অশ্বারোহী দল তাদের নাগাল পাওয়ার পূর্বেই তারা তাদের সেনাছাউনিতে 
ফিরে যেতে সক্ষম হবে। এরপর সে ঈসা ইব্‌ন মুসাকে নিয়ে পবিত্র মদীনার চার মাইল দূরে 
অবস্থিত সুলায়মান ইব্‌ন আব্দুল মালিকের সিকায়া আল-জারাফে গমন করে । আর এটা ছিল 
এবছরের রমযান মাসের বার তারিখ শনিবার সকালে । আর এসময় সে এই অবস্থানের কারণ 
উল্লেখ করে বলে, রা রর আরজ উরি তি 
করার পূর্বে অশ্বারোহীদল তাদের নাগাল পেয়ে যায়। 


এদিকে ঈসা ইব্‌ন মুসা পাঁচশ অশ্বারোহীকে পৃথক করে প্রেরণ করেন এবং তারা এসে পবিত্র 
মক্কার পথে বায়আতুর রিযওয়ানের বৃক্ষের নিকট অবতরণ করে । এসময় তিনি তাদেরকে বলেন, 
এই ব্যক্তি যদি পলায়ন করতে চায় তাহলে সে পবিত্র মক্কাতেই আশ্রয় গ্রহণ করবে । কাজেই, 
তোমরা তাকে সে পথ থেকে বাধা দিবে । এরপর ঈসা ইবৃন মূসা, মুহাম্মাদ ইব্‌ন আবদুল্লাহ্‌ ইব্‌ন 
হাসানের কাছে দূত পাঠান তাকে আমীরুল মু'মিনীন মানসূরের আনুগত্যের আহ্বান জানিয়ে । 
তিনি তাকে দূত মারফত জানান যে তার এই আহ্বানে সাড়া দিলে খলীফা তাকে এবং তার স্বজন 
পরিজন সকলকে পূর্ণ নিরাপত্তা প্রদান করবেন। কিন্তু এর জবাবে মুহাম্মাদ দূতকে বলেন, দূত 
হত্যা না করার রীতি যদি না থাকত, তাহলে আমি অবশ্যই তোমাকে হত্যা করতাম । এরপর 
মুহাম্মাদ ইব্‌ন আবদুল্লাহ্‌ ঈসা ইব্‌ন মূসার কাছে এই মর্মে বার্তা প্রেরণ করেন, আমি তোমাকে 
কিতাবুল্লাহ্‌ ও সুন্নাহর দিকে আহ্বান করছি। কাজেই, তুমি সতর্ক হও, আমি যদি তোমাকে হত্যা 
করি তাহলে তুমি হবে নিকৃষ্টতম নিহত । আর তুমি যদি আমাকে হত্যা কর তাহলে তুমি হবে 
আল্লাহ্‌ ও রাসূলের দিকের আহ্বায়ককে হত্যাকারী । এরপর তিনদিন পর্যন্ত তাদের উভয়ের মাঝে 
দূত বিনিময় চলতে থাকে এবং তারা একে অপরকে নিজের প্রতি আহ্বান করতে থাকেন। আর 
এই ঈসা ইব্‌ন মুসা এই তিন দিনের প্রতিদিন সালা" পাহাড়ের বাকে দাড়িয়ে ঘোষণা করেন, হে 
পবিত্র মদীনাবাসী তোমাদের রক্তপাত আমাদের জন্য নিষিদ্ধ হারাম । কাজেই যে আমাদের কাছে 
এসে আমার ঝাণ্ডাতলে আশ্রয় নিবে সে নিরাপদ । তোমাদের মধ্যে যে পবিত্র মদীনা থেকে 
বেরিয়ে যাবে সেও নিরাপদ । যে তার নিজগৃহে অবস্থান করবে সেও নিরাপদ । যে তার অন্তর 
সমর্পণ করবে সেও নিরাপদ । তোমাদের বিরুদ্ধে লড়াইয়ে আমাদের কোন ইচ্ছা নেই। আমরা 
শুধু মুহাম্মাদকে চাই । তাকে আমরা খলীফার কাছে নিয়ে যাব । তখন (উপস্থিত) মদীনাবাসী তাকে 
গালমন্দ করতে শুরু করে, তার মায়ের সম্পর্কে কটুক্তি করতে থাকে এবং কদর্য কথা বলতে 
থাকে এবং তাকে বিশ্রীভাবে সম্বোধন করতে থাকে । এসময় তারা তাকে বলে, ইনি হলেন 
আল্লাহ্‌র রাসূলে দৌহিত্র, আমাদের সাথে রয়েছেন, আর আমরাও তার সাথে রয়েছি । আমরা তার 
পক্ষে লড়াই করব। 


আল-বিদায়া ওয়ান নিহায়া (১০ম খণ্ড)--২১ . 


www.almodina.com 


Contents 


১৬২ আল-বিদায়া ওয়ান নিহায়া 


তারপর যখন তৃতীয় দিন হয়, তখন ঈসা ইব্‌ন মূসা এমন অন্ত্র-শস্ত্র সজ্জিত অশ্বারোহী ও 
পদাতিক সৈন্য নিয়ে তাদের সামনে উপস্থিত হন যে, পূর্বে এমনটি কেউ দেখেনি । তখন তিনি 
মুহাম্মাদ ইব্‌ন আবদুল্লাহ্‌কে উদ্দেশ্য করে বলেন, হে মুহাম্মাদ! আমীরুল মুমিনীন আমাকে নির্দেশ 
করতে । যদি তুমি তা কর তাহলে তিনি তোমাকে নিরাপত্তা দিবেন, তোমার খণসমূহ পরিশোধ 
করবেন, তোমাকে ধন-সম্পত্তি ও ভূসম্পত্তি দান করবেন । আর যদি তুমি অস্বীকার কর তাহলে 
আমি তোমার বিরুদ্ধে লড়াই করব। কেননা, ইতিমধ্যে আমি তোমাকে একাধিকবার তার 
আনুগত্যের প্রতি আহ্বান জানিয়েছি । তখন মুহাম্মাদ ইব্‌ন আবদুল্লাহ্‌ তাকে ডেকে বলেন, 
তোমাদের জন্য আমাদের কাছে লড়াই ছাড়া এর কোন জবাব নেই। তখন উভয় দলের মাঝে 
যুদ্ধের সূচনা হয়। ঈসা ইব্‌ন মূসার সৈন্য সংখ্যা ছিল চার হাজারের অধিক, এদের অগ্রবর্তী 
উত্তর বাহু বা বামপার্থের নেতৃত্বে ছিল দাউদ ইবৃন কাররার, আর পশ্চাদভাগের নেতৃত্বে ছিল 
হায়ছাম ইব্‌ন শু”বা। তাদের ছিল অভূতপূর্ব সমরসজ্জা । ঈসা ইব্‌ন মূসা তার সহযোদ্ধাদের সকল 
ক্ষেত্রে বিভক্ত করে বিন্যস্ত করেন। আর মুহাম্মদ ইব্‌ন আবদুল্লাহর যোদ্ধাদের সংখ্যা ছিল বদর 
যোদ্ধাদের কয়েকগুণ । এরপর উভয় বাহিনী প্রচণ্ড সংঘর্ষে লিপ্ত হয়। এসময় মুহাম্মাদ তার বাহন . 
"থেকে নেমে যুদ্ধে অগ্রসর হন। বর্ণিত আছে তিনি একাই ঈসা ইব্‌ন মুসার বাহিনীর সত্তরজন বীর 
যোদ্ধাকে হত্যা করেন। এদিকে ইরাকী ফৌজ তাদেরকে ঘিরে ফেলে এবং মুহাম্মাদ ইবৃন 
আবদুল্লাহ্‌ ইব্‌ন হাসানের একদল যোদ্ধাকে হত্যা করে । তারা এদের খননকৃত পরিখা অতিক্রম 
করে আক্রমণ করে যাতে এরা কয়েকটি প্রবেশ দ্বারও নির্ধারণ করেছিল । বর্ণিত আছে ইরাকীরা 
তাদের উটের হাওদা দিয়ে পরিখাক গর্ত পুর্ণ করে সে স্থান অভিভ্র্গ করে । অবশ্য এও হতে পারে 
যে তারা একস্থানে এরূপ এবং অন্যস্থানে সেরূপ করেছিল । আল্লাহই অধিক জানেন। 

এভাবে যুদ্ধ চলতে থাকে এমনকি আসরের নামায পড়া হয়। এরপর মুহাম্মাদ ও তার 
সহযোদ্ধারা যখন আসরের নামায পড়েন, তখন তারা সালা’ পাহাড়ের উপত্যাকার প্রবাহস্থলে 
অবস্থান গ্রহণ করেন । এসময় তিনি তার তরবারির খাপ ভেঙ্গে ফেলেন এবং তার ঘোড়াকে হত্যা 
করেন। আর তার অনুকরণে তার সহযোদ্ধারাও ত} করে এবং নিজেদেরকে লড়াইয়ের জন্য 
ধৈর্যশীল করে তোলেন। এরপর প্রচণ্ড ও চূড়ান্ত লড়াই শুরু হয় এবং ইরাকী ফৌজ বিজয় লাভ 
করে । তখন তারা সালা’ পাহাড়ের চূড়ায় কাল ঝাণ্ডা উত্তোলন করে । এরপর তারা পবিত্র মদীনার 
নিকটবর্তী হয় এবং সেখানে প্রবেশ করে মসজিদে নববীর উপর কাল ঝাণ্ডা উত্তোলন করে! 


মুহাম্মদের সহযোদ্ধারা যখন এই অবস্থা প্রত্যক্ষ করে, তখন তারা ঘোষণা করে পবিত্র মদীনা 
আমাদের হাতছাড়া হয়েছে এবং পলায়ন করে । আর মুহাম্মাদ সামান্য সংখ্যক সহযোদ্ধা নিয়ে 
লড়তে থাকেন । এরপর তিনি সম্পূর্ণ নিঃসঙ্গ হয়ে পড়েন। এসময় তার হাতে ছিল একটি ধারাল 
ও মসৃণ তরবারি যা দিয়ে তিনি তার দিকে অগ্রসরমান প্রত্যেককে আঘাত করেছিলেন । যেই তার 
সামনে দাড়ায় তাকেই তিনি চিরনিদ্রায় শায়িত করে দেন। এভাবে তিনি বেশ কয়েকজন ইরাক 
বীরকে হত্যা করেন। বর্ণিত আছে এদিন তার হাতে ছিল যুলফিকার ১। এরপর ক্রমান্বয়ে তার 


www.almodina.com 


Contents 
আল-বিদায়া ওয়ান নিহায়া J ১৬৩ 


বিরুদ্ধে সমবেত যোদ্ধার সংখ্যা বৃদ্ধি পায় । তখন এক ব্যক্তি অগ্রসর হয়ে তার ডানদিকের 
কানপট্টির নীচে তরবারি দিয়ে আঘাত করে, তখন তিনি হাটু গেড়ে বসে পড়েন এবং আত্মরক্ষা 
করা অবস্থায় বলতে থাকেন, তোমাদের দুর্ভাগ্য ! তোমাদের আঘাতে তোমাদের নবী দৌহিত্র 
আজ ক্ষত-বিক্ষত আর এসময় হুমায়দ ইব্‌ন কাহতাবা অন্যদেরকে তাকে হত্যা করতে নিষেধ 
করে। তখন সকলে পিছিয়ে আসে । এই ফাকে হুমায়দ নিজে অগ্রসর হয়ে তরবারির আঘাতে 
তার মাথা বিচ্ছিন্ন করে এরপর তা নিয়ে এসে ঈসা ইব্‌ন মুসার সামনে উপস্থিত করে। আর 
ইতিপূর্বে হুমায়দ শপথ করেছিল যে তাকে দেখামাত্র সে তাকে হত্যা করবে । ঘটনাক্রমে আহত 
অবস্থায়ই সে তার সাক্ষাৎ পায়। যদি সে অক্ষত অবস্থায় তার সাক্ষাত পেত তাহলে হুমায়দ কিংবা 
অন্য কারও পক্ষেও তাকে হত্যা করা সম্ভব হত না। 


মুহাম্মাদ ইবৃন আবদুল্লাহ্‌ ইবৃন হাসানের এই হত্যাকাণ্ড সংঘটিত হয় আহজারুয যায়ত নামক 
স্থানে একশ পয়তান্লিশ হিজরীর রমযান মাসের চৌদ্দ তারিখ রবিবার । ঈসা ইব্‌ন মূসার সামনে 
যখন মুহাম্মাদ ইব্‌ন আবদুল্লাহ্‌ ইবৃন হাসানের মাথা রাখা হয়, তখন তিনি তার সহচরদের বলেন, 
তার ব্যাপারে তোমরা কী বল। কয়েক ব্যক্তি তার সম্পর্কে মানহানিমূলক কথা বলে । এক ব্যক্তি 
বলে, আল্লাহ্‌র কসম ! তোমরা মিথ্যা বলেছ, তিনি তো পরহেযগার ও ইবাদতগুযার ছিলেন, তবে 
হত্যা করেছি। তারা সকলে নির্বাক হয়ে যায় । আর তার তরবারি যুলফিকার আব্বাসীয়দের হস্তগত 
হয় এবং তারা বংশ পরম্পরায় তার উত্তরাধিকারী হতে থাকে এমনকি তাদের কেউ একজনতা 
পরখ করে দেখে, সে তা দ্বারা একটি কুকুরকে আঘাত করে তখন তা কর্তিত হয়। ইব্‌ন জারীর 
ও অন্যান্যরা তা উল্লেখ করেছেন, এই অভিযানের বর্ণনা প্রসঙ্গে খলীফা মানসূরের কাছে এ সং 
পৌছে যে মুহাম্মাদ ইব্‌ন আবদুল্লাহ্‌ ইব্‌ন হাসান যুদ্ধের ময়দান থেকে পলায়ন করেন। তিনি 
বলেন, এটা হতে পারে না। কেননা, আমরা আহলে বায়ত পলায়ন করি না। 

ইব্‌ন জারীর বর্ণনা করেছেন আবদুল্লাহ্‌ ইব্‌ন রাশিদ সূত্রে আবুল হাজ্জাজ থেকে । তিনি বলেন, 
(একবার) আমি খলীফা মানসুরের শিয়রে দাড়িয়ে ছিলাম আর তিনি আমাকে মুহাম্মাদ ইব্‌ন 
আবদুল্লাহ্‌ ইব্‌ন হাসানের বিদ্রোহ সম্পর্কে প্রশ্ন করছেন । এমন সময় তার কাছে সংবাদ পৌছে যে 
ঈসা ইব্‌ন মূসা পরাস্ত হয়েছেন। এসময় মানসুর হেলান দিয়ে বসেছিলেন একথা শুনে তিনি সোজা 
হয়ে বসেন এবং তার হাতের ছড়ি বা দণ্ড দিয়ে তার জায়নামাে আঘাত করে বলেন, এটা কখনও 
হতে পারে না। 

এদিকে ঈসা ইব্‌ন মূসা কাসিম ইব্‌ন হাসানকে সুসংবাদ বাহকরূপে এবং ইব্‌ন আবুল 
কিরামকে মুহাম্মাদ ইব্‌ন আবদুল্লাহ্‌ ইব্‌ন হাসানের মস্তকবহনকারীরূপে খলীফা মানসূরের কাছে 
পাঠান। এরপর তার নির্দেশে মুহাম্মাদের অবশিষ্ট দেহ জান্নাতুল বাকীতে দাফন করা হয়। আর 
তার সাথে নিহতদের পবিত্র মদীনার উপকণ্ঠে তিনদিন শুলবিদ্ধ করে রাখা হয়। তিনদিন পর 
সেগুলি সালা’ পাহাড়ের পাদদেশে ইয়াহুদীদের সমাধিস্থলে ফেলে রাখা হয়। তারপর সেখান ' 
থেকে সেখানকার এক পরিখায় স্থানান্তরিত করা হয়। ঈসা ইব্‌ন মূসা হাসানী পরিবারের সকল 
অর্থ-সম্পদ করায়ত্ত করলে খলীফা মানসুর তার জন্য তাকে অনুমোদন করেন। বর্ণিত আছে, তিনি 
পরবর্তীতে তাদেরকে তা ফিরিয়ে দেন। ইব্ন জারীর তা বর্ণনা করেছেন। এসময় পবিত্র 


www.almodina.com 


Contents 
১৬৪ আল-বিদায়া ওয়ান নিহায়া 


মদীনাবাসীকে নিরাপত্তার ঘোষণা শোনান হয়, ফলে লোকজন (স্বাভাবিক জীবনে ফিরে) সকালে 
(ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে) বাজারে সমবেত হয়। আর মুহাম্মাদ ইব্‌ন আবদুল্লাহ্‌ যেদিন নিহত হন, 
সেদিন বৃষ্টির কারণে ঈসা ইব্‌ন মূসা তার ফৌজ নিয়ে অপেক্ষাকৃত উঁচুস্থান জারাফে গমন করেন 
এবং জারাফ থেকে মসজিদে আসা-যাওয়া করতে থাকেন। এসময় তিনি রমযান মাসের উনিশ 
তারিখ পর্যন্ত পবিত্র মদীনায় অবস্থান করেন। তারপর তিনি পবিত্র মক্কাভিমুখে বের হন। সেখানে 
তখন মুহাম্মাদ ইব্ন আবদুল্লাহর পক্ষ থেকে হাসান ইবৃন মুআবিয়া নিহত হবার পূর্বে মুহাম্মাদ ইবৃন 
আবদুল্লাহ্‌ তাকে তার কাছে আগমনের জন্য পত্র লিখেন। এরপর সে যখন পবিত্র মক্কীভিমুখে 
বের হয়ে কিছু পথ অতিক্রম করে তখন তার কাছে মুহাম্মাদের নিহত হওয়ার সংবাদ পৌছে। সে 
তখন মুহাম্মাদ ইব্‌ন আবদুল্লাহর ভাই ইবরাহীম ইবৃন আবদুল্লাহর কাছে বসরায় পলায়ন করে । যিনি 
বসরায় বিদ্রোহ করেছিলেন । এরপর এবছর তিনিও নিহত হন যেমন আমরা শীঘ্রই উল্লেখ করব। 


খলীফা মানসূরের কাছে যখন মুহাম্মাদ ইব্‌ন আবদুল্লাহ্‌ ইব্‌ন হাসানের মাথা উপস্থিত করা হয়, 
তিনি নির্দেশ প্রদান করেন, ফলে একটি সাদা তশতরীতে রেখে তাকে প্রদক্ষিণ করানো হয়। 
এরপর তাকে বিভিন্ন অঞ্চলে, প্রদক্ষিণ করানো হয়। এরপর খলীফা মানসূর মুহাম্মাদ ইব্‌ন 
আবদুল্লাহ্‌ ইব্‌ন হাসানের সাথে বিদ্রোহকারী সন্তরান্ত ও নেতৃস্থানীয় পবিত্র মদীনাবাসীদের ডেকে 
. পাঠান । এসময় তিনি তাদের কতককে হত্যা করেন, কতককে নির্দয়ভাবে প্রহার করেন । আর 
কতককে ক্ষমা করেন। এদিকে ঈসা ইবৃন মূসা যখন পবিত্র মন্কাভিমুখে রওনা হন, তখন তিনি 
কাছীর ইব্‌ন হাসীনকে পবিত্র মদীনার প্রশাসক নিযুক্ত করেন । মাসখানেক দায়িত্ব পালনের পর 
খলীফা মানসূর আবদুল্লাহ্‌ ইব্‌ন রাবীআকে তার গভর্নর নিয়োগ করে পাঠান। তার নেতৃত্বাধীন 
সৈন্যরা এসে পবিত্র মদীনার নৈরাজ্য সৃষ্টি করে । তারা পণ্যদ্রব্য কিনে তার মূল্য পরিশোধ করত 
না, তাদের কাছে মূল্য চাওয়া হলে তারা পাওনাদারকে প্রহার করত এবং হত্যার ভয় দেখাত। এ 
অবস্থায় হঠাৎ একদিন কৃষ্ণাঙ্গদের একটি দল তাদের বিরুদ্ধে সমবেত হয়ে তাদের শিঙ্গায় ফুঁক 
দেয়। তখন এই সংকেতে পবিত্র মদীনাবাসী সকল কৃষ্ণাঙ্গ একত্রিত হয়ে কাছীর ইব্‌ন হাসীন ও 
তার সৈন্যদের উপর একযোগে আক্রমণ করে যখন তারা জুমুআর উদ্দেশ্যে রওনা হয়। আর এই 
আক্রমণ সংঘটিত হয় এ বছরের যুলহাজ্জা মাসের তেইশ তারিখ, কারও মতে এবছরের শাওয়াল 
মাসের পঁচিশ তারিখ। এই আক্রমণে কৃষ্ণাঙ্গরা ক্ষুদ্রকায় বর্শা ইত্যাদি দ্বারা বহু সংখ্যক সৈন্যকে 
হত্যা করে আর আমীর আবদুল্লাহ্‌ ইব্‌ন রাবীআ জুমুআর নামায ছেড়ে পলায়ন করে । আর এসময় 
কৃষ্ণাঙ্গদের নেতা ছিল, ওয়াছীক, ইয়াকাল, রুমাকা, হুদায়স, উনকৃদ, মিসআর ও আবুন্নার । 
এরপর আবদুল্লাহ্‌ ইব্‌ন রাবীআ তার নিয়মিত যোদ্ধাবাহিনী নিয়ে বের হয় এবং কৃষ্ণাঙ্গদের 
মুখোমুখি হয় । কিন্তু এবারও তারা তাকে পরাজিত করে এবং বাকী পর্যন্ত তার পশ্চাদবন করে 
তখন সে তাদেরকে লক্ষ্য করে তার পরিধেয় মূল্যবান চাদর নিক্ষেপ করে তাদেরকে হস্তগত 
করার জন্য ব্যস্ত করে ফলে সে নিজে এবং তার সহযোদ্ধারা রক্ষা পায় । এসময় সে গিয়ে পবিত্র 
মদীনা থেকে দুই দিনের দূরত্বে বাতন নাখল নামক স্থানে আশ্রয় গ্রহণ করে । এদিকে কৃষ্ণাঙ্গরা 
সমুদ্রপথে আমদানীকৃত মারওয়ান গৃহে রক্ষিত খলীফা মানসূরের খাদ্যভাণ্ডারের সন্ধান পেয়ে তা 
লুণ্ঠন করে। এছাড়া তারা পবিত্র মদীনার অবস্থানরত সৈনিকদের জন্য বরাদ্দকৃত আটা ও ময়দা ও 
অন্যান্য দ্রব্য লুট করে এবং তা অতি সস্তা মূলে বিক্রি করে। এরপর খলীফা মানসূরের কাছে যখন 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ১৬৫ 


কৃষ্ণাঙ্গ দাসদের এই বিদ্রোহের ও কর্মকাণ্ডের খবর পৌছে তখন পবিত্র মদীনাবাসীরা এর পরিণাম 
ভেবে শঙ্কিত হয়ে পড়ে । এসময় তারা সমবেত হলে ইবৃন আবু মুররা তাদের উদ্দেশ্যে বক্তব্য 
রাখেন- উল্লেখ্য যে, তিনি এসময় কারারুদ্ধ ছিলেন- পায়ের শৃঙ্খল নিয়ে তিনি মি্ধরে আরোহণ 
করেন এবং সমবেত সকলকে খলীফা মানসূরের আনুগত্যে উদ্ুদ্ধ করেন এবং তাদেরকে তাদের 
কৃষ্ণাঙ্গ গোলামদের কৃতকর্মের পরিণতির ব্যাপারে সতর্ক করেন। তখন তারা এই সম্মিলিত 
সিদ্ধান্ত গ্রহণ করেন যে তারা তাদের গোলামদের বিচ্ছিন্ন করে তাদেরকে নিবৃত্ত করবে এবং তারা 
তাদের আমীরের কাছে গিয়ে তাকে তার পদে ফিরিয়ে আনবে । তখন তারা তাই করে । এরপর 
পরিস্থিতি শান্ত হয় এবং লোকজন আশ্বস্ত হয় এবং নৈরাজ্য ও অনিষ্টের অবসান ঘটে । আর 
আবদুল্লাহ্‌ ইব্‌ন রাবীআ পবিত্র মদীনায় ফিরে আসেন এবং এই বিদ্রোহের শাস্তিস্বরূপ তিনি 
ওয়াীক, আবুন্নার, ইয়া'কল ও মিসতাবের হাত কেটে দেন। 


বসরায় ইবরাহীম ইব্‌ন আবদুল্লাহর বিদ্রোহ 

ইবরাহীম ইব্‌ন আবদুল্লাহ্‌ ইবৃন হাসান বসরায় পলায়ন করেন এবং সেখানে বনু যাবীআর 
মাঝে হারিছ ইব্‌ন ঈসার গৃহে অবস্থান করেন। দিনের আলোতে তাকে দেখা যেত না। বহুদেশ 
পরিভ্রমণ করে বহু কঠিন পরিস্থিতির শিকার হয়ে এবং একাধিক বার মৃত্যুর মুখোমুখি হওয়ার পর 
তিনি এখানে আগমন করেন। এরপর পরিশেষে একশ তিতাল্লিশ হিজরীর হজ্জমৌসুম শেষে তিনি 
বসরায় স্থায়ীভাবে অবস্থান হণ করেন। কারও কারও মতে তিনি বসরায় আগমন করেন একশ 
পঁয়তাল্লিশ হিজরীর রমযান মাসের শুরুতে । তার ভাই মুহাম্মাদ নিজে পবিত্র মদীনায় আত্মপ্রকাশের 
পর তাকে বসরায় প্রেরণ করেন। এমত হল ওয়াকিদীর । তিনি আরও বলেন, তিনি গোপনে তার 
ভাইয়ের আনুগত্যের প্রতি আহ্বান জানাতে থাকেন । এরপর তার ভাই যখন নিহত হন তখন তিনি 
এ বছরের শাওয়ালে নিজের প্রতি আহ্বান করতে শুরু করেন । তবে প্রসিদ্ধ মত হল, তিনি তার . 
ভাইয়ের জীবদ্দশায় বসরায় আগমন করেন এবং শুরু থেকে তার নিজের আনুগত্যের প্রতি 
আহ্বান জানাতে থাকেন । যেমন বিগত হয়েছে । আল্লাহ্‌ই সর্বাধিক জানেন । 

বসরায় আগমন করে তিনি প্রথমে ইয়াহ্‌ইয়া ইব্‌ন যিয়াদ ইব্‌ন হাস্সান১ আন-নাবাতীর 
আতিথ্য গ্রহণ করেন, এই সম্পূর্ণ সময় তিনি তার কাছে আত্মগোপন করে থাকেন । অবশেষে 
আবু ফাওয়ার গৃহে এ বছর আত্মপ্রকাশ করেন। এসময়ে সর্বপ্রথম যারা তার হাতে বায়আত করেন 
ইব্‌ন সালামা আল-হুজায়মী, উবায়দুল্লাহ্‌ ইবৃন ইয়াহ্‌ইয়া ইব্‌ন হাসান আর্রক্কাশী । এরা সকলে 
ইবরাহীম ইবৃন আবদুল্লাহর আনুগত্যের প্রতি লোকদেরকে উদ্বুদ্ধ করেন। তখন বহুলোক তার 
আহ্বানে সাড়া দেয়। তিনি বসরার কেন্ত্স্থলে আবু মারওয়ানের গৃহে স্থানান্তরিত হন। এসময় তার 
বিষয়টি গুরুতর রূপ ধারণ করে এবং বহুলোক তার হাতে বায়আত গ্রহণ করে । এভাবে তার 
বিষয়টি প্রবল ও অপ্রতিরোধ্য হয়ে উঠে । আর খলীফা মানসূরের কাছে যখন তার বিদ্রোহের খবর 
পৌছে, তখন তিনি আরও অধিক দুশ্চন্তাপ্রস্ত হয়ে পড়েন। কেননা, তার ভাই মুহাম্মাদ ইব্‌ন 
আবদুল্লাহর বিদ্রোহের কারণে তিনি পূর্ব থেকেই দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন। তাই, তার ভাই নিহত 
হওয়ার পূর্বেই তার আত্মপ্রকাশ খলীফাকে বিচলিত করে তোলে । আর ইবরাহীমের দ্রুত 
১. ইবনুল আহীরে (৫ খ. $ ৫৬৩ পৃ.) তাবারীতে হায়্যান। 


www.almodina.com 


Contents 
১৬৬ আল-বিদায়া ওয়ান নিহায়া 


আত্মপ্রকাশের কারণ ছিল তার প্রতি তার ভাইয়ের প্রেরিত পত্র । তিনি ভাইয়ের নির্দেশ পালন 
করেন এবং তার নিজের আনুগত্যের আহ্বান জানান। এভাবে বসরায় তার কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয় । 
'এ সময় খলীফা মানসূরের পক্ষ থেকে বসরার প্রশাসক ছিলেন সুফিয়ান ইবৃন মুআবিয়া । গোপনে 
তিনি এই ইবরাহীমের সমর্থক ছিলেন। তার কাছে তার বিদ্রোহের খবরা-খবর পৌছলে তিনি তার 
কোন পরোয়া করতেন না। যে তাকে এসংক্রান্ত সংবাদ সরবরাহ করত, তাকে তিনি অবিশ্বাস 
করতেন এবং মনে মনে কামনা করতেন যেন ইবরাহীমের কর্তৃত্ব সুস্পষ্টভাবে প্রকাশিত হয়। 
এসময় খলীফা মানসুর খুরাসানবাসী দুই সহস্র অশ্বারোহী ও পদাতিক যোদ্ধাসহ দু'জন আমীর দ্বারা 
তার সমরশক্তি বৃদ্ধি করেন। তিনি তাদের দু'জনকে তার কাছে অবস্থান করান যাতে তিনি তাদের 
দু'জনের মাধ্যমে ইবরাহীমের বিরুদ্ধে লড়াইয়ে শক্তি অর্জন করতে পারেন । আর খলীফা মানসূর 
তার তত্ত্বাবধানে নির্মাণাধীন বাগদাদ থেকে কৃফায় স্থানান্তরিত হন। এসময় তিনি কৃফাবাসীর যাকে 
জন্য গুপ্তঘাতক প্রেরণ করেন আর ফুরাফিসা আল-আজালী কুফার কর্তৃত্ব লাভের চেষ্টা করে। 
কিন্তু খলীফা মানসূরের সেখানে অবস্থানের কারণে তার পক্ষে তা সম্ভব হয়নি । এদিকে লোকেরা 
দলে দলে ইবরাহীম ইব্‌ন আবদুল্লাহর হাতে বায়আতের উদ্দেশ্যে বসরাভিমুখে রওনা হয়। আর 
* খলীফা মানসূর তাদেরকে হত্যা করার জন্য পথিমধ্যে সশস্ত্র ঘাতক নিয়োজিত করেন, যারা 
পথিমধ্যে তাদেরকে হত্যা করে তার কাছে তাদের মাথা নিয়ে আসত । তখন মানসূর এই সকল 
কর্তিত মস্তক কৃফায় শূলবিদ্ধ করে রাখতেন যাতে লোকজন তা থেকে শিক্ষা গ্রহণ করে। এসময় 
খলীফা মানসূর হার্ব রাওয়ানদীকে কৃফায় তলব করেন। উল্লেখ্য যে, এসময় সে খারিজীদের 
বিরুদ্ধে লড়াইয়ের জন্য দুই সহস্র অশ্বারোহী নিয়ে আল-জাধিরা সীমান্তে অবস্থান করছিল । তখন 
সে তার সহযোদ্ধাদের নিয়ে রওনা হয়। পথিমধ্যে তারা এমন শহরে উপনীত হয় যেখানে 
ইবরাহীম ইবৃন আবদুল্লাহর সমর্থকরা ছিল। তখন তারা তাকে বলে, আমরা তোমাকে এস্থান 
ত্যাগ করতে দিব না। কেননা, খলীফা মানসূর তোমাকে তলব করেছে ইবরাহীম ইব্‌ন 
আবদুল্লাহ্র বিরুদ্ধে লড়াই করার জন্য । তখন সে বলে, হতভাগারা ! আমাকে যেতে দাও । কিন্তু 
তারা তার পথ ছাড়তে অস্বীকার করে। তখন সে তাদের বিরুদ্ধে লড়াই করে । এসময় সে 
তাদের পাঁচশজনকে হত্যা করে এবং তাদের মাথাসমূহ মানসূরের কাছে পাঠিয়ে দেয়। তখন 
মানসূর বলেন এটা হল বিজয়ের সূচনা । 


এরপর এবছরের রমযান মাসের দুই তারিখ রাত্রে ইবরাহীম ইব্‌ন আবদুল্লাহ্‌ দশের অধিক 
অশ্বারোহী নিয়ে বনূ ইয়াশকুরের সমাধিস্থলে যান। এদিকে এই রাত্রে সুফিয়ান ইব্‌ন মুআবিয়ার 
সাহায্যাৰ্থে আবু হাম্মাদ আল-আবরাস দুই সহস্র অশ্বারোহী নিয়ে কৃফায় আগমন করে । তখন 
আমীর সুফিয়ান তাদেরকে তার বাসভবনে আপ্যায়ন করেন। এসময় সুযোগ বুঝে ইবরাহীম ও 
তার সঙ্গীরা এ বাহিনীর বাহন ও অস্ত্র-শস্ত্র করায়ত্ত করেন এবং এভাবে তারা তাদের সমরশক্তি 
বৃদ্ধি করেন। আর এটা ছিল শত্রুদের বিরুদ্ধে তাদের প্রথম অর্জন বা সাফল্য । আর পরদিন প্রভাত 
হতে না হতেই তিনি অনেকখানি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন। এমনকি এদিন প্রভাতে তিনি জামে 
মসজিদে ফজর নামাযে ইমামতি করেন। এসময় বহু দর্শক ও সাহায্যকারী সমর্থক তার চারপাশে 
সমবেত হয় । আর খলীফার নায়িব সুফিয়ান ইবৃন মুআবিয়া তার প্রাসাদে আত্মরক্ষা করেন এবং 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ১৬৭ 


তার সাহার্ধ্যার্থে প্রেরিত সৈন্যদলকে তার কাছে আবদ্ধ করে রাখেন। ইবরাহীম ইবৃন আবদুল্লাহ্‌ 
তাদেরকে অবরোধ করেন । সুফিয়ান ইব্‌ন মুআবিয়া ইবরাহীমের কাছে নিরাপত্তা চাইলে তিনি 
তাকে নিরাপত্তা প্রদান করেন । আর ইবরাহীম যখন আমীরের প্রাসাদে প্রবেশ করেন, তখন তার 
বসার জন্য প্রাসাদের সম্মুখ চত্বরে মূল্যবান ফরাশ বিছানো হয়। হঠাৎ বায়ু প্রবাহিত হলে ফরাশটি 
সম্পূর্ণরূপে উল্টে যায়। লোকজন তা অশুভ লক্ষণরূপে গণ্য করে। তখন ইবরাহীম বলেন, 
আমরা কোন কিছু থেকে অশুভ লক্ষণ গ্রহণ করি না। এরপর তিনি সেই ফরাশে বসেন এবং 
সুফিয়ান ইব্‌ন মুআবিয়াকে শৃঙ্খলিত অবস্থায় বন্দী করার নির্দেশ দেন। এছাড়া তিনি খলীফার 
কাছে তাকে নির্দোষ প্রমাণিত.করতে চেয়েছিলেন । এ দ্বারা এসময় তিনি সেখানকার সরকারী 
কোষাগারের সকল অর্থ-সম্পদ হস্তগত. করেন। সেখানে তখন ছয় লক্ষ মতান্তরে দশ লক্ষ 
দিরহাম পরিমাণ অর্থ ছিল। এভাবে তিনি শক্তি অর্জন করেন। 


এসময় বসরায় সুলায়মান ইব্‌ন আলীর দুই ছেলে জাফর ও মুহাম্মাদ বসা ছিলেন। তারা 
খলীফা মানসুরের চাচাতো ভাই। এরা দু'জন ছয়শত অশ্বারোহী নিয়ে ইবরাহীমের মুকাবিলায় 
অগ্রসর হন। ইবরাহীম তাদের দু'জনকে পরাজিত করেন। এসময় ইবরাহীম মাত্র আঠারজন 
অশ্বারোহী এবং তিরিশজন পদাতিক যোদ্ধাসহ আল-মায্যা ইব্‌ন কাসিমকে প্রেরণ করেন, তারা 
জাফর ও মুহাম্মাদের নেতৃত্বাধীন ছয়শ অশ্বারোহীকে পরাজিত করেন এবং তাদের অবশিষ্টদের 
নিরাপত্তা প্রদান করেন। এছাড়া ইবরাহীম আহ্ওয়ায্বাসীর নিকট দূত প্রেরণ করেন। তারা তার 
অনুকূলে বায়আত করে । তদুপ তিনি মুগীরার নেতৃত্বে আহওয়াযের নায়িব বা প্রশাসকের বিরুদ্ধে 
দু'শ অশ্বারোহী প্রেরণ করেন । তখন সে দেশের প্রশাসক মুহাম্মাদ ইবৃনুল হাসীন চার হাজার 
অশ্বারোহী নিয়ে তার মুকাবিলায় অগ্রসর হন। কিন্তু মুগীরা তাকে পরাজিত করে আহওয়াষের 
কর্তৃত্ব লাভ করেন। এছাড়া ইবরাহীম তার সমর্থক যোদ্ধা প্রেরণ করে ফারিস, ওয়াসিত, মাদায়িন 
ও আস-সাওয়াদ দখল করেন এবং তার বিষয়টি অপ্রতিরোধ্য হয়ে উঠে । কিন্তু, তার কাছে যখন 
তার ভাইয়ের মৃত্যু সংবাদ পৌছে তখন তিনি মানসিকভাবে ভেঙ্গে পড়েন। এইভগ্ন হৃদয় নিয়েই 
তিনি ঈদের নামাযে ইমামতি করেন। এসময় কোন কোন ব্যক্তি মন্তব্য করে, আল্লাহ্‌র কসম! 
খুতবা প্রদানকালে তিনি যখন লোকদের কাছে তার সহোদরের মৃত্যু সংবাদ প্রচার করেন আমি 
তখন তার মুখমণ্ডল মৃত্যু-ছাপ প্রত্যক্ষ করেছি। তখন সকলে মানসূরের বিরুদ্ধে আরও ক্রুদ্ধ 
হয়। পরদিন প্রত্যুষে তিনি সৈন্যসমাবেশ ঘটান এবং বসরায় নুমায়লাকে তার স্থলবর্তী নিয়োগ 
করেন এবং তার ছেলে হাসানকে তার সাথে রেখে যান। 


নি রি তব রর নালা 
তখন তিনি হতবুদ্ধি হয়ে পড়েন এবং সাম্রাজ্যের বিভিন্ন স্থানে ফৌজকে বিক্ষিপ্ত করার কারণে ' 
অনুশোচনা করতে থাকেন । কেননা, এসময় তিনি তার ছেলে মাহদীর নেতৃত্বে তিরিশ হাজার 
সৈনিককে রায় অঞ্চলে প্রেরণ করেছিলেন । আর মুহাম্মাদ ইব্নুল আশআছের সাথে আফ্রিকায় 
প্রেরণ করেছিলেন চল্লিশ হাজার সৈন্য । এছাড়া অবশিষ্টরা ছিল ঈসা ইব্‌ন মূসার সাথে হিজাযে। 
ফলে তার সাথে ছিল মাত্র দু'হাজার অশ্বারোহী । এসময় তার নির্দেশে রাত্রে অধিক পরিমাণ আগুন 
প্রজ্বলিত করা হত যাতে আগুন দেখে সকলে ভাবে সেখানে বহু সংখ্যক সৈনিক রয়েছে । এরপর 
খলীফা মানসুর ঈসা ইব্‌ন মুসাকে লিখেন- আমার এই পত্র পাঠ করা মাত্র তুমি তোমার সব কিছু 





www.almodina.com 


Contents 
১৬৮ আল-বিদায়া ওয়ান নিহায়া 


ত্যাগ করে, আমার কাছে উপস্থিত হও। ফলে ঈসা অত্যন্ত দ্রুত তার কাছে উপস্থিত হন। মানসূর 
তাকে বলেন, তুমি এবার ইবরাহীমের বিরুদ্ধে বসরায় রওনা হয়ে যাও। তার সমর্থকদের 
আধিক্যে ঘাবড়ে যেও না। কেননা, তারা দু'ভাই বনু হাশিমের নিহত? দুই ব্যক্তি । কাজেই তুমি 
তোমার হাত প্রসারিত কর এবং তোমার কাছে যা আছে তার প্রতি আস্থা রাখ । আর আমি 
তোমাকে যা বলেছি তা তুমি অচিরেই স্মরণ করবে । আর ঘটনা তেমনটি ঘটেছিল যেমন মানসূর 
বলেছিলেন । এছাড়া এসময় মানসূর তার ছেলে মাহদীকে নির্দেশ দেন চার হাজার সৈন্যের নেতৃত্ব 
দিয়ে খাযিম ইব্‌ন খুযায়মাকে আহওয়াযের উদ্দেশ্যে প্রেরণ করতে । খাযিম সেখানে নিয়ে 
ইবরাহীমের নায়িব মুগীরাকে সেখান থেকে বহিষ্কার করেন এবং তিনদিন সেখানে হত্যাযজ্ঞ 
চালান। এদিকে মুগীরা বসরায় ফিরে আসেন। এভাবে খলীফা মানসূর তার বায়আত 
প্রত্যাহারকারী প্রত্যেক অঞ্চলে .ফৌজ পাঠান যারা সেখানের অধিবাসীদের তার আনুগত্যে ফিরিয়ে 
আনে । এঁতিহাসিকগণ বলেন, এসময় খলীফা মানসূর তার জায়নামাষে সার্বক্ষণিক অবস্থান গ্রহণ 
করেন। রাত দিন তিনি নোংরা ও অতিসাধারণ পোশাকে জায়নামাযে পড়ে থাকেন। এভাবে তিনি 
পঞ্চাশ দিনের অধিক সময় সেখানে অতিবাহিত করেন অবশেষে আল্লাহ্‌ তাকে বিজয় দান করেন। 
এ সময়ের মাঝে তাকে একবার বলা হয়, আপনার অনুপস্থিতির কারণে আপনার স্ত্রীদের মন 
খারাপ, তিনি কথককে তিরস্কার করে বলেন, হতভাগা ! এই দিনগুলো তো স্ত্রীদের মনোরপ্জনের 
সময় নয় । আমি কিছুতেই এই অবস্থান ত্যাগ করব না। যতক্ষণ না আমার সামনে ইবরাহীমের 
মাথা দেখতে পাই অথবা আমার মাথা তার কাছে নিয়ে যাওয়া হয়। 

ও নৈরাজ্যের আধিক্যের কারণে দুশ্চিন্তাগ্রস্ত । অত্যধিক দুশ্চিন্তা এবং বিরোধ বিচ্ছিন্নতার কারণে 
তিনি দীর্ঘক্ষণ কথা বলতে পারছেন না। তার এই মানসিক বিপর্যয় সত্তেও সকল প্রতিকূল 
পরিস্থিতি সামাল দেন। ইতিমধ্যেই বসরা, আহওয়ায, ফারিস, মাদায়িন ও সাওয়াদ ভূখণ্ড তার 
হাতছাড়া হয়ে যায়। এমনকি তার অবস্থানস্থল কৃফাতেও তখন এমন একলক্ষ তরবারি কোষবদ্ধ 
ছিল যা একটি মাত্র আহ্বানে ইবরাহীমের সাথে তার বিরুদ্ধে উথিত হত। এতদ্সত্বেও তিনি 
সকল বিপর্যয় ও প্রতিকূলতা সামাল দেন এবং অক্ষম ও অপারগ হয়ে পড়েননি । তার দৃষ্টান্ত যেমন 
কবি বলেন ঃ 


“ec লে 


(51259135411 45153 17115 ০5০5 0055 ০০৯০ 
“ইমাম নিজেই নিজেকে নেতৃত্বের যোগ্য করেছে এবং নিজেকে যে যুদ্ব-কৌশল ও 
সাহসিকতা শিক্ষা দিয়েছে।” 
(০৮০৪1 4১০০৪ 
“ফলে সে নিজেকে বীর ও বদান্য বাদশা করেছে।” 
এদিকে ইবরাহীম একলক্ষ যোদ্ধা নিয়ে বসরা থেকে কুফার দিকে অগ্রসর হন। তখন খলীফা 
মানসূর পনের হাজার যোদ্ধার নেতৃত্ব দিয়ে ঈসা ইব্‌ন মুসাকে তার বিরুদ্ধে প্রেরণ করেন, যাদের 


১. অর্থাৎ যাদের নিহত হওয়া নিশ্চিত। 


"  www.almodina.com 


Contents 
আল-বিদায়া ওয়ান নিহায়া ১৬৯ 


অগ্রবর্তী বাহিনীর নেতৃত্বে ছিল হুমায়দ ইব্‌ন কাহতাবা যার নেতৃত্বাধীন ছিল তিন হাজার যোদ্ধা। 
এদিকে ইবরাহীম এসে বাখ্মারী নামক স্থানে বিশাল বিপুল ফৌজের মাঝে অবস্থান গ্রহণ করেন। 
তখন জনৈক আমীর তাকে বলেন, আপনি মানসূরের অতি নিকটে পৌছেছেন। আপনি যদি 
আপনার ফৌজের একদল সৈন্য নিয়ে তাকে আক্রমণ করতেন তাহলে তার মাথা নিয়ে ফিরতে 
পারতেন। কেননা তার বিরুদ্ধে আক্রমণ প্রতিহত করার মত সৈন্য বর্তমানে তার কাছে নেই। 
আর অন্যরা বলেন, আমাদের প্রথম কর্তব্য হল যারা আমাদের সামনাসামনি রয়েছে তাদের 
বিরুদ্ধে লড়াই করা। এরপর তো এমনিতেই সে আমাদের আয়ত্তে এসে যাবে । তখন 
পরবতীদের এই মত তাদেরকে প্রথম জনের মত থেকে নিবৃত্ত করে। যদি তিনি (ইবরাহীম) 
প্রথম মত অনুযায়ী কাজ করতেন তাহলে তার কর্তৃত্ব লাভ চূড়ান্ত হত। কেউ আবার তাকে 
পরামর্শ দেয় ফৌজের চতুর্দিকে পরিখা খনন করতে, আর অন্যরা বলে, এই বিশাল পৃথিবীর জন্য 
কোন পরিখা খননের প্রয়োজন নেই । তখন তিনি ইবরাহীম তা বর্জন করেন। তারপর কোন কোন 
আমীর তাকে পরামর্শ দেয় তার ফৌজকে কয়েকটি স্বতন্ত্র ভাগে বিন্যস্ত করতে । এতে যদি 
একভাগ পরাস্ত হয় তাহলে অন্যভাগ অবিচল থাকবে। কিন্তু, অন্যরা বলে, একসাথে সারিবদ্ধ হয়ে 
লড়াই করাই হল সর্বোত্তম আল্লাহ্‌ তা'আলা বলেন £ 


2:96 ৫৮০54558252 


নিক oi el ৫,1১5 00566 0501 Cats 2) 


“যারা আল্লাহ্‌র পথে সংগ্রাম করে সারিবদ্ধভাবে সুদৃঢ় প্রাচীরের মত আল্লাহ্‌ তাদেরকে 
ভালবাসেন (সুরা সাফৃফ ৪ ৪)।” 


আসলে চূড়ান্ত কর্তৃত্ব আল্লাহ্‌র তিনি যা ইচ্ছা করেন, তাই করেন । যদি ইবরামীম ও তার 
অনুসারীরা কুফাভিমূখে অথসর হতেন এবং রাত্রিকালে কুফা বাহিনীকে আক্রমণ করতেন অথবা 
তাদের ফৌজকে স্বতন্ত্র কয়েক ভাগে বিন্যস্ত করতেন তাহলে (হয়ত) আল্লাহ্‌র কুদরতে তাদের . 
বিজয় অর্জিত হত। 


এরপর উভয় বাহিনী অগ্রসর হয় এবং কুফা থেকে ষোল ক্রোশ দূরবর্তী বাখমারা নামক স্থানে 
সারিবদ্ধভাবে অবস্থান গ্রহণ করে । সেখানে উভয় বাহিনীর সাথে প্রচণ্ড লড়াই সংঘটিত হয়, তখন 
হুমায়দ ইব্‌ন কাহতাবার নেতৃত্বাধীন অগ্রবর্তী বাহিনী পরাজিত হয়। এ অবস্থা দেখে ঈসা ইব্‌ন মূসা 
তাদেরকে আল্লাহ্র দোহাই দিয়ে প্রত্যাবর্তনের এবং পুনঃ আক্রমণের জন্য উদ্বুদ্ধ করতে থাকেন। 
কিন্তু কেউ তার দিকে ফিরে তাকায় না। এসময় ঈসা তার স্বজন শ্রেণীর একশজন যোদ্ধা নিয়ে 
অবিচলভাবে লড়াই করতে থাকেন। এসময় তাকে বলা হয়, আপনি এস্থান থেকে সরে যান 
অন্যথায় ইবরাহীমের বাহিনী আপনাকে গুঁড়িয়ে দিবে । তখন তিনি বলেন, আল্লাহ্‌র কসম ! আমি 
এ স্থান ত্যাগ করব না । যতক্ষণ না আল্লাহ্‌ আমাকে বিজয় দান করেন অথবা আমি এখানে নিহত 
হই । এদিকে খলীফা মানসুর তার দিকে অগ্রসর হন জনৈক জ্যোতিষীর এই ভবিষ্যদ্বাণীর উপর 
ভিত্তি করে যে, এই যুদ্ধে প্রথমে যোদ্ধারা ঈসা ইব্‌ন মুসাকে ত্যাগ করে যাবে তারপর পুনরায় 
তার কাছে ফিরে আসবে এবং চূড়ান্ত বিজয় তারাই লাভ করবে । এসময় ঈসা ইব্ন মূসার . 
নেতৃত্বাধীন পরাজিত সৈনিকগণ পলায়ন করতে থাকে এবং পরিশেষে তারা দুই পাহাড়ের মধ্যবর্তী 
একটি নদীর সামনে উপনীত হয় । তখন তারা সে নদী অতিক্রম করতে না পেরে সকলেই ফিরে 


আল-বিদায়া ওয়ান নিহায়া (১০ম খণ্ড)-২২ 


www.almodina.com 


Contents 


১৭০ ও আল-বিদায়া ওয়ান নিহায়া 


শত্রুদের উপর আক্রমণ করে। সর্ব প্রথম পরাজয়বরণকারী হুমায়দ ইব্‌ন কাহতাবাই সর্ব প্রথম 
ফিরে আসে । তারপর তারা এবং তাদের শত্রু ইবরাহীমের সমর্থক যোদ্ধারা সাহসিকতার পরিচয় 
দেয় এবং প্রচণ্ড লড়াইয়ে লিপ্ত হয় । এসময় উভয় পক্ষের বহু যোদ্ধা নিহত হয় । তারপর ইবরাহীম 
লড়াই করতে থাকেন । কারও কারও মতে তার সঙ্গী যোদ্ধারা সংখ্যা ছিল চার’শ ৷ আবার কারও 
মতে নব্বইজন। এরপর ঈসা ইব্‌ন মূসা এবং তার সহযোদ্ধারা. জয়লাভ করে এবং ইবরাহীম 
ইব্‌ন আবদুল্লাহ্‌ অন্যান্য যোদ্ধাদের সাথে নিহত হন। তার মাথা তার সহযোদ্ধাদের (কর্তিত) 
মাথার সাথে মিশে যায়। তখন হুমায়দ ঈসা ইব্‌ন মূসার কাছে সব মাথা এনে জড়ো করে 
অবশেষে লোকজন ইবরাহীমের মাথা সনাক্ত করে এবং তা বিজয়ের সুসংবাদ বাহকের সাথে 
খলীফা মানসূরের কাছে পাঠিয়ে দেয়। এদিকে গণক নীবখত্‌ ইবরাহীম ইব্‌ন আবদুল্লাহর মাথা 
পৌছার পূর্বেই খলীফা মানসুরের সাক্ষাতে প্রবেশ করে । সে তাকে অবহিত করে যে ইবরাহীম 
নিহত হয়েছেন। কিন্তু মানসূর তার কথা অবিশ্বাস করেন। তখন সে বলে হে আমীরুল মু'মিনীন! 
আমার কথা বিশ্বাস না হলে আমাকে আটকে রাখুন । আর যদি ঘটনা তেমন না ঘটে থাকে যেমন 
আমি আপনাকে অবহিত করেছি তাহলে আপনি আমাকে হত্যা করবেন । এমনি সময় সুসংবাদ 
বাহক ফৌজের পরাজয়ের সংবাদ নিয়ে আসে । এরপর যখন ইবরাহীম ইব্‌ন আবদুল্লাহর মাথা 
আনা হয়, তখন মানসুর কবি মুআক্কির ইবন আওস ইব্‌ন হিমার আল-বারিকীর এই কবিতা পঙ্ক্তি 
আবৃত্তি করেন ঃ 

DAL OY 0৯০ 95 রে + | Up JEN, las SiG 

“এরপর সে তা সফর শেষ করে সুস্থির হল যেমন প্রবাসী স্বদেশে ফিরে প্রিয়জনের দর্শনে 
চোখ জুড়ায়।” | 

বর্ণিত আছে খলীফা মানসূর যখন ইবরাহীম ইব্‌ন আবদুল্লাহর মাথা দেখেন, তখন তিনি 
কেঁদে ফেলেন। এমনকি তার চোখের অশ্রু এ মাথার উপর গড়িয়ে পড়ে । এসময় তিনি বলেন, 
আল্লাহ্র কসম ! আমি এটা অপসন্দ করতাম। কিন্তু আমার দ্বারা তুমি পরীক্ষায় পতিত হয়েছ, 
আর তোমার দ্বারা আমি পরীক্ষায় পতিত হয়েছি। এরপর তার নির্দেশে উক্ত মাথা বাজারে ঝুলিয়ে 
দেওয়া হয়- আর তিনি গণক নীবখত্‌ মিথ্যাবাদীকে দু'হাজার জারীব+ শস্য প্রদান করেন। 

খলীফা মানসুরের মাওলা (আযাদকৃত দাস) সালিহ উল্লেখ করে বলেন, যখন ইবরাহীম ইব্‌ন 
আবদুল্লাহর মাথা উপস্থিত করা হয়, তখন খলীফা মানসুর সর্বসাধারণের জন্য উন্মুক্ত মজলিসে 
বসেন। তখন লোকজন তার সাক্ষাতে প্রবেশ করে তাকে অভিনন্দন জানাতে থাকে এবং তার 
সন্তুষ্টির প্রত্যাশায় ইবরাহীমের সমালোচনা করতে থাকে এবং তার সম্পর্কে কটু ও কুৎসিত কথা 
বলতে থাকে । এ সময় মানসুর নির্বাক নিশ্চুপ ও বিবর্ণ অবস্থায় উপবিষ্ট ছিলেন। অবশেষে তার 
সাক্ষাতে জা“ফর ইব্‌ন হানযালা আর বুহরানী প্রবেশ করেন। তিনি থেমে দাড়িয়ে খলীফাকে 
সালাম করে বলেন, হে আমীরুল মু'মিনীন! আপনার চাচাতো ভাইয়ের এই দুঃখজনক 
পরিণতিতে আল্লাহ্‌ আপনার (ধৈর্যের) বিনিময়কে বিপুল করুন। আর আপনার হকের ব্যাপারে 


১, শস্য পরিমাপের পরিমাণ পাত্র বিশেষ । 


www.almodina.com 


Contents 
আল-বিদায়া ওয়ান নিহায়া ১৭১ 


তিনি যে অবহেলা করেছেন তা ক্ষমা করুন। সালিহ বলেন, তখন মানসুরের রং হুলুদ হল 
(অর্থাৎ তার স্বাভাবিকতা তিনি ফিরে পেলেন) এবং তিনি তার দিকে মনোযোগী হয়ে বললেন, হে 
আবু খালিদ ! তোমাকে অভিনন্দন ও স্বাগতম ! তুমি এখানে বস। তখন সকলে বুঝতে পারল 
জাফরের অভিব্যক্তি তার পসন্দ হয়েছে । এরপর যারা আসতে লাগল তারা সকলেই জাফরের 
ন্যায় বলতে লাগল । আবূ নুআয়ম ফযল ইব্‌ন দাকীন বলেন, ইবরাহীম ইব্ন আবদুল্লাহ্‌ ইব্‌ন 
হাসানের হত্যাকাণ্ড সংঘটিত হয় এ বছরের যুল্হাজ্জা মাসের পঁচিশ তারিখ বৃহস্পতিবার । 


এবছর যে সব বিশিষ্টজন ইনতিকাল করেন 

আবদুল্লাহ্‌ ইব্‌ন হাসান এবং তার দুই ছেলে মুহাম্মাদ ও ইবরাহীম, তার সহোদর ভাই হাসান ইব্‌ন 
হাসান এবং তার বৈপিত্রেয় ভাই মুহাম্মাদ ইব্‌ন আবদুল্লাহ্‌ ইবন আমর ইব্‌ন উছমান ইব্‌ন 
আফ্ফান। এর উপাধি ছিল 'দীবাজ' ।৯ আর তীর জীবনী পূর্বে উল্লিখিত হয়েছে। 

আর তার ভাই আবদুল্লাহ্‌ ইব্‌ন হাসান ইব্‌ন হাসান ইব্‌ন আলী ইব্ন আবু তালিব আল-কুরায়শী 
আল-হাশিমী হলেন তাবিঈ । তিনি তার পিতা থেকে এবং মাতা ফাতিমা বিন্ত হুসাইন থেকে, 
বিশিষ্ট সাহাবী আবদুল্লাহ্‌ ইব্‌ন জা“ফর ইব্‌ন আবু তালিব থেকে এবং অন্যান্যদের থেকে হাদীস 
রিওয়ায়াত করেছেন । আর তার থেকে যারা রিওয়ায়াত করেছেন তাদের অন্যতম হলেন, সুফিয়ান 
আহছু-ছাওরী, আদৃ-দারাওয়ারদী ও মালিক (র)। তিনি আলিম-উলামাগণের শ্রদ্ধার পাত্র ছিলেন এবং 
উচ্চস্তরের আবিদ ছিলেন। ইয়াহইয়া ইব্‌ন মঈন বলেন, তিনি নির্ভরযোগ্য ও সত্যবাদী । ইনি 
হযরত উমর ইব্‌ন আবদুল আযীযের (খিলাফতকালে) সাক্ষাতে গমন করেন, উমর তাকে সমাদর 
সম্মান করেন। এছাড়া তিনি যখন সাফ্ফাহ্‌-এর দরবারে গমন করেন তখন তিনি তার প্রতি সম্মান 
প্রদর্শন করেন এবং তাকে দশ লক্ষ দিরহাম প্রদান করেন। কিন্তু এরপর মানসূর যখন খলীফা. হন 
তখন তিনি তার সাথে এর বিপরীত আচরণ করেন । তদ্রুপ তার সন্তান ও স্বজনদের সাথেও । তার 
সকলেই মহান আল্লাহ্‌র সান্নিধ্যে গত হয়েছেন। খলীফা মানসুর তাকে এবং তার স্বজনদের 
শৃঙ্খল ও বেড়ি পরিহিত অবস্থায় অপমানিত করে পবিত্র মদীনা থেকে হাশিমিয়্যাতে প্রেরণ করেন 
এবং সেখানে তাদেরকে সংকীর্ণ পরিসরের এক কয়েদখানায় বন্দী করে রাখেন । পরবর্তীতে 
তাদের অধিকাংশই সেখানে মৃত্যুমুখে পতিত হন । আবদুল্লাহ্‌ ইবৃন হাসানই তার ছেলে মুহাম্মাদ 
পবিত্র মদীনায় বিদ্রোহ করার পর তাদের মাঝে প্রথম ইনতিকাল করেন । কারও কারও মতে 
জেলখানায় তাকে ইচ্ছাকৃতভাবে হত্যা করা হয়। মৃত্যুকালে তার বয়স ছিল, পঁচাত্তর বছর। তার 
জানাযা পড়ান তার বৈপিত্রেয় ভাই হাসান ইব্‌ন হাসান ইব্‌ন আলী । এরপর তার ভাই হাসানও 
ইনতিকাল করেন। তার জানাযা পড়ান তার বৈপিত্রেয় ভাই মুহাম্মাদ ইব্‌ন আবদুল্লাহ্‌ ইব্‌ন আমর 
ইবৃন উছমান ইব্‌ন সাফ্ফান। তারপর তিনি নিহত হন এবং তার মাথা খুরাসানে নিয়ে যাওয়া হয়। 
যেমন পূর্বে গত হয়েছে। | 

আর তার ছেলে মুহাম্মাদ ইব্‌ন আবদুল্লাহ্‌ যিনি পবিত্র মদীনায় বিদ্রোহ করেন । তিনি তার পিতা 
থেকে রিওয়ায়াত করেছেন । এছাড়া তিনি নাফি থেকে এবং আবুয্-যিনাদ থেকে আ'রাজ সূত্রে 
১. দীবাজের শাব্দিক অর্থ রেশমী কাপড় । 





www.almodina.com 


Contents 
১৭২ '__ আল-বিদায়া ওয়ান নিহায়া 


আবু হুরায়রার উদ্ধৃতিতে ‘সিজদায় যাওয়ার অবস্থা’ সম্পর্কে হাদীছ রিওয়ায়াত করেছেন। এছাড়া 
তার থেকেও একদল রাবী রিওয়ায়াত করেছেন। আর নাসাঈ ও ইব্‌ন হিব্বান তাকে নির্ভরযোগ্য 
আখ্যা দিয়েছেন। আর ইমাম বুখারী মন্তব্য করেন তার হাদীছের কোন সমর্থক রিওয়ায়াত নেই। 
উল্লেখ করা হয়েছে যে, তিনি চার বছর মাতৃগর্ভে ছিলেন। তিনি ছিলেন দীর্ঘকায়, ফর্সা, 
বাদামী বর্ণ বিশাল দেহী । উচ্চমনোবল, প্রচণ্ড দাপট এবং অনন্য বীরত্ব ছিল তার অন্যতম বৈশিষ্ট্য । 
একশ পঁয়তাল্লিশ হিজরীর রমযান মাসের মধ্যবর্তী সময়ে তিনি পবিত্র মদীনায় নিহত হন। এসময় 
তার বয়স পঁয়তাল্সিশ বছর । তার কর্তিত মস্তক খলীফা মানসূরের কাছে বহন করে নেওয়া হয় 
এবং বিভিন্ন অঞ্চলে তাকে প্রদক্ষিণ করানো হয়। 
করেন। এ বছরের যুল্হাজ্জা মাসে তার ভাই নিহত হওয়ার পর তিনিও নিহত হন। সিহাহ্‌ 
সিত্তাহ্য় তার কোন রিওয়ায়াত নেই । আবু দাউদ সিজিস্তানী আবু আওয়ানার সুত্রে বর্ণনা করেন 
যে, তিনি আবূ আওয়ানা বলেন, ইবরাহীম ইব্‌ন আবদুল্লাহ্‌ ও তার ভাই মুহাম্মাদ খারিজী ছিলেন। 
দাউদ বলেন, তার মন্তব্য সঠিক নয়। এটা হল যায়দীয়্যাদের রায় । আল-বিদায়ার গ্রন্থকার বলেন, 
একদল আলিম ও ইমাম থেকে বর্ণিত আছে যে, তারা যায়দিয়্যারা তাদের আত্মপ্রকাশের প্রতি 
আকৃষ্ট হয়েছিল। 


এবছর যে সব প্রসিদ্ধ ও বিশিষ্ট ব্যক্তি ইনতিকাল করেন 


এবছর যে সকল প্রসিদ্ধ ও বিশিষ্ট ব্যক্তি ইনতিকাল করেন তাদের অন্যতম আজলাহ ইব্‌ন 
আবদুল্লাহ্‌, ইসমাঈল ইবৃন আবু খালিদ (একমতানুযায়ী) হাবীব ইবনুশ-শাহীদ, আবদুল মালিক 
ইব্‌ন আবু সুলায়মান, আফরার মাওলা আমর, ইয়াহইয়া ইবৃন হারিছ আযৃ-যিমারী, ইয়াহ্ইয়া ইব্‌ন 
সাঈদ আবু হায়্যান আত্-তায়সী, রু'বা ইবনুল আজ্জাজ- যার নাম হল আবু শা*ছা আবদুল্লাহ্‌ ইব্‌ন 
রু'বা আর আজ্জাজ তার উপাধি, আবু মুহাম্মাদ আত্-তামীমী আল-বাসরী, আর রাজিয্‌ ইব্‌ন - 
রাজিব। আর এদের প্রত্যেকের রাজয্‌ * ছন্দের একটি করে কাব্য সমগ্র রয়েছে । এদের 
প্রত্যেকেই কাব্যশান্ত্রে অপ্রতিদ্বন্দ্বী,এবং ভাষাজ্ঞানী ৷ এছাড়া রয়েছেন বিশিষ্ট লেখক আবদুল্লাহ্‌ 
ইবনুল মুকাফ্ফা, যিনি সাফ্ফাহ ও মানসূরের চাচা ঈসা ইব্‌ন আলীর হাতে ইসলাম গ্রহণ করেন 
এবং তার পত্র লিখক বা সংকলকের দায়িত্ব পালন করেন । তার রচিত বহু পত্র রয়েছে । তিনি 
নাস্তিকতার অভিযোগে অভিযুক্ত ছিলেন । তিনি “কালীলা ও দিমনা' গ্রন্থের গ্রন্থকার । আর এও বলা 
হয় যে, তিনি পারসিক ভাষা থেকে তা আরবীতে অনুবাদ করেছেন, মাহদী বলেন, নাস্তিকতা 
সংক্রান্ত যে কোন গ্রন্থের উৎস ইব্নুল মুকাফ্ফা, মুতী' ইব্‌ন ইয়াস এবং ইয়াহ্‌ইয়া ইব্‌ন যিয়াদ। 
এঁতিহাসিকগণ বলেন, মাহদী জাহিযের কথা বিস্তৃত হয়েছেন । অথচ সে এদের চতুর্থজন। এসব 
সত্তেও ইবনুল মুকাফ্ফা বিশুদ্ধ ভাষী ও গুণী ব্যক্তি। আসমাঈ বলেন, (একবার) ইবনুল 
মুকাফ্ফাকে প্রশ্ন করা হয়, কে আপনাকে শিষ্টাচার শিক্ষা দিয়েছে? সে বলে আমি নিজেই আমার 
শিক্ষক অন্য কারও থেকে আমি যখন কোন মন্দকর্ম দেখতাম, তখন তা বর্জন করতাম আর 
যদি কোন সুকর্ম দেখতাম তা হলে তা অর্জন করতাম । তার নির্বাচিত কথামালার একাংশ- আমি 


১. আরবী কাব্যের ছন্দ বিশেষ । 


www.almodina.com 


Contents 
আল-বিদায়া ওয়ান নিহায়া | ১৭৩ 


আকণ্ঠ পান করেছি বন্তৃতাপানীয়, কিন্তু তার জন্য কোন চিন্তা-ভাবনা সুস্থির করিনি ! ফলে প্রথমে 
তা তলিয়ে গেছে তারপর উথলে উঠেছে। | 

ইবনুল মুকাফ্ফার হত্যাকাণ্ড সংঘটিত হয় বসরার নায়িব সুফিয়ান ইব্‌ন মুআবিয়া ইব্‌ন 
ইয়ামীদ ইবৃন মুহাল্লাৰ ইব্‌ন আবূ সুফরার হাতে । আর এই নায়িব তাকে হেয় জ্ঞান করত এবং 
তার মাকে, গালমন্দ করত । সে তাকে ইবনুল মুআল্লিম বা শিক্ষক তনয়’ সম্বোধন করত। 
ইবনুল মুকাফ্‌ফা ছিল বিশাল নাকের অধিকারী সে যখন তার সাক্ষাতে প্রবেশ করত তখন তার 
নাকের প্রতি কটাক্ষ করে বলত, তোমাদের দু'জনকে সালাম । একবার সে সুফিয়ান ইবৃন 
মুআবিয়াকে বলে, আমি কখনও আমার চুপ থাকার কারণে অনুশোচনাবোধ করিনি । তখন সে 
বলে, তুমি সত্য বলেছ। তোমার জন্য চুপ থাকাই কথা বলার চেয়ে শ্রেয় । এরপর ঘটনাক্রমে 
খলীফা মানসূর ইবনুল মুকাফ্ফার প্রতি ক্রুদ্ধ হন। তিনি তার নায়িৰ এই সুফিয়ান ইব্‌ন 
মুআবিয়াকে তাকে হত্যা করার জন্য লিখেন। তখন সুফিয়ান তাকে পাকড়াও করে তার জন্য 
উনুনে উত্তপ্ত করে এরপর তাকে টুকরা টুকরা করে সেই (ভৃলস্ত) উনুনে নিক্ষেপ করে । এমনকি 
তাকে পুড়িয়ে ভম্ম করে। একবার সে তার অঙ্গ-প্রতঙ্গের দিকে লক্ষ্য করে কিভাবে তা কাটা হয়। 
তারপর কিভাবে তা জ্বালানো হয়। অবশ্য তার হত্যাকাণ্ডের অন্য রকম বিবরণও আছে। ইব্‌ন 
খাল্লিকান বলেন, কারও কারও মতে তার ইবনুল মুকাফ্ফা নামকরণের কারণ, সে কিফা' বিক্রি 
করত । আর তা হল খেজুর পাতার হাতলবিহীন টুকরি বা ঝুড়ি। তবে সঠিক হল সে ইবনুল 
মুকাফ্ফা, আবু দারাওয়াহি হাজ্জাজ ইব্‌ন ইউসুফ তাকে কর আদায়ের দায়িত্ব প্রদান করে । সে তা 
থেকে কিছু আত্মসাৎ করলে হাজ্জাজ তাকে শাস্তি প্রদান করে । ফলে তার উভয় হাত অসাড় হয়ে 
যায়। আল্লাহই সর্বাধিক জানেন। 

এবছরই তাতুরী এবং খুয্রীগণ বাবুল আবওয়াবে বিদ্রোহ করে । এসময় তারা আর্মেনিয়ায় বহু 
সংখ্যক মুসলমানকে হত্যা করে । আর এবছর হজ্জ পরিচালনা করেন পবিত্র মদীনার গভর্নর 
আবদুল্লাহ্‌ ইবৃন রাবীআ আল-হারিছী । এছাড়া এবছর কৃফার গভর্নর ছিলেন ঈসা ইব্‌ন মূসা, বসরার 
গভর্নর মুসলিম ইবৃন কুতায়বা এবং মিসরের গভর্নর ইয়াধীদ ইব্‌ন হাতিম । 


১৪৬ হিজরীর সূচনা 

এবছরই মদীনাতুস্‌ সালাম বা “শান্তিময় নগরী” বাগদাদের নির্মাণ সম্পন্ন হয় এবং খলীফা 
মানসূর এবছরের সফর মাস থেকে সেখানে বসবাস শুরু করেন। আর ইতিপূর্বে তিনি কৃফার 
সীমান্তবর্তী হাশিমিয়্যা উপশহরে অবস্থান করতেন । তিনি এ শহরেই নির্মাণ কাজ শুরু করেন। 

অবশ্য কারও কারও মতে একশ চুয়াল্লিশ হিজরীতে । আল্লাহই অধিক জানেন । 

আর যে কারণে খলীফা মানসুর এই শহর নির্মাণে উদ্বুদ্ধ হন। তা হল যে রাওয়ানদিগণ যখন 
কুফায় তার উপর আক্রমণ করে এবং আল্লাহ্‌ তাকে তাদের অনিষ্ট থেকে রক্ষা করেন তখন 
তাদের সমর্থকদের অংশবিশেষ রক্ষা পায়। ফলে, তিনি তার সৈন্যদের ব্যাপারে এদের থেকে 
আক্রমণের আশঙ্কাবোধ করেন । তখন তিনি তাদের জন্য একটি সুরক্ষিত শহর নির্মাণের স্থান 
নির্বাচনের উদ্দেশ্যে কুফা থেকে বের হন। এরপর বিভিন্ন স্থান ঘুরে আল-জাধিরায় গিয়ে 
পৌছেন। আর এই সময়ে তিনি বর্তমানে যে স্থানে বাগদাদ শহর অবস্থিত তার চেয়ে উপযুক্ত 


www.almodina.com 


Contents 


১৭৪ | আল-বিদায়া ওয়ান নিহায়া 


কোন স্থান দেখতে পাননি। এর কারণ, তা হল এমন স্থান যেখানে সকাল-সন্ধ্যায় জল ও স্থল 
পথে তাব চতুষ্পার্খ থেকে প্রয়োজনীয় উপায়-উপকরণ ও পণ্যসন্তার আমদানী করা সন্তব। আর তা 
এদিক এবং সেদিক থেকে দজলা ও ফোরাত নদী দ্বারা প্রাকৃতিকভাবে সুরক্ষিত। পুল পার না হয়ে 
কেউ খলীফার প্রাসাদ পর্যন্ত পৌছতে পারবে না। এ শহর নির্মাণ শুরু করার পূর্বে খলীফা মানসূর 
সেখানে কয়েক রাত্রি যাপন করেন। তখন তিনি দেখতে পান সেখানে দিন-রাত্রি সবসময় 
(ধুলিমুক্ত) নির্মল ও মৃদুমন্দ বায়ু প্রবাহিত হয়। এছাড়া তিনি এই ভূখণ্ডের মনোরম ভূপ্রকৃতি ও 
আবহাওয়া প্রত্যক্ষ করেন। 


(এতিহাসিকগণ উল্লেখ করেন), বর্তমান বাগদাদ শহরের স্থানে খৃষ্টান যাজক ও অন্যান্যদের 
একাধিক জনপদ এবং উপাসনালয় ছিল। এঁতিহাসিক আবূ জা“ফর ইব্‌ন জারীর সেগুলি নাম ও 
সংখ্যাসহ বিশদভাবে উল্লেখ করেছেন- এসময় মানসূর তার নকশা প্রণয়নের নির্দেশ দেন। 
নকশাবিদগণ ছাইয়ের সাহায্যে তাকে তার মডেল বানিয়ে দেখান । তখন তার পরিকল্পিত পথ ও 
সড়ক তাকে মুগ্ধ করে । এরপর খলীফা মানসূর পরিকল্পিত শহরের এক-চতুর্থাংশ নির্মাণের জন্য 
একেকজন আমীরকে তত্ত্বাবধায়ক নিয়োগ করেন। এছাড়া তিনি এর নির্মাণ উপলক্ষে বিভিন্ন দেশ 
থেকে হাজার হাজার কুশলী কারিগর, নির্মাণশিল্পী, নগর পরিকল্পনাবিদ ও প্রকৌশলীদের উপস্থিত 
করেন। এরপর তিনি বিসমিল্লাহ্‌ ওয়াল-হামদুলিল্লাহ্‌ বলে তার ভিত্তি প্রস্তর স্থাপন করে বলেন, 
পৃথিবীর কর্তৃত্ব আল্লাহ্র । তিনি তার বান্দাদের থেকে যাকে ইচ্ছা তার শাসন কর্তৃত্ব দান করেন। 
আর শুভপরিণাম আল্লাহ্ভীরদের জন্য । এরপর তিনি নির্মাণকর্মীদের উদ্দেশ্যে বলেন, তোমরা 
আল্লাহ্‌র বরকত ও কল্যাণ প্রত্যাশী হয়ে নির্মাণ শুরু কর । তিনি তাদেরকে গোলাকার নগর প্রাচীর 
পরিবেষ্টিত করে এ শহরে নির্মাণের নির্দেশ দেন যার প্রাচীরের পুরুতু ভিত্তিমূলে পঞ্চাশ গজ এবং 
শীর্ষদেশে বিশ গজ । আর তিনি এই শহরের জন্য বহিঃগ্রাচীরে আটটি এবং অন্তঃপ্রাচীরে আটটি 
প্রবেশ দ্বার নির্মাণ করেন, যার প্রত্যেকটি অন্যটির সামনা-সামনি নয় । বরং প্রত্যেকটি তার 
সংলগ্রটির সাথে তির্যক বা কোণাকুণিভাবে অবস্থিত। একারণেই বাগদাদকে তার প্রবেশদ্বার- 
সমূহের তির্যকতার কারণে ‘তির্যক বাগদাদ’ বলা হয়। কারও কারও মতে বাগদাদের এ 
নামকরণের কারণ হল দজলা নদীর সেখানে এতো বেঁকে যাওয়া- এছাড়া তিনি দারুল খিলাফত 
বা খলীফার বাসবভন, নগরের ঠিক মধ্যস্থলে নির্মাণ করেন যাতে নগরবাসী সকলেই তা থেকে 
সমান দূরত্বে থাকে । আর এই প্রাসাদের পাশেই জামে" মসজিদ নির্মাণের নকশা প্রণয়ন করেন। 
এছাড়া এই মসজিদের কিবলা নির্ধারণ করেন হাজ্জাজ ইব্‌ন আরতাআ । ইব্ন জারীর বলেন, বর্ণিত 
আছে এই মসজিদের বিকলায় বিচ্যুতি রয়েছে এখানে মুসল্লীকে বাবুল বসরা বা বসরা দ্বারের 
দিকে কাত হয়ে তির্যকভাবে দাড়িয়ে নামায পড়তে হয়। তিনি উল্লেখ করেছেন যে রাস্সাফার 
মসজিদের কিবলা এই মসজিদের কিবলার চেয়ে নিখুঁত । কেননা, তা দারুল্-খিলাফাত নির্মাণের 
পূর্বেই নির্মিত হয়েছে। আর ‘জামে বাগদাদ’ নির্মিত হয় দারুল্-খিলাফতের সাথে সমান্তরাল. 
করে ফলে এ কারণে তার কিবলায় বিচ্যুতি ঘটে । সুলায়মান ইব্‌ন মুজালিদ সূত্রে ইব্‌ন জারীর 
উল্লেখ করেছেন যে খলীফা মানসুর এসময় ইমাম আবু হানীফা নু'মান ইব্‌ন ছাবিতকে বাগদাদের 
কাষী নিয়োগ করতে চান। কিন্তু, তিনি তাতে অস্বীকৃতি জানিয়ে বিরত থাকেন । তখন মানসূর 
শপথ করেন যে অবশ্যই আবু হানীফা তার পক্ষে কাষীর দায়িত্‌ পালন করবেন আর আবু হানীফা 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া at 


‘শপথ করেন যে, তিনি তার হয়ে কাষীর দায়িত্ব পালন করবেন না। এরপর মানসূর তাকে শহর 
নির্মাণে ইট প্রস্তুতকরণ এবং নির্মাণকর্মীদের কাজ তত্বাবধানের দায়িত্ব অর্পণ করেন৷ তখন তিনি 
এ দায়িত্ব পালন করেন। এমনকি নির্মাণকর্মীরা নগরীর পরিখা সংলগ্ন প্রাচীর নির্মাণ সম্পন্ন করে । 
আর তার নির্মাণ সম্পন্ন হয় একশ চুয়াল্লিশ হিজরীতে । ইব্‌ন জারীর বলেন, আর হায়ছাম ইব্‌ন 
আদীর সূত্রে উল্লেখ করা হয়েছে যে, খলীফা মানসূর ইমাম আবু হানীফাকে কাী নিয়োগের প্রস্তাব” 
দেন। কিন্তু তিনি অস্বীকৃতি জানান। তখন মানসূর শপথ করেন, আবু হানীফা তার পক্ষে কোন 
দায়িত্ব পালন না করা পর্যন্ত তিনি তার থেকে নিবৃত্ত হবেন না। আবু হানীফার কাছে যখন এ সংবাদ 
পৌছে তখন তিনি একটি বাঁশখণ্ড এনে কাচা ইট গণনা করেন যাতে করে তা দ্বারা মানসুরের 
শপথ পূর্ণ হয়। এরপর ইমাম আবু হানীফা বাগদাদে ইনতিকাল করেন । এঁতিহাসিকগণ উল্লেখ 
করেছেন, খালিদ ইব্‌ন বারমাকই খলীফা মানসূরকে বাগদাদ শহর নির্মাণের পরামর্শ প্রদান করেন 
এবং তিনিই এর নির্মাণকালে নির্মাণকর্মীদের উৎসাহ প্রদান করতেন। আর এসময় খলীফা মানসূর 
দারুল খিলাফত বাগদাদে অবস্থিত হওয়ায় “আল-কাদারুল আবইয়ায' বা শুভ্র শ্বেত প্রাসাদকে 
মাদায়িন থেকে বাগদাদে স্থানান্তরের ব্যাপারে তার আমীর-উমারাদের সাথে পরামর্শ করেন । তখন 
তারা বলেন, আপনি তা করবেন না। কেননা, এটা পৃথিবীর এক অন্যতম নিদর্শন । এখানে 
আমীরুল মু'মিনীন আলী ইব্‌ন আবূ তালিবের জায়নামায বিদ্যমান । কিন্তু তিনি তাদের সাথে 
একমত হননি এবং সেখান থেকে বহু কিছু স্থানান্তরিত করেন। কিন্তু পরবর্তীতে তা বহনে 
ব্যয়ভারের সংস্থান না হওয়ায় তিনি তা বর্জন করেন। এছাড়া তিনি ওয়াসিত এর প্রসাদের 
(মূল্যবান) দরজাসমূহ বাগদাদে দারুল খিলাফতে স্থানান্তরিত করেন। আর ইতিপূর্বে হাজ্জাজ 
ইব্‌ন ইউসুফ সেখানকার এক শহর ১ থেকে তার প্রস্তরসমূহ স্থানান্তরিত করেন যা নির্মাণ করেন 
সুলায়মান ইব্‌ন দাউদ আলী ইব্‌ন সালাম । আর এই দরজাসমূহ (হযরত সুলায়মানের অনুগত) 
জিনরা নির্মাণ করেছিল । আর এর প্রস্তর খণ্ডসমূহ ছিল অতি বিশাল আকৃতির । বাগদাদে নির্মিত 
দারুল খিলাফত থেকে বাজারের শোরগোল ও কোলাহল শোনা যেত। এমনকি সেখান থেকে 
বিক্রেতাদের হাকডাক এবং বাজারের হৈ চৈ সব শোনা যেত। রোম থেকে আগত পত্রবাহক 
জনৈক খৃষ্টান পাদ্রী এ বিষয়টির সমালোচনা করে। তখন খলীফা মানসূর বাজারসমূহ সে স্থান 
থেকে অন্য এক স্থানে২ স্থানান্তরের নির্দেশ দেন। এছাড়া তিনি সড়কসমূহ চল্লিশ গজ প্রশস্ত 
করার নির্দেশ দেন। এসময় যারা এই চল্লিশ গজের পরিধিতে কিছু নির্মাণ করেছিল তা ভেঙ্গে 
ফেলা হয়। 


ইব্‌ন জারীর বলেন, ঈসা ইব্‌ন মানসূরের উদ্ধৃতিতে উল্লেখ করা হয়েছে যে, তিনি বলেন, 
খলীফা মানসূরের ধনভাপ্তারে আমি একথা লিখিত পেয়েছি যে, তিনি বাগদাদ শহর তার জামে 
মসজিদ, স্বর্ণ প্রাসাদ, বাজাসমূহ ও অন্যান্য স্থাপনা নির্মাণে আটচল্লিশ লক্ষ তিরাশি হাজার দিরহাম 


১. এটা হল যানদাওয়ারদ্‌ শহর । 

২. ইবনুল আছীর বলেন, (৫ খ. ঃ টার হাক তারে আগস্তুকেরা 
সেখানে আগমন করে এবং রাত্রিযাপন করে, আর এদের মাঝে কোন গুপ্তচরও থাকতে পারে, থাকতে পারে 
কোন স্পর্শকাতর তথ্য সন্ধানী অথবা কেউ রাত্রিকালে নগর দ্বার খুলে দিতে পারে । আত্-তাবারী (৯ খ. ৪ 
২৩২ পৃ.) । 


www.almodina.com 


Contents 


১৭৬ আল-বিদায়া ওয়ান নিহায়া 


ব্যয় করেন। আর এর প্রধান নির্মাণক্মীদের দৈনিক মজুরী ছিল এক কীরাত রৌপ্য । আর 
কারিগরের মজুরী ছিল দুই থেকে তিন হাব্বা রৌপ্য । খতীব বাগদাদী বলেন, কোন এক গ্রন্থে 
আমি তা প্রত্যক্ষ করেছি। কোন কোন এঁতিহাসিক থেকে বর্ণিত আছে, তিনি বলেন, খলীফা 
মানসূর এই শহর নির্মাণে এক কোটি আশি লক্ষ দিরহাম ব্যয় করেন। আল্লাহই অধিক জানেন। 

ইব্‌ন জারীর উল্লেখ করেছেন খলীফা মানসুর দারুল খিলাফতে তার জন্য একটি সুন্দর গৃহ 
নির্মাণকারী জনৈক? নির্মাণ প্রকৌশলীকে দরদামকৃত মজুরীর চেয়ে এক দিরহাম কম প্রদান করেন 
এবং তিনি জনৈক মজুরী প্রদানকারী তত্তবাবধায়কের কাছে প্রদত্ত অর্থের হিসাব করে তার কাছে 
পনের দিরহাম উদ্বৃত্ত পান, তখন তিনি তাকে আটকে রাখলে সে বাধ্য হয়ে তা উপস্থিত করে। 
আর খলীফা মানসূর বেশ ব্যয়কুষ্ঠ ছিলেন, খতীব বলেন, তিনি বাগদাদ শহর গোলাকৃতি করে 
নির্মাণ করেন, আর (সে সময়) দুনিয়াতে আর কোন গোলাকার শহর বা নগরীর অস্তিত্ব ছিল না। 
গণক/জ্যোতিষী নীবখত কর্তৃক নির্ধারিত শুভ সময়ে তিনি এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এছাড়া 
জনৈক জ্যোতিষী থেকে বর্ণিত আছে সে বলে, খলীফা মানসূর বাগদাদ নগরী নির্মাণ সম্পন্ন করে 
আমাকে বলেন, তুমি এ শহরের জ্যোতিষ শাস্ত্রীয় অবস্থা নিরীক্ষণ কর, তখন আমি তারকা ও 
রাশিসমূহের অবস্থান নিরীক্ষণ করে তাকে তার দীর্ঘস্থায়ীত্বের কথা, বসতির আধিক্যের কথা, 
পার্থিব এশ্বর্ষের তার প্রতি ধাবিত হওয়ার কথা এবং তার ধন-জনের প্রতি মানুষের প্রয়োজনীয়তার 
কথা তাকে অবহিত করি । বর্ণনাকারী বলেন, তারপর আমি তাকে বলি, হে আমীরুল মু'মিনীন ! 
আপনাকে আমি এই সুসংবাদ দিচ্ছি যে এ নগরীতে (থাকা অবস্থায়) কোন খলীফা কখনও 
মৃত্যুমুখে পতিত হবেন না। বর্ণনাকারী বলেন, তখন আমি তাকে মৃদ্যু হাসতে দেখি। এরপর 
তিনি বলেন, প্রশংসা আল্লাহ্‌র ! তা হল আল্লাহ্‌র অনুগ্রহ তিনি যাকে ইচ্ছা তা দান করেন। আর 
আল্লাহ্‌ হলেন মহা-অনুগহের অধিকারী । জনৈক কবি কবিতা আবৃত্তি করেন, তার একটি 
পঙুক্তি হল ঃ 


(৮58: এআ ০৩ 20০ s+ 5 3৪০৪ 01 ৫2০ ০1৯ 

“তার রব এই ফায়সালা করেছেন যে সেখানে কোন খলীফার মৃত্যু হবে না, আর তার সৃষ্টির 
ব্যাপারে তিনি যা ইচ্ছা তাই ফায়সালা করে থাকেন।” 

আর খতীব বাগদাদী তাকে এই ভুলের উপর স্থির রেখেছেন, কোন কিছু দ্বারা তা রদ করেননি 
বরং তিনি তার জ্ঞান অবনতি সত্বেও তাকে সমর্থন করেছেন । তিনি বলেন, জনৈক ব্যক্তি দাবী 
করেন খলীফা হারুনুর রশীদের ছেলে আমীন (বাগদাদের) দারাবুল আনবার নামক স্থানে নিহত 
হয়েছেন। এরপর আমি কাযী আবুল কাসিম আলী ইব্‌ন হাসান আত্-তানুখাকে তা অবহিত করি। . 
নদীতে নৌবিহারে যান। তখন দজলার মধ্যস্থলে ধৃত হন এবং সেখানেই নিহত হন। এঁতিহাসিক 
সূলী ও অন্যান্যরা তা উল্লেখ করেছেন। 

বাগদাদ নিবাসী জনৈক শায়খের উদ্ধীতিতে উল্লেখ করা হয় যে, তিনি বলেন, বাগদাদ শহরের 


১. এই ব্যক্তি হল খালিদ ইব্‌ন সাল্ত। খলীফা মানসূর তাকে বাগদাদ শহর নির্মাণকালে এর এক-চতুর্থাংশের ব্যয় 
নির্বাহের তত্ত্বাবধায়ক বানিয়েছিলেন। 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ১৭৭ 


আয়তন একশ তিরিশ “জারীব' ৷ আর তা হল দৈর্ঘ্যে দুই মাইল এবং প্রস্থে দুই মাইল অর্থাৎ চার 
বর্গমাইল । ইমাম আহমাদ বলেন, বাগদাদ শহরের সীমান্ত হল, সারাত থেকে বাবুত্‌-তিবৃন 
পর্যন্ত । খতীব বাগদাদী বলেন, বাগদাদ শহরের প্রত্যেক দুই প্রবেশ দ্বারের মাঝের ব্যবধান হল 
এক মাইল । অবশ্য এর চেয়ে কমও বর্ণনা করা হয়। দারুল্‌ খিলাফাতের বর্ণনা প্রসঙ্গে খতীব 
বাগদাদী বলেন, এ প্রাসাদের সবুজ গন্থুজের উচ্চতা ছিল আশি হাত (চল্লিশ গজ), তার শীর্ষদেশে 
ছিল সদা ঘুর্ণায়মান অশ্বপৃষ্ঠে উপবিষ্ট বর্শাধারী এক অশ্বারোহী । যখন কোন দিকাভিমুখী ঘুরে তা 
স্থির থাকত, তখন খলীফা বুঝতে পারতেন সে দিকে কোন গুরুতর ঘটনা সংঘটিত হয়েছে । 
এরপর অতি অল্প সময়ের মাঝে খলীফার কাছে তার সংবাদ পৌছে যেত।১ আর এই গন্থুজের 
অবস্থান ছিল বিচার ভবনের সম্মুখভাগের একটি সভাস্থুলের বরাবর । আর এ সভাস্থলের দৈর্ঘ্য ছিল 
তিরিশ হাত এবং প্রস্থ ছিল বিশ হাত । ৩২৯ হিজরীর জুমাদাল উখরা মাসের সাত তারিখ মঙ্গলবার 
রাত্রে প্রচণ্ড শিলাবৃষ্টি ও বন্রপাতের কারণে এই গম্বুজ ভেঙ্গে পড়ে । 

খতীব বাগদাদী (তৎকালীন বাগদাদের ক্রয়-বিক্রয় প্রসঙ্গে) বলেন, খলীফা মানসুরের 
খিলাফতকালে ছাগল-ভেড়ার বিক্রয়মূল্য ছিল এক দিরহাম আর নর উটের বিক্রয়মূল্য ছিল "চার 
দানীক' ৷ এছাড়া ছাগল-ভেড়ার গোশতের ষাট রিতল ছিল এক দিরহাম । আর গরুর গোশতের 
নব্বই রিতল ছিল এক দিরহাম । ষাট রিতল খেজুরের মূল্যও ছিল এক দিরহাম ৷ অন্যান্য দ্রব্যের 
মধ্যে ষোল (১৬) রিতল তেল ছিল এক দিরহাম । তদ্রপ এক দিরহামের বিনিময়ে পাওয়া যেত 
আট রিতল ঘী, আর মধু পাওয়া যেত দশ রিতল। 


জানমালের নিরাপত্তা এবং দ্রব্যমূল্য সস্তা হওয়ার কারণে বাগদাদের অধিবাসীদের সংখ্যা খ্যা বৃদ্ধি 
পায় এবং তার বাজার ও বিপণন কেন্দ্রসমূহে লোক সমাগম বৃদ্ধি পায় । এমনকি ভিড়ের কারণে 
তার বাজার ঘাটে পথ অতিক্রম করা মুশকিল হত । এসময় জনৈক আমীর বাজার থেকে ফিরে 
বলেন, আল্লাহ্‌র কসম ! (এইতো সেদিনও) আমি এসকল স্থানে ছোটাছুটিকারী খরগোশ 
তাড়িয়েছি।২ 


খতীব বাগদাদী উল্লেখ করেছেন, একদিন খলীফা মানসূর তার প্রাসাদে বসে ছিলেন । এমন 
সময় তিনি ভীষণ শোরগোল শুনতে পেলেন, এরপর আরেকবার তারপর আরেকবার । তখন তিনি 
তার দ্বাররক্ষী রাবীআকে বললেন, এ কিসের শোরগোল ! সে খোজ নিয়ে জানতে পারল, একটি . 
গরু কসাইয়ের হাত ছুটে পালিয়ে বাজারে ঢুকে পড়েছে। তখন রোমক এক ব্যক্তি (যে তখন 
উপস্থিত ছিল) বলল, হে আমীরুল মু'মিনীন! নিঃসন্দেহে আপনার নির্মিত এ ভবন অনন্য 
অতুলনীয় । তবে তাতে তিনটি খুঁত বিদ্যমান । প্রথমত তা পানি থেকে দূরে, দ্বিতীয়ত তা 
বাজারের নিকটে, আর তৃতীয়ত তার আশে-পাশে কোন সবুজের ছোয়া (উদ্যান) নেই। আর 


১. নিঃসন্দেহে এই বর্ণনা অবাস্তব এবং ডাহা মিথ্যা । এটা মূলত মিসরীয় যাদুকরদের এবং বালীনাসের তন্ত্রমন্ত্রে 
কথা । ইসলামে এজাতীয় আজগুবি বিশ্বাসের কোন স্থান নেই। আর যদি তা সঠিক হত তাহলে তো 
সবসময় কোন না কোন খারিজীর বিদ্রোহ করা অপরিহার্য হত ৷ কেননা, সে তো সব সময়ই কোন না কোন 
দিকাভিমুখী হত। 

২. অর্থাৎ কিছুকাল পূর্বেও এসকল স্থান অনাবাদ ও বিরান ছিল। 


আল-বিদায়া ওয়ান নিহায়া (১০ম খণ্ড)_-২৩ 


www.almodina.com 


Contents 


১৭৮ আল-বিদায়া ওয়ান নিহায়া 


মানুষের চোখে সবুজ অংশ বিদ্যমান, তা সবুজকে ভালবাসে২ । খলীফা মানসুর তার মাথা 
উঠালেন না। এরপর তিনি এ অবস্থা পরিবর্তনের নির্দেশ দিলেন। সেই প্রাসাদে পানি সরবরাহের 
সেখান থেকে স্থানান্তরিত করে কারখ্‌ অঞ্চলে নেওয়া হল । 

ইয়াকুব ইবৃন সুফিয়ান বলেন, একশ ছেচল্লিশ হিজরীতে বাগদাদ নগরীর নির্মাণ সম্পন্ন হয় । 
আর একশ সাতান্ন হিজরীতে সেখানকার বাজারসমূহ সরিয়ে নেওয়া হয়। এসময় খলীফা মানসূর 
বাজারসমূহ প্রশস্তকরণের নির্দেশ দেন। আর এ দু'মাস পর তিনি তার আল-খুলদ নামক প্রাসাদ 
নির্মাণ শুরু করেন যা নির্মাণ সম্পন্ন হয় একশ আটান্ন হিজরীতে । 


আর এসকল বিষয়ের দায়িত্ব তিনি ওয়ায্যাহ নামক এক ব্যক্তির কাছে ন্যস্ত করেন। আর 
সর্বসাধারণের জন্য একটি স্বতন্ত্র জামে“ মসজিদ নির্মাণ করেন, যাতে তারা জামে‘ মানসূরে প্রবেশ 
না করে। আর বাগদাদের দারুল-খিলাফত এরপর হাসান ইবৃন সাহলের অধিকারে আসে । আর 
তারপর তা স্থানান্তরিত হয় মা“মুনের স্ত্রী বুরানের মালিকানায় । পরবর্তীতে খলীফা মু'তাযিদ কারও 
কারও মতে আল-মু'তামিদ তার কাছে এই প্রাসাদ দাবী করেন। তখন তিনি তাকে তা দান 
করেন । তারপর তিনি সেখান থেকে স্থানান্তরিত হওয়ার জন্য কয়েক দিনের অবকাশ চাইলে তিনি 
তাকে অবকাশ প্রদান করেন। তিনি এসময়ে তার মেরামত, সংস্কার, চুনকাম ও সঙ্জিতকরণ শুরু 
করেন । তিনি সেখানে বিভিন্ন প্রকার ফরাশ ও গালিচা বিছান এবং তাতে মূল্যবান পর্দা টানান। 
এছাড়া সেখানে রাজ প্রাসাদের উপযুক্ত গোলাম বাদী জড়ো করেন এবং তাদেরকে বিভিন্ন প্রকার 
মূল্যবান পোশাক-পরিচ্ছদে সজ্জিত করেন। এছাড়া তিনি এর ভাণ্তারসমূহে বিভিন্ন প্রকার 
উন্নতমানের খাদ্য সামগ্রীর ব্যবস্থা করেন এবং এই প্রাসাদের একটি কক্ষে বিভিন্ন প্রকার ধনরত্ব 
সঞ্চিত করেন। এরপর বূরান এসব কক্ষের চাবিসমূহ মু'তাধিদের কাছে প্রেরণ করেন। এরপর 
মু'তাযিদ যখন সেখানে প্রবেশ করেন, তখন সেখানে বুরান কর্তৃক প্রস্তুতকৃত সবকিছু প্রত্যক্ষ 
করে অভিভূত ও বিস্মিত হন। তিনিই প্রথম খলীফা যিনি সেখানে বসবাস শুরু করেন এছাড়া তিনি 
এর চতুর্দিকে প্রাচীরের বেষ্টনী প্রদান করেন। এসকল তথ্য খতীব বাগদাদী উল্লেখ করেছেন। 

আর “আত্তাজ' নামক প্রাসাদটি নির্মাণ করেন খলীফা আল-মুকতাফী দজলা নদীর পাড়ে । 
তার চতুষ্পার্ে ছিল গন্ুজ, সভাস্থল, ময়দান, ঝাড়বাতি এবং পশুশালা। এছাড়া খতীব, "দারুশ 
শাজারা" নামক প্রাসাদ ভবনের বর্ণনা দিয়েছেন যা খলীফা মুকতাপির বিল্লাহ্র খিলাফতকালে ছিল 
এ প্রাসাদের বর্ণনা প্রসঙ্গে তিনি সেখানকার বিছানা, শয্যা, পর্দা, নওকর-চাকর, দাস-দাসী এবং 


১. এ সম্পর্কে আবদুল্লাহ ইব্‌ন সুতায় বলেন- 
PS A ba UIE + Ll CE ৪০৪ 
“এমন এক দেশে তা অবস্থিত যেখানে রয়েছে কৃপসমূহ যার উপরে রয়েছে ভাসমান মশকতুচ্ছ।” 
১১০৯০৪০০৫৮৪ + 9০০ aly 50৭1 এ ০৯ | 
“শীত-্রীষ্মে তার.অভ্যন্তরভাগ থাকে ঘনধুয়াচ্ছন্ন আর তার পানি থাকে অতুযু্ণ ৷” 


৮১41 435১৯ 0০121 + এ০০]। ES 5201 allt 015 023 
“ও শাহী প্রাসাদের দুর্ভাগ্য যার উপর দিয়ে মৃদুপ্রভাত সমীরণ প্রবাহিত হলেই তা মেশকের ঘ্রাণ ছড়িয়ে দেয় টি 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ১৭৯ 


শোভা-সৌন্দর্য ও জীকজামকের বর্ণনা দিয়েছেন। তিনি উল্লেখ করেছেন যে সেখানে এগার হাজার 
খোজা (সেবক) এবং সাতশ দ্বাররক্ষী ছিল। আর দাস-দাসীর সংখ্যা ছিল হাজার হাজার । আর 
এসব কিছুর বিশদ বিবরণ তাদের খিলাফতকালের বর্ণনায় আসছে। যা ক্ষণস্থায়ী স্বপ্নের ন্যায় 
অতিবাহিত হয়েছে, তিনশ হিজরীর পরবর্তীকালে । এছাড়া খতীব, শাখরামে অবস্থিত দারুল মূলক 
প্রাসাদের কথাও উল্লেখ করেছেন, আরও উল্লেখ করেছেন জামে" মসজিদসমূহের কথা এবং 
বাগদাদ শহরের তৎকালীন নদ-নদী এবং সেতু ও পুলসমূহের কথা এবং খলীফা মানসূরের 
খিলাফাতকালে সেখানে কী কী ছিল এবং তার সময়কাল পর্যন্ত তিনি কী কী নতুন নির্মাণ করেন। 
এ প্রসঙ্গে তিনি খেতীব) দজলা নদীর উপর নির্মিত বাগদাদ শহরের সেতু বা পুল সম্পর্কে জনৈক 
কবির কবিতা আবৃত্তি করেন ঃ 


2 of 


she 21৯১ eli ule শে + 2৯ এই all ৮৭1৪ 
“যে দিন সেখানে আমাদের বসবাসের অধিকার অকস্মাৎ ছিনিয়ে নেওয়া হল দজলা চত্বরের 

এক অনন্য সমাবেশ-” 

১৬০৪। ০1১০৫ ৫১০ 05 + ০৯৪ ULL হও ১৫৪ 
দজলা যেন এক শ্বেতশুত্র চাদর আর তার মাঝের পুলটি যেন তাতে কৃষ্ণ কারুকার্য। 
আরেকজন আবৃত্তি করেছেনঃ 

Smt ple + ০৯৯০০ ns SC 


“সুদৃঢ় ভিত্তি ও দৃষ্টিনন্দন সৌন্দর্য নিয়ে গড়ে উঠা দজলা পৃষ্ঠের পুল কতইনা উত্তম ৷” 


o 0402 


Sri ৮০5 ১০০ ৩৭ ৯৪০ + ফি sal oss JOS 
“গোটা ইরাকের জন্য তা শোভা সৌন্দর্য এবং বিনোদন উপকরণ আর বিরহ কাতর ব্যক্তির 
জন্য সান্ত্বনার উৎস ৷” 


3১৬৯ ৮৩ ০১ 0৯,১৯০ ০৪ + ১০৩০ St CTs 
“যদি তুমি তীক্ষু দৃষ্টিতে তাকে পর্যবেক্ষণ কর তাহলে দেখতে পাবে তা যেন শুভ্র রেশমী 
কাপড়ে অঙ্কিত সুগন্ধি ছত্র বা. রেখা ৷” 
5০০০০ ৫০১5 JL 065 + ৯৪০০ 91 455 5 
এতিহাসিক সূলী বলেন, আহমাদ ইব্‌ন আবু তাহির ‘কিতাব বাগদাদ, গ্রন্থে উল্লেখ করেছেন 
উভয়দিক থেকে বাগদাদের দৈর্ঘ্য আয়তন) তিগ্লান্ন হাজার জারীব আর পূর্ব পার্থর দৈর্ঘ্য হল 
ছাব্বিশ হাজার সাতশ পঞ্চাশ জারীব। তার হাম্মাম খানার সংখ্যা ছিল ষাট হাজার আর প্রত্যেক 
হাম্মাম খানায় ন্যুনতম পাঁচজন দায়িত্ববান ছিল হাম্মামী বা তার মালিক, তত্ত্বাবধায়ক, ঝাড়ুদার বা 
আবর্জনা পরিষ্কারক, জ্বালানী সরবরাহকারী এবং পানি সরবরাহকারী । এছাড়া প্রত্যেক হাম্মামখানার 
বিপরীতে পাঁচটি মসজিদ ছিল। কাজেই, বাগদাদ শহরের সর্বমোট মসজিদের সংখ্যা ছিল তিন 


www.almodina.com 


Contents 


১৮০ আল-বিদায়া ওয়ান নিহায়া 


লক্ষ । আর প্রত্যেক মসজিদে ন্যুনতম পাঁচ ব্যক্তি ছিল, ইমাম-মুআয্যিন-খাদিম ও দু'জন মুসল্পী । 
এরপর এসব হ্রাস পায় এবং পরবতীকালে সব চিশ্চিহ্ন হয়ে যায় এমনকি শেষ পর্যন্ত অবস্থা এমন 
দাড়ায় যেন তা বাহ্যিক অবয়ব এবং আভ্যন্তরীণ কাঠামো উভয় অর্থেই বিরান। এর বিস্তারিত 
বিবরণ যথাস্থানে আসছে। 

হাফিয আবূ বকর আল-বাগদাদী বলেন, তৎকালীন দুনিয়ায় গুরুত্ব বিবেচনায়, জীক- 
জমকতায়, জ্ঞানী-গুণীর আধিক্যে, নাগরিক শ্রেণী পার্থক্যে, আয়তনের ব্যাপ্তি ও বিশালতায়, 
বাড়িঘর, পথঘাট, মসজিদ-মাদরাসা, হাম্মামখানা ও সরাইখানার আধিক্যে এবং বায়ুর নির্মলতা, 
পানির সুমিষ্টতা, ছায়ার স্গিগ্ধতা, শীত-থ্রীম্মের ভারসাম্যতা, এবং হেমন্ত ও বসন্তের স্বাস্থ্য 
উপযোগিতায় বাগদাদ ছিল অনন্য ও অতুলনীয়। খলীফা আর-রশীদের খিলাফতকালেই সবচেয়ে 
জনবহুল ও সমৃদ্ধ নগরী ছিল। এরপর হাফিয আবু বকর তার নিজের সময়কাল পর্যন্ত বাগদাদের 
শ্ৰীহানি ও অধঃপতনের কথা উল্লেখ করেছেন । আল-বিদায়ার গ্রন্থকার বলেন, এসময়ের পর 
থেকে আমাদের কাল পর্যন্ত বাগদাদ নগরীর এই অধঃপতন ও শ্রীহানি অব্যাহত রয়েছে। বিশেষত 
তোলাই ইব্‌ন চেঙ্গিস খানের ছেলে হালাকু খানের সময়ে যে বাগদাদের নিদর্শনাদি নিশ্চিহ্ন করে 
দেয় খলীফা ও আলিম-উলামাদের হত্যা করে বাড়িঘর বিরান করে রাজপ্রাসাদসমূহ ধ্বংস করে 
এবং বাগদাদের সাধারণ বিশেষ সকল অধিবাসীকে নির্বিচারে হত্যা করে, ধন-সম্পদ লুণ্ঠন করে, 
নারী-শিশুদের অপহরণ করে । এভাবে সে বহু সকাল-সন্ধ্যাকে দুঃখ ভারাক্রান্ত এবং বেদনাবিধুর 
করে রাখে এবং বাগদাদ নগরীকে মানব বসতির বিপর্যয়ের দৃষ্টান্ত, শিক্ষা গ্রহণকারী জ্ঞানীর জন্য 
শিক্ষা এবং প্রত্যেক সুস্থবোধ ও বিবেক সম্পন্ন ব্যক্তির জন্য উপদেশরূপে উপস্থাপিত করে । যার 
ফলশ্রুতিতে সেখানকার কুরআন তিলাওয়াতের স্থলবর্তী হয়ে সুর-সঙ্গীত ও কবিতা আবৃত্তি, 
হাদীসে নববীর দরসের স্থলবর্তী হয় গ্রীক দর্শন, ইলমুল কালাম এবং কারামাতীয় অপব্যাখ্যার 
দরস, আলিম-উলামাগণের স্থলবর্তী হয় দার্শনিক ও চিকিংসকগণ আব্বাসীয় খলীফার স্থলবর্তী হয় 
দুষ্ট ও জঘন্য শাসক, নেতৃত্ব ও বিচক্ষণতার স্থলবর্তী হয় ইতরতা ও নির্বুদ্ধিতা, জ্ঞানা্থীদের 
স্থলবর্তী হয় অনাচারী ও লম্পটরা, প্রকৃত ধর্ম জ্ঞানের স্থলবর্তা হয় ফিকাহ্শান্ত্র এবং হাদীস ও স্বপ্ন 
ব্যাখ্যা শাস্ত্রের স্থলবর্তী হয় বিভিন্ন ছন্দে রচিত কাব্য ও কবিতা । আর এছিল তাদেরই আপন 
কৃতকর্মের ফল - ১৯০119572০০ “আর তোমার প্রতিপালক তার বান্দাদের প্রতি 
কোনরূপ অবিচার করেন না (সূরা হামীম আস-সাজদা ৪ ৪৬)।” 


আর বর্তমানকালে সেখানে বিদ্যমান অনুভূত ও অনুভূত গর্হিত বিষয়াদি এবং ভাঙ্গ সেবনের 
ব্যাপকতার কারণে সেখান থেকে স্থানান্তরিত হওয়া এবং সে স্থান ত্যাগ করে শামদেশে গমন 
করা উত্তম ও শ্রেয়তর। কেননা, আল্লাহ তা'আলা শামবাসীদের তত্ত্বাবধানের দায়িত্ব গহণ 
করেছেন। ইমাম আহমাদ, 77 তিনি বলেন ঃ 


fees 


1০০1 ll 7041 
হেয়ার রাকা হর যতদিন ইরাকবাসীদের উত্তম লোকেরা শামদেপে 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ১৮১ 


স্থানান্তরিত হবে এবং শামের নিকৃষ্ট অধিবাসীরা ইরাকে স্থানান্তরিত হবে।১ 
বাগদাদ নগরী সম্পর্কে বর্ণিত হাদীস ও আছার 


বাগদাদ শব্দটি আরবীতে মোট চারভাবে উচ্চারিত হয়ে থাকে ১. বাগদাদ ২. বাগদায্‌২ ৩. 
বাগদান ৪. মাগদান। মূলত এটি অনারবী শব্দ । কারও কারও মতে শব্দটি ৮: ও ৭; শব্দদ্ধয়ের 
সম্মিলিতরপ। আর (2) হল উদ্যান বা বাগান আর ১১ (দাদ) হল জনৈক ব্যক্তির নাম। কারও 
কারও মতে বাগ হল এক প্রতিমা আবার কারও মতে শয়তানের নাম আর দাদ হল দান । কাজেই 
বাগদাদ শব্দের অর্থ দাড়ায় প্রতিমার বা দেবতার দান, এ কারণেই (সম্ভবত) আবদুল্লাহ্‌ ইবনুল 
মুবারক, আসমাঈ ও অন্যান্য আলিমগণ এর বাগদাদ নামকরণ অপসন্দ করেছেন। তাকে 
মাদীনাতুস্-সালাম বা শান্তি নগরী নামকরণ করা হয়েছে। তার নির্মাতা আবূ জাফর মানসূর এ 
শহরের জন্য এই নামটিই নির্বাচন করেন। কেননা, দজলা অববাহিকাকে ইতিপূর্বে শান্তির 
উপত্যকা বলা হত । আর কারও কারও কাছে এর নাম আয্যাওরা অর্থাৎ তির্যক শহর । 


এছাড়া খতীব বাগদাদী অভিযুক্ত রাবী আম্মার ইব্ন সায়ফের সূত্রে বর্ণনা করে বলেন, আমি 
আসিম আল্‌ আহওয়ালকে সুফিয়ান ছাওরীর সূত্রে - 55 
শুনেছি। তিনি বলেন, এ 
১১/১ (4211 ৯২৩ Fe Hay Leis Lad Us on st পাত 
০৪ IAL SA ০৮ ০৯০১] A 20৩৮৭ ৬3 উট USL 2531 
-৯৩৯০৭। ৯১৪ 
দজলা এবং দাজীল এবং কাতারবাল ও সারাত-এর মধ্যবর্তী ভূখণ্ডে এক শহর নির্মিত হবে 
যেখানে পৃথিবীর সব ধন-ভাগ্তার একত্রিত করা হবে । এর শাসকরা হবে স্বেচ্ছাচারী । আর লৌহ 
পেরেক যত দ্রুত নরম মাটিতে প্রবেশ করে তার চেয়ে দ্রুততর সময়ে তা অস্তিত্হীন বা 
ধ্বংসপ্রাপ্ত হবে। খতীব বলেন, এছাড়া আম্মার ইব্‌ন সায়ফের ভাই সুফিয়ান ছাওরীর ভাগিনা সায়ফ 
তা রিওয়ায়াত করেছেন আসিম আল-আহওয়াল থেকে । আল-বিদায়ার গ্রন্থকার বলেন, এরা 
উভয়ে দুর্বল অভিযুক্ত ও মিথ্যাশ্রয়ী রাবী । আর মুহাম্মাদ ইব্‌ন ইয়ামানী দুর্বল, আবূ শিহাব হুনাতী 
দুর্বল । তিনি তা রিওয়ায়াত করেছেন সুফিয়ান ছাওরীর সূত্রে আসিম থেকে একাধিক সনদে এরপর 
সবগুলির সনদ বর্ণনা করেছেন। এছাড়া তিনি হাদীসটি উল্লেখ করেছেন ইয়াহ্ইয়া ইব্‌ন মঈন সুত্রে 
জারীর ইব্‌ন আবদুল্লাহ্‌ থেকে নবী করীম (সা)-এর উদ্ৃতিতে । ইমাম আহমাদ এবং ইয়াহ্ইয়া 
বলেন, এই হাদীসের কোন ভিত্তি নেই । আর আহমাদ আরও বলেন, কোন নির্ভরযোগ্য ‘মানুষ’ তা 
রিওয়ায়াত করেনি । খতীব তার সবকটি সূত্রকেই দুর্বল সাব্যস্ত করেছেন এবং আম্মার ইব্‌ন সায়ফ 


১. ইমাম আহমাদ তার মুসনাদে এটি রিওয়ায়াত করেছেন (৫ খ. £ ২৪৯ পৃ.) । 

২. বসরী ভাষাবিদগণ অবশ্য বাগদাব্‌ শব্দটি অনুমোদন করেন না। তাদের যুক্তি হল আরবী ভাষায় এমন কোন 
শব্দের অস্তিত্ব নেই যাতে এরপর রয়েছে। কারও কারও মতে শব্দটির সাতটি রূপভেদ বিদ্যমান (১) 
বাগদাদ (২) বাগদান (৩) মাগদাদ (8) মাগদান (৫) বাগদায্‌ (৬) মাগযায্‌ (৭) বাগদায়ন। - 


www.almodina.com 


Contents 


১৮২ ... আল-বিদায়া ওয়ান নিহায়া 


ছাওরী থেকে তিনি আবূ উবায়দা হুমায়দ আত্তাবীল থেকে তিনি আনাস ইব্ন মালিক থেকে- 
এই সূত্ৰটিও বিশুদ্ধ নয়। এছাড়া তিনি উমর ইব্‌ন ইয়াহ্‌ইয়া সূত্রে সুফিয়ান থেকে তিনি কায়স 
ইব্‌ন মুসলিম থেকে তিনি বিষ্ঈ থেকে তিনি হুযায়ফা (রা) থেকে মারফু‘রূপে অনুরূপ হাদীস 
বর্ণনা করেছেন। কিন্তু তা বিশুদ্ধ নয়। এছাড়া হযরত আলী, ইব্‌ন মাসউদ, ছাওবান ও ইব্‌ন 
আব্বাস (রা) থেকে একাধিক সনদে হাদীসটি তিনি রিওয়ায়াত করেছেন । যার কোন সনদে তিনি 
সুফিয়ানী উল্লেখ করেছেন- “আর তিনি তাকে বিরাগ করবেন”- কিন্তু ভিন্ন ভিন্ন সনদে বর্ণিত এই 
হাদীসসমূহের কোনটিরই সনদ বা বর্ণনাসূত্র বিশুদ্ধ নয় । এই হাদীসগুলোকে তার সনদসহ খতীব 
উল্লেখ করেছেন। আর এগুলোর প্রতিটিতেই অগ্রহণযোগ্যতা (ও আপত্তিকর ভাষ্য) বিদ্যমান । 
এগুলোর মধ্যে কা'ব আহবার থেকে বর্ণিত রিওয়ায়াতটিই কিছুটা বাস্তব সম্মত। প্রাচীন 
ধর্মপ্রন্থসমূহের বরাতে একাধিক বর্ণনায় এসেছে যে এই শহরের নির্মাতাকে কৃপণতার কারণে 
মিকলাস১ এবং যুদৃদাওয়ানীক বলা হবে। | 


১. 'মিকলাস' জনৈক তশ্করের নাম, প্রবাদবাক্যে যার নাম ব্যবহৃত হত । শৈশবে আবু জা'ফর মানসূর এক বৃদ্ধার 
বুননকৃত কাপড় সরিয়ে ফেলেন, যে তার সেবা করত। এরপর তার কয়েকজন সমবয়সীর জন্য খরচ করার 
উদ্দেশ্যে তিনি তা বিক্রি করে ফেলেন । বৃদ্ধা যখন তার এই অপকর্ম সম্পর্কে অবহিত হল, তখন সে তার নাম 
রাখল 'মিকলাস' । শৈশবে তার এই উপাধি বিশেষভাবে প্রসিদ্ধি লাভ করে, তারপর তা দূর হয়ে যায়। 


www.almodina.com 


Contents 


বাগদাদ নগরীর ভাল-মন্দ বিষয়ে বিশিষ্টজনদের অভিমত 


ইউনুস ইব্‌ন আবদুল আ'লা আস-সাদাফী বলেন (একবার) আমাকে ইমাম শাফিঈ (র) প্রশ্ন 
করেন তুমি কি বাগদাদ দেখেছ ? আমি বলি না। তখন তিনি মন্তব্য করেন, তাহলে তো তুমি 
দুনিয়া-ই দেখনি । ইমাম শাফিঈ আরও বলেন, যে শহরেই আমি গমন করেছি তাকে প্রবাস ও 
বিভুইরূপে গণ্য করেছি, শুধুমাত্র বাগদাদ এর ব্যতিক্রম । আমি যখন সেখানে প্রবেশ করেছি তখন 
তাকে আপন-নিবাসরূপে গণ্য করেছি। জনৈক ব্যক্তি ১ বলেন, সমগ্র দুনিয়ার রাজধানী হল 
বাগদাদ । ইব্‌ন আলিয়্যা বলেন, হাদীসশান্ত্র চর্চায় আমি বাগদাদবাসীর চেয়ে বুদ্ধিমান ও ধীরস্থির 
কাউকে দেখিনি । ইব্‌ন মুজাহিদ বলেন, আমি আবূ আমর ইবনুল আ'লাকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা 
করি, আল্লাহ্‌ আপনার সাথে কী আচরণ করেছেন ? তিনি বলেন, এ প্রশ্ন বাদ দাও ! আহলে সুন্নাত 
ও জামাআতের মতাদর্শী হয়ে যে ব্যক্তি বাগদাদে অবস্থান করবে এবং সেই বিশ্বাস নিয়ে মৃত্যুমুখে 
পতিত হবে সে এক জান্নাত থেকে অন্য জান্নাতে স্থানান্তরিত হতে থাকবে । আবু বকর ইব্‌ন 
আয়্যাশ বলেন, ইসলাম তো বাগদাদে, আর তা হল প্রতিভাবান ও গুণীদের ফাদ, তারা সেখানে 
আটকা পড়ে । যে তা দেখেনি সে যেন দুনিয়াই দেখেনি । আবু মুআবিয়া বলেন, বাগদাদ হল 
বাগদাদের জুমুআর দিন, পবিত্র মক্কায় তারাবীর নামায এবং তুরসূল শহরের ঈদের দিন। খতীব 
বলেন, মাদীনাতুস্‌ সালামে (বাগদাদে) যে ব্যক্তি জুমুআর দিন (জুমুআর নামাযে) শরীক হবে, 
আল্লাহ্‌ তা'আলা তার অন্তরে ইসলামের মহত সৃষ্টি করবেন । কেননা, আমাদের শায়খরা বলতেন, 
বাগদাদের জুমুআর দিন অন্য শহরের ঈদের দিন। জনৈক শায়খ বলেন, আমি নিয়মিতভাবে 
জামে" মানসুরে জুমুআর নামায পড়তাম । একবার কোন কাজের কারণে আমি অন্য মসজিদে 
জুমুআ পড়ি । এরপর আমি স্বপ্নে দেখি জনৈক কথক বলেছে; তুমি জামে' মদীনার (জামে 
মানসুরের অপর নাম) জুমুআ তরক করেছ। অথচ সেখানে সত্তরজন আল্লাহ্‌র ওলী জুমুআ পড়ে 
থাকেন। আরেকজন বলেন, এরপর আমি বাগদাদ থেকে স্থানান্তরিত হতে মনস্থ নর, এরপর 
আমি স্বপ্নে দেখি যেন এক কথক বলছেন, তুমি কি এমন শহর ছেড়ে যেতে চাও যেখানে 
হাজার আল্লাহ্‌র ওলী রয়েছেন। জনৈক শায়খ তার স্বপ্নের কথা উল্লেখ করে বলেন, আমি দেখতে 
পাই, যেন দু'জন ফেরেশতা বাগদাদে আগমন করেন । তখন তাদের একজন তার সঙ্গীকে বলে, 
এই শহরকে উল্টে ধ্বংস করে দাও । কেননা, তার ব্যাপারে আল্লাহ্‌র শাস্তি বিধান অপরিহার্য হয়ে 
গেছে । তখন অপরজন বলে কিভাবে আমি এই শহরকে উল্টে ধ্বংস করব, যেখানে প্রতি রাতে 
পাচ হাজার খতম কুরআন তিলাওয়াত করা হয় । আবূ মুসহির বলেন, সাঈদ ইব্‌ন আবদুল আযীয 
ইবুন সুলায়মান ইব্‌ন মূসা থেকে বর্ণনা করেন । তিনি বলেন, কোন ব্যক্তির ইল্ম যদি হিজাযী হয় 


১. এটা হল আবু ইসহাক আল-যাজ্জাজের মন্তব্য- বাগদাদ হল দুনিয়ার একমাত্র নগর বা শহর আর এছাড়া সব 
গ্রাম ও পল্লী । 





www.almodina.com 


Contents 


১৮৪ আল-বিদায়া ওয়ান নিহায়া 


আর স্বভাব ইরাকী (বাগদাদী) হয় এবং নামায শামী হয় তাহলে সে সিদ্ধি লাভ করেছে । একবার 
(খলীফা পত্রী) যুবায়দা কৰি মানসুর নামিরীকে বলেন, আমাকে এমন কয়েকটি কবিতা পঙ্ক্তি 
শোনাও যা দ্বারা তুমি বাগদাদকে আমার কাছে প্রিয় করবে । আর আমি কিন্তু বাগদাদের তুলনায় 
রাফিকা শহরকেই শ্রেষ্ঠ গণ্য করে থাকি । তখন সে আবৃত্তি করে- 


52019658155 555-5-5:51271-5 5 Ca Makes HLS 
“বাগদাদ শহরে কত উত্তম বিদ্যা ও শাস্ত্রের চর্চা রয়েছে, রয়েছে দীন দুনিয়ার কত 
আলোকবর্তিকা ৷” 
rn GAL 01551 045 SLI GF Sail lh ৮১০11 0৪ ০01 sl 
“পুষ্পকাননের পরশ নিয়ে যেখানে যখন স্নিগ্ধ সমীরণ প্রবাহিত হয় তখন তা মুমূর্ষ রোগীকে 
প্রাণবন্ত করে তোলে ।” 


সাঈদ বলেন, তখন যুবায়দা তাকে দু'হাজার দীনার দান করেন । খতীব বলেন, আমি ভাণ্ডার 
রক্ষক তাহির ইব্‌ন মুযাফ্ফার ইব্‌ন তাহিরের কিতাবে তার নিজের হস্তাক্ষরে লেখা নিম্নোক্ত 
কবিতা পঙ্ক্তিগুলি পড়েছি- 


seco প9প5.6৩প গুণ 2 রশ ৩৪) ৩৩৩ sl zt 
১৮০৪ AMG ১411 ০55 51555 + I closed ০৪৬ 
“আল্লাহ্‌ তা‘আলা কারখ, খালদ ও জিসরের মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত বাগদাদের এক 
মহল্লাকে প্রভাত বারি দ্বারা সিঞ্চিত করুন ।” 


55295 ০ 


০০ ০৮৪ 94০ ০০০৯০ ৮ 25586 + 152 55 5৯8 ইস ০৯ 
“তা হল তিলোত্তমা নগরী যা তার অধিবাসীদের জন্য এমন সব বৈশিষ্ট্য দ্বারা অনন্য হয়ে 
আছে যা অন্য কোন নগরীর অধিবাসীদের নেই।” 
৮৮১] ১ HAL ULC + Ses JLT ৪ GS la 
“সেখানে রয়েছে চমৎকার ও স্বাস্থ্যকর কোমল বায়ু, রয়েছে শরাবের চেয়ে সুস্বাদু বা সুপেয় 
পানি ।” 


www.almodina.com 


Contents 


বাগদাদের সৌন্দর্যরাজি ও ক্রটিসমূহ এবং এ সম্বন্ধে 
ইমামদের উক্তিসমূহ 


ইউনুস ইব্‌ন আবদুল আ'লা আস-সাদাফী (র) বলেন, আমাকে ইমাম শাফিঈ (র) বলেন, 
“তুমি কি বাগদাদ দেখেছ ?” আমি বললাম “না'। তখন তিনি বললেন, “তাহলে তুমি দুনিয়াই 
দেখনি ৷” ইমাম শাফিঈ (রে) আরো বললেন, “আমি যে কোন শহরে কখনও ভ্রমণ করেছি, গণনা 
করেছি কয়েকবার সেখানে সফর করেছি কিন্তু বাগদাদের কথা আলাদা ; যতবারই আমি বাগদাদে 
গমন করেছি এটাকে নিজের জন্মভূমি বলে মনে করেছি।” উলামায়ে কিরামের কেউ কেউ 
বলেন, “সমগ্র পৃথিবীটা গ্রামাঞ্চল হিসেবে গণ্য আর বাগদাদ শহর এলাকা হিসেবে গণ্য ।" 

ইব্‌ন উলাইয়া (র) বলেন, ‘হাদীস অস্বেষণের ক্ষেত্রে বাগদাদবাসীদের থেকে বেশী সচেতন 
আমি আর কাউকে দেখিনি এবং তাদের থেকে বেশী সুখ-স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করতে অভ্যস্ত 
আর কাউকে দেখিনি ।' ইব্ন মুজাহিদ (র) বলেন, আমি আবূ আমর ইব্‌ন আল-আলা (র)-কে 
স্বপ্নে দেখলাম, আমি তাকে বললাম, আপনার সাথে আল্লাহ্‌ তাআলা কিরূপ ব্যবহার করেছেন? 
তিনি আমাকে বললেন, ‘আমাকে এ ব্যাপারে আর জিজ্ঞাসা কর না, জেনে রেখো, যে ব্যক্তি 
বাগদাদে আহলে সুন্নাত ওয়াল জামাআতের উপর কায়েম থেকে মৃত্যুবরণ করে তাকে এক 
জান্নাত থেকে অন্য জান্নাতে বিনোদনের জন্য স্থানান্তর করা হয়।' আবূ বকর ইব্‌ন আইয়াশ (র) 
বলেন, বাগদাদে রয়েছে ইসলাম, এটা নিশ্চয়ই শিকারেরও স্থান।” লোকেরা শিকার করে থাকে 
তথায়। যে বাগদাদ দেখেনি সে যেন দুনিয়াটা দেখেনি ।' আবু মুআবিয়া রে) বলেন, “বাগদাদ 
দুনিয়া ও আখিরাতের ঘর ।' আলিমগণের কেউ কেউ বলেন, বাগদাদ জুমুআর দিনে, মক্কায় 
তারাবীহের সালাতে এবং তারমূস শহরে ঈদের দিনে ইসলামের সৌন্দর্য অবলোকন করা যায়। 
আল-খতীব (র) বলেন, যে ব্যক্তি মদীনাতুস সালামে জুমুআর দিনে সালাতে হাযির হন আল্লাহ্‌ 
তা“আলা তীর অন্তরে ইসলামের মর্যাদাকে বৃদ্ধি করে দেন। কেননা আমাদের উত্তাদগণ বাগদাদের 
জুমুআর দিনকে অন্যান্য শহরের ঈদের দিনের ন্যায় গণ্য করতেন। তাদের একজন বলেন, আমি 
১৬৯১। ৮.৯ এ সর্বদা জুমুআর সালাত আদায় করতাম । একদিন আমার ক্লোন একটি কাজ 
থাকার দরুন আমি অন্য মসজিদে সালাত আদায় করলাম । এরপর আমি স্বপ্নে দেখলাম, কোন 
এক ব্যক্তি আমাকে বলছেন, তুমি ২2411 ৬০ জুমু'আর সালাত বর্জন করেছ অথচ সেখানে 
প্রতি জুমু'আয় সত্তরজন ওলী সালাত আদায় করে থাকেন। অন্য একজন বলেন, আমি বাগদাদ 
থেকে বদলীর ইচ্ছা পোষণ করেছিলাম । তখন আমি স্বপ্নে দেখলাম, যেন এক ব্যক্তি বলছেন, 
তুমি কি এমন একটি শহর থেকে বদলী হতে ইচ্ছা করছ যেখানে দশ হাজার ওলী রয়েছেন ? 
. তাদের অন্য একজন বলেন, আমি একদিন দু'জন ফিরিশতাকে দেখলাম, তারা দু'জন বাগদাদে 
আগমন করেন । একজন তার সাথীকে বলেন, এ শহরটিকে উলটে দেব । কেননা এ সম্বন্ধে 
আল-বিদায়া ওয়ান নিহায়া (১০ম তি 


www.almodina.com 


Contents 
১৮৬ আল-বিদায়া ওয়ান নিহায়া 


হুকুম জারি করা হয়েছে। অন্যজন বলেন, কেমন করে এমন ৮805 
যেখানে প্রতি রাতে পাচ হাজারবার কুরআন খতম করা হয় ? 

সাঈদ ইব্‌ন আবদুল আযীয ইব্‌ন সুলায়মান ইব্‌ন মুসা (র) রি (র) বর্ণনা 
করেন। তিনি বলেন, যে ব্যক্তির বিদ্যা শিক্ষা হল হিজাযে, তার চরিত্র হল ইরাকীর ন্যায় এবং 
সালাত হল সিরিয়াবাসীর ন্যায়, সে পরিপূর্ণতা লাভ করেছে। মনসূর আন-নামিরীকে যুবায়দা রো) 
বলেন, আমার কাছে এমন একটি কবিতা বল যার দ্বারা আমার কাছে বাগদাদের প্রতি আকর্ষণ বৃদ্ধি 
পায়। আর তার শোভা স্বীকৃত ও সমাদৃত হয় । তখন তিনি বলেন $ 


ENE sl 5০০০০ ০৩ + ০০551 ce ৩০০ ১1১৯৪ SC 
১৯০০ ০০ চে ০০ + ELL i all bs CU ০০৪ 
অর্থাৎ “বাগদাদের শোভাময় গাছপালা কতই না মনোমুগ্ধকর ! আর তার মিনারাগুলো দুনিয়া 
ও আখিরাতের কতই না সুন্দর আলোকবর্তিকা ! সেখানে মৃদুমন্দ বাতাস যখন পুদিনা গাছের 


ডালগুলো দিয়ে বয়ে যায় তখন অসুস্থ ব্যক্তিগণ নবজীবন লাভ করে ।” বর্ণনাকারী বলেন, যুবায়দা 
(র) তখন কবিকে দুই হাজার দীনার উপঢৌকন প্রদান করেন। 


আল-খতীব (র) বলেন, আমি ভাণ্ডাররক্ষক তাহির ইব্‌ন মুযাফৃফার ইব্‌ন তাহির এর কিতাবে 
তার লিখিত নিম্নবর্ণিত পউক্তিগুলো আবৃত্তি করলাম ৪ 








ae oe CANE 2 ৩৩. চা ক. £এ প্‌ রশ “0 EA Md 5 পপ 
১০৪৪ AMG ১1 ০০১ ১1১ + 4৯০ ols ০৬441 ৪৪০৪ 
০০০৭ ওত 04১০ ns dL + (৫1২3 5 4২০ CNEL on 
56115151555 22555119518 
রি 3 dl ১৮০৪3006৮11 0৮55 + 0৮ 25 টি ০৬ ils 
০415 ৮515-11551571555-4 8288 ১0094841515 

অর্থাৎ “সকাল বেলার বৃষ্টি দিয়ে আল্লাহ্‌ তা'আলা এমন একটি মহন্াকে সিক্ত করুন যা 
বাগদাদের কারখ, খুলদ ও জাসর নামী সুরম্য অস্টালিকাগুলোর মধ্যে অবস্থিত । এটা একটি 
সৌন্দর্যময় শহর যার বাসিন্দাদের ভোগ বিলাসের জন্য এমন বস্তুসমূহ বিশেষভাবে সজ্জিত রাখা 
হয়েছে যা অন্য কোন শহরে সংগৃহীত হওয়া দুরূহ ব্যাপার ৷ যেখানে স্বাস্থ্য রক্ষার উপযোগী স্নিগ্ধ 
আবহাওয়া বিরাজ করছে সেখানকার জলবায়ু মদ থেকেও বেশী সুস্বাদু । বাগদাদের দাজলা নদীর 
দুই পাড় যেন আমাদের জন্য মুকুটকে মুকুটের সাথে এবং অট্টালিকাকে অস্টালিকার সাথে গেঁথে 
দিয়েছে। হে পর্যটক ! বাগদাদকে তুমি দেখবে মিশক আম্বরের ন্যায়, যার পানি রৌপ্যের ন্যায় 
এবং পাথরগুলো চুণি ও মুক্তার ন্যায় ।” 

আল-খতীব (র) এ সম্পর্কে বু কবিতা রচনা করেছেন । আমরা যা উল্লেখ করেছি আপাতত 


তা যথেষ্ট বলে অনুভূত। একশ ছেচন্লিশ হিজরী সনে বাগদাদের নির্মাণ কাজ সমাপ্ত হয়। কেউ 
কেউ বলেন, একশ আটচল্লিশ হিজরীতে শেষ হয়। পরিখা খনন ও দেয়ালের কাজসমূহ একশ 


www.almodina.com 


| Contents 
আল-বিদায়া ওয়ান নিহায়া ১৮৭ 


সাতচল্লিশ হিজরীতে সুসম্পন্ন হয়। খলীফা মানসূর বাগদাদের পরিধি বৃদ্ধি ও নির্মাণকাজে সৌন্দর্য 
বৃদ্ধি করতে থাকেন যতক্ষণ না তিনি আল-খুলদ নামী অস্টালিকার কাজ সমাপ্ত করেন। তিনি ধারণা 
করেন, তিনি সব সময় এ অক্টালিকায় বাস করতে পারবেন কিংবা অক্টালিকাটি সব সময় থাকবে । 
সুতরাং এটা কোন সময় নষ্ট হবে না। বাগদাদের নির্মাণ কাজ সমাপ্ত হওয়ার পর তিনি মৃত্যুমুখে 
পতিত হন। আর বাগদাদও কয়েকবার ধ্বংসপ্রাপ্ত হয়। যার বর্ণনা পরে আসছে। 


ইব্‌ন জারীর (র) বলেন, এবছরেই খলীফা মানসূর সালাম ইব্ন কুতায়বাকে বসরা থেকে 
বরখাস্ত করেন এবং তার স্থলে মুহাম্মাদ ইব্‌ন সুলায়মান ইব্‌ন আলীকে বসরার শাসক নিযুক্ত 
করেন। মানসূর সালামের কাছে পত্র লিখে এ সব লোকের ঘরবাড়ি ধ্বংস করার হুকুম 
দিয়েছিলেন ধারা ইবরাহীম ইব্‌ন আবদুল্লাহ্‌ ইব্‌ন হাসানের হাতে বায়আত করে ছিলেন । এ হুকুম 
তামীল করতে সালাম ইব্‌ন কুতায়বা বিলম্ব করেছিল তাই তিনি তাকে বরখাস্ত করেন এবং তার 
স্থলে তার চাচাত ভাই মুহাম্মাদ ইবৃন সুলায়মানকে প্রেরণ করেন। এরপর সে সেখানে বিশৃংখলা 
সৃষ্টি করে এবং বহু ঘরবাড়ি ধ্বংস করে দেয়। খলীফা মনসূর মদীনার শাসকের পদ থেকে 
আস-সারী ইব্‌ন আবদুল্লাহ্‌কে বরখাস্ত করেন এবং তার স্থলে আবদুস সামাদ ইবৃন আলীকে 
নিয়োগ প্রদান করেন। 

আল্লামা ওয়াকিদী ও অন্যরা বলেন, এ বছরেই আবদুল ওয়াহাব ইব্‌ন ইবরাহীম ইব্‌ন মুহাম্মাদ 
ইব্‌ন আলী লোকজনকে নিয়ে হজ্জ আদায় করেন। বর্ণনাকারী বলেন, এবছরেই জাফর ইব্‌ন 
হানযালা আল-বাহরানী রোমের শহরগুলোতে গ্রীষ্মকালীন যুদ্ধ পরিচালনা করেন । এবছরেই 
নিম্নবর্ণিত বিশিষ্ট ব্যক্তিবর্গ ইনতিকাল করেন । আশআছ ইব্‌ন আবদুল মালিক, হিশাম ইব্‌ন 
আস-সায়িব আল-কালবী, হিশাম ইব্‌ন উরওয়া এবং এক বর্ণনায় ইয়াধীদ ইবৃন আবু উবায়দ। 


১৪৭ হিজরীর প্রারন্ত 


এ বছরেই আর্মেনিয়ার এক প্রান্তে তুকীদের একটি সেনাবাহিনী নিয়ে আশতার খান আল- 
খাওয়ারিযমী লুষ্ঠন কার্য পরিচালনা করে এবং তিফলীসে প্রবেশ করে তারা বহু লোককে হত্যা 
করে এবং বহু মুসলিম ও যিশ্মীদেরকে বন্দী করে । এদিন যারা নিহত হয়েছিলেন তাদের মধ্যে 
ছিলেন হারব ইব্‌ন আবদুল্লাহ্‌ আর-রাওয়ান্দি। বাগদাদের যুদ্ধ-বিগ্রহ ছিল তারই সাথে সম্পৃক্ত। 
তিনি খারিজীদের মুকাবিলা করার জন্য দুই হাজার সৈন্য নিয়ে মাওসিলে অবস্থান নিয়েছিলেন। 
এরপর খলীফা মানসূর তাকে আর্মেনিয়ার শহরগুলোতে মুসলমানদের সাহায্যের জন্য প্রেরণ 
করেন। তিনি ছিলেন জিবরাঈল ইবৃন ইয়াহ্‌ইয়ার সৈন্যদলে ৷ জিবরাঈল পরাজিত হন এবং হারব 
রে) নিহত হন। 

এ বছরই খলীফা মানসূরের চাচা আবদুল্লাহ্‌ ইব্ন আলী নিহত হন। তিনি বনু উমাইয়া থেকে 
সিরিয়া দখল করেছিলেন । আস-সাফ্ফার মৃত্যু পর্যন্ত তিনি তথাকার শাসক ছিলেন। আস- 
সাফ্ফাহ্‌ যখন মারা যান তখন তিনি জনগণকে নিজের দিকে আহ্বান করেন। তাকে দমন করার 
জন্য আল-মানসুর আবু মুসলিম আল-খুরাসানীকে প্রেরণ করেন । আবু মুসলিম তাকে পরাজিত 
করেন এবং আবদুল্লাহ্‌ তখন তার ভাই বসরার শাসক সুলায়মান ইব্‌ন আলী-এর কাছে পালিয়ে 
যান। তীর কাছে একটি নির্দিষ্ট সময়ের জন্য তিনি লুকিয়ে থাকেন । এরপর তার ব্যাপারটি 





www.almodina.com 


Contents 


১৮৮ আল-বিদায়া ওয়ান নিহায়া 


আল-মানসূরের নিকট প্রকাশ হয়ে পড়ে । তখন তিনি তীকে ডেকে পাঠান এবং তাকে কারাগারে 
নিক্ষেপ করেন। এ বছরটি আগমনের পর মানসুর হজ্জে যাওয়ার ইচ্ছা পোষণ করেন এবং তীর 
চাচা ঈসা ইব্‌ন মুসাকে তলব করেন। আর তিনি ছিলেন আস-সাফ্ফাহ এর ওসিয়ত অনুযায়ী 
এবং বলেন, এ ব্যক্তি তোমার ও আমার উভয়ের শক্র । তাই আমি যখন থাকব না তুমি তাকে 
আমার অনুপস্থিতিতে হত্যা করবে এবং এব্যাপারে বিলম্ব করবে না। আল-মানসুর হজ্জে চলে 
গেলেন এবং এ কাজে তাকে উদুদ্ধ করার জন্য রাস্তা থেকে তার কাছে পত্র লিখেন এবং তাকে 
বলতে থাকেন তোমাকে যে দায়িত্ব দেয়া হয়েছে এ দায়িত্ব পালনে কতটুকু অগ্রসর হলে! বারবার 
তিনি এরূপ পত্র লিখতে লাগলেন । এদিক দিয়ে ঈসা ইব্‌ন মূসার কাছে যখন তার চাচা আবদুল্লাহ্‌ 
ইব্‌ন আলীকে সমর্পণ করা হল তখন তার সম্বন্ধে তিনি তার পরিবারের কিছু সদস্যের সাথে 
পরামর্শ করেন । তখন তাদের মধ্যে যারা ছিলেন বুদ্ধিমান তারা তাকে পরামর্শ দিলেন বুদ্ধিমত্তার 
কাজ হল যেন তাকে হত্যা না করা হয় বরং তাকে তোমার কাছে জীবিত রেখে দাও । আর অন্য 
দিকে প্রকাশ কর যে তুমি তাকে হত্যা করেছ। কেননা আমাদের আশংকা হচ্ছে যে, তিনি 
তোমার কাছে প্রকাশ্যভাবে তাকে তলব করবেন যখন তুমি বলবে আমি তাকে হত্যা করেছি। 
তখন তিনি কিসাসের হুকুম দেবেন তুমি অবশ্য বলবে যে তিনি তোমাকে গোপনে হুকুম 
দিয়েছেন যেন তুমি তাকে হত্যা কর। আর যেহেতু এই তোমারও তার মধ্যে গোপন তথ্য, 
কাজেই তুমি তা প্রমাণ করতে পারবে না। তখন তিনি তোমাকে তার কিসাসে হত্যা করবেন। 
মানসূর তোমাকে এবং তাকে হত্যা করতে চায় তাহলে তিনি তোমাদের থেকে নিরাপত্তাবোধ 
করতে পারবেন । এ পরামর্শ শোনার পর ঈসা ইবৃন মূসার মধ্যে পরিবর্তন এসে গেল। তিনি তার 
চাচাকে লুকিয়ে রাখলেন এবং প্রকাশ করলেন যে তিনি তাকে হত্যা করেছেন । মানসূর যখন হজ্জ 
থেকে প্রত্যাবর্তন করলেন তখন তিনি তীর চাচার পরিবারবর্গকে তার কাছে আগমন করে তীর 
চাচা আবদুল্লাহ্‌ ইব্ন আলী সম্বন্ধে সুপারিশ করার হুকুম দিলেন! তারা এসে এব্যাপারে তাকে বার 
বার অনুরোধ করতে লাগল । তিনি তাদের আবেদন গ্রহণ করেন এবং ঈসা ইবৃন মূসাকে ডাকেন 
ও তাকে বলেন, এরা আবদুল্লাহ্‌ ইব্‌ন আলী সম্পর্কে সুপারিশ নিয়ে এসেছে এবং আমি তাদের 
সুপারিশ গ্রহণ করেছি। সুতরাং তুমি তাকে তাদের নিকট সমর্পণ কর। তখন ঈসা বললেন, 
আবদুল্লাহ্‌ কোথায় ? তাকে তো আমি হত্যা করেছি যখন তুমি আমাকে এ কাজের হুকুম 
দিয়েছিলে । মানসূর বললেন, আমিতো তোমাকে এ কাজের জন্য নির্দেশ দেইনি । এভাবে তিনি 
তা সম্পূর্ণ অস্বীকার করেন। আর এ ব্যাপারে তিনি কোন প্রকার পদক্ষেপ নিয়েছেন বলে অস্বীকার 
করেন। মানসূর এ সম্পর্কে যে পত্রটি বার বার লিখেছিলেন তা ঈসা উপস্থাপন করেন । মানসূর 
তখন এ ব্যাপারে তার ইচ্ছা থাকাকে অস্বীকার করেন এবং অস্বীকারের উপর দৃঢ় থাকেন । আর 
ঈসা ইব্‌ন মুসাও এ কথার উপর দৃঢ় থাকেন যে তিনি তাকে হত্যা করেছেন। তখন আবদুল্লাহর 
হাশিম তাকে হত্যা করার জন্য তাকে নিয়ে ঘর থেকে বের হয়ে আসলেন যখন তারা তরবারি 
নিয়ে আসলেন তখন ঈসা ইব্‌ন মুসা তাদেরকে বললেন, আমাকে তোমরা খলীফার নিকট নিয়ে 
চল। তখন তারা তাকে খলীফার নিকট নিয়ে গেলেন। ঈসা ইব্‌ন মূসা খলীফাকে বললেন, 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ১৮৯ 


আপনার চাচা এখানে উপস্থিত রয়েছেন, আমি তাকে হত্যা করিনি । খলীফা বললেন, তাহলে 
তাকে আমার কাছে নিয়ে আস। তখন তিনি তাকে উপস্থিত করালেন । খলীফা লজ্জিত হলেন 
এবং তাকে এমন একটি ঘরে বন্দী করার জন্য হুকুম দিলেন যার দেয়ালগুলো লবণের তৈরি । 
যখন রাত ঘনিয়ে আসল তখন তিনি বন্দীশালার দেয়ালে পানি ঢালতে নির্দেশ দেন । কিছুক্ষণের 
মধ্যে তার উপর দেয়াল ধসে পড়ল এবং তিনি মৃত্যুমুখে পতিত হলেন। 


এরপর মানসূর ঈসা ইবৃন মুসাকে যুবরাজ পদ থেকে বরখাস্ত করেন এবং তার স্থলে স্বীয় পুত্র 
আল-মাহদীকে নিযুক্ত করেন। তিনি তাকে ঈসা মূসার উপরের আসনে ডান দিকে বসতে 
দিতেন। তিনি ঈসা ইবৃন মূসার দিকে দৃষ্টিপাত করতেন না। অনুমতি দেয়া, পরামর্শ করা, তার 
কাছে প্রবেশ করা ও তার কাছ থেকে বের হয়ে যাওয়া ইত্যাদি ব্যাপারে খুবই কম তার মতামত 
গ্রহণ করতেন। তারপর তাকে এভাবে দূরে রাখতে লাগলেন, তার সাথে অসৌজন্যমূলক ব্যবহার 
ও তাকে ভীত-সন্ত্রস্ত করতে লাগলেন । ফলে ঈসা ইব্‌ন মুসা নিজেই নিজের দাবী প্রত্যাহার করে 
নিল এবং মুহাম্মাদ ইব্‌ন মানসূরের জন্য বায়আত গ্রহণ করল । এর জন্য মানসূর তাকে প্রায় এক 
কোটি বিশ লক্ষ দিরহাম প্রদান করেন । এভাবে ঈসা ইব্‌ন মুসা ও তার পুত্রের ব্যাপারটি মানসূরের 
কাছে মীমাংসিত হয়ে গেল। মানসূর তার থেকে নারায হওয়ার পর পুনরায় তার উপর রাষী 
হলেন। এ দু'জনের মধ্যে এর পূর্বে এ সম্বন্ধে বহু চিঠিপত্র আদান-প্রদান করা হয় । তার পুত্র 
মাহদীর বায়আত ও ঈসার ইসতিফা সম্পর্কে সদিচ্ছার বিষয়টি পরিলক্ষিত হয় । জনসাধারণ মাহদীর 
সমকক্ষ কাউকে গণ্য করছে না ; অনুরূপ আমীরগণও বিশিষ্ট ব্যক্তিবর্গ বিরাজ করতে থাকে । 
এমনকি শেষ পর্যন্ত নিরুপায় হয়ে ঈসা ইবৃন মূসা তা গ্রহণ করে এবং উল্লিখিত প্রতিদানও গ্রহণ 
করে । আর মাহদীর বায়আত দেশের বিভিন্ন অঞ্চলে পূর্ব ও পশ্চিম, কাছে ও দূরে সর্বত্র ছড়িয়ে 
পড়ে । এতে মানসুর অত্যন্ত খুশী হন। কেননা খিলাফত তার শাসনকাল পর্যন্ত তার বংশের মধ্যে 
স্থায়ী হয়ে যায় এবং বনু আব্বাসের যে কোন খলীফাই তার বংশ থেকে উদ্ভূত হয়। এ]1 
১4৮1 2511 ১2১৪০ ১৪৭ “অর্থাৎ এসবই পরাক্রমশালী সর্বজ্ঞের নিরূপণ (সূরা আনআম : ৯৬)।” 


এ বছরই নিম্নবর্ণিত ব্যক্তিবর্গ মৃত্যুবরণ করেন $ উবায়দুল্লাহ্‌ ইব্‌ন উমর আল-উমরী, হাশিম 
এবং হাসান বসরীর সাথী হিশাম ইব্‌ন হাস্সান। 


১৪৮ হিজরীর আগমন 


পূর্ববর্তী বছর যারা তিফলীসের শহরগুলোতে বিশৃংখলা সৃষ্টি করছিল এ বছর এসব তুকীরি 
বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মানসূর, হুমায়দ ইবৃন কাহতাবাকে প্রেরণ করেন । কিন্তু তিনি যুদ্ধক্ষেত্রে 
তাদের কাউকে গিয়ে পাননি । কেননা তারা তাদের শহরে প্রত্যাবর্তন করে গিয়েছিল । 
লোকজনকে নিয়ে এ বছর জাফর ইব্‌ন আবূ জা“ফর হজ্জবত পালন করেন । এবছরেও দেশের 
কর্মচারীবৃন্দ পূর্বের বছরের ন্যায় বহাল ছিলেন। এ বছরেই ইমাম মুহাম্মাদের পুত্র জাফর 
আস-সাদিক ইনতিকাল করেন। 'কিতাবু ইখৃতিলাজিল আ'যা' (৮৮-১০%| [9551 2০04) -এর 
লেখক হিসেবে তাঁকে গণ্য করা হয়। অথচ এটা সঠিক নয় । এ বছরের রবীউল আউয়াল মাসে 
হাদীসের একজন বিখ্যাত উস্তাদ সুলায়মান ইব্‌ন মিহরান আল-আমাস ইনতিকাল করেন । আর 


www.almodina.com 


Contents 


১৯০ আল-বিদায়া ওয়ান নিহায়া 


অন্য যারা হারিছ আল-আওয়াম ইব্‌ন হাওসাব, আষ-যুবায়দী, মুহাম্মাদ ইবৃন আবদুর রহমান ইব্‌ন 
আবু লায়ন এবং মুহাম্মাদ ইব্‌ন আজলান। 
১৪৯ হিজরীর আগমন . 

এ বছর বাগদাদের প্রাচীর নির্মাণ ও পরিখা খননের কাজ সুসম্পন্ন হয়। আর এবছরে 
আল-আব্বাস ইবন মুহাম্মাদ গ্ৰীষ্মকালীন যুদ্ধে অংশ গ্রহণ করেন। তিনি রোমের শহরগুলোতে 
প্রবেশ করেন। তার সাথে ছিলেন আল-হুসায়ন ইব্‌ন কাহতাবা এবং মুহাম্মাদ ইবন আশআছ। 
মুহাম্মাদ ইব্‌ন আশআছ রাস্তায় মৃত্যুবরণ করেন। এ বছরে লোকজনকে নিয়ে মুহাম্মাদ ইব্‌ন 
ইবরাহীম ইব্‌ন আলী হজ্জব্রত পালন করেন। মানসূর তাকে তার চাচা আবদুস সামাদ ইব্‌ন আলীর 
স্থলে মক্কা ও হিজাযের শাসনকর্তা নিয়োগ করেন। বিভিন্ন শহরের কর্মচারীবৃন্দ পূর্ববর্তী বছরের 
ন্যায় নিজ নিজ পদে বহাল থাকেন। 

এ বছর যেসব মনীষী ইনতিকাল করেন তাদের মধ্যে কয়েকজন হলেন ঃ যাকারিয়া ইব্‌ন 
আবু যায়িদ, কাহমাস ইব্ন আল হাসান, আল মুছান্না ইব্‌ন সাবা এবং আল্লামা সীবুওয়ায়হ (র)-এর 
উস্তাদ আবূ ‘আমর ঈসা ইব্‌ন উমর আছ-ছাকাফী আল-বসরী আন-নাহুয়ী। কেউ কেউ বলেন, 
তিনি খালিদ ইব্‌ন আল ওয়ালীদ-এর আযাদকৃত গোলামদের অন্তর্ভুক্ত ছিলেন। তিনি ছাকাফী 
গোত্রে বসবাস করেন বিধায় তাকে ছাকাফী বলা হত । তিনি ভাষা, ব্যাকরণ ও কিরাআত শাস্ত্রে 
একজন উচ্চমানের ইমাম ছিলেন । তিনি উবায়দুল্লাহ ইব্‌ন কাছীর, ইব্‌ন মাহীসান এবং আবদুল্লাহ্‌ 
ইব্‌ন আবূ ইসহাক থেকে শিক্ষা গ্রহণ করেন। তিনি হাসান বসরী ও অন্যান্য থেকে হাদীস 
শুনেছেন। আর তার থেকে শিক্ষা গ্রহণ করেন খলীল ইব্‌ন আহমাদ, আসমাঈ এবং সীবুওয়ায়হ। 
সীবুওয়ায়হ আল্লামা ছাকাফীর সাহচর্যে ছিলেন, তার থেকে জ্ঞান অর্জন করেন এবং তার থেকে 
উপকৃত হন। তিনি তার এ কিতাবটি অধ্যয়ন করেন যার নাম দেয়া হয়েছিল ৮৯1 । তিনি 
তাতে সংযোজন করেন ও তা বর্ধিত করেন। এখন এটা সীবুওয়ায়হের কিতাব হিসেবে পরিচিত। 
অথচ এটা হল তার উত্তাদের কিতাব। এ কিতাবে কোন প্রকার সমস্যার সম্মুখীন হলে তিনি তার 
উস্তাদ খালীল ইবৃন আহমাদকে জিজ্ঞাসা করতেন । আবার তাকেও খালীল, ঈসা ইব্‌ন উমর কর্তৃক 
প্রণীত কিতাব সম্বন্ধে জিজ্ঞাসা করতেন । সীবুওয়ায়হ বলেন, তিনি ৭৩টির অধিক কিতাব সংগ্রহ 
করেন যেগুলো কিতাবুল ইকমাল' (৮০৫31 2054) ব্যতীত সবই নষ্ট হয়ে গিয়েছিল। তিনি 
ছিলেন পারস্য দেশে । তিনি এটা নিয়ে অধ্যয়নে ব্যপ্ত ছিলেন। তাকে আমি বললাম, আমি 
আপনাকে এ কিতাবের গুপ্ত রহস্য সম্বন্ধে জিজ্ঞাসা করছি। তখন খালীল কিছুক্ষণ নিশ্চুপ ছিলেন। 
এরপর কবিতা আবৃত্তি করলেন 8 


58545557555 ৮5655510587 
৮5588115221 15811 
অর্থাৎ “নাহু শাস্ত্র সম্পূর্ণটাই বিলুপ্ত হয়ে গেছে তবে শুধু যা ঈসা ইব্‌ন উমর প্রণয়ন করেছেন 
এটা J<। আর এটা ৮০৯ । আর এ দুটো হচ্ছে জনগণের জন্য সূর্য ও চন্দ্র।” ঈসা অপ্রচালিত 


ও অত্যন্ত জ্ঞানগর্ভ বাক্য ও শব্দ ব্যবহার করতেন। সিহাহ্‌ (0 1৯,০11) নামক কিতাবে 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ১৯১ 


আল-জাওহারী একটি ঘটনা উল্লেখ করেন। তিনি বলেন, একদিন ঈসা ইব্‌ন উমর গাধার উপর 
থেকে নীচে পড়ে যান তখন লোকজন তার চতুর্দিকে জমায়েত হন। তিনি বলেন, 1৫2 71 (০ 
এৰ অর্থাৎ “তোমাদের কী ০১০ 1১5৯:১8) ৭ ৪০০০ এ3০৪$৪1৫5 হল, তোমরা 
আমার চতুর্দিকে জমায়েত হয়েছে যেমন তোমরা একজন পাগলের চতুর্দিকে জমায়েত হয়েছ। 
তোমরা আমার এখান থেকে সরে যাও ৷’ অন্য একজন বলেন, তার ছিল শ্বাস-কষ্টের রোগ । এ 
কারণে সে অসুস্থ হয়ে পড়ে যায়। লোকজন মনে করতে লাগল যে, তিনি মৃগী রোগণ্রস্ত । তারা 
তার সেবা করতে লাগল ও ঝাড়-ফুঁক করতে লাগল । যখন তিনি চেতনা ফিরে পেলেন তখন 
তিনি যা বলার তা বললেন। কেউ কেউ বলেন, আমার মনে হয় যে, তিনি ফার্সী ভাষায় কথা 
বলতেন। ইব্‌ন খাল্লিকান উল্লেখ করেন তিনি আবূ আমর ইবনুল আলার সাথী ছিলেন। একদিন 
ঈসা ইব্‌ন উমর আবু আমর ইবনুল “আলাকে বললেন, আমি মা'আদ ইব্‌ন আদনান থেকে অধিক 
শুদ্ধ কথা বলি। আবূ আমর তাকে বললেন, তুমি নিম্নবর্ণিত কবিতাটি কেমন পড় ? 4 ৪ 
১) 915 ০০৯৮4৫৪7175. 28৯1 50১2 অর্থাৎ “মহিলাগুলো পর্দার খাতিরে 
মুখগুলোকে ঢেকে রাখত; আজকাল তারা দৃষ্টি নিক্ষেপকারীর জন্য তা প্রকাশ করে দিয়েছে।” 
কিংবা ০: হবে? তিনি বললেন, হা ০১2 হবে । আবূ আমর বললেন, তুমি ভুল করেছ, যদি 
010 বলতেন তাহলেও ভুল হত । আবূ আমর তাকে ত্রান্তিতে ফেলার ইচ্ছা করেছিলেন। শুদ্ধ 


949 


হবে "১১: 1 থেকে, অর্থ হবে প্রকাশ করা কিংবা 1১:15 থেকে অর্থ হবে কোন কাজ 
শুরু করা। 


১৫০ হিজরীর প্রারস্ত 

এ বছর উত্তাদ সীস নামী একজন কাফির খুরাসানের শহরগুলোতে বিদ্রোহ ঘোষণা করে । সে 
অধিকাংশ বাসিন্দাদের প্রভাবিত করে। তার সাথে প্রায় তিন লক্ষ লোক মিলিত হয়। তারা 
সেখানকার মুসলমানদের বহু লোককে হত্যা করে। আর এসব শহরে যে সকল সৈন্য ছিল 
তাদেরকে তারা পরাজিত করে । আবার বহু লোককে তারা বন্দী করে । তাদের কারণে এলাকাময় 
বিশৃংখলা ছড়িয়ে পড়ে এবং তাদের বিষয়টি প্রকট আকার ধারণ করে। মানসূর খাধিম ইব্‌ন 
খুযায়মাকে তার পুত্র মাহদীর কাছে প্রেরণ করেন যাতে সে তাকে এসব শহরে যুদ্ধ করার জন্য 
সাহায্য করতে পারে এবং যেসব সৈন্য দ্বারা তার পুত্র তাদের মুকাবিলা করবে তাদের সাথে যোগ 
দিতে পারে । মাহদী তখন হাঁশিমী শোর্য-বীর্ষে উদ্দীপ্ত হলেন এবং খাযিম ইব্‌ন খুযায়মাকে এসব 
শহর ও সৈন্য দলের কর্তৃত্ব প্রদান করেন। আর চল্লিশ হাজার সৈন্যসহ তাকে শত্রুর মুকাবিলায় 
প্রেরণ করেন। তিনি তাদের উদ্দেশ্যে রওনা হলেন এবং সেখানে পৌছে বিভিন্ন রকমের কৌশল 
অবলম্বন করেন ও অতর্কিতে তাদের উপর হামলা করেছেন। আর তরবারি ও তীর-ধনুকের 
সাহায্যে তাদের মুকাবিলা করতে লাগলেন । শত্রু পক্ষের সত্তর হাজার সৈন্য নিহত হয় ও তাদের 
চৌদ্দ হাজার বন্দী হয়। তাদের নেতা উস্তাদ সীস পলায়ন করে ও পাহাড়ে আশ্রয় নেয় । খাযিম 
পাহাড়ের নীচে আগমন করেন এবং সমস্ত কয়েদীকে হত্যা করেন। বাকী সৈন্যদেরকে ঘেরাও 
করে রাখেন। তখন তারা কোন এক আমীরের আদেশ মান্য করার স্বীকৃতি ঘোষণা করে । আমীর 


www.almodina.com 


Contents মর 


১৯২ আল-বিদায়া ওয়ান নিহায়া 


আদেশ করলেন যেন বিদ্রোহী নেতা ও তার পরিবারবর্গকে শিকল দ্বারা বন্দী করা হয় এবং তার 
সাথে যেসব সৈন্য ছিল তাদেরকে মুক্ত করে দেয়া হয়। তারা ছিল সংখ্যায় ত্রিশ হাজার । খাযিম এ 
সিদ্ধান্ত অনুযায়ী সমস্ত কর্মকাণ্ড সম্পাদন করেন । উস্তাদ সীসের সাথে যারা ছিল তাদের প্রত্যেককে 
দু'টো করে কাপড় দিয়ে ছেড়ে দেন। তিনি বিজয়ের কথা জানিয়ে মাহদীর কাছে পত্র লিখেন। 
মাহদী আবার এ ব্যাপারে তার পিতা মানসূরের কাছে পত্র লিখেন। এ বছরের খলীফা মানসুর 
জা“ফর ইব্‌ন সুলায়মানকে মদীনার শাসকের পদ থেকে বরখাস্ত করেন এবং হাসান ইব্‌ন যায়দ 
ইব্‌ন হাসান ইব্‌ন হাসান ইব্‌ন আলী ইব্‌ন আবু তালিবকে নিয়োগ দান করেন। এ বছরে 
লোকজনকে নিয়ে খলীফার চাচা আবদুস সামাদ ইব্‌ন আলী হজ্জবৃত পালন করেন। এ বছরই 
জাফর ইব্‌ন আমীরুল মু'মিনীন মানসূর ইনতিকাল করেন। তাঁকে প্রথমত বাগদাদে অবস্থিত বনু 
হাশিমের কবরস্থানে দাফন করা হয়। এরপর অন্য জায়গায় তার লাশ স্থানান্তর করা হয় । এ বছরে 
হিজাযবাসীদের একজন ইমাম আবদুল মালিক ইব্‌ন আবদুল আযীয ইব্‌ন জুরায়জ ইনতিকাল 
করেন। কেউ কেউ বলেন, তিনিই প্রথম ব্যক্তি যিনি রাসূলুল্লাহ্‌ (সা)-এর হাদীসগুলোকে একত্র 
করেছেন। এবছরে আরো যারা ইনতিকাল করেন তারা হলেন ঃ উছমান ইব্‌ন আল আসওয়াদ, 
উমর ইব্‌ন মুহাম্মাদ ইব্‌ন যায়দ এবং হযরত ইমাম আবু হানীফা রে)। 
ইমাম আবু হানীফা (র)-এর জীবনী 

ইমাম আবু হানীফা (র)-এর নাম হল আন-নু'মান ইব্‌ন ছাবিত আত-তায়মী আল-কুফী । 
তিনি ইরাকের ফকীহ ছিলেন। ইসলামের ইমামদের অন্যতম জ্ঞানী ও নেতৃস্থানীয় আলিমদের . 
একজন সদস্য এবং তিনি ছিলেন বিভিন্ন মাযহাবের সেরা চার মাযহাবের চার ইমামের একজন। 
তিনি তাদের সকলের আগে ইনতিকাল করেন। কেননা তিনি সাহাবীদের যুগ পেয়েছিলেন । তিনি 
আনাস ইব্‌ন মালিক (রা)-কে দেখেছেন। কেউ কেউ বলেন, অন্যকেও দেখেছিলেন । আবার 
কেউ উল্লেখ করেন, তিনি সাতজন সাহাবী থেকে হাদীস বর্ণনা করেছেন। 

তিনি একদল তাবিঈ থেকে হাদীছ বর্ণনা করেন৷ তাদের মধ্যে প্রসিদ্ধ হলেন আল-হাকাম, 
হাম্মাদ ইব্‌ন আবু সুলায়মান, সালামা ইব্‌ন ফুহায়ল, আমির আশশা'বী, ইকরামা, আতা, কাতাদা, 
আয-যুহরী, ইব্‌ন উমর (রা)-এর আযাদকৃত গোলাম নাফি', ইয়াহইয়া ইব্‌ন সাঈদ আল-আনসারী, 
আবু ইসহাক আস-সাবীঈ ৷ তার থেকে একদল আলিম হাদীস বর্ণনা করেন । তীদের মধ্যে প্রসিদ্ধ 
হলেন ঃ তীর পুত্র হাম্মাদ, ইব্রাহীম ইব্‌ন তাহমান, ইসহাক ইব্ন ইউসুফ আল-আযরাক, কাষী 
যুখার, আবদুর রায্যাক, আবু নুআয়ম, মুহাম্মাদ ইব্‌ন আল-হাসান আশ-শায়বানী, হুশায়ম, ওয়াকী, 
কাযী আবু ইউসুফ । 

ইয়াহইয়া ইব্‌ন মুঈন বলেন, তিনি ছিলেন ছিকা বা বিশ্বস্ত-নির্ভরযোগ্য । তিনি ছিলেন 
সত্যবাদীদের অন্তর্ভুক্ত । তাকে কখনও মিথ্যার সাথে অপবাদ দেয়া হয়নি। কাষীর পেশা গ্রহণ না 
করায় ইব্‌ন হুবায়রা তাকে প্রহার করেন, তবুও তিনি কাষী হতে অস্বীকৃতি জ্ঞাপন করেন ।. 
ইয়াহইয়া ইব্‌ন সাঈদ তার কথাকে ফাতওয়া হিসেবে গ্রহণ করতেন ৷ ইয়াহ্ইয়া বলতেন, আমরা 
আল্লাহ্র প্রতি ভুল ধারণা করব না । আবু হানীফার মতামত থেকে উত্তম মতামতের কথা আমরা 
আর শুনিনি । আমরা তার অধিকাংশ মতকেই গ্রহণ করেছি। 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ১৯৩ 


আবদুল্লাহ্‌ ইব্‌ন মুবারক (র) বলেন, যদি আল্লাহ্‌ তা'আলা আমাদেরকে আবু হানীফা ও 
সুফিয়ান ছাওরী দ্বারা সহায়তা না করতেন তাহলে আমরাও অন্য সব লোকের ন্যায় অকর্মণ্য হয়ে 
যেতাম। 

ইমাম শাফিঈ (র) বলেন, আমি এমন একটি লোক সম্বন্ধে আমার অভিমত পেশ করছি যদি 
তিনি এ স্তম্ভটি স্বর্ণে পরিণত করার জন্য কারো সাথে কথা বলেন, তাহলে তিনি তার দলীল 
অবশ্যই উপস্থাপন করতে পারবেন । ইমাম শাফিঈ (র) আরো বলেন, যিনি ফিকাহ শাস্ত্র শিখতে 
ইচ্ছা করেন তিনি আবু হানীফা (র)-এর পরিবারের লোক । যিনি সীরাত শাস্ত্র শিখতে ইচ্ছা করেন 
ইমাম মালিক (র)-এর পরিবারের লোক, যিনি তাফসীর শাস্ত্র শিখতে ইচ্ছা করেন তিনি মুকাতিল 
ইব্‌ন সুলায়মানের পরিবারের সদস্য । 
ও হাদীসের হিফাযত করা ও তাদের সালাতের মধ্যে আবৃ হানীফার জন্য দু'আ করা। সুফিয়ান 
ছাওরী (র) ও ইবনুল মুবারক রে) বলেন, আবূ হানীফা রে) তীর যুগে দুনিয়ার সবচেয়ে বড় ফকীহ্‌ 
ছিলেন। আবু নুআয়ম (র) বলেন, আবু হানীফা (র) ছিলেন মাসআলাসমূহের সাগরের ডুবুরী । 
মাক্কী ইব্‌ন ইবরাহীম (র) বলেন, আবু হানীফা (র) ছিলেন দুনিয়ার সবচেয়ে বড় শিক্ষিত। 

আল-খতীব (র) নিজ সনদে আসাদ ইবৃন আমর (র) থেকে বর্ণনা করেন। তিনি বলেন, আবু 
হানীফা রে) রাতে সালাত আদায় করতেন এবং সমস্ত রাতে কুরআন পাঠ করতেন। সালাতে 
এমন কান্নাকাটি করতেন যে প্রতিবেশীরা তার উপর দয়া দেখাতেন। তিনি চল্লিশ বছর ইশার 
সালাতের ওযু দিয়ে ফজরের সালাত আদায় করেন। যে জায়গায় তিনি ইনতিকাল করেন সেখানে 
তিনি সত্তর হাজারবার কুরআন খতম করেন। একশ পঞ্চাশ হিজরীর রজব মাসে তিনি ইনতিকাল 
করেন। ইব্ন মুঈন (র) বলেন, একশ একান্ন হিজরীতে আবার অন্যরা বলেন, একশ তিপ্সান্ন 
হিজরীতে তিনি ইনতিকাল করেন। প্রথম মতটি সঠিক । তীর জন্ম ছিল আশি হিজরীতে । তার 
বয়স হয়েছিল পূর্ণ সত্তর বছর। বাগদাদে তার সালাতে জানাযা অত্যন্ত ভিড়ের কারণে ছয়বার পড়া 
হয় । আর সেখানে তিনি সমাহিত হন। আল্লাহ্‌ তা'আলা তার উপর রহমত নাযিল করুন। 


১৫১ হিজরীর আগমন ৯১. 

এ বছর মানসূর উমর ইব্‌ন হাফসকে সিন্ধু থেকে বরখাস্ত করেন এবং হিশাম ইব্‌ন আমর 
আত-তাগিলিবীকে সেখানে নিযুক্ত করেন। সেখান থেকে তাকে বরখাস্ত করার কারণ হল £ 

মুহাম্মাদ ইব্‌ন আবদুল্লাহ্‌ ইব্‌ন হাসান যখন আত্মপ্রকাশ করেন তার পুত্র আবদুল্লাহ্‌কে 
আল-আশতার উপাধি দিয়ে সিন্ধুতে উমর ইব্‌ন হাফস-এর কাছে প্রেরণ করেন। তার সাথে ছিল 
একদল লোক, হাদিয়া, ঘোড়া ও গোলাম । হাফ্‌স ইব্‌ন উমর এগুলো গ্রহণ করেন । তখন 
আবদুল্লাহ্‌ উমরকে তীর পিতা মুহাম্মাদ ইব্‌ন আবদুল্লাহ্‌ ইব্‌ন হাসানের প্রতি গোপনে দাওয়াত 
দিলেন। তিনি তাদের দাওয়াতে সাড়া দেন এবং সাদা পোশাক পরিধান করেন । মদীনায় মুহাম্মাদ 
ইব্‌ন আবদুল্লাহ্র নিহত হওয়ার খবর পৌছলে তারা লজ্জিত হন এবং আবদুল্লাহ্‌ ইব্‌ন মুহাম্মাদের 
কাছে ওযর পেশ করতে লাগলেন । তখন আবদুল্লাহ্‌ বললেন, আমি নিজকে নিয়ে আশংকায় 


ল-বিদায় ওয়ান নিহায়া {১০ ৩)--7২. রঃ 
'আল-বিদায়া ওয়ান নিহ 576 


Contents 
১৯৪ আল-বিদায়া ওয়ান নিহায়া 


রয়েছি। উমর বললেন, আমি তোমাকে আমাদের প্রতিবেশী দেশের মুশরিক বাদশার নিকট প্রেরণ 
করব। তিনি রাসূলুল্লাহ্‌ (সা)-কে অত্যন্ত তাবীম করেন। আর তিনি যখন তোমাকে চিনবেন ও 
জানতে পারবেন যে তুমি তার বংশের সন্তান, তখন তিনি তোমাকে ভালবাসবেন। তিনি তার 
প্রস্তাবে সায় দিলেন এবং আবদুল্লাহ্‌ ইব্‌ন মুহাম্মাদ এ বাদশার কাছে চলে গেলেন ও তীর কাছে 
নিরাপদে বসবাস করতে লাগলেন । আবদুল্লাহ্‌ যায়দীয়াদের সওয়ারীতে আরোহণ করতেন এবং 
বিরাট সৈন্যদল নিয়ে শিকার করতে যেতেন । জনগণ তার সাথে মিলিত হতেন এবং যায়দীয়াদের 
বিভিন্ন দলও তার কাছে আসা যাওয়া করতেন। 


প্রেরণ করেন। আমীরদের একজন উমর ইবৃন হাফ্‌সকে বলেন, আমাকে মানসুরের কাছে প্রেরণ 
করুন। আর বিষয়টি আমার কাছে সমর্পণ করুন| আমি এব্যাপারে তার কাছে ওযর পেশ করব। 
যদি আমি নিরাপদে ফেরত আসি তাহলে আপনি আমাকে দেখতে পাবেন । আর যদি ফেরত না 
আসি তাহলে আমি আপনার ও আপনার কাছে যেসব আমীর রয়েছেন তাদের জন্য আত্মোৎসর্গ 
করলাম । সুতরাং তিনি তাকে দূত হিসেবে মানসুরের কাছে প্রেরণ করেন যাতে বিষয়টি রফাদফা 
হয়ে যায়। দূতটি যখন মানসূরের সামনে দণ্ডায়মান হন, মানসূর তার গর্দান মেরে দেবার হুকুম 
দেন। আর মানসূর সিন্ধু থেকে বরখাস্ত করে উমর ইব্‌ন হাফসের নিকট একটি পত্র লিখেন এবং 
আফ্রিকার শহরগুলোতে সেখানকার আমীরের পরিবর্তে তাকে নিয়োগ করেন। মানসূর যখন 
হিশাম ইবৃন আমরকে সিন্ধুর উদ্দেশ্যে রওনা করেন তখন তাকে হুকুম দেন সে যেন আবদুল্লাহ্‌ 
ইব্‌ন মুহাম্মাদকে ধরার জন্য প্রাণান্তকর চেষ্টা চালায়। সে এব্যাপারে অক্লান্ত প্রচেষ্টা চালাতে 
লাগল । মানসূর তাকে এ ব্যাপারে উৎসাহ দেবার জন্য তার কাছে লোক প্রেরণ করেন। এরপর 
ঘটনাচক্রে হিশাম ইব্‌ন আমরের ভাই সায়ফ কোন এক জায়গায় আবদুল্লাহ্‌ ইব্‌ন মুহাম্মাদের দেখা 
পাই। সাথীসহ তাদের দু'জনের মধ্যে যুদ্ধ বেঁধে যায়। আবদুল্লাহ্‌ ও তার সকল সাথী নিহত হন। 
তবে নিহত ব্যক্তিদের লাশের মধ্যে আবদুল্লাহ্র লাশ মিশে যায়। তাই তারা তাকে সনাক্ত করতে 
পারেনি। হিশাম ইব্ন আমর, আবদুল্লাহ্‌ ইব্‌ন মুহাম্মাদের নিহত হবার সংবাদ দিয়ে "মানসূরের 
কাছে একটি পত্র লিখেন। মানসূরও তার একাজের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপনার্থে তার কাছে লোক 
প্রেরণ করেন এবং সে বাদশাহ আবদুল্লাহ্‌কে আশ্রয় দিয়েছিলেন । তার বিরুদ্ধে যুদ্ধ করার আদেশ 
দিলেন । আর তাকে জানিয়ে দিলেন- আবদুল্লাহ্‌ সেখানে এক তরুণীকে বিবাহ ব্যতীত স্ত্রীরূপে 
ব্যবহার করে ও একটি সন্তান জন্ম দেয় । তার নাম রাখা হয় মুহাম্মাদ । যখন তুমি বাদশার উপর 
জয়লাভ করবে তখন সন্তানটিকে নিজ হিফাযতে রাখবে । হিশাম ইব্‌ন ‘আমর তখন বাদশার 
উদ্দেশ্যে ধাবমান হলেন এবং তার সাথে যুদ্ধ করলেন ও তাকে পরাজিত করলেন । আর তার 
শহর, সম্পদ ও উৎপাদিত বস্তুসমূহ দখল করে নিলেন। মানসূরের কাছে বিজয় সংবাদ, 
এক-পঞ্চমাংশ গনীমত, সন্তান ও বাদশাকে প্রেরণ করেন। এতে মানসুর খুব খুশী হন। 
সন্তানটিকে মদীনায় প্রেরণ করেন এবং মদীনার প্রশাসককে একটি পত্র লিখে সন্তানটির সঠিক 
পরিচয় জানিয়ে দিলেন । আর তাকে তার পরিবারের কাছে পৌছে দেওয়ার নির্দেশ দিলেন যাতে 
তার বংশধারা বিনষ্ট না হয়। এ সন্তানটিকে পরবর্তীতে বলা হয় আবুল হাসান ইব্‌ন 
আল-আশতার । 


www.almodina.com 


Contents 
' আল-বিদায়া ওয়ান নিহায়া | ১৯৫ 


এ বছর মাহদী ইব্‌ন মানসূর খুরাসান থেকে নিজের পিতার কাছে আগমন করেন। তখন তার' 
পিতা, আমীরগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এগিয়ে রাস্তায় গিয়ে তার সাথে সাক্ষাৎ করেন । এরপর 
বিভিন্ন শহরের প্রশাসকগণ এবং সিরিয়া ও অন্যান্য জায়গায় শাসনকর্তাগণ তাকে সালাম করার 
জন্য সামনে এগিয়ে আসেন । তীর নিরাপত্তা ও বিজয়ের জন্য তাকে তারা ধন্যবাদ জ্ঞাপন করেন 
"এবং তার কাছে বিভিন্ন ধরনের হাদিয়া ও তোহফা পেশ করেন যার সংখ্যা ও বিবরণ পেশ করা 
রীতিমত একটি দুরূহ ব্যাপার । 


আর-রুসাফার নির্মাণ 

ইব্ন জারীর বলেন, এ বছরই খুরাসান থেকে মানসূরের পুত্র মাহদী প্রত্যাবর্তন করার পর 
মাহদীর জন্য মানসুর আর-রুসাফার নির্মাণ কাজ শুরু করেন। আর এটা বাগদাদের পূর্বাংশে 
অবস্থিত । এটার জন্য সুরক্ষিত প্রাচীর ও পরিখা নির্মাণ করা হয়। তার কাছে বাগান ও আঙ্গিনা 
তৈরি করা হয় । আর তাতে পানি সরবরাহের ব্যবস্থা করা হয়। 

ইব্‌ন জারীর আরো বলেন; এ বছরই মানসূর নিজের জন্য জনগণের বায়আত নবায়ন করেন। 
তারপরে তার পুত্র এবং তাদের পরে ঈসা ইব্‌ন মুসার বায়আত নবায়ন করেন। এরপর রাজ্যের 
আমীরগণ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ আগমন করেন ও বায়আত গ্রহণ করেন। তীরা মানসূর ও তার 
পুত্রের হাত চুম্বন করেন এবং ঈসা ইব্‌ন মূসার হাত স্পর্শ করেন কিন্তু চুম্বন করলেন না। আল্লামা 
ওয়াকিদী (র) বলেন, মানসূর মা“আন ইবৃন যাইদাকে সিজিস্তানের শাসনকর্তা নিযুক্ত করেন। 

এ বছর মক্কা ও তাইফের নায়িব মুহাম্মাদ ইব্‌ন ইবরাহীম ইব্‌ন মুহাম্মাদ ইবৃন আলী লোকজন 
-কে নিয়ে হজ্জব্রত পালন করেন। এবছরের কর্মরত বিভিন্ন নায়িবের বর্ণনা নিম্নরূপ ৪ মদীনায় 
ইয়ামীদ ইবুন হাতিম, খুরাসানে হুমায়দ ইব্‌ন কাহতাবা এবং সিজিস্তানে মা'আন ইবৃন যাইদা । আর 
এ বছর আবদুল ওয়াহাব ইব্‌ন ইব্রাহীম ইবৃন মুহাম্মাদ গ্রীষ্মকালীন যুদ্ধে অংশ গ্রহণ করেন। 

এ বছর ধারা ইনতিকাল করেন তাদের মধ্যে প্রসিদ্ধ হলেন, হানযালা ইব্‌ন আবু সুফিয়ান, 
আবদুল্লাহ্‌ ইব্‌ন আউন এবং সীরাতে নববীর লেখক মুহাম্মাদ ইব্‌ন ইসহাক ইব্‌ন ইয়াসার। তার এ 
সংকলনটি দিক নির্দেশনামূলক জ্ঞানের আধার এবং আলোকবর্তিকাময় গৌরব । দুনিয়ার সব মানুষ 
এক্ষেত্রে তারই পরিবারের সদস্য যেমন ইমাম শাফিঈ (র) ও অন্যান্য ইমাম মন্তব্য করেন। 


১৫২ হিজরীর প্রারস্ত 

এ বছর মানসূর মিসরের শাসনকর্তা ইয়ামীদ ইব্‌ন হাতিমকে বরখাস্ত করেন এবং তার স্থলে 
মুহাম্মাদ ইব্‌ন সাঈদকে নিয়োগ প্রদান করেন। আফ্রিকার নায়িবের কাছে লোক প্রেরণ করেন। 
কেননা, তার কাছে সংবাদ পৌছে যে, সে বিদ্রোহ করেছে এবং বিরোধিতা করেছে। তাই যখন 
তাকে মানসূরের কাছে উপস্থিত করা হল তখন তার গর্দান উড়িয়ে দেয়ার হুকুম দেয়া হল। 
মানসূর বসরা থেকে জাবির ইব্‌ন যায়দ আল-কিলাবীকে বরখাস্ত করেন এবং ইয়াীদ ইবৃন 
মানসূরকে সেখানে শাসনকর্তা নিযুক্ত করেন। এ বছরই খারিজীরা সিজিস্তানে মা“আন ইবৃন 
 যাইদাকে হত্যা করে । আর এ বছরই উব্বাদ ইব্‌ন মানসূর এবং ইউনুস ইব্‌ন ইয়াধীদ আয়লী 
ইনতিকাল করেন। 


www.almodina.com 








Contents 


১৯৬ আল-বিদায়া ওয়ান নিহায়া 


১৫৩ হিজরীর আগমন 


এ বছর মানসূর তার লেখক আবূ আইয়ুব মূরিয়ানীর উপর রাগান্বিত হয়ে তাকে কারাগারে 
নিক্ষেপ করেন, তার ভাই খালিদকে কারাগারে নিক্ষেপ করেন এবং তার ভাইয়ের চার পুত্র যথা 
সাঈদ, মাসউদ, মিখলাদ ও মুহাম্মাদকেও কারাগারে নিক্ষেপ করেন। আর তাদের থেকে প্রচুর 
অর্থ-সম্পদ দাবী করেন। এটার কারণ ইব্‌ন “আসাকির, আবু জা“ফর মানসূরের জীবনীতে নিম্নরূপ 
উল্লেখ করেন। তিনি তার যৌবনকালে মাওসিলে আগমন করেন। তিনি ছিলেন ফকীর । তার 
কিংবা তার সাথে কোন কিছুই ছিল না। কোন মাঝির কাছে গায়ে খেটে কিছু সম্পদ অর্জন 
করেন। এ সম্পদ দ্বারা তিনি একটি মহিলাকে বিয়ে করেন। এরপর তিনি তাকে ওয়াদা ও আশা 
দিতে থাকেন যে, তিনি এমন এক ঘরের সন্তান যাদের কাছে দেশের শাসন ক্ষমতা অতি 
তাড়াতাড়ি ফিরে আসবে । তারপর ঘটনাক্রমে সে তার দ্বারা গর্ভবতী হয়ে যায়। অন্যদিকে বনু 
উমাইয়া তাকে খোজ করতে লাগল । তখন তিনি এ মহিলা থেকে পালিয়ে যান এবং তাকে 
গর্ভবতী রেখে যান। যাওয়ার সময় তার কাছে একটি পত্র রেখে যান যার মধ্যে লেখা ছিল তীর 
বংশ ধারার একটি বিবরণ । আর তা হল £ আবদুল্লাহ্‌ ইব্‌ন মুহাম্মাদ ইব্‌ন আলী ইব্‌ন আবদুল্লাহ্‌ 
ইব্‌ন আব্বাস । আর তাকে হুকুম দিলেন যখনই তার জন্য সুযোগ হবে তখনই সে যেন তার 
কাছে চলে আসে । যদি সে কোন পুত্র সন্তান জন্ম দেয় তাহলে .যেন তার নাম রাখে জা'ফর। 
এরপর মহিলাটি একটি পুত্র সন্তান জন্ম দিল এবং তার নাম রাখল জা“ফর। ছেলে সন্তানটি বড় 
হতে লাগল তখন সে লেখা শিক্ষা করল এবং আরবী ভাষা ও সাহিত্য সাগ্রহে শিক্ষা করল। আর 
শাসনক্ষমতা প্রত্যাবর্তন করে । তখন সে সাফ্ফাহ সম্বন্ধে প্রশ্ন করে এবং জানতে পারে যে সে 
তার স্বামী নয়। তারপর মানসূর খলীফা হন। সন্তানটি বাগদাদে আগমন করে এবং পত্র 
লেখকদের সাথে মেলামেশা করে । মানসূরের সরকারী হিসাব পত্র সংস্থার প্রধান আবূ আইয়ুব 
মূরিয়ানী তাকে পসন্দ করলেন এবং অন্যের থেকে তাকে অগ্রাধিকার দিলেন। ঘটনাক্রমে একদিন 
তিনি ও তরুণটি খলীফার সামনে উপস্থিত ছিলেন। খলীফা তাকে নিরীক্ষণ করছিলেন। এরপর 
একদিন খলীফা একজন লেখককে ডেকে আনার জন্য তার সেবককে পাঠান। সেবকটি এ 
যুবকটিকে নিয়ে খলীফার দরবারে হাযির হল। যুবকটি খলীফার সামনে একটি পত্র-লিখছিল আর 
খলীফা তার দিকে নযর করছিলেন এবং গভীরভাবে চিন্তা করছিলেন। এরপর তিনি তার নাম 
জিজ্ঞাসা করলেন । যুবকটি সংবাদ দিল যে তার নাম জাফর । খলীফা জিজ্ঞাসা করলেন, কার 
ছেলে ? যুবকটি চুপ করে রইল । খলীফা বললেন, তোমার কী হয়েছে, কথা বলছ না কেন? 
যুবকটি বলল, হে আমীরুল মু'মিনীন ! আমার সংবাদ হল এরূপ এরূপ । খলীফার চেহারা বিবর্ণ 
হয়ে গেল। এরপর তিনি তার মাতা সম্বন্ধে জিজ্ঞাসা করলেন। যুবকটি তাকে বিস্তারিত সংবাদ 
প্রদান করল । খলীফাও মাওসিল শহর সম্বন্ধে বিভিন্ন প্রশ্ন করলেন এবং যুবকটির কাছে বিভিন্ন 
তথ্য বর্ণনা করলেন। যুবকটি অবাক হয়ে গেল। তারপর খলীফা বসা থেকে উঠে তার কাছে 
গেলেন এবং তাকে বুকে জড়িয়ে ধরলেন। আর বললেন, তুমি আমার পুত্র । এরপর তিনি তাকে 
একটি মূল্যবান হার, প্রচুর সম্পদ ও একটি পত্র দিয়ে তার মাতার কাছে প্রেরণ করলেন এবং তার 

মাতাকে পুত্র ও তার প্রকৃত ঘটনা সম্বন্ধে অবহিত করলেন। 


www.almodina.com 


Contents 


. আল-বিদায়া ওয়ান নিহায়া ১৯৭ 


যুবকটি খলীফার এ গোপন তথ্য নিয়ে বের হয়ে গেল এবং তা নিজের কাছে সংরক্ষণ 
করল । তারপর সে আবূ আইয়ুবের কাছে গমন করল । আবূ আইয়ুব বললেন, তুমি খলীফার 
কাছে এত দেরী করলে কেন ? তখন যুবকটি বলল,“তিনি আমার দ্বারা অনেকগুলো পত্র 
লিখিয়েছেন।” এরপর দু'জনে আলাপ-আলোচনা করেন। যুবকটি রাগান্বিত হয়ে তার থেকে 
পৃথক হয় এবং অতি দ্রুত চলে যায়। তার মাতাকে সবকিছু জানাবার জন্য এবং তাকেও তার 
পরিবারকে স্বীয় পিতা খলীফার কাছে বাগদাদে নিয়ে আসার জন্য সে মাওসিলের দিকে রওনা হয়। 
সে কয়েক মনযিল পথ অতিক্রম করল । এরপর আবূ আইয়ুব তার সম্পর্কে জিজ্ঞাসা করে জানতে 
পারেন যে, সে সফরে বেরিয়ে পড়েছে। এতে আবু আইয়ুব সন্দেহ করতে লাগলেন যে যুবকটি 
হয়ত তার কিছু গোপন কথা খলীফার কাছে ফাস করে দিয়েছে। তাই সে তার থেকে পালিয়ে 
যাচ্ছে। তাই তিনি তার খোজে একজন দূত প্রেরণ করলেন এবং বললেন, তাকে তুমি যেখানেই 
পাবে আমার কাছে ফেরত নিয়ে আসবে । দূতটি তার খৌজে বের হয়ে পড়ল এবং তাকে কোন 
একটি মনঘিলে পেয়ে গেল। তখন সে যুবকটিকে শ্বাসরুদ্ধ করল এবং তাকে একটি কূপে 
ফেলে দিল। আর তার সাথে যা কিছু ছিল তা নিয়ে সে আবু আইয়ুবের কাছে প্রত্যাবর্তন করল। 
আবু আইয়ুব ঘটনা সম্বন্ধে অবগত হয়ে যুবকটির পেছনে দূত প্রেরণের জন্য অত্যন্ত লজ্জিত 
হলেন। অন্যদিকে খলীফা তার সন্তানের তার কাছে ফেরত আসার জন্য অপেক্ষা করছিলেন। 
অনেক দেরী হয়ে গেল এবং তার কাছে স্পষ্ট হয়ে গেল যে, আবু আইয়ুবের দূত তার সাথে 
সাক্ষাৎ করে তাকে হত্যা করেছে। তখন তিনি আইযুবকে তলব করলেন এবং তাকে প্রচুর 

ধকের অর্থ জরিমানা করলেন। এরপর তিনি তাকে আরো শাস্তি দিতে লাগলেন । এমনকি তিনি 
তার সমস্ত ধন-দৌলত কেড়ে নিলেন ও তাকে হত্যা করলেন । আর বলতে লাগলেন, এ আমার 
প্রিয়জনকে হত্যা করেছে। এরপর থেকে মানসুর যখনই তার পুত্রের কথা স্মরণ করতেন অত্যন্ত 
বিমর্ষ হয়ে পড়তেন। 

এ বছর সাফারীয়া ও অন্যান্য জায়গার খারিজীরা আফ্রিকান শহরগুলোতে নিত্রোহ ঘোষণা 
করে। তাদের মধ্য থেকে তিন লক্ষ পঞ্চাশ হাজার একত্র হয়। তারা অশ্বারোহী ও পদাতিক 
বাহিনীতে বিভক্ত ছিল। তাদের নেতা ছিল আবু হাতিম আল-আনমাতী এবং আবু উব্লাদ ৷ আবু 
কুররাহ সাফারী চল্লিশ হাজার সৈন্য নিয়ে তাদের সাথে সংযুক্ত হয়। তাদের সম্মিলিত বাহিনী 
‘আফ্রিকার নায়িবের বিরুদ্ধে যুদ্ধ করে, তীর সৈন্য সামন্তকে পরাজিত করে এবং তাকেও হত্যা 
করে। তার নাম হল উমর ইব্‌ন উছমান ইব্‌ন আবু সুফরা । যিনি পূর্বে সিন্ধুর নায়িব ছিলেন। 
তাকে এ খারিজীরা হত্যা করে । খারিজীরা দেশে মারাত্মক বিশৃংখলা সৃষ্টি করে। তারা মহিলা ও 
শিশুদেরও হত্যা করে। 

এ বছর মানসূর জনগণের জন্য লম্বা কালো টুপি পরা বাধ্যতামূলক বলে ঘোষণা করেন। 
টুপির মাথা এত লম্বা ছিল যে জনগণ তা উপরের দিকে উঠিয়ে রাখার জন্য ছড়ি ব্যবহার করতে 
বাধ্য হত। কবি আবু দালামা এ সম্পর্কে বলেন £ 

১০১9311 এ৪ SAI 03) 935 + HLS cll ৮ ৮ 

৮০০2251৫৯১5 0৩১ + WE ০2০1 7০ ০ ০৭০৪ 


www.almodina.com 


Contents 


১৯৮ আল-বিদায়া ওয়ান নিহায়া 


অর্থাৎ £ ‘আমরা আমাদের ইমাম (খলীফা) থেকে কিছুটা সমৃদ্ধি আশা করেছিলাম । 
' আমাদের কাজ্কিত ইমাম আমাদেরকে টুপিতে সমৃদ্ধি দান করলেন। জনগণের মাথায় পরিহিত 
টুপিগুলোকে দেখবে যেমন ইয়াহুদী অজ্ঞ ব্যক্তিরা উঁচু টুপি পরিধান করে নিজেদেরকে সম্মানিত 
মনে করে থাকে । | 

এ বছর মা-ইউফ ইব্‌ন ইয়াহ্‌ইয়া আল-হাজুরী গ্রীষ্মকালীন যুদ্ধ পরিচালনা করেন এবং বনু 
রোমান ব্যক্তিকে বন্দী করেন ।. তাদের সংখ্যা প্রায় ছয় লাখ। আর প্রচুর সম্পদ গনীমত হিসেবে 
লাভ করেন। এ বছর যুবরাজ মাহদী ইব্‌ন মানসুর লোকজনকে নিয়ে হজ্জবত পালন করেন। মক্কা 
ও তাইফের আমীর ছিলেন মুহাম্মাদ ইব্‌ন ইব্রাহীম ; মদীনার নায়িব ছিলেন আল-হাসান ইব্‌ন 
এবং মিশ্বরের নায়িব ছিলেন মুহাম্মাদ ইব্‌ন সাঈদ । আল-ওয়াকিদী উল্লেখ করেন, মানসুর এ বছর 
ইয়াধীদ ইব্‌ন মানসূরকে ইয়ামানের শাসক নিযুক্ত করেন। আল্লাহ্‌ সম্যক অবগত ৷ 

এ বছর যারা ইনতিকাল করেন তাদের মধ্যে প্রসিদ্ধ হলেন ৫ আবান ইব্‌ন সাম“আ, উসামা 
ইব্‌ন যায়দ আল-লায়ছী, ছাওর ইব্‌ন ইয়ামীদ আল-হিমসী, আল-হাসান ইব্‌ন আম্মার, কুতুর ইব্‌ন 
খালীফা, মামার এবং হিশাম ইব্‌ন গাযী । আল্লাহ্‌ সম্যক অবগত । 


১৫৪ হিজরীর আগমন 

এ বছর মানসূর সিরিয়ার শহরগুলোতে প্রবেশ করেন । বায়তুল মুকাদ্দাস যিয়ারত করেন। 
পঞ্চাশ হাজার সৈন্য সহকারে ইয়াধীদ ইব্‌ন হাতিমকে তৈরি করেন এবং তাকে আফ্রিকান 
শহরগুলোর শাসনকর্তা নিয়োগ করেন । আর খারিজীদের বিরুদ্ধে যুদ্ধ করার নির্দেশ দেন। তিনি 
এ সেনাবাহিনীর জন্য প্রায় তেষট্রি হাজার দিরহাম খরচ করেন। যুফার ইব্‌ন আসিম আল-হিলালী 
গ্রীষ্মকালীন যুদ্ধে অংশগ্রহণ করেন । এ বছর মুহাম্মাদ ইব্‌ন ইব্রাহীম লোকজনকে নিয়ে হজ্জ 
আদায় করেন। বিভিন্ন শহর ও প্রদেশের নবাবগণ তাদের পূর্ববর্তী পদে বহাল ছিলেন । তবে 
বসরার আবদুল মালিক ইবৃন আইয়ুব ইবৃন যুবইয়ানকে শাসনকর্তা নিয়োগ করা হয়। এ বছরই 
আবু আইয়ুব লেখক ইনতিকাল করেন এবং তার ভাই খালিদও ইনতিকাল করেন। মানসূর নির্দেশ 
দেন যেন তার ভাইয়ের ছেলেদের হাত-পা কেটে ফেলা হয়। এরপর তাদের গর্দান উড়িয়ে দেয়া 
হয়। তাদের সাথে অনুরূপ ব্যবহার করা হয় । এ বছর যাঁরা মৃত্যুবরণ করেন ঃ 

আশআব আত্-তামি' 

তার পূর্ণ নাম ছিল আবুল আলা আশআব ইব্‌ন যুবায়র । কেউ কেউ বলেন, তার উপনাম ছিল 
আবূ ইসহাক আল-মাদীনী । আবার কেউ কেউ বলেন, তার উপনাম ছিল আবু হুমায়দা। তার পিতা 
ছিলেন আলে যুবায়রের আযাদকৃত গোলাম । মুখতার তাক হত্যা করেছিলেন । তিনি ছিলেন 
আল-ওয়াকিদীর মামা । তিনি আবদুল্লাহ্‌ ইব্‌ন জাফর থেকে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ 
(সা) ডান হাতে আংটি পরতেন । তিনি আবান ইব্‌ন উছমান, সালিম ও ইকরামা (র) থেকেও 
বর্ণনা করেন। তিনি ছিলেন চতুর ও কৌতুকপ্রিয়। তাকে তার যুগের লোকেরা তার 
. অমিতব্যায়িতা ও লোভ লালসার জন্য পসন্দ করতেন । তীর প্রাচুর্য ছিল প্রশংসনীয় । আল ওয়ালীদ 
ইব্‌ন ইয়াধীদের কাছে দামেশকে প্রতিনিধি হিসেবে তিনি গমন করেছিলেন । ইব্‌ন আসাকির তার 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ১৯৯ 


এমন জীবনী লিখেন যেখানে তিনি বিভিন্ন প্রকারের রঙ্গরসের কথা উল্লেখ করেছেন । তার থেকে 
দু'টি হাদীস বর্ণনা করা হয়েছে। তার থেকে বর্ণনা করা হয়েছে যে, একদিন তাকে হাদীস বর্ণনার 
জন্য অনুরোধ করা হল, তখন তিনি বললেন, “ইকরামা আমাকে আবদুল্লাহ্‌ ইব্‌ন আব্বাস রো) 

থেকে হাদীস বর্ণনা করেছেন। তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলেছেন, দু'টো কাজ যদি কেউ করে . 
তাহলে সে জান্নাতে প্রবেশ করবে । এরপর তিনি চুপ রইলেন । তখন তাকে জিজ্ঞাসা করা হল, 

এগুলো কী? তিনি বললেন, সিরা নি করা দির উন অনাটি ছুলে গিরি 
আমি ৷” 


সালিম ইব্‌ন আবদুল্লাহ্‌ ইব্‌ন উমর (রা) তাকে হেয় মনে করতেন। তাকে নিয়ে আনন্দ 
করতেন ও তার সাথে কৌতুক করতেন, তীকে নিয়ে জঙ্গলে যেতেন। শীর্ষ পর্যায়ের লোকদের 
মধ্য থেকে অন্যরাও এরূপ করতেন । ইমাম শাফিঈ (র) বলেন, একদিন ছেলেরা আশআবকে 
নিয়ে মজা করছিল । তিনি তখন তাদের বললেন, সেখানে কিছু লোক রয়েছেন ধারা আখরোট 
বিতরণ করছেন । উদ্দেশ্য হল- তাদেরকে তার নিকট থেকে বিতাড়িত করা । এদিকে তখন 
ছেলেরা দ্রুত দৌড়াতে লাগল । তিনি যখন তাদেরকে দৌড়াতে দেখলেন তখন বললেন, হয়ত 
এটা সত্য হতে পারে তাই তিনিও তাদের অনুসরণ করতে লাগলেন । এক ব্যক্তি তাকে একদিন 
বললেন, বলত, তোমার লোভ লালসার পরিধি কী ? তিনি বললেন, মদীনায় কোন বাসর ঘর 
উদযাপিত হলে আমি আশা করতে থাকি যে আমার এখানে বাসর ঘর উদযাপিত হবে । আমার 
ঘরটি আমি ঝাড় দেব, আমার দরজা পরিষ্কার করব এবং আমার সমস্ত বাড়িটাকেও ঝাড় দেব। 
একদিন তিনি এক ব্যক্তির নিকট দিয়ে অতিক্রম করছিলেন, দেখলেন, লোকটি খড়-কুটা দিয়ে 
রেকাবি তৈরি করছে। তখন তিনি তাকে বললেন, এর মধ্যে একটি কিংবা দু'টি উপাদান বৃদ্ধি 
করে দাও হয়ত কোন দিনি আমাদের জন্য এটার মধ্যে হাদিয়া রাখা হবে । ইব্‌ন আসাকির (র) 
বলেন, আশআব একদিন সালিম ইব্‌ন আবদুল্লাহ্‌ ইবৃন উমর (রা)-এর সামনে কোন কবির কবিতা 
দ্বারা গান গায় $ 





19 52515 15891 ৪১৫০ + ৫৯552552015 এল ০০৪০ 
রত 5 se 


১1১০ ০১১৬০ K ey + EL eal ol 

1০৬ Ll aE ot 2৮১ 250 dE 

অর্থাৎ “প্রেমিকার কাছ দিয়ে অন্যান্য মহিলারা গমন করছিল । প্রেমিকার চেহারা চৌদ্দ 
তারিখের চন্দ্র সদৃশ, সে পাক পবিত্র ও পরিষ্কার-পরিচ্ছন্ন বস্তু পরিহিতা । তার ধর্ম প্রতিপালনে 
রয়েছে পূর্ণতা । তার রয়েছে যথেষ্ট পবিত্রতা এবং সমুন্নত মান সম্মান । প্রতিটি মন্দ কাজ থেকে 
বিরত থাকার প্রেরণা রয়েছে তার মধ্যে । সে শুভ্র বসন পরিহিতা লজ্জাশীলাদের অন্তর্ভুক্ত ; তার 
স্বচ্ছতায় কোন সন্দেহের অবকাশ নেই। কোন কবি তার আল্লাহ্‌ ভীতির ব্যাপারে বিমর্ষবোধ 
করে না।” 


সালিম তাকে বললেন, “উত্তম বলেছ, আরো একটু বল” তখন তিনি আরো গাইলেন £ 


“Sere রশ পপ ওত 6s পল 2 পপ “80g পা প্‌ 92 পপ 
চি রী € i পা 


www.almodina.com 


Contents 


২০০ আল-বিদায়া ওয়ান নিহায়া 


1১০ ০১০ ৪৬৭ I SLL Ly 00৯9 Ass dni 

অর্থাৎ “প্রেমিকা আমাদের কাছে আগমন করেছে আর অন্ধকার রাত যেন কাকের পালক যা 
বৃষ্টির ফৌটা ঝেড়ে ফেলেছে, তখন আমি বললাম, মনে হয় যেন কোন আতর বিক্রেতা আমাদের 
আস্তানায় অবস্থান করছে, তার সুগন্ধি ব্যতীত এ রাতে আমি অন্য কোন সুগন্ধির খবরই রাখি 
না।” তিনি তাকে বললেন, তুমি উত্তম বলেছ। জনগণ যদি বলাবলি না করত তাহলে আমি 
তোমাকে পুরস্কার প্রদান করতাম । আর তুমি আরো একটি উচ্চ আসনে অধিষ্ঠিত হতে। 

এ বছর যারা ইনতিকাল করেন তাদের কয়েকজন হলেন ৫ জাফর ইব্‌ন বারকান ; হাকাম 
বিশেষজ্ঞদের অন্যতম আবূ আমর ইবনুল আলা । তীর উপনামই তীর নাম । আবার কেউ কেউ 
বলেন, তার নাম রাইয়ান । প্রথমটিই বিশুদ্ধ । 

তার পূর্ণ নাম ছিল আবূ আমর ইব্নুল আলা ইব্ন আম্মার ইবনুল উরইয়ান ইব্‌ন আবদুল্লাহ্‌ 
ইবনুল হুসায়ন আত-তামীমী আল-মাধিনী আল-বসরী। কেউ কেউ বলেন, তার বংশধারা 
অন্যরূপ । তিনি ফিকাহ্‌ , নাহু ও কিরাআত শান্ত্রে নিজ যুগের বড় পণ্ডিত ব্যক্তি ছিলেন । তিনি 
বয়ান বাস্তবধর্মী আলিমদের অন্তর্ভুক্ত ছিলেন। কথিত আছে যে, তিনি আরবী ভাষায় লিখিত 
কিতাব দিয়ে ঘর ভরে ফেলেছিলেন । এরপর তিনি আল্লাহ্র ইবাদত ও বন্দেগীতে মগ্ন হন এবং 
এগুলোর সব কিছু জ্বালিয়ে দেন। এরপর তিনি পূর্বাবস্থায় ফিরে আসেন । আরবী ভাষায় লিখিত 
গ্রন্থাদি যা কিছু মুখস্থ ছিল তা ব্যতীত তার কাছে কিছুই অবশিষ্ট রইল না। আয় জাহিলী যুগের 
আরব মনীষীদের অনেকের সাথে তিনি সাক্ষাৎ করেছিলেন । হাসান বসরীর যুগেও তার পরের 
যুগে তিনি ছিলেন অগ্রগামী । আরবী ভাষায় তীর গ্রহণীয় ব্যাখ্যার মধ্যে একটি হল গর্ভস্থ বাচ্চাদের 
ক্ষেত্রে 5১51 শব্দটির তাফসীর । এ শব্দটির গ্রহণীয় অর্থ হল সুত্র শিশুটি বালক হোক কিংবা 
না bk 


“aes se 


ts 


হত না %)5 অর্থ শ্রতাই। ইন্ন খাল্লিকান বলেন, পাতা নাসিম 
মুজাহিদ (র) বলেন, ইমামদের মাঝে কারো কথার সাথে এ তাফসীরের কোন সামঞ্জস্য আছে 
বলে আমার জানা নেই । তার থেকে উল্লেখ রয়েছে যে, যখন রমাযান মাস শুরু হত তখন তিনি 
মাস শেষ না হওয়া পর্যন্ত কবিতা আবৃত্তি করতেন না। তিনি কুরআন তিলাওয়াত করতেন এবং 
প্রতিদিন নতুন নতুন পানপাত্র ও তাজা পুদিনা পাতা (সুগন্ধি) খরিদ করতেন । আল-আসমাঈ প্রায় 
দশ বছর তার সাহচর্যে ছিলেন। 

এ বছরই তিনি ইনতিকাল করেন। কেউ কেউ বলেন, তিনি একশ ছাপ্সান্ন হিজরীতে 
ইনতিকাল করেন। আবার কেউ কেউ বলেন, তিনি একশ উনষাট হিজরীতে ইনতিকাল করেন। 
আল্লাহ্‌ সম্যক অবগত । তিনি প্রায় নব্বই বছর জীবিত ছিলেন৷ আবার কেউ কেউ বলেন, তিনি 
নব্বই বছর অতিক্রম করেছিলেন । সিরিয়ায় তার কবর অবস্থিত । কেউ কেউ বলেন, কৃফায় তার 
কবর অবস্থিত । আল্লাহ্‌ সম্যক অবগত । 

সালিহ ইব্‌ন আলী ইব্‌ন আবদুল্লাহ্‌ ইব্‌ন আব্বাস-এর জীবনীতে ইব্‌ন আসাকির তার পিতা 
থেকে, তিনি তার দাদা আবদুল্লাহ্‌ ইবন আব্বাস থেকে মারফৃ' হিসেবে বর্ণনা করেন। 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ২,১ 


তিনি বলেন, “একশ চুয়ান্ন হিজরীর পর তোমাদের কারো একটি কুকুর ছানা পোষা, ₹ জ 
সন্তানকে লালন-পালন করার চেয়ে উত্তম ।” এ বর্ণনাটি অত্যন্ত বর্জনীয়, তার সনদের মধ্যে 

মতভেদ রয়েছে। ইবনুল আসাকির এটাকে খায়ছামা ইব্‌ন সুলায়মান থেকে পরিপূর্ণ পন্থায় উল্লেখ 
. করেছেন। তিনি মুহাম্মাদ ইবন আওফ আল-হিমসী থেকে বর্ণনা করেন। তিনি আবার আবুল 
মুগীরা আবদুল্লাহ্‌ ইবৃন আস-সামাত থেকে বর্ণনা করেন এবং তিনি সালিহ্‌ থেকেও বর্ণনা করেন। 
এ আবদুল্লাহ্‌ ইবন আস-সামাতকে আমি চিনি না। আমাদের উত্তাদ আল-হাফিয আয-যাহাবী তার 
কিতাব “১1১ এ উল্লেখ করেন যে, সালিহ ইব্‌ন আলী থেকে যে হাদীসটি বর্ণনা করা হয়েছে 
তা মাওরযু অর্থাৎ ভিত্তিহীন। 


১৫৫ হিজরীর আগমন 


: এ বছরই ইয়াধীদ ইব্‌ন হাতিম আফ্রিকার শহরগুলোতে প্রবেশ করেন । শুরুতে তিনি হাতে 
গোনা কয়েকটি শহর জয় করেন এবং এগুলোতে যারা খারিজীদের দ্বারা প্রভীবাবিত হয়েছিল 
তাদের হত্যা করা হয় এবং তাদের আমীরদেরকেও হত্যা করা হয় । আর তাদের বর্ষীয়ানদেরকে 
বন্দী করা হয় এবং তাদের সম্মানিত ব্যক্তিবর্গকে লাঞ্চিত করা হয়। এসব শহরের বাসিন্দাদের 
নিরাপত্তা ভয়ে এবং সম্মান অসম্মানে পরিবর্তিত হয় । তাদের যেসব আমীর নিহত হয় তাদের 
দু'জন খারিজী আমীর হল আবু হাতিম ও আবূ উব্বাদ। এরপর যখন শহরগুলোর কার্যপ্রণালীর 
বিধি-বিধান সুদৃঢ় রূপ ধারণ করল তখন তিনি আল-কায়রাওয়ান এর শহরগুলোতে প্রবেশ করেন 
এগুলোকে সুশৃংখল করেন। এগুলোর বাসিন্দাদের জন্য স্থায়ী বাসস্থানের ব্যবস্থা করেন। তাদের 
কার্ধপ্রণালীর সুদৃঢ় রূপ প্রদান করেন এবং যাবতীয় অসুবিধা দূরীভূত করেন। আল্লাহ্‌ সম্যক 
অবগত । 


প্রসিদ্ধ শহর আর-রাফিকা এর নির্মাণ 
এ বছর খলীফা মানসূর বাগদাদ নির্মাণ কাঠামোতে আর-রাফিকা শহর নির্মাণের ফরমান জারি 
করেন। সেখানে শহরের চতুর্দিকে প্রাচীর নির্মাণ করতে এবং শহরের চতুর্দিকে প্রয়োজনীয় পরিখা 
খনন করার নির্দেশ দেন । এ ব্যাপারে বাসিন্দাদের থেকে কর আদায় করা হয় । সচ্ছল বাসিন্দাদের 
থেকে মাথা পিছু পাচ দিরহাম নির্ধারণ করা হয়েছিল, পরে এটাকে চল্লিশ দিরহামে উন্নীত করা : 
হয়। এ সম্পর্কে তাদের একজন কবি বলেন £ 


+20 


bli ৯১৭1 ০৪ + 1031) ৮০ ১৪1 
Cl GUS + Cs 2০০১ ৪ 
অর্থাৎ £ আমার সম্প্রদায়ের জন্য অবাক হতে হয়। আমরা আমাদের আমীরুল মু'মিনীনকে 


খুমুসের অংশ আমাদের মাঝে বন্টন করতে দেখছি না বরং তিনি আমাদের থেকে চল্লিশ দিরহাম 
আদায় করা বাধ্যতামূলক করেছেন। | 

এ বছর ইয়াধীদ ইব্‌ন উমর আস-সালামী গ্রীষ্মকালীন যুদ্ধে অংশ গ্রহণ করেন । জিযিয়া আদায় 
করার শর্তে রোমের শাসক মানসুরের সাথে সন্ধি করার প্রস্তাব পেশ করেন। 


আল্-বিদায়া ওয়ান নিহায়া (১০ম খণ্ড)-_২৬ 


www.almodina.com 


Contents 


২০২ আল-বিদায়া ওয়ান নিহায়া 


এ বছর মানসূর তার ভাই আল-আব্বাস ইব্‌ন মুহাম্মাদকে ইরাকের শাসনকার্য থেকে বরখাস্ত 
করেন এবং বহু সম্পদ তার থেকে জরিমানা হিসেবে আদায় করেন। এ বছর মানসুর মুহাম্মদ ইবৃন 
সুলায়মান ইব্ন আলীকে কৃফার শাসনকর্তার পদ থেকে বরখাস্ত করেন। কেউ কেউ বলেন, এমন 
কতগুলো খারাপ কাজ তার থেকে সংঘটিত হওয়ার সংবাদ মানসূরের কাছে পৌছেছিল যেগুলো 
কর্মচারীদের পক্ষ থেকে সংঘটিত হওয়া সমীচীন নয়। কেউ কেউ বলেন, তার কারণ হল সে 
মুহাম্মাদ ইব্‌ন আবুল আওজাকে হত্যা করেছিল। আর এই ইবৃন আবুল আওজা ছিল ধর্মদ্রোহী বা 
নাস্তিক । কথিত আছে যে, যখন তার গর্দান উড়িয়ে দেয়ার হুকুম দেয়া হয় তখন সে স্বীকার 
করেছিল যে সে চার হাজার হাদীস রচনা করেছে। এগুলোর মাধ্যমে সে হালালকে হারাম এবং 
হারামকে হালাল বলে বর্ণনা রুরেছে। ঈদুল ফিতরের দিন লোকজনকে সিয়াম পালন করতে 
বলেছে এবং সিয়াম পালনের দিনগুলোতে লোকজনকে সিয়াম পালন না করতে বাধ্য করেছে। 
তখন মানসুর তার হত্যাকে তার গুনাহের কাজ গণ্য করে তাকে বরখাস্ত করার ও তাকে 
কারাগারে প্রেরণ করার ইচ্ছা করেন। কিন্তু ঈসা ইব্‌ন মূসা তাকে বলল, হে আমীরুল মু'মিনীন ! 
আপনি তাকে এজন্য বরখাস্ত করবেন না কিংবা তাকে হত্যাও করবেন না। কারণ সে তো 
নাস্তিকতার জন্য ইবৃন আবুল আওজাকে হত্যা করেছে। যখন আপনি তাকে ইব্‌ন আবুল আওজার 
হত্যার কারণে অপসারিত করবেন- জনসাধারণ তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করবে এবং আপনার 
বদনাম করবে । তখন মানসূর তার থেকে কিছুদিনের জন্য ক্ষান্ত রইলেন। এরপর তাকে বরখাস্ত 
করেন এবং কৃফায় তার জায়গায় আমর ইব্‌ন যুহায়রকে শাসনকর্তা নিয়োগ করেন। 

এ বছর মানসুর মদীনা থেকে আল-হাসান ইব্‌ন যায়দকে বরখাস্ত করেন এবং তার পরিবর্তে 
তার চাচা আবদুস সামাদ ইব্‌ন আলীকে তার সাথে সহযোগী নিয়োগ করেন মুহাম্মাদ ইব্ন 
ইবরাহীম ইব্‌ন মুহাম্মাদকে মক্কার শাসনভার অর্পণ করেন । আল-হায়ছাম ইবৃন মুআবিয়াকে 
বসরার, মুহাম্মাদ ইব্‌ন সাঈদকে মিসরের, ইয়াধীদ ইব্‌ন হাতিমকে আফ্রিকার শাসনভার অর্পণ 
করেন। এ বছর সাফওয়ান ইবন আমর দামেশকী এবং উছমান ইব্‌ন আবুল আতিকা দামেশকী 
ইনতিকাল করেন । উছমান ইব্‌ন আতা এবং মিসআর ইব্‌ন মিকদামও এ বছর ইনতিকাল 
করেন। 


হাম্মাদ আর-রাবীআ 

তার পূর্ণ নাম ছিল হাম্মাদ ইব্‌ন আবু লায়লা মায়সারা ইব্‌ন আল-মুবারক ইব্‌ন উবায়দ 
আদ-দায়লামী আল-কৃফী । কেউ কেউ মায়সারা এর পরিবর্তে সাবুর বলেন । তিনি ছিলেন বুকায়র 
ইব্‌ন যায়দ আল-খায়ল তায়ীর আযাদকৃত দাস । আরবের যুদ্ধ বিগ্রহ, ইতিহাস, আরবী কবিতা ও 
ভাষাবিদদের অন্যতম ছিলেন তিনি । তিনিই সুদীর্ঘ ও প্রসিদ্ধ সাবআ মুআল্লাকা কবিতার সংকলক 
ছিলেন। তিনি আরবের বহু কবিতার বর্ণনাকারী ছিলেন । আমীরুল মু'মিনীন আল-ওয়ালীদ ইব্‌ন 
ইয়াধীদ ইবৃন আবদুল মালিক এ ব্যাপারে তীকে পরীক্ষা করেন। তখন তীর কাছে তিনি নুকতা 
বিহীন অক্ষর সম্বলিত ২৯টি দীর্ঘ কবিতা আবৃত্তি করেন। প্রতিটি দীর্ঘ কবিতা ছিল প্রায় একশ 
পঙক্তি বিশিষ্ট । তিনি বলেন, আরব কবিদের কেউ যদি তার কাছে এমন সব কবিতা আবৃত্তি করতে 
পারে যা অন্যের পক্ষে মুখস্থ করা সম্ভব নয় তখনই তাকে কবি বলে গণ্য করা যায়। হাম্মাদ এ 
ধরনের কবি হওয়ায় খলীফা তাকে এক লক্ষ দিরহাম প্রদান করেন। 








www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া | ২০৩ 


আবু মুহাম্মাদ আল-হারীরী তার কিতাব 'দুররাতুল গাওওয়াস' (১।১]। 5১১) এ উল্লেখ 
করেন যে, হিশাম ইব্‌ন আবদুল মালিক একদিন ইরাক থেকে তার শাসনকর্তা ইউসুফ ইব্‌ন 
উমরকে ডাকলেন । যখন তিনি খলীফার কাছে প্রবেশ করলেন তখন খলীফা শ্বেত মর্মর পাথরের 
নির্মিত একটি গোলাকার ঘরে অবস্থান করছিলেন । আর তার কাছে ছিল দু'টি অত্যন্ত সুন্দরী 
নারী। তাকে তিনি কিছু কবিতা আবৃত্তি করতে বললেন। তিনি তার সামনে কবিতা আবৃত্তি 
করলেন । তখন তিনি বললেন, তোমার প্রয়োজন পেশ কর। তিনি বললেন, হে আমীরুল 
মু'মিনীন ! যা আগে ছিল তা-ই যেন হয়। তিনি বললেন, সেটা কী? সে বলল, দু'নারীর 
একজনকে আমাকে দিয়ে দিন। খলীফা বললেন, এ দু'টো এবং এ দু'টোর গায়ে যা কিছু আছে 
সবগুলোই তোমাকে দান করলাম । তার কোন একটি ঘরে তাকে সুযোগ করে দিলেন এবং 
তাঁকে এক লাখ দিরহাম প্রদান করলেন । এটা একটি সংক্ষিপ্ত বিবরণ । স্পষ্টভাবে দেখা যায় যে, 
এ খলীফা হলেন আল-ওয়ালীদ ইব্‌ন ইয়াধীদ। কেননা তিনি উল্লেখ করেছেন যে, তিনি তার পাশে 
মদ পান করেছেন কিন্তু হিশাম মদ পান করতেন না । আর ইরাকে তার নায়িব ও ইউসুফ ইব্‌ন 
উমর ছিলেন না। তার নায়িব ছিলেন খালিদ ইব্‌ন আবদুল্লাহ্‌ আল-কাসরী ৷ আর তীর পরে ছিলেন 
ইউসুফ ইব্‌ন উমর ইব্ন আবদুল আযীয । এ বছরই হাম্মাদ ষাট বছর বয়সে ইনতিকাল করেন। 
ইব্‌ন খাল্লিকান বলেন, কেউ কেউ বলেন- তিনি ৫৮ বছর বয়সে মাহদীর খিলাফতের প্রাথমিক 
যুগ পেয়েছিলেন। আল্লাহ্‌ অধিক পরিজ্ঞাত। 


এ বছরই হাম্মাদ আজরাদকে তার ধর্মদ্রোহিতার কারণে হত্যা করা হয়। সে হল হাম্মাদ ইব্‌ন 
উমর ইব্‌ন ইউসুফ ইব্‌ন কুলায়ব আল-কুফী। তাকে ওয়াসিতীও বলা হয়। সে হল বনু আসাদের 
আযাদকৃত দাস। সে ছিল কাফির, ইসলামের উপর অপবাদ প্রদানকারী, চতুর ও কৌতুকপ্রিয় 
কবি। সে দুটো শাসনকাল পেয়েছিল। একটি হল বনু উমাইয়ার, দ্বিতীয়টি হল বনু আব্বাসের । 
তবে সে বনু আব্বাসের সময় পরিচিতি লাভ করে । তার ও বাশৃশার ইবৃন বুরদের মধ্যে ছিল বহু 
নিন্দাবাদের ঘটনা । এ বাশৃশারকেও ধর্মদ্রোহিতার কারণে হত্যা করা হয়৷ পরবর্তীতে এ সম্বন্ধে 
বর্ণনা করা হবে । বাশৃশারকে ধর্মদ্রোহী হাম্মাদের সাথে তারই কবরে দাফন করা হয় । কেউ কেউ 
বলেন, হাম্মাদ, আজরাদ একশ আটান্ন হিজরীতে মৃত্যুমুখে পতিত হয় । আবার কেউ কেউ বলেন, 
একশ একষ্টি হিজরীতে সে মারা যায়। আল্লাহ্‌ সম্যক অবগত । 


১৫৬ হিজরীর প্রারন্ত 


কথিত আছে যে, আল-হায়ছামের আদেশের পরিপ্রেক্ষিতে আমর ইবৃন শাদ্দাদের দু'হাত ও দু'পা 
কাটা হয়, তার শিরশ্ছেদ করা হয় ও পরে তাকে শূলে চড়ানো হয়। এ বছরই মানসূর এরূপ 
হত্যাকাণ্ডের নায়ক আল-হায়ছামকে বসরা থেকে অপসারিত করেন এবং তথাকার কাযী শিওয়ার 
ইব্‌ন আবদুল্লাহ্‌কে শাসক নিযুক্ত করেন । সুতরাং বিচার বিভাগ ও সালাত উভয়ের দায়িত্ব তার 
মধ্যে একত্র হয় । পুলিশ বিভাগ ও অন্যান্য দায়িত্বে ছিলেন সাঈদ ইব্‌ন দালাজ । আমর ইব্‌ন 
শাদ্দাদের হত্যাকারী আল-হায়ছাম ইব্‌ন মুআবিয়া বাগদাদে ফিরে আসেন । এ বছর তিনি হঠাৎ 





www.almodina.com 


Contents 
২০৪ আল-বিদায়া ওয়ান নিহায়া 


এখানে মারা যান। তিনি ছিলেন তার দাসীর কোলে । মানসূর তার সালাতে জানাযা পড়ান এবং 
তাকে বনু হাশিমের কবরস্থানে দাফন করেন। কেউ কেউ বলেন, তার উপর নৃশংসভাবে নিহত 
আমর ইব্‌ন শাদ্দাদের অভিশাপ লেগেছিল। তাই মানুষের উচিত যুলুম থেকে বির্ত থাকা । 

মানসূরের ভাই আল-আববাস ইব্‌ন মুহাম্মাদ লোকজনকে নিয়ে এ বছর হজ্জ আদায় করেন। 
অন্যান্য শহরের কর্মচারীবৃন্দ নিজ নিজ পদে বহাল ছিলেন। পারস্য আহওয়ায ও দজলার পরগনা- 
সমূহের শাসক ছিলেন আম্মারা ইব্‌ন হামযা, কিরমান ও সিন্ধুর শাসক ছিলেন হিশাম ইব্‌ন আমর । 
এক বর্ণনানুযায়ী এ বছরই হামযা আয-যাইয়াত মৃত্যুমুখে পতিত হন। তিনি ছিলেন প্রসিদ্ধ কারী ও 
গণ্যমান্য ব্যক্তিবর্গের অন্যতম । কিরাআতে দীর্ঘ মদের প্রবর্তনকারী বলে তিনি পরিচিত ছিলেন। 
এ কারণে কোন কোন ইমাম তার সমালোচনা করেন। তাঁকে প্রবর্তক বলে অস্বীকার করেন। 
সাঈদ ইব্‌ন আরূবা এ বছরে ইনতিকাল করেন। এক বর্ণনা মুতাবিক তিনিই প্রথম সুনান 
(হাদীছসমূহ) সংগ্ৰহ করেন । আবদুল্লাহ্‌ ইব্‌ন শাওযাব, আবদুর রহমান ইব্ন যিয়াদ ইব্‌ন আন্উম 
আফ্রিকী এবং উমর ইব্‌ন যরও এ বছর ইনতিকাল করেন । 

১৫৭ হিজরীর প্রারম্ভ . 

এ বছর মানসুর দুনিয়ায় চিরস্থায়ী হওয়ার (তীর নাম চিরস্থায়ী করার) শুভলক্ষণ হিসেবে 
বাগদাদে তার আল-খুলদ নামী সুরম্য অক্টালিকা নির্মাণ করেন। কিন্তু তার সমাপ্তির সাথে সাথে 
‘ তীর জীবনেরও অবসান ঘটে এবং তার পরে অট্টালিকাটিও ধ্বংসপ্রাপ্ত হয়। এ অট্টালিকা তৈরির 
উদ্যোক্তা ছিলেন আবান ইব্‌ন সাদাকা এবং মানসূরের আযাদকৃত গোলাম আর রাবী । সে ছিল তীর 
দারোয়ান । এ বছর মানসূর বাজারগুলোকে রাজ ভবনের আশপাশ থেকে বাবুল কারখে (০৬ 
41 )-এ স্থানান্তরিত করেন । এর কারণ পূর্বে বর্ণনা করা হয়েছে। আর এ বছরই রাস্তা-ঘাটের 
প্রশস্ততার জন্য হুকুম জারি করা হয়। বাবুস সাঈর ( ,',২ 1 ০.) -এর কাছে পুল নির্মাণেরও 
আদেশ জারি করা হয়। এ বছর মানসূর সেনাবাহিনীর প্যারেড বা আনুষ্ঠানিক কুচকাওয়াজের 
ব্যবস্থা করেন। সৈন্যগণ অস্ত্রেসন্ত্রে সুসজ্জিত হয় এবং তিনি নিজেও ভারী অস্ত্রসন্ত্র পরিধান করেন। 
আর এ মহড়া অনুষ্ঠিত হয়েছিল দাজলা নদীর পাড়ে । এ বছরই সিন্ধু থেকে হিশাম ইব্‌ন আমরকে 
বরখাস্ত করা হয় এবং তথায় সাঈদ ইব্‌ন আল খালীলকে নিয়োগ দেয়া হয়। এ বছর ইয়াযীদ ইব্‌ন 
এবং আল-বাত্তালের আযাদকৃত গোলাম সিনানকে মুকাদ্দিমাতুল জায়শ ( ১১৯]| ২০43১) 
হিসেবে সর্বাগ্রে প্রেরণ করেন । তিনি বহু দুর্গ জয় করেন ও বহু লোককে বন্দী করেন এবং প্রচুর 
গনীমত অর্জন করেন। এ বছর ইবরাহীম ইব্‌ন ইয়াহইয়া ইব্‌ন মুহাম্মাদ ইব্‌ন আলী লোকজনকে 
নিয়ে হজ্জ আদায় করেন। বিভিন্ন শহরের কর্মচারীবৃন্দ তীদের পূর্ববর্তী পদে বহাল ছিলেন। এ বছর 
ধা ইনতিকাল করেন তারা হলেন £ আল-হুসায়ন ইব্‌ন ওয়াকিদ এবং সম্মানিত ইমাম, যুগের 
আল্লামা আবু আমর আবদুর রহমান ইব্‌ন আমর আল-আওযাঈ। যিনি ছিলেন সিরিয়াবাসীদের 
ফকীহ্‌ ও ইমাম । দামেশকবাসী ও তার আশপাশের শহরগুলোর বাসিন্দাগণ প্রায় দু'শ বিশ বছর 
যাবৎ তার মাযহাবের অনুসরণ করেছেন । 


www.almodina.com 


Contents 
আল-বিদায়া ওয়ান নিহায়া ২০৫ 


আল-আওযাঈ (র)-এর জীবনী থেকে কিছু কথা 

তার নাম ছিল আবু আমর আবদুর রহমান ইব্‌ন আমর ইব্‌ন মুহাম্মাদ আল-আওযাঈ। 
আল-আওযা হিময়ার বংশের একটি শাখার নাম । তিনি তাদের মধ্যে ছিলেন একজন । এরূপ 
বলেছেন মুহাম্মাদ ইব্‌ন সা'দ । অন্যরা বলেন, তিনি তাদের মধ্যে ছিলেন না ; তিনি বরং 
আল-আওযা মহল্লায় উপনীত হয়েছিলেন, আর এটা ছিল বাবুল কারাদীস ( 4,3) ০0) 
এর বাইরে দামেশকের গ্রামগুলোর মধ্যে একটি গ্রাম। তিনি ছিলেন ইয়াহইয়া ইব্‌ন আমর 
অন্যতম । এরপরে তিনি আল-আওযায় উপনীত হন এবং তার দিকে সম্পর্কযুক্ত হয়ে 
আল-আওযাঈ হিসেবে পরিচিত হন । অন্য একজন বলেন, তিনি বালাবাক শহরে জন্মগ্রহণ করেন 
এবং আল বিকায় ইয়াতীম হিসেবে মায়ের কোলে লালিত-পালিত হন। তার মাতা তাকে নিয়ে 
এক শহর থেকে অন্য শহরে স্থানান্তরিত হন । আর তিনি নিজে নিজে আদব আখলাক শিখেন। 
তাই রাজা বাদশা, খলীফা, উষীর, ব্যবসায়ী ও অন্যদের ছেলেমেয়েদের মধ্যে তার চেয়ে অধিক 
বুদ্ধিমান, পরহিযগার, শিক্ষিত; বাগী, সম্মানিত ও ধৈর্যশীল আর কেউ ছিল না। যখন তিনি কোন 
কথা বলতেন, তীর সহ্যাত্রীদের মধ্যে যীরা তা শুনতেন তীরা তার কথার সৌন্দর্যে মুগ্ধ হয়ে তা 
লিখে নেয়ার সিদ্ধান্তে উপনীত হতেন । এগুলোর প্রকাশনা ও গ্রন্থনার ব্যাপারে অত্যন্ত গুরুত্ব 
আরোপ করতেন। একবার তিনি ইমামার উদ্দেশ্যে প্রেরিত সৈন্য দলে কিংবা প্রতিনিধি দলে 
তালিকাভুক্ত হয়েছিলেন । ইয়াহ্ইয়া ইব্‌ন আবূ কাসীর থেকে হাদীস শুনেছেন । তারই কাছে তিনি 
থাকতে লাগলেন । তখন তিনি তাকে বসরায় ভ্রমণ করার পথ নির্দেশনা দান করেন যাতে তিনি 
আল-হাসান ও ইব্‌ন সীরীন থেকে হাদীস শুনতে পারেন। তিনি তথায় যান কিন্তু তথায় গিয়ে 
দেখতে পান যে দু'মাস পূর্বে উস্তাদ আল-হাসান ইনতিকাল করেছেন। আর ইব্‌ন সীরীনকে অসুস্থ 
পেলেন। তিনি তার বার বার সেবা শুশ্রুধা করেন। তার অসুস্থতা ক্রমশঃ বৃদ্ধি পেয়ে তিনি 
ইনতিকাল করেন । আল-আওযাঈ তার থেকে কিছুই শুনতে পাননি । এরপর তিনি ভ্রমণ করতে 
লাগলেন এবং দামেশকে বাবুল কারাদীস ( ১৯2415311 20) -এর বাইরে আল-আওযা নামক 
মহল্লায় উপনীত হন। মি 

তিনি তার যুগের নিজ শহর ও অন্যসব জায়গার বাসিন্দাদের মুকাবিলায় ফিকাহ, হাদীস, 
মাগাযী (আল্লাহ্র পথে জিহাদকারিগণের গুণ গরিমা ও ক্রিয়া-কর্ম সম্পর্কিত বিবরণ) ও অন্যান্য 
ইসলামী জ্ঞানে নেতৃত্ব দান করেন। তিনি তাবিঈ ও অন্যদের একটি বিরাট দলকে পেয়েছেন। 
আর তার থেকে নেতৃস্থানীয় মুসলমানদের বিভিন্ন দল হাদীস বর্ণনা করেন। যেমন মালিক ইব্‌ন 
আনাস, আস-সাওরী ও আয-যুহরী। তিনি ছিলেন তাদের উত্তাদদের অন্তর্ভুক্ত । একাধিক ইমাম 
তার প্রশংসা করেছেন। মুসলমানগণ তার সত্যবাদিতা, বিশ্বাসযোগ্যতা ও নেতৃত্বে একমত্য 
পোষণ করতেন । মালিক (র) বলেন, আল-আওযাঈ (র) ছিলেন এমন এক ইমাম.যার অনুকরণ 
ও অনুসরণ করা যায় । সুফিয়ান ইব্‌ন উয়ায়না ও অন্যরা বলেন, আওযাঈ ছিলেন নিজের যামানার 


www.almodina.com 


Contents 
২০৬ আল-বিদায়া ওয়ান নিহায়া 


ইমাম ৷’ একবার তিনি হজ্জ সম্পাদন করেন। তিনি মক্কায় প্রবেশ করেন আর সুফিয়ান আস- 
সাওরী তার উটের লাগাম ধরেছিলেন এবং মালিক ইব্‌ন আনাস রে) তা. পরিচালনা করছিলেন। 
আস-সাওরী উচ্চৈ:স্বরে বলছিলেন উস্তাদের জন্য জায়গা ছেড়ে দাও; উস্তাদের জন্য জায়গা ছেড়ে 
দাও। এরপর তারা দু'জন তাকে কাবার কাছে বসালেন, তারা তার সামনে বসলেন এবং তার 
থেকে জ্ঞান অর্জন করতে লাগলেন । একবার মালিক (র) ও আওযাঈ (র) মদীনা শরীফে যুহরের 
সময় আলোচনা শুরু করেন। আসরের সালাত আদায় করা পর্যন্ত তারা আলোচনা করছিলেন। 
এরপর আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত আলোচনা করছিলেন । আল-আওযাঈ (র) মালিক 
রে)-কে মাগাযীতে অভিভূত করেন এবং মালিক (র) আওযাঈ (র)-কে ফিকাহে অভিভূত করেন 
কিংবা ফিকাহের কিয়দাংশে অভিভূত করেন। একবার আল-আওযাঈ (র) ও আস-সাওরী (রে) 
আল-খায়ফের মসজিদে রুকুতে হাত উঠানো এবং রুকু থেকে উঠার সময় হাত উঠানোর 
মাসআলায় মুনাযারা করেন। হাত উঠানোর পক্ষে আল-আওযাঈ (র) ইমাম যুহরী (র)-এর বর্ণনা 
দিয়ে দলীল পেশ করেন। ইমাম যুহরী (র) সালিম (র) থেকে এবং সালিম (র) তার পিতা থেকে 
বর্ণনা করেন। তিনি বলেন, “রাসূলুল্লাহ্‌ (সা) রুকুতে যাওয়ার সময় এবং রুকু“ থেকে মাথা 
উঠানোর সময় দু'হাত উঠাতেন।” আস-সাওরী রে) এটার বিরুদ্ধে ইয়াধীদ ইব্‌ন আবু যিয়াদ 
(র)-এর হাদীস দ্বারা দলীল পেশ করেন। তখন আল-আওযাঈ (র) একটু রাগান্বিত হন এবং 
বলেন, যুহরী (র)-এর হাদীসের মুকাবিলায় ইয়ামীদ ইব্‌ন আবু যিয়াদের হাদীসকে পেশ করছ 
অথচ সে দুর্বল ব্যক্তি? আস-সাওরী (র)-এর চেহারা বিবর্ণ হয়ে যায় । আল-আওযাঈ (র) বলেন, 
আমি যা বলেছি তাতে তোমার কি খারাপ লেগেছে ? তিনি বললেন, হ্যা। তখন তিনি বললেন, 
.. চল আমরা রুকনের কাছে যাই এবং কে সত্যবাদী তা যাচাই করার জন্য একে অপরের প্রতি 
অভিসম্পাত করি । আস-সাওরী (র) নিশ্চুপ হয়ে গেলেন। 


হিকল ইব্‌ন যিয়াদ বলেন, আল-আওযাঈ (র) সত্তর হাজার মাসআলায় ফাতওয়া প্রদান 
করেন। এ সম্পর্কে তিনি আমাদেরকে হাদীস বর্ণনা করেছেন এবং সংবাদ পরিবেশন করেছেন। 
আবু যুরআ (র) বলেন, তার থেকে ষাট হাজার মাসআলা বর্ণিত রয়েছে। এ দু'জন ব্যতীত 
অন্যরাও বলেন, আল-আওযাঈ (র) একশ তের হিজরী থেকে ফাতওয়া দেয়া শুরু করেন। তখন 
তাঁর বয়স ছিল মাত্র পঁচিশ বছর । তারপর তিনি মৃত্যু অবধি ফাতওয়া প্রদান করতে থাকেন। আর 
তার আকল বুদ্ধি ছিল সঠিক। 


ইয়াহইয়া আল-কাত্তান (র) মালিক (র) থেকে বর্ণনা করেন। তিনি বলেন, আমার কাছে 
একদিন আল-আওযাঈ (র) আস-সাওরী (র) ও আবূ হানীফা (র) একত্র হন। আমি বললাম, 
আপনি তাদের মধ্যে কাকে অগ্রাধিকার প্রদান করেন । তিনি বললেন, আল-আওযাঈ রে)-কে। 
মুহাম্মাদ ইবৃন আজলান (র) বলেন, আমি আল-আওযাঈ (র) থেকে মুসলমানদের জন্য অধিক 
উপদেশ প্রদানকারী আর কাউকে দেখিনি । অন্য একজন বলন, ইমাম আল-আওযাঈ (র)-কে 
কখনও অষ্টহাসি অবস্থায় দেখা যায়নি। তিনি যখন জনসমক্ষে ওয়াজ করতেন, মজলিসের 
প্রত্যেকেই নিজ চোখে কিংবা অন্তরে কাদতেন কিন্তু তাকে কোন দিন মজলিসে কাদতে দেখা 
যায়নি। তবে যখন একাকী হতেন এমন কান্না কাদতেন যে যে কেউ তার প্রতি দয়া দেখাতে বাধ্য 


www.almodina.com 


Contents 
আল-বিদায়া ওয়ান নিহায়া ২০৭ 


হতেন । ইয়াহইয়া ইব্‌ন মুঈন (র) বলেন, বর্তমানে আলিম হলেন চারজন ৪ আস-সাওরী (র), 
আবু হানীফা রে), মালিক (র), ও আল-আওযাঈ (র) ছিলেন নির্ভরযোগ্য সর্বজন গ্রাহ্য এবং যা 
শোনতেন তার অনুসরণকারী । আলিমগণ বলেন, আল-আওযাঈ (র) কথা-বার্তায় ভুল করতেন 
না। তার লিখিত কিতানগুলো মানসুরের কাছে পেশ করা হলে তিনি এগুলোর প্রতি নযর দিতেন। 
এগুলোর ব্যাপারে চিন্তা করতেন । কিতাবের বিশুদ্ধতা ও বাক্য গঠনের নিপুণতা দেখে তিনি 
অবাক হয়ে যেতেন। খলীফা মানসূর একদিন বললেন, আমি তার কিতাবটি সুলায়মান ইব্‌ন 
মুজালিদের কাছে পেশ করেছি। এর প্রেক্ষিতে সর্বদা আল-আওযাঈ (র)-এর প্রতি আমাদের 
উদার আচরণ করা উচিত যারা আল-আওযাঈ (র) সম্বন্ধে জানে না বিভিন্ন অঞ্চলে তাদের প্রতি 
যোগাযোগ করার সময় আল-আওযাঈ (র)-এর লেখা থেকে সাহায্য নেয়া উচিত। তখন 
সুলায়মান বললেন, আল্লাহ্র শপথ ! হে আমীরুল মু'মিনীন ! দুনিয়ার কেউ তীর ন্যায় বাক্যগঠন 
করতে সক্ষম নয় কিংবা তীর ন্যায় কিছুটা ও গঠন করতে সক্ষম নয় । আল-ওয়ালীদ ইব্‌ন মুসলিম 
বলেন, আল-আওযাঈ (র) যখন ফজরের সালাত আদায় করতেন সূর্যোদয় পর্যন্ত বসে বসে 
আল্লাহ্র যিকির করতেন এবং এ অভ্যাস তিনি তার পূর্ববরতীদের থেকে গ্রহণ করেছিলেন। 
বর্ণনাকারী বলেন, এরপর আস-সাওরী ও তীর সাথীগণ ফিকাহ্‌ ও হাদীস সম্বন্ধে আলোচনায় মগ্ন 
হয়ে পড়তেন । আল-আওযাঈ, (র) বলেন, একদিন আমি আল্লাহ্‌ তা'আলাকে স্বপ্নে দেখলাম । 
তিনি বললেন, তুমিই এমন ব্যক্তি যে, তুমি সৎ কাজের আদেশ দাও এবং অসৎ কাজ থেকে বারণ 
কর ? উত্তরে আমি বললাম, হে রব ! তোমার মেহেরবানীতে তা আমি করছি। এরপর আমি 
বললাম, হে আমার রব ! আমাকে ইসলামের উপর মৃত্যু দিও। আল্লাহ্‌ তা'আলা বললেন, 
সুন্নাতের উপরেও । 

মুহাম্মাদ ইব্‌ন শুআয়ব ইব্‌ন শাবুর (র) বলেন, দামেশকের জামি মসজিদে এক বুযুর্গ ব্যক্তি 
আমাকে বললেন, “আমি অমুক দিন মৃত্যুমুখে পতিত হব।” উক্ত দিন আমি তাকে দেখলাম, 
তিনি জামি মসজিদের আঙ্গিনায় ঘোরাঘুরি করছেন। আমাকে দেখে তিনি বললেন, মৃতদের 
খাটের কাছে গমন কর, এটার দিকে তোমার বাড়ার পূর্বে এটাকে আমার জন্য তোমার কাছে 
সংরক্ষণ কর। এরপর আমি বললাম, আপনি কী বলছেন ? তিনি বললেন, এটা হল তা যা আমি 
তোমাকে বলেছি। আর নিঃসন্দেহে আমি দেখেছি যেন এক ব্যক্তি বলছে; অমুক আমার 
সম-পর্যায়ের, অমুক এরূপ । উছমান ইব্‌ন আল আতিকা কতইনা ভাল মানুষ ! আবূ আমর 
আল-আওযাঈ যারা ভূ-পৃষ্ঠে বিচরণ করছে তাদের চেয়ে উত্তম এবং তুমি অমুক দিন অমুক সময় 
মৃত্যুবরণ করবে । মুহাম্মাদ ইবন শুআয়ব বলেন, যুহরের সময় না আসাতেই তিনি ইনতিকাল 
_ কবরস্থানে নিয়ে যাওয়া হলো । এ ঘটনাটি ইব্‌ন আসাকির উল্লেখ করেছেন। 

আল-আওযাঈ রে) বেশী বেশী ইবাদত করতেন ও উত্তমরূপে সালাত আদায় করতেন । তিনি 
ছিলেন পরহিযগার, ইবাদতগুযার এবং অধিক মৌনতা অবলম্বনকারী । তিনি বলতেন, যে ব্যক্তি 
রাতের সালাতে দীর্ঘক্ষণ দণ্ডায়মান থাকবেন আল্লাহ্‌ তা'আলা কিয়ামতের দিন তার দীর্ঘক্ষণ 
দণ্ডায়মান থাকাকে সহজ করে দেবেন। এ তথ্যটি আল্লাহ্‌ তা'আলার ফরমান থেকে নেয়া 
হয়েছে। আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেন ৪ | 


www.almodina.com 


Contents 
২০৮ আল-বিদায়া ওয়ান নিহায়া 
201 ০১০৯০০4৮501 ০9১৮৮ ০8৯৮5 এ ১৯০৭০ 25 
93351025555 5355 

“অর্থাৎ, রাতের কিয়দাংশে তার প্রতি সিজদাবনত হও (সালাত আদায় কর) এবং রাতের দীর্ঘ 
সময় তার পবিত্রতা ও মহিমা ঘোষণা কর। তারা (কাফিররা) ভালবাসে পার্থিব জীবনকে এবং 
তারা পরবর্তী কঠিন দিনকে উপেক্ষা করে চলে (সূরা ইনসান £ ২৬-২৭) ৷” 

আল-ওয়ালীদ ইবৃন মুসলিম (র) বলেন, ইবাদতগুযারীতে আল-আওযাঈ (র) থেকে অধিক 
সচেষ্ট আমি আর কাউকে দেখিনি । অন্য একজন মনীষী বলেন, আল-আওযাঈ (র) একবার হজ্জ 
করেন কিন্তু তিনি সওয়ারীতে নিদ্রা যাননি । তিনি সালাতে রাত কাটাতেন। যখন তন্দ্রা এসে যেত 
পালানে হেলান দিতেন। আর অতিরিক্ত অনুনয় বিনয়ের কারণে মনে হত যেন তিনি অন্ধ। 
একদিন, একজন মহিলা আল-আওযাঈ (র)-এর স্ত্রীর ঘরে প্রবেশ করেন ও দেখেন, যে চাটাইয়ে 
তিনি (আওযাঈ) সালাত আদায় করেন তা ভিজা । মহিলাটি তাকে বললেন, সম্ভবত শিশুটি এখানে 
প্রস্রাব করেছে । আল-আওযাঈ (র)-এর স্ত্রী বললেন, এটা তার স্বামীর অশ্রুর চিহ্ন যা সিজদায় 
ক্রন্দনের কারণে হয়ে থাকে। প্রতিদিনই তার এরূপ অবস্থা হত। 

আল-আওযাঈ (র) বলেন, তোমাকে পূর্ববর্তী আলিমগণের অনুসরণ করতে হবে যদিও 
জনগণ তা ছেড়ে দেয়। তোমাকে জনগণের কল্পকাহিনী থেকে বিরত থাকতে হবে যদিও তারা 
এটাকে সৌন্দর্যমপ্তিত ও সুসজ্জিত করে দেখায় । কেননা বিষয়টি যখন সুস্পষ্ট হয়ে উঠবে তখন 
যেন তুমি তা থেকে সহজ-সরল পথে অবস্থান করতে পার । তিনি আরো বলেন, পূর্ববর্তী পদ্ধতির 
উপর সুদৃঢ় থাক, দণ্ডায়মান হও যেখানে যেখানে সমাজের লোক দণ্ডায়মান হয় অহংকার করবে 
না) বল যা তারা বলে, বিরত থাক যা থেকে তারা বিরত থাকে, তাদের যা যোগ্য করেছে 
তোমাকেও তা অবশ্যই যোগ্য করবে। তিনি বলেন, প্রকৃত জ্ঞান হল যা মুহাম্মাদ (সা)-এর 
সাহাবীদের থেকে এসেছে । আর যা তাদের থেকে আসেনি তা জ্ঞানই নয়। তিনি আরো বলতেন, 
শুধু মুমিনের অন্তরে হযরত উছমান (রা) ও হযরত আলী (রা)-এর মহব্বত একত্র হয়। যখন 
আল্লাহ্‌ তা'আলা কোন সম্প্রদায় সম্পর্কে অমঙ্গলের ইচ্ছা করেন তাদের মধ্যে কলহ বিবাদের 
দরজা খুলে দেন এবং তাদের থেকে জ্ঞান ও আমলের দরজা বন্ধ করে দেন। 

আলিমগণ বলেন, জনগণের মধ্যে আল-আওযাঈ (র) ছিলেন অত্যন্ত সম্মানিত ও দানশীল । 
তার জন্য বায়তুল মালে (সরকারী কোষাগারে) অংশ ছিল। বনু উমাইয়ার খলীফাগণ তীর জন্য 

ংশ নির্ধারণ করেছিলেন । বনু উমাইয়ার আত্মীয়-স্বজনও তাকে অংশ দিতেন । বনু আব্বাসের 
খলীফারাও তাকে বায়তুল মালের অংশ দিতেন যার মূল্যমান ছিল প্রায় সত্তর হাজার দীনার । তিনি 
তা থেকে কিছুই নিজের জন্য রাখেননি । কোন সরকারী সম্পত্তি বা অন্যান্য জিনিস নিজের জন্য 
দখল করেননি । যেদিন তিনি ইনতিকাল করেন তীর কাছে ছিল মাত্র সাতটি দীনার যা ছিল তার 
দাফন করার আনুষাঙ্গিক খরচ । তিনি তীর সমস্ত সম্পদ আল্লাহ্‌র রাস্তায় ফকীর-মিসকীনদের মধ্যে 
বিতরণ করে দিতেন। 

সাফ্ফার চাচা আবদুল্লাহ্‌ ইব্‌ন আলী সিরিয়া থেকে বনু উমাইয়াকে বিতাড়িত করেন এবং 
তাদের রাজা ₹ ত হাতে রও হার যায় তি যয তিনি হরেন কারন বর 


www.almodina.com 


Contents 
.আল-বিদায়া ওয়ান নিহায়া ২০৯ 


(র)-কে তলব করেন । আল-আওযাঈ (র) তার থেকে তিনদিন অনুপস্থিত ছিলেন৷ এরপর তিনি 
তার সামনে হাযির হন। আল-আওযাঈ রে) বলেন, যখন আমি তার কাছে প্রবেশ করলাম তখন 
তাকে একটি চৌকির উপর উপবিষ্ট দেখলাম । তার হাতে ছিল একটি ছড়ি । তার ডানে ও বামে 
ছিল কৃষ্ণ বর্ণের দারোয়ান । তাদের সাথে ছিল খোলা তরবারি ও লোহার গদা । আমি তাকে সালাম 
করলাম । তিনি সালামের কোন উত্তর দিলেন না। তার হাতের ছড়িটি দিয়ে মাটিতে খোচা 
দিলেন । এরপর বললেন, হে আওযাঈ ! শহর ও শহরবাসীদের থেকে এসব যালিমদের প্রতিপত্তি 
ধ্বংস করার জন্য আমরা যা কিছু করলাম এ সম্বন্ধে আপনি কী বলেন ? এটা কি জিহাদ না সীমান্ত 
রক্ষার প্রচেষ্টা ? আল-আওযাঈ (র) বলেন, তখন আমি বললাম, হে আমীর ! আমি ইয়াহইয়া ইব্‌ন 
সাঈদ আল-আনসারী রে) থেকে শুনেছি। তিনি বলতেন, আমি মুহাম্মাদ ইব্‌ন ইবরাহীম 
আত-তায়মী (র)-কে বলতে শুনেছি $ আমি আলকামা ইব্‌ন আবূ ওয়াক্কাস (র)-কে বলতে 
শুনেছি, আমি উমর ইবনুল খাত্তাব (রা)-কে বলতে শুনেছি ঃ নিশ্চয়ই আমল নিয়তের উপরই 
নির্ভর করে । প্রত্যেক ব্যক্তির জন্য রয়েছে তাই যা সে নিয়ত করেছে। সুতরাং যার হিজরত 
আল্লাহ্‌ ও তার রাসূল (সা)-এর জন্য নিবেদিত তার হিজরত আল্লাহ্‌ ও তার রাসূল (সা)-এর জন্য 
গণ্য । যার হিজরত হবে দুনিয়া অর্জন করার জন্য কিংবা কোন মহিলাকে বিয়ে করার জন্য তার 
হিজরত হবে তারই নিয়তে যার নিয়তে সে হিজরত করেছে। 


আল-আওযাঈ (র) বলেন, এরপর তিনি পূর্বের চেয়ে অধিক জোরে ছড়ি দিয়ে মাটিতে খোচা 
বললেন । তারপর বললেন, হে আল-আওযাঈ (র) ! আপনি বনু উমাইয়ার রক্তপাতের ব্যাপারে কী 
বলেন? তখন আমি বললাম, রাসূলুল্লাহ্‌ (সা) বলেন, তিনটি কারণ ব্যতীত কোন মুসলিম ব্যক্তির 
রক্তপাত হালাল নয়- জানের পরিবর্তে জান, বিবাহিত ব্যভিচারী, দীনের প্রত্যাখ্যানকারী ও মুসলিম 
জামাআত বর্জনকারী । তিনি আরো জোরে ছড়ি দিয়ে মাটিতে খোচা দিলেন এবং বললেন, তাদের 
সম্পদ সম্বন্ধে আপনি কী বলেন ? তখন আমি বললাম, তাদের হাতে থাকাকালীন যদি এগুলো 
"তাদের জন্য হারাম হয়ে থাকে তাহলে এগুলো আপনার জন্যও হারাম । আর যদি তাদের জন্য 
হালাল হয়ে থাকে তাহলে এগুলো আপনার জন্য শরীআতের নিয়ম ব্যতীত হালাল নয়। পূর্বের 
চেয়ে বেশী জোরে তিনি মাটিতে খোচা দিলেন। এরপর বললেন, আমরা কি আপনাকে কাষী 
নিয়োগ করব ? তখন আমি বললাম, আপনার পূর্বপুরুষগণ এ ব্যাপারে আমাকে কোন প্রকার কষ্ট 
দেননি । আর আমি চাই, যেভাবে তারা আমার প্রতি ইহসান করে কাজটি শুরু করেছেন তা পূর্ণতা 
লাভ করুক । তিনি বললেন, মনে হয় যেন আপনি বিরত থাকতে চান। তখন আমি বললাম, 
আমার দায়িত্বে রয়েছে কতগুলো পোষ্য । তাদের খাদ্য ও বস্ত্রের জন্য তারা আমার উপর 
নির্ভরশীল । আমার কারণে তাদের অন্তর অস্থির রয়েছে। আল-আওযাঈ (র) বলেন, আমি 
অপেক্ষা করছিলাম কোন সময় যে আমার মাথাটা আমার সামনে নীচে পড়ে যায়। এরপর আমীর 
আমাকে চলে যাবার নির্দেশ দিলেন । আমি যখন বের হয়ে আসলাম তখন দেখি আমার পেছন 
দিক থেকে তার দূত আমাকে ডাকছে আর দেখি তার সাথে রয়েছে দু'শত দীনার । সে বলল, 
আমীর আপনাকে বলছেন ঃ এগুলো খরচ কর । আল-আওযাঈ (র) বলেন, তারপর এগুলো আমি 
সাদাকা করে দিলাম । তবে এগুলো আমি ভয়ের কারণে গ্রহণ করেছিলাম । আল-আওযাঈ (রণ. 


আল-বিদায়া ওয়ান নিহায়া (১০ম খণ্ড)__২৭ 


www.almodina.com 





Contents 
২১০ আল-বিদায়া ওয়ান নিহায়া 


: বলেন, উক্ত তিন দিন আমি সিয়ামপালন করছিলাম । কথিত আছে যে, আমীরের কাছে যখন এ 
সংবাদ পৌছল তখন তিনি তার কাছে ইফতারী প্রেরণ করেন যেন তিনি তার কাছে ইফতার 
করেন। কিন্তু তিনি তার কাছে ইফতার করতে অসম্মতি প্রকাশ করেন। 

এতিহাসিকগণ বলেন, এরপর আল-আওযাঈ (র) দামেশক থেকে রওনা হন ও 
পরিবার-পরিজন নিয়ে বৈরুতে উপনীত হন। আল-আওযাঈ (র) বলেন, বৈরুতে আমি একবার 
অবাক হয়ে গিয়েছিলাম । আমি বৈরুতের কবরস্থান হয়ে যাচ্ছিলাম । কবরস্থানে আমি একজন 
কৃষ্ণাঙ্গ মহিলাকে দেখতে পেলাম । তখন আমি তাকে বললাম, ওহে ! এখানে বসতি কোথায় ? 
মহিলাটি বলল, যদি আপনি বসতি দেখতে চান তাহলে এটা- এ বলে সে কবরের দিকে ইংগিত 
করল । আর যদি আপনি ধ্বংস স্তুপ দেখতে চান তাহলে এটা আপনার সামনে- সে শহরের দিকে 
ইংগিত করল । এরপর আমি সেখানে বসবাস করার জন্য স্থির সিদ্ধান্ত নিলাম । . 

মুহাম্মাদ ইব্ন কাসীর (র) বলেন, আমি আল-আওযাঈ (র)-কে বলতে শুনলাম 8 একদিন 
আমি মাঠে বের হলাম । সেখানে দেখতে পেলাম, তামা ইত্যাদি ধাতু তৈরি পাত্রের বার্নিশকারী 
'একটি লোককে এবং অন্য একটি লোককে দেখতে ফেলাম যে সে প্রথম ব্যক্তির শ্রেণীভুক্ত এক 
ব্যক্তির উপর আরোহণ করে রয়েছে। তার উপর রয়েছে লোহার হাতিয়ার । যখনই সে হাত দ্বারা 
কোন দিকে ইশারা করে তার হাতের সাথে এ লোকটাও এদিকে ঝুঁকে বলতে থাকে £ 

UU ULL ULC ৫5 5১ ULC ULC ULL CS 

অর্থাৎ ‘দুনিয়াটা অসার, অসার, অসার দুনিয়ায় যা কিছু রয়েছে তাও অসার, অসার, অসার !' 

আল-আওযাঈ (র) বলেন, আমাদের নিকট এমন এক ব্যক্তি ছিল যে জুমআর দিন শিকারে 
বের হত। সে জুমআর সালাতের জন্য অপেক্ষা করত না। একদিন সে তার খচ্চরসহ ধসে 
গেল । শুধু খচ্চরের দু'টি কান বাকী রয়ে গেল। একদিন আল-আওযাঈ (র) বৈরুতের মসজিদের 
দরজা দিয়ে বের হন। সেখানে ছিল একটি দোকান যার মধ্যে এক ব্যক্তি নাতিফ নামী এক প্রকার 
হালুয়া বিক্রি করত । তার পাশেই এক ব্যক্তি পিয়াজ বিক্রি করত । সে বলছিল, আসুন, আসুন, 
পিয়াজ নিন যা মধু থেকে অধিক মিষ্ট কিংবা বলত, নাতিফ থেকে অধিক মিষ্ট পিয়াজ খরিদ 
করুন । আল-আওযাঈ (র) বলেন, সুবহানাল্লাহ্‌ ! সে কি মনে করে যে, তার জন্য মিথ্যা বলা 
মুবাহ? প্রকৃতপক্ষে সে দোকানদারটি মিথ্যা বলাকে দূষণীয় মনে করত না। 

আল-ওয়াকিদী বলেন, আল-আওযাঈ (র) বলেছেন, আজকের দিনের পূর্বে. আমরা হাসতাম 
ও খেলতাম কিন্তু যখন আমরা ইমাম হয়ে গেলাম, আমাদের অনুসরণ জনগণ করতে লাগল 
তখন আর আমরা আমাদের জন্য এটা সমীচীন মনে করছি না। আমাদের নিজেদেরকে নিজেরাই 
সংরক্ষণ করা উচিত । আল-আওযাঈ (র) তার এক ভাইয়ের কাছে লিখেন ৪ এরপর- আল্লাহ্‌র 
প্রশংসা ও রাসূল (সা)-এর প্রতি দরূদ প্রেরণের পর সমাচার এ যে, তুমি চতুর্দিক থেকে শত্রমিত্র 
দ্বারা অবরুদ্ধ অবস্থায় রয়েছে। আর প্রতিটি দিন ও রাত্রে তোমার কাছে রয়েছে আল্লাহ্‌র 
নিআমতের প্রাচুর্য সুতরাং তুমি আল্লাহকে ভয় কর এবং আল্লাহ্‌র সামনে দণ্ডায়মান হওয়ার বিষয়টি 
নিয়েও কিন্তু কর । আর এটাই হবে তোমার সাথে আল্লাহ্র সর্বশেষ প্রতিশ্রুতি । ওয়াস সালাম। 

ইব্‌ন আবুদ দুনিয়া রে) বলেন ঃ মুহাম্মদ ইব্‌ন ইদরীস আমার কাছে বর্ণনা করেছেন। তিনি 


www.almodina.com 


Contents 
আল-বিদায়া ওয়ান নিহায়া ২১১ 


বলেন, আল-লায়ছ (র)-এর লেখক আবু সালিহ রে) আল-হিকল ইবৃন যিয়াদ (র) থেকে বর্ণনা 
করেন। তিনি আল-আওযাঈ (র) থেকে বর্ণনা করেন। তিনি একদিন ওয়ায করেন । তার ওয়াষে 
তিনি বলেন ঃ হে মানব জাতি ! এসব পরিমিত নিআমতের মাধ্যমে নিজেদেরকে শক্তিশালী কর 
যেগুলোর মধ্যে অবস্থান করে আল্লাহ্‌ তা'আলার প্রজ্বলিত আগুন থেকে তোমরা দূরে থাকতে 
পারবে যা তোমাদের অন্তরকে গ্রাস করবে । তোমরা দুনিয়ার মেহমানখানায় কম সময়ের জন্য 
অবস্থান করছ, অল্প কিছু দিনের মধ্যে তোমরা তা ত্যাগ করে চলে যাবে ; তোমরা বিগত প্রজন্মের 
স্থলাভিষিক্ত যারা তোমাদের পূর্বে দুনিয়ার সৌন্দর্য ও মনোমুগ্ধকর বস্তুসমূহ ভোগ করেছে। তারা 
অধিক পরিপক্ক এবং ধন-সম্পদ ও জনবলে তোমাদের চেয়ে বেশী প্রাচুর্যের অধিকারী । তারা 
পাহাড় পর্বত বিদীর্ণ করেছিল, উপত্যকায় পাথর কেটে গৃহ নির্মাণ করেছিল এবং তারা বিভিন্ন 
দেশে বীর বিক্রমে সগর্বে স্তন্তের ন্যায় দেহ নিয়ে ভ্রমণ করেছিল। কালচক্র কম সময়ের মধ্যে 
তাদের স্মৃতি বিজড়িত চিহ্ৃগুলো মুছে ফেলে দেয়, তাদের ঘরবাড়িগুলোকে ধ্বংসস্তূপে পরিণত 
করে দেয়, তাদের সুনাম ও সুখ্যাতি বিস্মৃত করে দেয়, তুমি এক তাদের কাউকে এখন দেখতে 
পাও ? অথবা তাদের ক্ষীণতম শব্দও শুনতে পাও ? তারা আশা-আকাজক্লার খেলায় মত্ত ছিল 
ভয়-ভীতি বলতে তাদের কিছুই ছিল না, তাদের মৃত্যু দিনক্ষণ সম্বন্ধে তারা ছিল জক্ষেপহীন, তারা 
ছিল সলজ্জ সম্প্রদায় হিসেবে প্রত্যাবর্তন করতে অস্বীকারকারী । এরপর রাতের বেলায় তাদের 
আঙ্গিনায় আল্লাহ্‌র যে গযব অবতীর্ণ হয়েছিল সে সম্বন্ধে তোমরা অবগত হলে (কুরআনের 
মাধ্যমে), তাদের অনেকেই তাদের নিজ গৃহের ধ্বংসস্তূপে অধঃমুখে পতিত অবস্থায় পড়ে থাকল, 
পেছনে যারা বাকী রয়েছে তারা আল্লাহ্‌র নিআমতকে অবলোকন করছে এবং আল্লাহ্‌র প্রদত্ত 
শাস্তির চিহ্গুলোর প্রতি ও তাদের পূর্বে ধ্বংসপ্রাপ্তদের থেকে আল্লাহ্র নিআমত কিভাবে বিলুপ্ত 
হয়ে গিয়েছিল তার প্রতি তারা দৃষ্টি নিক্ষেপ করছে। আল্লাহ্‌র শপথ! তারা ধ্বংসপ্রাপ্ত জনমানব শূন্য 
ঘরগুলোর দিকে তাকিয়ে আছে, তারা মনে করছে যে, পূর্বব্তীদের মান-মর্াদা ছিল প্রচুর, আল্লাহ্‌ 
প্রদত্ত নিআমত ছিল উল্লেখযোগ্য, এসব নিআমতের প্রতি তাদের অন্তর ছিল নিমগ্ন, তাদের দৃষ্টি 
ছিল নিবদ্ধ, যারা মর্মস্ুদ আযাবকে ভয় করে তাদের জন্য ছিল এটা নিদর্শন এবং যারা ভয় করে 
তাদের জন্য ছিল নসীহত । তোমরা তাদের পরে সংক্ষিপ্ত আয়ু নিয়ে সংকীর্ণ দুনিয়ায় এসেছ। 
তোমরা এমন এক যুগে পদাবনি করেছ যার উত্তম অংশ চলে গেছে, সুখ স্বাচ্ছন্দ্যময় জীবন 
যাপনের অবসান ঘটেছে, যার কল্যাণ ও উৎকর্ষ বিদায় নিয়েছে । এখন দেখা দিয়েছে মন্দের 
আধিক্য ও নোংরামির প্রতি অনুরাগ, অশ্রু বর্ষণকারীর আর্তনাদ, অত্যধিক রক্তপাতের শাস্তি, 
কাউকে বেকায়দাজনক অবস্থায় ফেলা, উপর্যুপরি ভূমিকম্প হওয়া, পরবর্তীদের হীনমন্যতা তাদের 
কারণেই জলে-স্থলে বিপর্যয় প্রকাশ পেয়েছে। জনগণ শহরগুলোকে সংকুচিত করছে, দ্রব্যমূল্য 
বৃদ্ধি করছে এবং লজ্জা ও মারাত্মক ক্রটির শিকার হচ্ছে তারা । শ্রোতামণ্ডলী ! তোমরা এমন 
লোকের ন্যায় হবে না যাকে উচ্চাভিলাষ ধোকা দিয়েছে এবং যাকে দীর্ঘ হায়াত প্রতারণা করেছে। 
যাকে নিয়ে আশা আকাঙ্া খেলা করছে। আমরা আল্লাহ্‌র কাছে প্রার্থনা করি- আল্লাহ্‌ আমাদের ও 
তোমাদেরকে এমন লোকদের অন্তর্ভুক্ত করেন যাদেরকে সৎপথে ডাকা হলে তারা দ্রুত সাড়া দেয় 
এবং কোন গৰ্হিত কাজ থেকে নিষেধ করা হলে তারা তা থেকে বিরত থাকে । আর তারা তাদের 
ঠিকানা বুঝতে পারে তাই তারা এটাতে নিজেদেরকে ব্যবহার উপযোগী করে তোলে । 


www.almodina.com 


Contents 


২১২ আল-বিদায়া ওয়ান নিহায়া 


আল-আওযাঈ (র) যখন সিরিয়ায় প্রবেশ করেন তখন তিনি মানসূরের সাথে একত্র হন এবং 
তাকে নসীহত করেন। মানসূর তাকে পসন্দ করেন এবং তীর প্রতি সম্মান প্রদর্শন করেন। যখন 
তিনি তার সম্মুখ থেকে চলে যাবার ইচ্ছা করেন তখন তিনি মানসূরের কাছে কালো কাপড় 
পরিধান না করার অনুমতি প্রার্থনা করেন এবং তিনি তখন তাকে অনুমতি দেন। যখন 
আল-আওযাঈ (রে) বের হয়ে চলে গেলেন, মানসুর তার দারোয়ান রাবীকে বললেন, তুমি যাও 
এবং তাকে জিজ্ঞাসা কর তিনি কালো কাপড় পরিধান করাটাকে খারাপ জানেন কেন? তবে তাকে 
জানতে দেবে না যে আমি তোমাকে একথা বলেছি। রাবী তাকে জিজ্ঞাসা করল তখন তিনি 
বললেন, “কেননা আমি আজ পর্যন্ত হজ্জের কোন মুহরিমকে এ রংয়ের কাপড়ে ইহরাম বাধতে 
দেখিনি, কোন মৃত ব্যক্তিকে এ রংয়ের কাপড়ে কাফন দিতে দেখিনি। কোন কনেকে এরূপ 
কাপড়ে সজ্জিত করতে দেখিনি । এ জন্যই আমি এরূপ কাপড়ে পরিধান করা অপসন্দ করি ।” 
সিরিয়াবাসীদের কাছে আওযাঈ (র) ছিলেন সম্মানিত ও মর্যাদাবান । তিনি যা আদেশ করতেন তারা 
তাঁদের বাদশাহর হুকুম থেকেও তার বেশী সম্মান দিতেন। কোন এক সময় কোন এক বড় লোক 
তীর সাথে দুর্ব্যবহার করার মনস্থ করেছিলেন। তখন তার সাথীরা তাকে বললেন, তোমার 
ব্যাপারে তাকে জড়িত করবে না। আল্লাহ্‌র শপথ! তিনি যদি তোমাকে হত্যা করার জন্য 
সিরিয়াবাসীদের নির্দেশ দেন তাহলে তারা অবশ্যই তোমাকে হত্যা করবে । যখন তিনি ইনতিকাল 
করেন তখন কোন এক আমীর তার কবরের উপর বসেন এবং বলেন, আল্লাহ্‌ আপনাকে রহম 
করুন। আল্লাহ্র শপথ! আমি আপনাকে এমন ব্যক্তি থেকেও বেশী ভয় করতাম যিনি আমাকে 
আমীর পদে নিয়োগ দিয়েছেন অর্থাৎ মানসূর । ইব্‌ন আবুল ইশরীন (র) বলেন, আল-আওযাঈ (র) 
ইনতিকাল করেননি যতক্ষণ না তিনি একাকী বসে নিজ কানে তার বিরুদ্ধে প্রয়োগ করা গালি 
শুনেছেন। 


আবু বকর ইব্ন আল-আওয়াঈ (র) বলেন, মুহাম্মাদ ইব্‌ন উবায়দ আত-তানাফসী (র) বলেন, 
আমি আস-সাওরী (র)-এর কাছে বসে ছিলাম এমন সময় তার কাছে এক ব্যক্তি আগমন 
করলেন এবং বললেন, আমি স্বপ্নে দেখলাম যেন পশ্চিম দিক থেকে সুগন্ধি আসছে। তিনি 
বললেন, যদি তুমি তোমার স্বপ্নে সত্যবাদী হও তাহলে জেনে রেখো যে, আল-আওযাঈ (র) 
ইনতিকাল করেছেন । তারপর আস-সাওরী রে)-এর সাথী-সঙ্গীরা এ ব্যাপারে যোগাযোগ করেন 
এবং এঁদিনই আওযাঈ (র) ইনতিকাল করেছেন বলে সংবাদ পৌছল । আবূ মিসহার (র) বলেন, 
আমাদের কাছে তথ্য পৌছেছে যে, তীর মৃত্যুর কারণ হল একদিন তীর স্ত্রী তাকে ভিতরে রেখে 
গোসলখানার দরজা বন্ধ করে দেন। এরপর তিনি সেখানে ইনতিকাল করেন । তিনি তা ইচ্ছাকৃত 
করেন। তখন সাঈদ ইবৃন আবদুল আযীয রে) তাকে একটি গোলাম আযাদ করার নির্দেশ দেন। 
বর্ণনাকারী বলেন, মৃত্যুকালে তিনি কোন স্বর্ণরোপ্য, জমি কিংবা আসবাবপত্র রেখে যাননি । তার 
দান থেকে অতিরিক্ত মাত্র ৮৬ দিরহাম রেখে যান। তিনি একবার নৌবাহিনীতে নিজের নাম 
তালিকাভুক্ত করেন। অন্যরা বলেন, গোসলখানার দরজা যিনি বন্ধ করেছিলেন তিনি হলেন গোসল 
খানার মালিক। তিনি গোসলখানা বন্ধ করে অন্য কাজে চলে গিয়েছিলেন । এরপর তিনি ফিরে 
এসে গোসলখানা খোলেন এবং তাকে মৃত দেখতে পান। তিনি তার ডান হাত গালে নীচে রেখে 
কিবলার দিকে মুখ করেছিলেন । তার উপর আল্লাহ্‌ রহম করুন । 


www.almodina.com 


Contents 
আল-বিদায়া ওয়ান নিহায়া ২১৩ 


ইব্ন কাসীর (র) বলেন, এতে কোন মতবিরোধ নেই যে, তিনি বৈরুতে পরহেযগার ও 
সীমান্ত প্রহরীর ন্যায় ইনতিকাল করেন। তবে তীর বয়স ও ইনতিকালের বছর নিয়ে মতবিরোধ 
রয়েছে। ইয়াকুব ইবৃন সুফিয়ান (র) সালামা (র) হতে বর্ণনা করেন । তিনি বলেন, ইমাম আহমাদ 
(র) আমি আল-আওযাঈ (র)-কে স্বচক্ষে দেখেছি। তিনি একশ পঞ্চাশ হিজরীতে ইনতিকাল 
করেন । আল-আব্বাস ইব্‌ন আল-ওয়ালীদ বৈরুতী বলেন, একশ সাতান্ন হিজরী সালের সফর 
মাসের আটাশ তারিখ রবিবার দিনের প্রথম দিকে তিনি ইনতিকাল করেন। এটা অধিকাংশ 
আলিমের অভিমত । আর এটাই বিশুদ্ধ অভিমত । এটাই আবু মিশহার, হিশাম ইবন আম্মার এবং 
আল-ওয়ালীদ ইব্‌ন মুসলিমের অভিমত । এটাই শুদ্ধতম মতামত ৷ ইয়াহ্‌ইয়া ইব্‌ন মুঈন ইব্‌ন 
আবদুল আযীয ও আরো অনেকের এরূপ অভিমত । আল-আব্বাস ইব্‌ন আল-ওয়ালীদ রে) বলেন, 
তিনি সত্তর বছরে উপনীত হননি । অন্যরা বলেন, সত্তর বছর অতিক্রম করেছেন । শুদ্ধ হল 
সাতাত্তর বছর । কেননা তার জন্ম হল শুদ্ধ মতে অষ্টাশি হিজরীতে । কেউ কেউ বলেন, তিনি 
তিয়ান্তর হিজরীতে জন্মগ্রহণ করেন। এ মতটি দুর্বল। কোন এক ব্যক্তি তাকে স্বপ্নে দেখেন। 
তিনি তাকে বলেন, আমাকে এমন একটি আমলের কথা বলুন যা আমাকে আল্লাহ্‌ তা'আলার 
নিকটবর্তী করে দেবে । তিনি উত্তরে বলেন, জান্নাতে আমি ইলমকে বাস্তবে রূপদানকারী 
আলিমের মর্যাদা থেকে অধিক মর্যাদাবান আর কাউকে দেখিনি । এরপর ক্ষতিগ্রস্তদের মর্যাদা। 

১৫৮ হিজরীর প্রারস্ত ্‌ 

এ বছরই মানসুরের আল-খুলদ নামী প্রাসাদের নির্মাণ কাজ সুসম্পন্ন হয় । এতে তিনি সামান্য 
কিছুদিন বসবাস করেন। এরপর ইনতিকাল করেন ও তা ছেড়ে চিরদিনের মত চলে যান। এ 
বছরেই রোমের অত্যাচারী শাসক মারা যায়। এ বছরই মানসূর নিজের ছেলে আল-মাহদীকে 
আর-রিক্কা এ প্রেরণ করেন এবং তাকে হুকুম দেন যেন মূসা ইব্‌ন কা“বকে মাওসিল থেকে 
বরখাস্ত করা হয় ও তথায় খালিদ ইব্ন বারমাককে শাসক নিয়োগ করা হয়। এটা হয়েছিল 
বিস্ময়কারী একটি ঘটনা ঘটার পর । ইয়াহইয়া ইবৃন খালিদের জন্য এ ঘটনাটি ঘটেছিল । তা হল 
নিম্নরূপ ৪ 

মানসূর একবার খালিদ ইব্‌ন বারমাকের উপর রাগান্বিত হলেন এবং ত্রিশ লক্ষ দিরহাম 
জরিমানা করলেন । এতে তিনি দুর্দশাগ্রস্ত হয়ে পড়েন। তার কোন সম্পদই আর বাকী রইল না। 
অধিকাংশ জরিমানা আদায় করতে তিনি ছিলেন অক্ষম । তাকে সময় দেয়া হয়েছিল মাত্র তিন 
দিন। এ তিন দিনের মধ্যে সম্পূর্ণ অর্থ আদায় করতে হবে নচেৎ তার রক্ত মুবাহ হয়ে যাবে অর্থাৎ 
তাকে হত্যা করা হবে । তাই তিনি তার পুত্র ইয়াহ্‌ইয়াকে তার আমীর সাথীদের কাছে প্রেরণ 
করলেন যাতে সে তাদের থেকে খণ গ্রহণ করে । তাদের মধ্যে কেউ তাকে এক লাখ দিরহাম 
খণ দিল। কেউ তার থেকে কম দিল । আবার কেউ তার থেকে বেশী দিল। ইয়াহ্‌ইয়া ইব্‌ন 
খালিদ বলেন, এ তিন দিনের মধ্য থেকে একদিন আমি বাগদাদের সেতুর উপর অবস্থান 
করছিলাম, আর আমাদের সাধ্যের বাইরে অর্থ সংগ্রহের জন্য আমি ছিলাম অত্যন্ত চিন্তিত । এমন 
সময় সেতুর কিনারায় যেসব লোক অবস্থান করে তাদের মধ্য থেকে একজন ধমক প্রদানকারী 
আমার উপর ঝাঁপিয়ে পড়ল এবং আমাকে বলল, সুসংবাদ গ্রহণ কর । আমি তার দিকে তাকালাম 
না। তখন সে আমার দিকে এগিয়ে আসল এবং আমার ঘোড়ার লাগাম টেনে ধরে আমাকে বলল, 


www.almodina.com 


Contents 


২১৪ আল-বিদায়া ওয়ান নিহায়া 


তুমি চিন্তাগ্রস্ত, আল্লাহ্‌ তোমার চিন্তা দূর করে দেবেন। আগামী দিন তুমি এ জায়গা দিয়ে 
অতিক্রম করে যাবে আর তোমার সাথে থাকবে পতাকা । আমি তোমাকে যা বললাম তা যদি 
সত্য হয়, তাহলে তুমি আমাকে পাঁচ হাজার দিরহাম দেবে, তাই না ? আমি বললাম, হ্যা, সে যদি 
বলত পঞ্চাশ হাজার তাহলে আমি হ্যা বলতাম, অবশ্য এটা দেয়া আমার পক্ষে অসম্ভব ছিল। 
তারপর আমি আমার কাজে চলে গেলাম । আর আমাদের দায়িত্বে ছিল তিন লক্ষ দিরহাম । 
তারপর মানসূরের কাছে মাওসিলের বিদ্রোহের ও কুদীর্দের বিভিন্ন দলে বিভক্ত হওয়ার সংবাদ 
পৌছল । মানসূর তখন আমিরদের সাথে পরামর্শ করলেন যে, মাওসিলের বিদ্রোহ দমন করার 
উপযুক্ত ব্যক্তি কে? তাদের কেউ বললেন, খালিদ ইব্‌ন বারমাক। মানসুর তাকে বললেন, তার 
সাথে আমাদের এরূপ আচরণ করার পর কি সে এ কাজে নিজেকে উত্তমরূপে নিয়োগ করবে ? 
এ ব্যক্তি বললেন, হ্যা, আমি এটার দায়িত্ব নিচ্ছি। তিনিই এ কাজের উপযুক্ত । মানসুর তখন 
তাকে হাযির হতে নির্দেশ দিলেন। এরপর তিনি তাকে সেখানের জন্য নিয়োগপত্র দিলেন । আর 
তার বাকী জরিমানা মওকুফ করে দিলেন এবং তার জন্য ঝাণ্ডা বেঁধে দিলেন। তার পুত্র 
ইয়াহ্ইয়াকে আযারবায়যানের নিয়োগপত্র প্রদান করলেন । তাদের দু'জনের খিদমতে লোকজন 
বেরিয়ে আসলেন । ইয়াহ্ইয়া বলেন, আমি. এ সেতুর কাছ দিয়ে গমন করছিলাম । এ ধমক 
নি NRE OC UE TO রামনগর 
করল । আমি তাকে পাচ হাজার দিরহাম প্রদান করলাম । 

এ বছর মানসূর হজ্জের জন্য রওনা হন । নিজের সাথে কুরবানীর জানোয়ার নিয়ে যান। যখন 
তিনি কৃফা অতিক্রম করে কয়েক মনযিল এগিয়ে যান তখন তিনি অসুস্থ হয়ে পড়েন এবং সেই 
অসুস্থতায় তিনি মৃত্যুবরণ করেন। তার শরীরের অবস্থা-খারাপ হয়ে যায় এবং প্রচণ্ড গরম ও প্রচণ্ড 
গরমে ভ্রমণের কারণে অবস্থার অবনতি ঘটতে থাকে । তার দাস্ত“শুরু হয় ও তা প্রকট আকার 
ধারণ করে । এভাবে তার অসুস্থতা বৃদ্ধি পেতে থাকে । মক্কা প্রবেশ করার পর যুলহাজ্জা মাসের 
ছয় তারিখ শনিবার রাতে সেখানে তিনি ইনতিকাল করেন। তার সালাতে জানাযা আদায় করা হয় 
এবং মক্কার উচু ভূমিতে অবস্থিত বাবুল মুআল্লার নিকটের উঁচু ভূমিতে তাকে দাফন করা হয়। 
পেয়েছিলেন । আল্লাহ্‌ অধিক পরিজ্ঞাত । দারোয়ান রাবী তার মৃত্যুকে গোপন রেখেছিলেন যতক্ষণ 
না মাহদীর জন্য বিভিন্ন বাহিনীর সেনাপতি ও বনু হাশিমের সর্দারদের তরফ থেকে বায়আত গ্রহণ 
করা হয়। এরপর তাকে দাফন করা হয়। তার সালাতে জানাযা যিনি পড়িয়েছিলেন তিনি ছিলেন 
হজ্জ আদায় করেন। 


মানসূরের জীবন কাহিনী 
তিনি হলেন আবূ জা“ফর আবদুল্লাহ্‌ ইবৃন মুহাম্মাদ ইব্‌ন “আলী ইবৃন আবদুল্লাহ্‌ ইবন আব্বাস 
থেকে বয়সে বড় ছিলেন। তার মাতা ছিলেন উম্মু ওয়ালাদ।১ তার নাম ছিল সালামা । 


১. উম্মু ওয়ালাদ- সেই দাসী যে মালিকের ওঁরসে সন্তান জন্ম দিয়েছে। 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ২১৫ 


তিনি তার দাদা সূত্রে আবদুল্লাহ্‌ ইব্‌ন আব্বাস (রা) থেকে বর্ণনা করেন। তিনি বলেন, 
রাসূলুল্লাহ্‌ (সা) ডান হাতে আংটি পরতেন। এ হাদীসটি ইব্‌ন আসাকির মুহাম্মাদ ইবৃন ইবরাহীম 
আস-সালামী (র) থেকে বর্ণনা করেন। যিনি আল-মামূন থেকে, তিনি আর-রশীদ থেকে, তিনি 
আল-মাহদী থেকে, তিনি তার পিতা আল-মানসূর থেকে বর্ণনা করেন। তার ভাইয়ের পর একশ 
ছত্রিশ হিজরীর যুলহাজ্জা মাসে তার বায়আত গ্রহণ করা হয়। তখন তার বয়স ছিল একচল্লিশ 
বছর । কেননা প্রসিদ্ধ বর্ণনা অনুযায়ী তিনি বালকা শহরের আল-হামীমা নামক স্থানে পচানব্বই 
হিজরীর সফর মাসে জনুগ্হণ করেন । আর তার খিলাফতের সময়কাল ছিল কয়েকদিন কম বাইশ 
বছর । তিনি ছিলেন তামাটে, তার চুল ছিল কানের নীচ পর্যন্ত লম্বা, দাড়ি ছিল পাতলা, কপাল ছিল 
প্রশস্ত, নাক ছিল খাড়া, তার চোখ দু'টি ছিল যেন বাকশক্তি সম্পন্ন দু'টি জিহ্বা, রাজ্য শাসনের 
শান-শওকত যেন তার মধ্যে মিশে ছিল৷ জনগণের অন্তর যেন তাকে গ্রহণ করেছিল, তাদের দৃষ্টি 
যেন তার দিকে ছিল নিবদ্ধ । তার অবতরণের বিভিন্ন মহলে তার মান মর্যাদা ছিল যেন সুপরিচিত ; 
তীর চেহারা সুরতে ছিল কঠোরতর, তীর চালচলন ছিল সিংহ ভাবাপন্ন ; যারা তাকে দেখেছিলেন 
তাদের মধ্য থেকে কেউ কেউ উপরোক্ত বর্ণনা পেশ করেছেন। 


আবদুল্লাহ্‌ ইব্‌ন আব্বাস (রা) থেকে বিশুদ্ধরূপে বর্ণিত রয়েছে যে, তিনি বলেন, আমাদের 
থেকেই আস-সাফ্ফাহ ও আল-মানসূর আবির্ভূত হবে । অন্য এক বর্ণনায় রয়েছে, যতক্ষণ না 
আমরা তাদেরকে ঈসা ইব্‌ন মারয়ামের কাছে সোপর্দ করব অর্থাৎ তারা এরূপ মর্যাদায় ভূষিত 
হবে। মারফু* হিসেবে বর্ণিত রয়েছে যে, এ বর্ণনাটি ঠিক নয় এবং এটা সম্বন্ধে তিনি অবহিত নন। 
আল-খাতীব (র) উল্লেখ করেন তার মাতা সালামা বলেছেন, যখন আমি তাকে পেটে ধারণ করি 
একদিন দেখি যেন একটি গর্জনশীল সিংহ আমার ভিতর থেকে বের হয়ে এসেছে, তার সামনে 
অবস্থানরত প্রতিটি সিংহই তার সামনে এল এবং তাকে সিজদা করল এবং এ থেকে একটিও বাদ 
রইল না। মানসুর বাল্যকালে একটি বিস্ময়কর স্বপ্ন দেখেন। তিনি বলতেন, এটা স্বর্ণাক্ষরে লিখে 
রাখা উচিত এবং শিশুদের গলায় লটকিয়ে রাখা উচিত । তিনি বলেন, আমি দেখলাম, আমি যেন 
মসজিদুল হারামে আছি আর রাসূলুল্লাহ্‌ (সা) রয়েছেন কাবা শরীফে । জনগণ সমবেত হয়েছেন 
কা'বা শরীফের চারপাশে । একজন ঘোষক বের হয়ে আসলেন এবং বললেন, আবদুল্লাহ্‌ কোথায়? 
আমার ভাই আস-সাফ্ফাহ লোকজনের কাধ ডিঙ্গিয়ে সামনের দিকে গেলেন এবং কা'বা শরীফের 
দরজায় পৌছেন। রাসূলুল্লাহ্‌ (সা) তার হাত ধরলেন এবং তাকে কা'বা ঘরে প্রবেশ করালেন। 
আর তীর সাথে ছিল একটি কালো ঝাণ্তা। এরপর পুনরায় ঘোষণা করা হল- আবদুল্লাহ্‌ কোথায় ? 
তখন আমি দাড়ালাম এবং আমার চাচা আবদুল্লাহ্‌ ইব্‌ন আলীও দাড়ালেন । আমরা দু'জনে অগ্রসর 
হওয়ার ব্যাপারে প্রতিযোগিতায় লিপ্ত হলাম । আমি তার পূর্বেই কা'বা শরীফের দরজায় পৌছে 
গেলাম ৷ এরপর আমি কাবা শরীফের ভেতরে প্রবেশ করলাম । সেখানে আমি রাসূলুল্লাহ্‌ (সা) 
আবু বকর (রা), উমর (রা) ও বিল্লাল (রা)-কে দেখতে পেলাম । রাসূলুল্লাহ্‌ (সা) আমার জন্য 
ঝাণ্ডা বাধলেন এবং আমাকে তার উম্মত সম্পর্কে ওসিয়ত করলেন । আমাকে এমন একটি পাগড়ি 
পরিয়ে দিলেন যার প্যাচ ছিল তেইশটি । তিনি বললেন, হে খলীফাদের পিতা ! এ পাগড়িটি 
কিয়ামত পৰ্যন্ত তোমার বংশধরদের জন্য গ্রহণ করো । 


বনু উমাইয়ার যুগে মানসূর একবার কারাভোগ করেন । কারাগারে তার সাথে জ্যোতির্বিদ 


www.almodina.com 


Contents 
২১৬ আল-বিদায়া ওয়ান নিহায়া 


নীবখত সাক্ষাৎ করে এবং তার মধ্যে নেতৃত্বের চিহ্ন দেখতে পায়। সে মানসূরকে জিজ্ঞাসা 
করল, আপনি কে? তিনি বললেন, আল-আব্বাসের বংশধর । যখন সে তার বংশধারা ও উপনাম 
সম্পর্কে অবগত হল তখন সে বলল, আপনিই খলীফা হবেন যিনি পৃথিবী শাসন করবেন। তিনি 
তাকে বললেন, দূর, তুমি কি বলছ? সে বলল, আমি আপনার জন্য যা বলছি তাই হবে । এ ছোট 
কাগজের টুকরাটিতে লিখে দিন যখন আপনি শাসক হবেন তখন আপনি আমাকে কী দেবেন। 
মানসূর তার জন্য লিখে দিলেন। যখন মানসূর শাসক হলেন তখন তার প্রতি সম্মান প্রদর্শন করেন 
এবং তাকে প্রতিশ্রুত অর্থ প্রদান করেন। মানসূরের হাতে নীবখত ইসলাম গ্রহণ করেন। পূর্বে 
তিনি ছিলেন মাজুসী (অগ্নিপূজক)। এরপর তিনি মানসুরের বিশিষ্ট সাথীদের অন্তর্ভুক্ত হয়ে 
গেলেন । একশ চল্লিশ হিজরীতে লোকজনকে নিয়ে মানসূর হজ্জ পালন করেন। তিনি হীরা থেকে 
ইহ্রাম বেঁধে ছিলেন। তিনি চুয়াল্লিশ হিজরী, সাতচন্রিশ হিজরী, বায়ান্ন হিজরী, এরপর সেই 
হিজরীতে যাতে তিনি ইনতিকাল করেন, হজ্জ পালন করেন। তিনি বাগদাদ, আর রুসাফা, আর 
রাফিকা আল-খুলদ প্রাসাদসমূহ তৈরি করেন। 

দারোয়ান রাবী ইবৃন ইউনুস বলেন, আমি মানসূরকে বলতে শুনেছি 8 খলীফা ছিলেন চারজনঃ 
আবূ বকর (রো), উমর (রা), উছমান (রা) ও আলী (রা), আর বাদশাহ হলাম চারজন ৪ মুআবিয়া 
(রা), আবদুল মালিক ইব্ন মারওয়ান, হিশাম ইব্‌ন আবদুল মালিক এবং আমি । মালিক (র) 
বলেন, একদিন আমাকে মানসূর বললেন, রাসূলুল্লাহ্‌ (সা)-এর পরে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি কে? 
আমি বললাম £ আবূ বকর (রা) ও উমর (রা), তিনি বললেন, আপনি সঠিক উত্তর দিয়েছেন ; 
আপনাদের আমীরুল মু'মিনীনেরও একইরূপ অভিমত । 

ইসমাঈল আল-বাহরী (র) থেকে বর্ণিত। তিনি বলেন, একবার আরাফার দিন আরাফার 
মিম্বরের উপর মানসূরকে বলতে শুনেছি £ হে মানবজাতি ! আমি আল্লাহ্‌র যমীনে আল্লাহ্‌র 
বাদশাহ । আল্লাহ্‌ প্রদত্ত ক্ষমতা ও হিদায়াতের মাধ্যমে আমি তোমাদের শাসন করছি, আমি তার 
ভাগ্তারের রক্ষক ; তার ইচ্ছা ও হুকুম মুতাবিক বন্টন করছি ও লোকজনকে দান করছি। এ মালের 
জন্য আল্লাহ্‌ তা'আলা আমাকে তালা স্বরূপ সৃষ্টি করেছেন। যদি তিনি তোমাদের উপজীবিকা বন্টন 
করার জন্য ও তোমাদেরকে দান খয়রাত করার লক্ষে তা আমার জন্য খুলে দেয়ার ইচ্ছা করেন 
তাহলে তিনি তা খুলে দেন। আর যখন তিনি তা বন্ধ করে দিতে চান তখন তা আমার কাছে বন্ধ 
করে দেন। সুতরাং হে মানবগোষ্ঠি ! তোমরা আল্লাহ্‌র দিকে আকৃষ্ট হও এবং এ পবিত্র দিনে 
আল্লাহ্র কাছে প্রার্থনা কর । এ সম্পর্কে তিনি তোমাদেরকে তার কিতাবের মাধ্যমে অবগত করে 
দিয়েছেন। আল্লাহ্‌ তা'আলা বলেন £ 


95718557125 25551 
অর্থাৎ “আজ তোমাদের জন্য তোমাদের দীন পূর্ণাংগ করলাম ও তোমাদের প্রতি আমার 

অনুগ্রহ সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের দীন মনোনীত করলাম (সূরা মায়িদা £৪৩) ।' 
আল্লাহ্‌ যেন আমাকে সঠিক সিদ্ধান্ত নেয়ার ও উত্তম আচরণ করার তাওফীক দেন। আমার 


অন্তরে তোমাদের প্রতি ইহসান ও সদাচরণের অভ্যাস সৃষ্টি করে দেন। তোমাদের মধ্যে 
ইনসাফের ভিত্তিতে সরকারী সম্পদ সুচারুরূপে বণ্টন করার এবং তোমাদেরকে দান হিসেবে 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ২১৭ 


প্রদান করার শক্তি দেন । তিনিই সর্বশ্রোতা এবং আহ্বানে সাড়া প্রদানকারী ৷ 

একদিন তিনি খুতবা দিচ্ছিলেন । তখন এক ব্যক্তি তার প্রতিবাদ করল সে আল্লাহ্‌ তা'আলার 

ংসা করতে লাগল এবং বলল, হে আমীরুল মু'মিনীন ! তুমি যাকে স্মরণ করার তাকে স্মরণ 
কর । যেটা তুমি গ্রহণ করছ কিংবা বর্জন করছ তার সম্বন্ধে আল্লাহ্‌কে ভয় কর। লোকটির কথা 
শেষ হওয়া পর্যন্ত মানসূর চুপ করে রইলেন। এরপর বললেন, আমি আল্লাহ্‌র কাছে এমন ব্যক্তির 
মত হওয়া থেকে আশ্রয় চাই যার সম্বন্ধে আল্লাহ্‌ তা'আলা বলেন ঃ 

রর 1586 Pl 2831 10151 21 05 1015 

অর্থাৎ “যখন তাকে বলা হয় তুমি আল্লাহকে ভয় কর তখন তার আত্মাভিমান তাকে 
পাপানুষ্ঠানে লিপ্ত করে (সূরা বাকারা £ ২০৬) ৷ কিংবা আধিপত্য বিস্তারকারী ও গুনাহগার হওয়া 
থেকে আশ্রয় চাই । হে মানব জাতি ! নিশ্চয়ই ওয়ায-নসীহত আমাদের প্রতি অবতীর্ণ হয়েছে এবং 
আমাদের থেকে নসীহত উদ্গাত হয়েছে । তারপর তিনি লোকটিকে বললেন £ “আমি ধারণা করছি 
না যে, তুমি তোমার এ বক্তব্যে আল্লাহ্‌র সন্তুষ্টি লাভ করার মনস্থ করেছ বরং তুমি ইচ্ছা করেছ 
যে, তোমার জন্য আমীরুল মুমিনীন নসীহত বন্ধ করে দিয়েছেন। হে মানব জাতি ! এ আচরণটা 
যেন তোমাদেরকে প্রতারিত না করে তাহলে তোমরাও তার মত করতে থাকবে । এরপর তার 
সম্বন্ধে নির্দেশ জারি করা হল ও তাকে গ্রেফতার করা হল । পুনরায় মানসূর খুতবা আরম্ভ করেন। 
তারপর তিনি খুতবা সমাপ্ত করেন। এরপর যারা তার কাছে ছিলেন তাদের উদ্দেশ্যে তিনি 
বললেন, তার কাছে দুনিয়া পেশ কর, যদি সে তা গ্রহণ করে আমাকে জানাবে । আর যদি গ্রহণ না 
করে তাও আমাকে জানাবে । এরপর লোকটি সম্পদ গ্রহণ করল এবং দুনিয়ার প্রতি ঝুঁকে পড়ল। 
সে তার কর্মের প্রতিফল প্রাপ্তির আশা করতে লাগল এবং যুলুমেরও আশ্রয় নিল। তার এ দৃষ্টিভঙ্গি 
তাকে খলীফার কাছে উত্তম পোশাক-আশাক, রুচি সম্মত বেশভূষা এবং পার্থিব জীকজমক পূর্ণ 
অবস্থার উপস্থাপন করল । খলীফা তখন তাকে বললেন, তোমার দুর্ভাগ্য ! যদি তুমি লোকজনের 
কাছে যা কিছু ব্যক্ত করেছ এ ব্যাপারে তুমি সঠিক হতে এবং তার দ্বারা আল্লাহ্‌র সন্তুষ্টি লাভের 
ইচ্ছা করতে তাহলে আমি যা কিছু দেখছি তার কিছুই তুমি গ্রহণ করতে না। কিন্তু তুমি ইচ্ছা 
করেছ যাতে বলা হতে থাকে যে তুমি আমীরুল মু'মিনীনকে নসীহত করেছ, তুমি তার বিরুদ্ধে 
আন্দোলন করেছ। এরপর তার ব্যাপারে নির্দেশ জারি করা হল এবং তাকে হত্যা করা হল। 
মানসূর তার পুত্র মাহদীকে বল্লেন, খলীফার তাকওয়া ব্যতীত অন্য কিছুতে মানায় না, বাদশাহর 
আনুগত্য ছাড়া অন্য কিছুতে পেট ভরে না, প্রজার ইনসাফ ব্যতীত অন্য কিছুতে পোষায় না, মানব 
জাতির মধ্যে ক্ষমা করার বেশী উপযুক্ত হচ্ছেন তিনি যিনি শান্তি প্রদানের ব্যাপারে অধিক 
শক্তিশালী । আবার মানব জাতির মধ্যে বিবেক-বুদ্ধির দিক থেকে হীনতর হচ্ছে এ ব্যক্তি যে তার 
অধীনস্থদের প্রতি যুলুম করে । তিনি আরো বললেন, হে আমার বৎস ! কৃতজ্ঞতার মাধ্যমে কল্যাণ 
সাধন, ক্ষমার মাধ্যমে শক্তি অর্জন, সখ্যতার মাধ্যমে আনুগত্য, বিনয়ের মাধ্যমে সাহায্য বৃদ্ধি কর 
এবং জনগণের প্রতি দয়া কর। তোমার দুনিয়ার অংশ ভুলে যেও না এবং আল্লাহ্‌র অনুগ্রহে 
তোমার অংশের কথাও ভুলে যেও না। | 


আল-বিদায়া ওয়ান নিহায়া (১০ম খণ্ড)-_২৮ 


www.almodina.com 


Contents 


২১৮ আল-বিদায়া ওয়ান নিহায়া 


একদিন মানসুরের কাছে মুবারক ইব্ন ফুযালা উপস্থিত হন, এমন সময় মানসূর এক ব্যক্তির 
প্রাণহানির আদেশ দেন এবং যে বিছানায় রেখে মানুষ হত্যা করা হয় তা এবং তরবারি হাযির করার 
হুকুম দেন। তখন মুবারক তাকে বললেন, আমি হুসায়ন (রা)-কে বলতে শুনেছি ঃ রাসূলুল্লাহ্‌ 
(সা) বলেছেন, যখন কিয়ামতের দিন উপস্থিত হবে একজন ঘোষক ঘোষণা দেবেন, আল্লাহ্র 
কাছে যার মজুরী পাওনা রয়েছে সে যেন দীড়ায় তখন যে ব্যক্তি অন্যকে ক্ষমা করে দিতেন তিনিই 
দীড়াবেন তখন তাকে ক্ষমা করে দেয়ার ঘোষণা দেয়া হবে । এরপর তার সাথীদের কাছে তার বড় 
বড় গুনাহের তালিকা পেশ করা হবে এবং তিনি কি কি করেছিলেন সব কিছুই পেশ করা হবে। 

আল-আসমাঈ (র) বলেন, মানসূরের কাছে এক ব্যক্তিকে শাস্তি দেয়ার জন্য আনা হল 
লোকটি বলল, হে আমীরুল মু'মিনীন ! প্রতিশোধ নেয়াটা ইনসাফ কিন্তু ক্ষমা করে দেয়াটা 
অনুগ্রহ । আমীরুল মু'মিনীন আল্লাহ্‌র শরণ নিলেন দুনিয়া ও আখিরাতের অংশ দুয়ের নিকৃষ্টতর 
অংশ থেকে, দু'টি স্তরের উচ্চতরটি থেকে নয়৷ বর্ণনাকারী বলেন, এরপর মানসূর তাকে ক্ষমা 
করে দেন। | 

আল-আসমাঈ (র) বলেন, মানসুর একদিন সিরিয়ার এক ব্যক্তিকে বললেন, হে আমীরুল 
মু'মিনীন ! তুমি আল্লাহ্‌র প্রশংসা কর যিনি আমাদের শাসনের মাধ্যমে তোমাদের থেকে প্লেগ 
রোগের প্রাদুর্ভাব দূর করেছেন। মানসূরকে এ মরুবাসী বলল, নিশ্চয়ই আল্লাহ্‌ তা*আলা আমাদের 
মাঝে খারাপ খেজুর ও মাপে কম এ দু'টি ত্রুটি একত্রে দেবেন না অর্থাৎ দু'টি খারাপ জিনিস 
দেবেন না যেমন তোমার শাসন ও প্লেগ রোগ । এ কথা শুনে মানসূর ধৈর্য ধরেন। এ ধরনের তার 
ধৈর্য ও ক্ষমার বহু ঘটনা দেখতে পাওয়া যায়। 

কোন এক পরহিযগার ব্যক্তি একদিন মনসুরের কাছে প্রবেশ করলেন এবং বললেন, নিশ্চয়ই 
আল্লাহ্‌ তা'আলা তোমাকে পরিপূর্ণভাবে দুনিয়াটা দিয়েছেন । কাজেই তুমি কিছু অংশ দিয়ে নিজের 
আত্মাকে খরিদ করে নাও । তুমি কবরে রাত যাপনকে ভয় করো । কেননা এর পূর্বে কোন দিন 
তুমি কবরে রাত যাপন করনি । তুমি এমন রাতকে স্মরণ কর যে রাত এমন দিনের সংবাদ দেয় 
যার পরে আর কোন রাত হবে না। বর্ণনাকারী বলেন, মানসূর তার কথার মূল্যায়ন করেন এবং 
তাকে প্রচুর সম্পদ প্রদান করার জন্য হুকুম দিলেন। তখন তিনি বললেন, যদি আমি তোমার 
সম্পদেরই মুখাপেক্ষী হতাম তাহলে আমি তোমাকে নসীহত করতাম না। 

একদিন আমর ইব্‌ন উবায়দ আল-কাদরী (র) মানসুরের কাছে প্রবেশ করেন। তিনি তার 
সম্মান করেন, সমাদর করেন, তাকে নিকটে বসান এবং তার পরিবার-পরিজনের কুশল সংবাদ 
নেন। এরপর তাকে বললেন, আমাকে কিছু নসীহত করুন। তিনি তার কাছে সূরায়ে ফজরের 
কিছু আয়াত তিলাওয়াত করেন। যখন তিনি তিলাওয়াত করলেন 8. ১০:1৮] 4০১ 01 
অর্থাৎ “তোমার প্রতিপালক অবশ্যই সতর্ক দৃষ্টি রাখেন (সূরা ফাজর ঃ ১৪)” এ আয়াত শুনে 
মানসূর এত অধিক কান্নাকাটি করেন যে মনে হলো তিনি তাকে বললেন, আরো বলুন। তখন 
তিনি বললেন, নিশ্চয়ই আল্লাহ্‌ তা'আলা আপনাকে পরিপূর্ণভাবে দুনিয়াটা দিয়েছেন। কাজেই 
আপনি কিছু অংশ দিয়ে নিজের আত্মাকে খরিদ করে নিন। এ শাসন ক্ষমতার মালিক ছিলেন 
আপনার পূর্ববর্তী লোকজন । এরপর আপনি মলিক হন। এরপর এটার মালিক হবেন যারা আপনার 
পরবর্তীতে আসবেন। আপনি এ রাতটিকে স্মরণ করুন যা আপনার কাছে কিয়ামতের দিনকে 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ২১৯ 


সুস্পষ্ট করে দেবে । এবার মানসুর প্রথমবার থেকে অধিক কীদলেন এমনকি তাতে তার চোখের 
পাতাগুলো জড়িয়ে গেল । সুলায়মান ইব্‌ন মুজালিদ বললেন, আমীরুল মু'মিনীনের প্রতি আপনারা 
রহম করুন। তখন আমর বললেন, আল্লাহ্‌ ভীতির কারণে কাদা ব্যতীত অন্য কিছুই আমীরুল 
মু'মিনীনের জন্য নেই। এরপর মানসূর তাকে দশ হাজার দিরহাম প্রদান করার নির্দেশ দিলেন। 
তিনি বললেন, এটাতে আমার কোন প্রয়োজন নেই। মানসুর বললেন, আল্লাহ্র শপথ! আপনাকে 
তা অবশ্যই নিতে হবে। তিনি বললেন, আল্লাহ্‌র শপথ! আমি এটা নিব না। মানসুরের পুত্র 
আমীরুল মু'মিনীন শপথ করছেন আর আপনিও কি শপথ করছেন ? আমর মানসুরের দিকে 
তাকলেন এবং বললেন, এটা কে ? তিনি বললেন, এটা আমার পুত্র মুহাম্মাদ, আমার পরে 
যুবরাজ । আমর বললেন, আপনি তার এমন নাম রেখেছেন যে, সে তার আমলের কারণে এ 
নামের উপযুক্ত নয় । তাকে এমন পোশাক পরতে দিয়েছেন যা নেক্কারদের পোশাক নয় ৷ তার 
জন্য খিলাফতের কাজটি গুছিয়ে দিয়েছেন ফলে যা তার দ্বারা সহজে সম্পন্ন হবে তার দিকে সে 
আগ্রহী আর যা হবে না তার প্রতি সে অনাগ্রহী । এরপর তিনি মাহদীর দিকে মুখ ফিরালেন এবং 
বললেন, হে আমার ভাতিজা ! যখন তোমার পিতা ও তোমার চাচা শপথ করেন তখন এ শপথ 
ভঙ্গ করা তোমার চাচার চেয়ে তোমার পিতার জন্যে সহজতর । কেননা তোমার পিতা তোমার 
চাচার চেয়ে কাফ্ফারা আদায়ে অধিক সক্ষম । এরপর মানসূর বললেন, হে আবু উছমান ! তোমার 
কি কোন প্রয়োজন আছে? তিনি বললেন, হ্যা’ । মানসুর বললেন, সেটা কী? তিনি বললেন, 
যতক্ষণ পর্যন্ত আমি নিজে না আসি ততক্ষণ পর্যন্ত আপনি আমার জন্য কাউকে পাঠাবেন না । আর 
আমি না চাওয়া পর্যন্ত আমাকে কিছু দান করবেন না। মানসূর বললেন, আল্লাহ্‌র শপথ তাহলে 
আমাদের মধ্যে আর কোন সাক্ষাৎ হবে না। তখন আমর বললেন, আপনি আমার প্রয়োজন 
সম্পর্কে জিজ্ঞাসা করেছেন তাই কথাটা বললাম । এরপর তিনি তার থেকে বিদায় নিলেন ও চলে 
গেলেন । যখন তিনি চলে যান তখন মানসূর তার দৃষ্টি তার দিকে নিবদ্ধ রেখে বলতে লাগলেন, 
খৌজে রয়েছ। 

কথিত আছে যে, আমর ইব্‌ন উবায়দ মানসুরকে নসীহত করার সময় মানসুরের কাছে নিম্ন 
বর্ণিত কাসীদাটি পেশ করেন। তিনি বলেন £ 

08915 Ladi 046 9505 + 0 2৮5 SMA 

(5012510৮8০1 4548 + (5555 2 ০৪৫১১ 

UAL KO Lay + ভি 65১৮০০৫১৮৪০ 

05 ই এ পর ৮162 ০৩ ৯00555৮9৮8০ 455 

JES ৭০০৫৫ 805 + nh gl LOL 


99 


শু চা পভ ০ ও ৬ “0 পপ পপ 6 5 পপ 
01511 2111545৮1158 05581558548 Ls 5১538 


www.almodina.com 


Contents 


২২০ আল-বিদায়া ওয়ান নিহায়া 

UR ২০১০4৯০৪০০০ Ky + ৮ সএঠি Gti, 

URN LE LE + Sl ০৭ Ce A 

অর্থাৎ “হে এ ব্যক্তি যাকে আশা-আকাজ্কা প্রতারিত করেছে ! যার কেউ আকাঙ্কা করে না 
তা হলো ব্যর্থতা ও মৃত্যু তুমি কি দেখ না, দুনিয়া ও তার শোভা-সৌন্দর্য সওয়ারীর মনযিলের 
ন্যায় যেখানে সওয়ারীগুলো আসে আবার চলে যায়। দুনিয়ার মৃত্যু ওৎ পেতে বসে রয়েছে। 
দুনিয়ার জীবন কঠোর, তার আলো অস্পষ্ট এবং তার বাদশাহি পৈতৃক সম্পত্তির ন্যায় এখন 
বিবেচিত দুনিয়া সব সময় তার বাসিন্দাদেরকে ভয়-ভীতির সংকেত দিচ্ছে। তাই দুনিয়াদার 
কোমলতা ও সুদৃঢ় চিন্তা শক্তির অধিকারী হয় না। কেননা সে যেন মৃত্যু ও ধ্বংসের লক্ষ্যবস্তু । 
সর্বদা দুনিয়ার মুসীবতসমূহ তাকে স্থানান্তরে বাধ্য করে থাকে । দুনিয়ার সমস্যাসমূহ নিজ আবর্তনে 
তাদের আবর্তন করায় । সমস্যাদির মধ্যে কিছু কিছু রয়েছে ন্যায় সংগত আবার কিছু কিছু রয়েছে 
নিরেট বিভ্রান্তি। মানুষের আত্মা সর্বদা পলায়ণরত এবং মৃত্যু তাকে খুঁজে বেড়াচ্ছে। মানুষের 
প্রতিটি কষ্টের সাথে রয়েছে স্বস্তি । মানুষ তার ওয়ারিছের জন্য সেরূপ চেষ্টা করে যেরূপ সে 
নিজের জন্য চেষ্টা করে । আসলে কবরই ওয়ারিছ কিন্তু তার জন্য কেউ চেষ্টা করে না।” 

ইব্‌ন দারীদ (র) আর-রিয়াশীর মাধ্যমে মুহাম্মাদ ইব্‌ন সালাম (র) থেকে বর্ণনা করেন। তিনি 
বলেন, একদিন একটি তরুণী মানসূরের তালিযুক্ত একটি কাপড় দেখে বলল, এটা কি পুরাতন 
এবং তালিযুক্ত জামা ? তিনি উত্তরে বললেন, তোর জন্য ধ্বংস, তুই কি শুনছিস না ইব্‌ন হারমা কী 
বলেছেন? 


লি ৬৪৩০ 40 


(৮৮৮০ ৮১০৪ ০০515 + ১০155352811 ০351 Yn SS 


অর্থাৎ ‘কোন কোন সময় যুবকটি মর্যাদায় মর্যাদাবান হয় অথচ তার চাদরটি হয় পুরাতন এবং 
তার জামার কিছু অংশ হয় তালিযুক্ত ৷' 

কোন একজন পরহেযগার লোক মানসূরকে বললেন ঃ তুমি এ রাতটির কথা স্মরণ কর যে 
রাতটি তুমি কবরে অতিবাহিত করবে । কেননা এ ধরনের রাত তুমি আর কখনও যাপন করনি। 
এমন রাতটির কথা স্মরণ কর যা তোমাকে কিয়ামতের এমন একটি দিনের সংবাদ দেবে যার 
পরে আর কোন রাত হবে না। মানসুর তার কথাটির অত্যন্ত গুরুত্ব দিলেন এবং তাকে প্রচুর 
সম্পদ প্রদানের নির্দেশ দিলেন। তিনি বললেন, তোমার সম্পদের যদি আমার প্রয়োজনই থাকত 
তাহলে আমি তোমাকে নসীহত্র প্রদান করতাম না। 


মানসূর যখন আবু মুসলিমকে হত্যা করার সিদ্ধান্ত নেয় তখন সে কয়েকটি কবিতা আবৃত্তি 
করে । নীচে কয়েকটি উল্লেখ করা হল ৪ 


1১১১২ ০1151511 ১৮০০৪ 00 + ২2০13 LG 1১ ০৫131 
iE Gls 1১4172 01 155553 + 5১১৪] ১4751111585 
অর্থাৎ “যদি তুমি সুচিন্তিত রায়ের অধিকারী হও তাহলে দৃঢ় সংকল্প গ্রহণকারী হও । কেননা 


www.almodina.com 


Contents 
আল-বিদায়া ওয়ান নিহায়া ২২১ 


ক্রটিপূর্ণ রায়ের অধিকারী নিজ সংকল্লে সন্দেহ পোষণকারী হয়। বিশ্বাস ভঙ্গ করার কালে 
হুশ্মনকে একদিনও অবকাশ দেবে না । তাদের প্রতি তৃরিত ব্যবস্থা নেবে নচেৎ তারা আগামীতে 
পূর্বের ন্যায় বিশ্বাস ভঙ্গের অপরাধটি সংঘটিত করবে ।” 


যখন তাকে হত্যা করা হল এবং মানসূরের সামনে তাকে রাখা হল তখন মানসূর কবিতা পাঠ 
করেনঃ 


FONE LL DA + SS SSG Wiis এ 
70০4। ১২০০ 12555 5-১৯০৮১১৬ (51555150235 
অর্থাৎ “তোমাকে তিনটি স্বভাব পরিবেষ্টন করে রেখেছিল যা তোমার অবশ্যম্ভাবী মৃত্যুকে 
ডেকে এনেছে । আর তা হচ্ছে- তোমার বিরুদ্ধাচরণ, আমার সাহায্যকারী হতে তোমার অসম্মতি 
এবং জনসাধারণের বিরুদ্ধে তোমার অন্ত্রধারণ।” 
তার আরো কিছু কবিতা ৪ 


25৩ পে রশ 
১১০১: ১,৮৯০ ৭১৮৩ + ০১০: 01৩55 ৮৮০1 


249 eco #28 ae 


tr oil ৬০৯ ০৯৪ নী ০০ 3423 4302 5155 
bres রিযিক ০৪০,০৫1 22552 
ED EET + SDL lk 
অর্থাৎ “মানুষ বহুদিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা করে কিন্তু অধিক বয়স তার ক্ষতি করে থাকে। 
তার হাসি মুখ ফ্যাকাসে হয়ে যায় এবং সুখ স্বাচ্ছন্দ্যময় জীবন যাপনের পর তিক্ত স্বাদযুক্ত জীবন 
বিরাজ করে। কালের চক্র যেন তার সাথে প্রতারণা করছে এমনকি সে যেন কোন একটি কাজকে 
তার জন্য আর আনন্দদায়ক মনে করতে পারছে না। যদি আমি ধ্বংস হয়ে যাই তাহলে দেখা যাবে 
কত লোকই না সুখ অনুভব করছে এবং সংবাদদাতাকে বলছে, তুমি কতইনা ভাল কথা বলেছ।” 
এঁতিহাসিকগণ বলেন, 
মানসূর দিনের প্রথম ভাগে সৎকাজের নির্দেশ দান, অসৎ কাজ থেকে বারণ করা, বিভিন্ন 
প্রদেশে শাসনকর্তা নিয়োগ, নিয়োগ বাতিল বেহিষ্কার বরখাস্তকরণ) সম্পর্কিত দায়িত্ব সম্পাদন 
করতেন এবং জনকল্যাণমূলক কার্যসমূহের প্রতি তীক্ষ্ণ নযর দিতেন । যুহরের সালাত শেষ করে 
ঘরে প্রবেশ করতেন ও আসরের সালাত পর্যন্ত বিশ্রাম করতেন । আসরের সালাত আদায় করার 
পর পরিবারের সদস্যদের নিয়ে বসতেন এবং তাদের বিশেষ বিশেষ প্রয়োজন নিয়ে পর্যালোচনা 
করতেন । ইশার সালাতের পর বইপত্র পড়তেন এবং বিভিন্ন অঞ্চল থেকে আগত চিঠিপত্রের 
খোজ খবর নিতেন ও প্রয়োজনীয় নির্দেশ প্রদান করতেন। এরপর রাতের এক-তৃতীয়াংশ পর্যন্ত 
তার কাছে এমন লোক অবস্থান করতেন যিনি তার সাথে গল্পগুজব করতেন । এরপর তিনি তীর 
পরিবারের কাছে গমন করতেন এবং দুই-তৃতীয়াংশ রাত পর্যন্ত তিনি বিছানায় ঘুমাতেন। এরপর 


www.almodina.com 


Contents 


২২২ আল-বিদায়া ওয়ান নিহায়া 


তিনি ঘুম থেকে উঠতেন। ওযুর পর ফজরের সালাত পর্যন্ত রাতের সালাতে মশগুল থাকতেন। 
ফজর ৬দয়ের পর ঘর থেকে মসজিদে বের হতেন এবং লোকজনকে নিয়ে সালাত আদায় 
করতেন। এরপর সরকারী প্রাসাদে প্রবেশ করে সেখানে বসে যেতেন। একবার তিনি কোন 
একজন কর্মচারীকে কোন এক শহরের শাসনকর্তা হিসেবে প্রেরণ করেন। এরপর তাঁর কাছে 
ংবাদ এল যে, তিনি শিকারের প্রতি মনোযোগ দিয়েছেন আর এ জন্য তিনি কুকুর ও বাজপাখী 
তৈরি করেছেন। মানসূর তার কাছে পত্র লিখলেন এবং বললেন, দুর্ভাগ্য তোমার ! আমি 
তোমাকে এককভাবে মুসলমানদের যাবতীয় কার্যকলাপ দেখাশুনা করার জন্য কর্মচারী নিযুক্ত 
করিনি । সুতরাং যে কাজে তোমাকে নিযুক্ত করা হয়েছিল সে কাজের সম্পূর্ণ দায়দায়িত্ব অমুকের 
কাছে সমর্পণ কর এবং শূন্য হাতে তুমি তোমার পরিবারের সাথে মিলিত হও । 

একদিন মানসুরের কাছে একজন খারিজীকে আনা হল। সে কয়েকবার মানসূরের সৈন্যদের 
পরাজিত করেছিল । যখন সে মানসূরের সামনে দাড়াল মানসূর তাকে বললেন, দুর্ভাগ্য তোমার হে 
কর্ম সম্পাদনকারীর পুত্র ! তোমার মত লোকই কি আমাদের সৈন্যদের পরাজিত করে আসছে? 
খারিজী লোকটি বলল, তোমার দুর্ভাগ্য. ও লঙ্জাকর ব্যাপার হল এই যে, আমার ও তোমার মধ্যে 
পূর্বে সম্পর্ক ছিল তরবারি ও হত্যার, আর বর্তমানে সম্পর্ক হচ্ছে ব্যভিচারের অপবাদ ও অশ্লীল 
.গালি-গালাজের। আমাকে তোমার কাছে নিয়ে আসাতে তোমার নিরাপত্তা লাভ হয়নি । আমি 
আমার জীবন থেকে নিরাশ হয়ে গিয়েছি। আমি আর কখনও এটাকে স্বাগত জানাব না। বর্ণনাকারী 
বলেন, মানসুর তার থেকে লজ্জাবোধ করলেন এবং তাকে ছেড়ে দিলেন। এক বছর পর্যন্ত 
তাদের মধ্যে আর দেখা সাক্ষাৎ হয়নি। 

মানসুরের পুত্র মাহদী যুবরাজ হওয়ার পর মানসূর তাকে বললেন, হে আমার বৎস ! 
কৃতজ্ঞতার মাধ্যমে নিআমতকে, ক্ষমার মাধ্যমে শক্তিকে, বিনয়ের মাধ্যমে সাহায্য ও বিজয়কে 
এবং আনুগত্যের মাধ্যমে বন্ধুত্বকে স্থায়িত্ব দান কর। তোমার পার্থিব অংশ ও আল্লাহ্‌র রহমতের 
ংশ ভুলে যেও না। | 

তিনি আরো বললেন, হে আমার বৎস ! এ ব্যক্তি বুদ্ধিমান নয় যে কোন বিপদ আপদে পতিত 
হওয়ার পর তার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কোন না কোন পন্থা অবলম্বন করে বরং বুদ্ধিমান 
হচ্ছে এমন ব্যক্তি যে কোন আপদ বিপদে পতিত হওয়ার পূর্বেই তার থেকে রক্ষা পাওয়ার পন্থা 
অবলম্বন করে থাকে । মানসূর বলেন, হে আমার বৎস ! তুমি এমন মজলিসে উঠাবসা করবে না 
যেখানে হাদীসবিশারদদের কেউ তোমার কাছে হাদীস বর্ণনা করেন না। কেননা ইমাম যুহরী (র) 
বলেছেন, হাদীসের ইল্ম হল পুরুষ। তাই জনগণের মধ্যে পুরুষরাই এটাকে পসন্দ করেন। 
জনগণের মধ্যে মহিলারাই এটাকে অপসন্দ করে । যুহরা গোত্রের ভাই যথার্থ বলেছেন। মানসূর 
তার যৌবনকালে ইলমের সম্ভাব্য জায়গা থেকে ইলম অন্বেষণ করেন। তিনি হাদীছ ও ফিকাহ্‌ 
শান্তর অধ্যয়ন করেন, তাতে তিনি বেশ দক্ষতা ও প্রভূত বুৎপত্তি লাভ করেন। তাকে একদিন বলা 
হয়, হে আমীরুল মু'মিনীন ! আপনার জন্য কি কোন স্বাদ বাকী আছে যা আপনি এখনও আস্বাদন 
করেননি ? তিনি উত্তরে বলেন, একটি জিনিসের স্বাদ বাকী রয়েছে। সভাসদবর্গ বললেন, সেটা 
কী? তিনি বললেন, মুহাদ্দিস যখন তার উস্তাদ বলেন, 511 ৬৯) 2,১4১ ৭ আল্লাহ্‌ আপনার 


www.almodina.com 


Contents 
আল-বিদায়া ওয়ান নিহায়া ২২৩ 


উপর রহম করুন, আপনি তাকে উল্লেখ করেছেন ? তারপর একদিন তীর উষীরবৃন্দ ও লেখকবর্গ 
একত্র হলেন এবং তার চতুর্দিকে উপবেশন করলেন এবং বললেন, আমীরুল মু'মিনীন কি 
আমাদেরকে কিছু হাদীস লিখিয়ে দেবেন ? মানসূর বললেন, তোমরা এসব লোকের অন্তর্ভুক্ত নও 
যাদের পোশাক হয়ে যেত ময়লা ; পাগুলো ফেটে যেত ; চুলগুলো বিলম্বিত হয়ে যেত ; বিভিন্ন 
অঞ্চলে তারা পরিভ্রমণে রত থাকতেন ; বহু দূরত্বের রাস্তা তারা অতিক্রম করতেন ; কোন সময়ে 
তারাই ছিলেন হাদীসের বর্ণনাকারী । : 

মানসূর তীর পুত্র আল-মাহদীকে একদিন বললেন £ তোমার কতগুলো জন্তু রয়েছে? তিনি 
বললেন, “আমি জানি না” মানসূর বললেন, এটাই ক্রটি । তুমি খিলাফতের অত্যন্ত অপচয় বা 
বিনষ্টকারী । সুতরাং হে আমার বৎস ! আল্লাহ্‌কে ভয় কর। আল-মাহদীর খালিসা নামী এক দাসী 
বলে, “একদিন আমি মানসূরের ঘরে প্রবেশ করলাম, তিনি তখন দাতের ব্যথায় ভুগছিলেন এবং 
তার দু'হাত ছিল তার কপালের পার্শ্বদেশে রাখা । তিনি আমাকে বললেন, হে খালিসা ! তোমার 
কাছে কী পরিমাণ সম্পদ রয়েছে? আমি বললাম, এক হাজার দিরহাম । তিনি বললেন £ আমার 
মাথায় তোমার হাত রেখে শপথ করে বল, তখন আমি বললাম, আমার কাছে দশ হাজার দীনারা 
রয়েছে। মানসূর বললেন, যাও ওগুলো আমার কাছে নিয়ে এস । দাসী বলল, আমি তখন সেখান 
থেকে চলে গেলাম এবং আমার মনীব মাহদীর কাছে প্রবেশ করলাম । তিনি তখন তীর স্ত্রী 
আল-খাইযুরানের সাথে অবস্থান করছিলেন । আমি তীর কাছে ঘটনাটি খুলে বললাম । তখন তিনি 
পা দিয়ে আমাকে একটি লাথি মারলেন এবং বললেন, দুর্ভাগ্য তোমার, তার কোন প্রকার ব্যথা 
নেই। তবে গতকাল আমি তার কাছে কিছু অর্থ চেয়েছিলাম । তখন থেকে তিনি অসুস্থ হয়ে 
পড়েছেন। আর তোমাকে তিনি যা হুকুম করেছেন তার ব্যতিক্রম করা তোমার পক্ষে সম্ভব হবে 
না । সুতরাং খালিসা তার নিকট গমন করল আর তার সাথে ছিল দশ হাজার দীনার । এরপর তিনি 
মাহদীকে ডাকলেন এবং তাকে বললেন, তুমি তোমার প্রয়োজনের কথা বলেছ অথচ খালিসার 
কাছে এর সম্পূর্ণটা মজুদ রয়েছে। মানসূর তার কোষাধ্যক্ষকে বললেন, যখন তুমি মাহদীর 
আগমনের কথা জানতে পারবে তখন তার আগমনের পূর্বে আমাকে পুরাতন কাপড় এনে দিবে । 
কোষাধ্যক্ষ তা নিয়ে আসলেন এবং মানসূরের সামনে রেখে দিলেন । মাহদী প্রবেশ করলেন আর 
মানসূর পুরাতন কাপড়টি উলট-পালট করছিলেন। এ দিকে মাহদী হাসছিলেন। তখন মানসূর 
বললেন, হে আমার বৎস ! যার পুরাতন কাপড় নেই তার নতুন কাপড়ও নেই। এক দিকে শীত 
প্রায় সমাগত । অন্য দিকে আমরা আমাদের ছেলে মেয়ে ও পরিবারবর্ নিয়ে তার প্রয়োজন বোধ 
করছি। মাহদী বললেন, আমীরুল মু'মিনীন ও তার পরিবারের কাপড় সংগ্রহের দায়িত্ব আমার 
উপর রয়েছে। মানসূর বললেন, নাও এগুলো নাও এবং ব্যবস্থা কর। 


ইব্‌ন জারীর আল-হায়ছাম (র) থেকে বর্ণনা করেন । তিনি উল্লেখ করেছেন, মানসূর একদিন 
তার কতিপয় চাচাদেরকে দশ লক্ষ দিরহাম দান করেন । আর একই দিন নিজের ঘরে দশ হাজার 
দিরহাম বন্টন করেন। আর কোন দিন এত অধিক পরিমাণ বন্টন করতে খলীফাকে দেখা যায়নি । 


www.almodina.com 





Contents 
২২৪ আল-বিদায়া ওয়ান নিহায়া 
কোন এক কারী সাহেব মানসুরের কাছে নিম্নে উল্লিখিত আয়াতটি পাঠ করছিলেন ৪ 
Lai ১০০ 411 1801 05 GEES 4৯5 lll ১১০০০ ১৮৭5 ০51 
(51015 Si SEU CELT, 

অর্থাৎ “যারা কৃপণতা করে এবং মানুষকে কৃপণতার নির্দেশ দেয় এবং আল্লাহ্‌ নিজ অনুগ্রহে 
তাদেরকে যা দিয়েছেন তা গোপন করে আর আমি আখিরাতে কাফিরদের জন্য লাঞ্চনাদায়ক শাস্তি 
প্রস্তুত করে রেখেছি (সুরা নিসা 8 ৩৭)।” 

তখন তিনি বললেন, আল্লাহ্‌র শপথ, যদি সম্পদ বাদশাহর জন্য দুর্গস্বরূপ না হত এবং দীন ও 
দুনিয়ার জন্য খুঁটি স্বরূপ না হত। আর দীন ও দুনিয়ার মান-মর্যাদার কারণ না হত, আমি তার 
থেকে এক দীনার কিংবা এক দিরহাম জমা রেখে কোন রাতই নিদ্রা যেতাম না। যখনই সুযোগ 


হত তিনি উত্তম মাল খরচ করতেন। কেননা তিনি জানতেন, মাল দান করার মধ্যে রয়েছে প্রভূত 


সওয়াব ও প্রতিদান । অন্য এক কারী সাহেব একদিন তার কাছে নিম্নের আয়াতটি তিলাওয়াত 
করেনঃ 


‘ess 


(70582 ll YS “02 রি 48 sll 


foster creer oreo oes 
sos og 


* Luss 

অর্থাৎ “তুমি তোমার হাত তোমার গ্রীবায় আবদ্ধ করে রেখো না এবং তা সম্পূর্ণ প্রসারিত 
করো না । তাহলে তুমি তিরঙ্কৃত ও নিঃস্ব হয়ে পড়বে (সূরা বনী ইসরাঈল £ ২৯) ৷” 

দিয়েছেন ! মানসূর আরো বললেন, আমার পিতাকে বলতে শুনেছি। আমি আলী ইব্‌ন 


আবদুল্লাহ্‌কে বলতে শুনেছি £ দুনিয়ায় দুনিয়াবাসীদের সর্দার হলেন দানশীল ব্যক্তিবর্গ । আর 
আখিরাতে আখিরাতবাসীদের সর্দার হবেন মুত্তাকী পরহিযগারগণ । 


'মানসূর এ বছর যখন হজ্জ পালনের সংকল্প করেন তার পুত্র মাহদীকে ডেকে কাছে আনেন 
এবং তাকে তার একান্ত নিজের ব্যাপারে, পরিবারের সদ্যদের ব্যাপারে এবং সকল মুসলমানের 
কল্যাণ সাধনের ব্যাপারে দীর্ঘ ওসিয়ত করেন এবং তাকে শিক্ষা দেন কিভাবে কার্যাবলী সম্পাদন 
করতে ও সীমান্ত রক্ষা করতে হবে এবং তাকে অঙ্গীকার করান যাতে সে তীর মৃত্যু সম্বন্ধে 
নিশ্চিত না হয়ে মুসলমানদের সরকারী ভাগ্তারের কোন কিছু বের না করে । কেননা সেখানে এত 
সম্পদ রয়েছে যে, মুসলমানদের উপর কোন ট্যাক্স ধার্য করা ব্যতীত দশ বছর সরকার চলতে 
পারবে । তার কাছে আরো অঙ্গীকার নেন যে, সে যেন তীর ব্যক্তিগত খণ তিন লক্ষ দিরহাম নিজ 
তহবিল থেকে আদায় করে দেয় । তিনি বায়তুল মাল থেকে এ ঝণ পরিশোধ করা পসন্দ করেন 
না। মাহদী সবগুলো অঙ্গীকার যথাযথ পালন করেন । মানসূর হজ্জ ও উমরার ইহ্রাম রুসাফা 
থেকে বাধেন এবং কুরবানীর উট কা'বা পানে প্রেরণ করেন। আর বলেন, হে আমার বৎস ! আমি 
যুলহাজ্জ মাসে জন্ম নিয়েছি এবং আমাকে আবার যুলহাজ্জ মাসেই ইনতিকাল করতে হবে । এ 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ২২৫ 


তথ্যটি আমাকে এ বছর হজ্জ পালন করার জন্য উদ্বুদ্ধ করেছে। মাহদী থেকে মানসূর বিদায় 
নিলেন এবং ভ্রমণ শুরু করলেন। রাস্তার মধ্যেই তাঁর মৃত্যু রোগ দেখা দিল। তাই যখন তিনি 
মন্ধায় প্রবেশ করেন তখন তিনি ছিলেন অত্যন্ত অসুস্থ । যখন তিনি মক্কার কাছে শেষ মনযিলে 
অবতরণ করেন তার ঘরের সদর দরজায় লিখা ছিল £ 
| 7০1৯১১০14০৪ 
Al Sali ১০ 4৮ + ০৪৪ 4১০ ০০০৪৪ 61 
ELLA ১০ i + বলি ial ৫১৪৪ 
অর্থাৎ “দয়ালু ও পরম দয়াময় আল্লাহ্‌র নামে ; হে আবূ জা‘ফর । তোমার মৃত্যু নিকটবর্তী 
হয়েছে, তোমার বয়স শেষ হয়ে গিয়েছে, আল্লাহ্র হুকুম অবশ্যই কার্যকর হবে। হে আবূ 
জাফর! অদ্য কি এমন কোন গণক কিংবা জ্যোতির্বিদ আছে যে তোমাকে মৃত্যু যন্ত্রণা থেকে 
রক্ষা করতে পারে?” মানসুর দারোয়ানদেরকে ডাকলেন এবং তাদেরকে দিয়ে এটা পড়াতে ইচ্ছা 
করেন কিন্তু তারা কিছুই দেখতে পেল না । তাই মানসূর বুঝতে পারলেন যে, তারই মৃত্যু সং 
তাকে দেয়া হয়েছে। 
এঁতিহাসিকগণ বলেন, মানসুর স্বপ্নে দেখেছিলেন । আবার কেউ কেউ বলেন £ একজন 
ঘোষক এরূপ ঘোষণা দিয়েছিলেন তিনি বলছিলেন £ 


eg 2৩৬১৩ cece ৪ 28 ০০ পপ 
পপ পপ EE লে ৬৫৪৭ ৬ ৭ “ae 8 ord পাপ 
এ] এ।১ 0৫ ১০৪১৫ ০০০৯1 + 915 ০৮ STAG 55 


পপ ও “9 25০55358০১০ ee 2 প%৪ ‘ পপ ও রশ 
11811 ৪ ৪0৮5 (৩5 35515 + 3৩ ০৫13 4411 ০451 ৮ 
22809 


পে পা ele তে cer + 8% or 
dl || SL ARI + dle ০০ ০৫ ১৪৪ সি 


Ji cll el + 45 এ বি ০১০ ৪৪৯ 
- এটি all JG + rds 5815 ৮৮৮ 82১2 এ।ও 

অর্থাৎ “জেনে রেখো, গতি ও স্থিতির প্রতিপালকের শপথ, নিশ্চয়ই মৃত্যুর পরিধি অতি 
বিস্তৃত । হে আত্মা ! তুমি খারাপ কাজ কর কিংবা ভাল কাজ কর। হে আত্মা ! তোমার জন্য মৃত্যু 
অবধারিত । রাত ও দিনের পরিবর্তন এবং আকাশের তারকারাজির নিজ নিজ কক্ষ পথে পরিভ্রমণ 
এমন শক্তির বদৌলতে সংঘটিত হয় যার দেয়া রাজত্ব এক রাজার সমাপ্তিতে অন্য রাজার কাছে 
স্থানান্তরিত হও ও শেষ পর্যন্ত এমন রাজার কাছে পৌছে যার রাজত্বে কোন অংশীদার নেই । তিনি 
হলেন আসমান যমীনের সৃষ্টিকর্তা, পর্বতের প্রোথিতকারী ও কক্ষপথের মহানিয়নত্রক।” 

মানসূর মনে মনে বলেন, এটাই আমার মৃত্যুর উপস্থিত হবার সময় ও.আমার বয়সের 
সমাপ্তি। এর পূর্বে তিনি যখন তার সুরম্য কারুকার্য খচিত আল-খুলদ রাজ প্রাসাদে স্বপ্ন 
দেখেছিলেন তা তাকে ভীত সন্তরন্ত করে তুলেছিল । তিনি তার দারোয়ান রাবীকে বলেছিলেন, 


আল-বিদায়া ওয়ান নিহায়া (১০ম খণ্ড)--২৯ 


www.almodina.com 


Contents 


২২৬ আল-বিদায়া ওয়ান নিহায়া 


সর্বনাশ হে রাবী ! আমি একটি স্বপ্ন দেখেছি যা আমাকে ভীত সন্ত্রস্ত করে তুলেছে। এ প্রাসাদের 
দরজায় দণ্ডায়মান একজন ঘোষককে আমি দেখেছি সে বলছিল ঃ 


255. ৩9৪ 


443 ১৮০০৩ al 4৮০ ০১৯3 + ৭1১156১১০৪০) ie ৮৫ 


Use এগুলি ৮৮০ একী dl + 2842 ১৯০১০ pall ০০০০ ০০ 

অর্থাৎ “আমি যেন এমন এক রাজ প্রাসাদে অবস্থান করছি যার বাসিন্দা ধ্বংস হয়ে গেছে; 
তার বাসিন্দা ও ঘরগুলো যেন ভীত সন্ত্রন্্র হয়ে পড়েছে। প্রসাদের প্রধান আনন্দিত হওয়ার পর 
এমন কবরের দিকে ধাবিত হচ্ছে যা বড় বড় পাথর দ্বারা প্রস্তুত করা হয়েছে ।” 


মানসূর এক বছরের কম সময় এ আল-খুলদ রাজ প্রাসাদে অবস্থান করেছিলেন.। এরপর হজ্জ 
আদায়কালে রাস্তায় তিনি অসুস্থ হয়ে পড়েন। গুরুতর অসুস্থ অবস্থায় তিনি মক্কায় প্রবেশ করেন। 
তার মৃত্যু ছিল শনিবার রাত ৬ই যুলহাজ্জ। আবার কেউ কেউ বলেন, ৭ই জুলহাজ্জ। সর্বশেষ 
তিনি যে কথাটি বলেছিলেন তা হল- 0015 155 10 UC ‘হে আল্লাহ্‌ ! তোমার 
সাক্ষাতের সময় আমাকে বরকত দান কর" কেউ কেউ বলেন, তিনি বলেছিলেন, হে আমার 
প্রতিপালক ! যদিও বহু কাজে আমি তোমার নাফরমানী করে থাকি কিন্তু তোমার অত্যন্ত প্রিয় 
কালেমার 441 3 541 % -এর সাক্ষ্য দানে আমি ছিলাম নিষ্ঠাবান। এরপর তিনি ৃত্যুমুখে পতিত 
হন। তার সীলের নকশা ছিল 49 < ৮2 ২৯11 অর্থাৎ আল্লাহ্‌, আবদুল্লাহর 
আশ্রয়স্থল এবং তীর প্রতি সে বিশ্বাস রাখে। মৃত্যুর দিন প্রসিদ্ধ মতে, তার বয়স ছিল ৬৩ বছর। 


তার মধ্যে ২২ বছর তিনি খলীফা ছিলেন। বাবুল মু'আল্লাহ্‌্র কাছে তাকে দাফন করা হয়। আল্লাহ্‌ 
তার প্রতি রহম করুন। 


ইব্‌ন জারীর বলেন, কবি সালাম আল-খাসির তার শোকগাথায় বলেন £ 
SEL yes Al AK + ০5041 sl ২০ 
১1০৯৫ bal AU el + ০১: pA ৫০155 0110 
১০৯০৪ ৩১১৩৭ + CS ole SA এ ০৪ 
39311 ০৯৬৯ ১০ ৬৯০ + ০ম] 15 5১5৭1 4০০5 ০০০৭ 
05513 Es ০১০৪০ + এ] বিপু এই ০1953115521 
01241 0335 55591 + CL 9 ১০১4৫ ৮৮০1 
DEH ১০৩০ + CANS AS Mn 
905 ১ BIL ও + EACLE 


22 0d 


00331 ৮০ ৪৩৯ ০০০ + 54381 5533 4১৩৭ ০৪০৮ ০০৪ 


www.almodina.com 


Contents 
আল-বিদায়া ওয়ান নিহায়া ২২৭ 
ll 9525 ৮১০০৪ Ul + ৮৯০1 SLs Slyke 
Shs ol le + 9011 0০৯58 Nasi ila 
১০৯ ৩ 52 523 + -৪১৯]। ৮০০১ i 5055 
OSU এত 0195%1 91 ০8১ ৯19130558০1 259০ ৯0 
অর্থাৎ “অবাক হতে হয় এমন সত্তার জন্য যার মৃত্যুর সংবাদদাতারা তার মৃত্যু সংবাদ 
পরিবেশন করেছে, কেমন করে তার মৃত্যুর ব্যাপারে দুটো ঠোট সংবাদ পরিবেশন করল ? তিনি 
এমন এক বাদশা ছিলেন যদি তিনি কোন একদিন তার সমকালীন লোকদের প্রতি শত্রুতা পোষণ 
করতেন তাহলে সমকালীন ব্যক্তিবর্গ উপত্যকায় পতিত হয়ে যেত। আহা ! যদি কোন একটি হাত 
তার উপর ধুলিমাটি নিক্ষেপ করত তাহলে তার ডান হাতের আঙ্গুল নিয়ে ফিরে আসতে পারত না। 
জিন ও ইনসান তার ভয়ে ভীত অন্ত্্্ হয়ে পড়ত। কোথায় আছেন যাওরা (বাগদাদের একটি 
শহর) এর মালিক যিনি তাকে বাইশ বছরের খিলাফতের মালা পরিয়েছিলেন। মানুষ তো চকমকি 
পাথরের ন্যায়, যখন তাকে অগ্নি প্রজ্বলনকারীরা পরিচালনা করে থাকে । মানুষের প্রবৃত্তি ধমক ও 
তিরক্কারকে পসন্দ করে না আর বুদ্ধিমানরা তাকে বিনা কারণে তার কাজে বাধা দেয় না। 
খিলাফতের লাগাম তার গলায় হার হিসেবে শোভা পায় । ফলে তিনি তার শক্রদেরকে বিনা 
লাগামে পরিচালনা করেন। তীর সামনে এলে দৃষ্টি নিম্নগামী হয় আর তীর ভয়ে দেখবে দুশমনের 
হাতগুলো থুতনিতে ঠেকে রয়েছে। রাজ্যের বিভিন্ন অঞ্চলকে তিনি একত্র করেছিলেন । এরপর 
তিনি তাদের প্রত্যন্ত অঞ্চলের পেছনে অভিভাবকের ন্যায় অবস্থান করেছিলেন, অতি নিকটে নয়। 
তিনি ছিলেন হাশিমী বহুদর্শী ব্যক্তি । তিনি পলায়নপর, বেয়াকুফ ধরনের লোকের কাধে বোঝা 
চাপাতেন না। তিনি ছিলেন ধৈর্যের প্রতীক । ভীত সন্ত্রস্ত ব্যক্তি ও তার এ ধৈর্যের জন্য ভয় ভুলে 
যেত। আর প্রতিটি অন্তরে দৃঢ়তা সমুজ্জ্বল ছিল। তার সামনে লোকজন সতর্কতার সাথে আগমন 
করতেন তবে যেন শরীরের মধ্যে রূহগুলো স্বাচ্ছন্দ্যে বিচরণ করত ৷” 
তাকে মক্কার বাবে মুআল্লাহ্‌্র নিকট দাফন করা হয়েছিল । তবে তার কবরকে নির্দিষ্টভাবে 
কেউ জানত না । কেননা তার চিহ্ন মিটিয়ে দেয়া হয়েছিল৷ অধিকন্তু দারোয়ান রাবী একশটি কবর 
খনন করেছিল এবং তাকে অন্য একটি কবরে দাফন করেছিল যাতে কেউ কবরটি চিনতে না 
পারে। 
মানসূরের সন্তান-সন্ততি 
মুহাম্মাদ আল-মাহদী ছিলেন যুবরাজ ; জা'ফর আল-আকবার, তিনি মানসূরের জীবদ্দশায় 
ইনতিকাল করেন। এ দুই সন্তানের মাতা ছিলেন আরওয়া বিন্ত মানসুর ; ঈসা ; ইয়াকুব ; 
সুলায়মান- তাদের মাতা ছিলেন ফাতিমা বিন্ত মুহাম্মাদ, তালহা ইব্‌ন উবায়দুল্লাহ্‌ (রা)-এর 
বংশধর জাফর আল-আসগর, তিনি ছিলেন কুর্দী উন্মু ওয়ালাদের সন্তান; সালিহ আল-মিসকিন, 
তিনি ছিলেন রোমী উন্মু ওয়ালাদের সন্তান, তাকে কালীউল ফরাসাহ বলা হত'; আল-কাসিম, 


তিনিও উম্মু ওয়ালাদের সন্তান ছিলেন ; আল-আলিয়া, তিনি ছিলেন বনু উমাইয়ার এক মহিলার 
সন্তান। . 


www.almodina.com 


Contents 


২২৮ আল-বিদায়া ওয়ান নিহায়া 


আল-মাহদী ইব্ন আল-মানসূরের খিলাফতকাল 

একশ আটান্ন হিজরীর যুলহাজ্জ মাসের সাত তারিখ কিংবা ছয় তারিখ যখন তার পিতা মন্কায় 
ইনতিকাল করেন তখন তার দাফনের পূর্বে, মানসূরের সাথে হজ্জবত পালনকারী নেতাদের থেকে 
ও বনু হাশিমের সর্দারদের থেকে আল-মাহদীর জন্য বায়আত গ্রহণ করা হয়। দারোয়ান রাবী 
ডাক-হরকরা মারফত বাগদাদে অবস্থানরত আল-মাহদীর কাছে বায়আতনামা প্রেরণ করেন। 
ডাক-হরকরা বায়আতনামা নিয়ে যুলহাজ্জ মাসের ১৫ তারিখ মঙ্গলবার দিন তার কাছে প্রবেশ 
করেন। ডাক-হরকরা খিলাফতের দায়-দায়িত্ব তার কাছে অর্পণ করেন এবং বায়আতনামাও তার 
সোপর্দ করেন। বাগদাদের বাসিন্দাগণ তার হাতে বায়আত করেন রাজ্যের সব কয়টি অঞ্চলে 
বায়আতনামা জারি করা ইব্‌ন জারীর (র) বর্ণনা করেন, মানসূর তার মৃত্যুর এক দিন পূর্বে 
আমীরদেরকে ডাকলেন, তাদের কাছে কষ্টকর দায়িত্ব অর্পণ করেন, তাদের উপর নির্ভরতা প্রকাশ 
করলেন এবং নিজের পুত্র আল-মাহদীর জন্য বায়আত নবায়ন করলেন । আমীরগণ তার কাছে 
অতিদ্রুত আগমন করেন ও দায়িত্ব গ্রহণের ব্যাপারে তৎক্ষণাৎ প্রতি উত্তর প্রদান করেন। 


নিজের চাচা আল-মানসূরের ওসিয়ত মুতাবিক লোকজনকে নিয়ে হজ্জব্রত পালন করেন । তিনিই 
তীর জানাযার নামায পড়ান। কেউ কেউ বলেন, আল-মাহদীর পর ঘোষিত যুবরাজ “ঈসা ইব্‌ন 
মুসা তার জানাযার নামায পড়ান প্রথম অভিমতটিই শুদ্ধ । কেননা তিনি ছিলেন মক্কা ও তাইফের 
নায়িব। মদীনার শাসক ছিলেন আবদুস সামাদ ইব্‌ন “আলী । কুফার শাসনকর্তা ছিলেন খলীফার 
শাসক ছিলেন হুমায়দ ইব্‌ন কাহতাবা। বসরার ভূমি ও কর আদায়ে নিয়োজিত ছিলেন আম্মারা ইব্‌ন 
হামযা, সালাত আদায় ও বিচার বিভাগের দায়িত্বে ছিলেন আবদুল্লাহ্‌ ইব্ন আল-হাসান 
আল-আনবারী এবং সাধারণ কার্যাবলীর দায়িত্বে ছিলেন সাঈদ ইব্‌ন দালাজ। 

আল্লামা আল-ওয়াকিদী বলেন, এ বছর জনগণের মধ্যে মারাত্মক মহামারী .দেখা দেয় এবং 
বহু লোক মৃত্যুমুখে পতিত হয়। তাদের মধ্যে প্রসিদ্ধ হলেন £ আফলাহ ইব্‌ন হুমায়দ, হায়াত 
সুলায়ম। এরপর তীর বংশধারা সা'দ ইব্‌ন আদনান পর্যন্ত পৌছে। তাকে বলা হত আত-তামীমী, 
আল আমবারী আল কুফী আল-ফকীহ হানীফী। মৃত্যুর দিক দিয়ে তিনি হযরত আবু হানীফা 
(র)-এর প্রবীণতম সাথী। তিনি সকলের চেয়ে বেশী কিয়াসকে ব্যবহার করতেন। তিনি 
ছিলেন উচ্চ ধরনের আবিদ। প্রথমত তিনি ইলম হাদীস অধ্যয়নে আত্ম নিয়োগ করেন। এরপর 
তাঁর উপর ফিকহ ও কিয়াস প্রভাব বিস্তার করে। তিনি একশ ষোল হিজরীতে জন্মগ্রহণ করেন 
এবং ৪২ বছর বয়সে একশ আটান্ন হিজরীতে ইনতিকাল করেন। আল্লাহ্‌ তার ও আমাদের উপর 
রহমত নাযিল করুন। | 


www.almodina.com 


Contents 
আল-বিদায়া ওয়ান নিহায়া ২২৯ 


১৫৯ হিজরীর আগমন 


এ বছরটি শুরু হয় যখন জনগণের খলীফা ছিলেন আবু আবদুল্লাহ্‌ মুহাম্মাদ ইব্‌ন আল-মানসূর 
আল-মাহদী। এ বছরের প্রথম দিকেই তিনি এক বিরাট সেনাদলসহ আল-আব্বাস ইব্‌ন 
মুহাম্মদকে রোমীয় শহরে প্রেরণ করেন। তিনি সেনাবাহিনীর পেছনে পেছনে অনেক দূর পর্যন্ত 
গমন করে তাদেরকে বিদায় জানান । তারা রোমীয়দের শহরে গমন করেন এবং রোমের একটি 
বড় শহর জয় করেন। বহু গনীমত অর্জন করেন এবং সেনাদলের কাউকে না হারিয়ে নিরাপদে 
স্বদেশে প্রত্যাবর্তন করেন। | 

এ বছর খুরাসানের নায়িব হুমায়দ ইবৃন কাহতাবা ইনতিকাল করেন । আল-মাহদী তীর স্থলে 
আবূ আউন আবদুল মালিক ইব্‌ন ইয়াধীদকে নিয়োগ করেন। তিনি হামযা ইব্‌ন মালিককে 
সিজিস্তানের শাসনকর্তা নিয়োগ করেন। জিবরীল ইব্‌ন ইয়াহ্‌ইয়াকে সমরকন্দের শাসক নিয়োগ 
করেন। এ বছর আল-মাহদী আর-রুসাফায় মসজিদ তৈরি ও দুর্গের চারপাশে গভীর খাদ খনন 
করেন। আবার এ বছর হিন্দুস্তানে প্রেরণের জন্য একটি বিরাট সৈন্যদল সংগ্রহ করা হয়। পরবর্তী 
বছর তারা সেখানে পৌছে। তাদের ঘটনা যথাস্থানে বর্ণনা করা হবে। 


এ বছর সিন্ধুর নায়িব মা'বাদ ইব্‌ন খালীল ইনতিকাল করেন। তীর স্থলে আল-মাহদী স্বীয় 
মন্ত্রীর আবু আবদুল্লাহর পরামর্শে রাওহ ইব্‌ন খাতিমকে নিয়োগ করেন । এ বছরই আল-মাহদী 
খুনের কারণে কারাবন্দী, দেশে সন্ত্রাস সৃষ্টির প্রচেষ্টাকারী এবং অন্যের হক আত্মসাৎকারী ব্যতীত 
বহু কয়েদীকে ছেড়ে দেন। ভূপৃষ্ঠের নীচে অবস্থিত কয়েদখানা থেকে যাদেরকে মুক্তি দেন তাদের 
মধ্যে প্রসিদ্ধ হলেন £ বনু সুলায়মের বন্ধু ইয়াকুব ইব্‌ন দাউদ ও হাসান ইব্‌ন ইব্রাহীম ইব্‌ন 
আবদুল্লাহ্‌ ইব্‌ন হুসায়ন। এ হাসানকে খাদিমের নিরাপত্তার ব্যাপারে তাকে সাহায্যকারী নিয়োগ 
করা হয়। হাসান কারাগর থেকে বের হওয়ার পূর্বে কারাগার থেকে পলায়ন করার সিদ্ধান্ত 
নিয়েছিলেন। যখন ইয়াকুব ইব্‌ন দাউদ কারাগার থেকে বের হয়ে আসলেন তখন হাসানের 
সিদ্ধান্ত সম্বন্ধে তিনি খলীফাকে অবগত করলেন । খলীফা তাকে কারাগার থেকে স্থানান্তর করেন 
এবং খাদিমকে দেখা-শুনার জন্য তার সাহায্যকারী হিসেবে তার কাছে দায়িত্ব ন্যস্ত করেন। 
ইয়াকুব ইব্‌ন দাউদ খলীফা আল-মাহদীর কাছে মহান মর্যাদার অধিকারী হন, এমনকি তিনি 
অনুমতি ব্যতীত রাতের বেলায়ও খলীফার ঘরে প্রবেশ করতেন। তিনি অনেক কিছু কার্যকলাপের 
দায়িত্ব গ্রহণ করেছিলেন। খলীফা তাকে এক লাখ দিরহাম দান করেন। এরূপ অবস্থায় 
আল-মাহদী আল-হাসান ইব্‌ন ইব্রাহীমকে মর্যাদা দান করেন । তাতে খলীফার কাছে ইয়াকুবের 
মর্যাদা কিছুটা হ্রাস পায়। আল-মাহদী দেশের বিভিন্ন নায়িবকে বরখাস্ত করেন এবং তাদের 
পরিবর্তে নতুন নায়িব নিয়োগ করেন। এ বছর আল-মাহদী স্বীয় চাচাত বোন উম্মু আবদুল্লাহ্‌ বিন্ত 
সালিহ ইব্‌ন আলীকে বিয়ে করেন এবং স্বীয় দাসী আল-খাইযুরানকে আযাদ করে দেন ও পরে 
তাকে বিয়ে করেন। আর তিনি হলেন হারুনুর রশীদের মাতা । এ বছরই বাগদাদের দাজলা নদীতে 
জাহাজে বিরাট অগ্নিকাণ্ড সংঘটিত হয়। মাহদী যখন খলীফা হন তখন তার পরবর্তী যুবরাজ ঈসা 
ইব্‌ন মূসাকে খিলাফত থেকে সরে দীড়াবার জন্য নির্দেশ দেন । তিনি মাহদীর কথার বিরোধিতা 
করেন এবং মাহদীকে বলেন যেন তাকে কুফায় অবস্থিত তার একটি ধ্বংসপ্রাপ্ত জায়গায় বসবাস 
করার অনুমতি দেন। তখন তিনি তাকে এরূপ অনুমতি প্রদান করেন। মাহদী রাওহ ইব্‌ন . 


www.almodina.com 


Contents 


২৩০ আল-বিদায়া ওয়ান নিহায়া 


হাতিমকে কৃফার আমীর পদে বহাল রাখেন। তিনি মাহদীর কাছে পত্র লিখে জানান যে, ঈসা ইব্ন 
মূসা মানুষের সাথে বছরে মাত্র দু'মাস জুমুআ ও সালাতের জামাআতে হাযির হন। আবার যখন 
সালাতে আসেন তখন মসজিদের দরজার ভিতরে চতুষ্পদ জন্তু নিয়ে প্রবেশ করেন। মানুষ 
যেখানে সালাত আদায় করেন তার জন্তুটি সেখানে মলত্যাগ করে। তখন মাহদী পত্রের উত্তরে 
তাকে জানান গলির মাথায় যেন একটি লাকড়ি দিয়ে পথরোধক তৈরি করা হয় যাতে মানুষ সেখান 
থেকে মসজিদে হেটে আসতে বাধ্য হয় । যখন ঈসা ইব্‌ন মূসা এ ব্যাপারে অবগতি হলেন তখন 
তিনি জুমুআর দিনের পূর্বেই আল-মুখতার ইব্‌ন আবু উবায়দার বাড়িটি তার ওয়ারিছদের থেকে 
ক্রয় করে নেন। আর বাড়িটি ছিল মসজিদ সংলগ্ন । তিনি প্রতি বৃহস্পতিবার এ বাড়িতে আসতেন 
জুমআর দিন গাধায় সওয়ার হয়ে মসজিদের দরজা পর্যন্ত আগমন করতেন এবং সেখানে অবতরণ. 
করতেন। লোকজনের সাথে সালাতে হাযির হতেন। আর সমস্ত পরিবার-পরিজন নিয়ে 
সামগ্রিকভাবে তিনি কৃফায় বসবাস করতেন। এরপর মাহদী তার উপর জেদ ধরলেন তিনি যেন 
খিলাফত থেকে সরে দাড়ান । আর যদি তিনি সরে না দীড়ান তাকে শাস্তি দেয়ার হুমকি দেয়া হয়। 
যদি সরে দীড়ান তাহলে তাকে পুরস্কৃত করার ওয়াদা দেয়া হয়। এ আহ্বানে তিনি সাড়া দেন। 
মাহদী তাকে কয়েক খণ্ড বড় জমি এবং এক কোটি দিরহাম দান করেন । কেউ কেউ বলেন, দুই 
কোটি দিরহাম দান করেন । মাহদী তারপরে তার দুই পুত্র মুসা আল-হাদী এরপর হারুনুর রশীদের 
জন্য বায়আত গ্রহণ করেন। অচিরেই এর বর্ণনা আসবে । 


মাহদীর মামা ইয়ামীদ ইব্‌ন মানসূর লোকজনকে নিয়ে হজ্জব্রত পালন করেন । তিনি ছিলেন 
ইয়ামানের নায়িব। তাকে হজ্জ মওসুমের জন্য শাসক নিযুক্ত করা হয় এবং তার প্রতি গণআপত্তি 
বৃদ্ধির জন্য তাকে অভ্যর্থনা জানানো হয় । অধিকাংশ শহরের নায়িবদেরকে মাহদী বরখাস্ত করেন। 
তবে নিম্নবর্ণিত শহরগুলোর শাসক বহাল থাকেন। যেমন, আফ্রিকাতে ইয়াযাদী ইবন হাতিম, 
মিসরের আবু যামরা মুহাম্মাদ ইব্‌ন সুলায়মান, খুরাসানে আবূ আওন, সিন্ধুতে বুসতাম ইব্‌ন আমর 
আহওয়ায ও পারস্যের আম্মারা ইবৃন হামযা, ইয়ামানে রাজা ইব্‌ন রাজা, ইমামার বিশর ইব্‌ন আল 
ও তাইফে ইব্রাহীম ইব্‌ন ইয়াহইয়া, কৃফার সাধারণ বিভাগের জন্য ইসহাক ইব্‌ন আস সাবাহ 
আল-কিন্দী, কর আদায়ের জন্য সাবিত ইব্‌ন মূসা, বিচার বিভাগের জন্য শুরায়ক ইবন আবদুল্লাহ্‌ 
আন-নাখঈ বসরার সাধারণ বিভাগের জন্য আম্মারা ইব্‌ন হামযা, সালাত আদায়ের জন্য আবদুল 
মালিক ইবৃন আইউব ইব্‌ন যুবইয়ান আন-নুমায়রী ও বিচার বিভাগের জন্য উবায়দুল্রাহ্‌ ইব্ন 
আল-হাসান আল-আমবারী। 

এ বছর যারা ইনতিকাল করেন £ আবদুল আযীয ইব্‌ন আবু রাওয়াদ, ইকরামা ইব্‌ন আম্মার, 
মালিক ইব্ন মুগোল, মুহাম্মাদ ইব্‌ন আবদুর রহমান ইব্‌ন আবূ যীব আল-মাদানী । তিনি ছিলেন 
ফিকাহ্‌ শাস্ত্রে মালিক ইব্‌ন আনাস (র)-এর সমকক্ষ । তিনি কতিপয় বিষয়ে মালিক রে)-এর 
বিরোধিতা করেন। কিছু সংখ্যক হাদীসের কারণে এ বিষয়গুলোকে প্রত্যাখ্যান করেন অথচ 


এগুলোকে এবং অন্যান্য মাসআলাকে ইমাম মালিক (র) মদীনাবাসীদের ইজমা বলে গণ্য 
করেন। 


www.almodina.com 


Contents 
আল-বিদায়া ওয়ান নিহায়া ২৩১ 


৬০ হিজরীর আগমন 


এ বছর খুরাসানে এক ব্যক্তি আল-মাহদীর আচরণ, চরিত্র, দান খয়রাত ও নীতির বিরুদ্ধে 
বিদ্রোহ ঘোষণা করে। তার নাম ইউসুফ আল-বারাম ৷ বহুলোক তার সাথে যোগ দেয়। বিষয়টি 
অত্যন্ত প্রকট আকার ধারণ করে এবং তাকে নিয়ে বিরাট বাক-বিতণ্ডা শুরু হয়ে যায়। ইয়াধীদ 
ইব্‌ন মাযীদ তাকে দমনের জন্য রওনা হন। তার সাথে মুকাবিলা হয় । দু'জনের মধ্যে ভীষণ যুদ্ধ 
হয়। শেষ পর্যন্ত দু'জনই সওয়ারী থেকে নেমে পড়েন এবং কোলাকুলি করেন । তখন ইয়াধীদ 
ইব্ন মাধীদ ইউসুফকে বন্দী করেন এবং তার সাথীদের একটি বিরাট দলকেও বন্দী করেন । তিনি 
তাদেরকে আল-মাহদীর কাছে প্রেরণ করেন। তাদেরকে তার কাছে প্রবেশ করানো হয়। 
তাদেরকে উটের উপর বহন করা হয় তাদের চেহারা উটের লেজের দিকে ঘুরানো ছিল। খলীফা 
হারছামাকে নির্দেশ দিলেন যেন প্রথমে ইউসুফের হাত দু'টো কেটে ফেলা হয় পরে পা দু'টো 
কেটে ফেলা হয়। এরপর তার গর্দান কেটে ফেলা হয়। আর তার সাথে যারা ছিল তাদেরকে 
হত্যা করা হয়। তারপর তাদেরকে আল-মাহদীর সেনা নিবাসের সংলগ্ন দজলা নদীর বড় পুলের 
উপর শুলে চড়ানো হয়। এভাবে আল্লাহ্‌ তা'আলা তাদের প্রতিপত্তি স্তিমিত করে দেন এবং তাদের 
দুষ্কর্ম থেকে রক্ষা করেন। 


মুসা আল-হাদীর জন্য বায়আত গ্রহণ 

আমরা পূর্বে উল্লেখ করেছি মাহদী ঈসা ইব্ন মূসার উপর জেদ ধরেন যে, তিনি খিলাফত 
থেকে নিজে যেন সরে পড়েন। কিন্তু তিনি খলীফার নির্দেশ মান্য করা থেকে বিরত রইলেন। 
তিনি কৃফায় বসবাস করছিলেন। মাহদী তখন তার কাছে একজন বড় সেনাপতিকে এক হাজার 
সাথীসহ প্রেরণ করেন। তার নাম ছিল আবু হুরায়রা মুহাম্মাদ ইব্‌ন ফাররূখ । তিনি সেনাপতিকে 
নির্দেশ দিলেন যেন তাকে খলীফার কাছে উপস্থিত করা হয়। সৈন্যদের প্রত্যেককে হুকুম দেয়া 
হয়েছিল যেন তারা প্রত্যেকে নিজের সাথে একটি ঢোল বহন করে। যখন তারা ফজর উদয়ের 
সময় কৃফায় পৌছবে তখন যেন তাদের প্রত্যেকে ঢোল বাজাতে থাকে। তারা অনুরূপ করল ; 
তাতে সমগ্র কৃফা শহর কেঁপে উঠল এবং ঈসা ইব্‌ন মূসা ও ভীত হয়ে পড়লেন। যখন তারা তার 
কাছে পৌছল তখন তারা তাকে খলীফার কাছে উপস্থিত হবার জন্য আহ্বান জানায় কিন্তু তিনি 
নিজকে অসুস্থ বলে প্রকাশ করেন। তারা তার একথা গ্রহণ করল না বরং তারা তাকে ধরে তাদের 
সাথে নিয়ে গেল এবং এবছরের তেসরা মুহররম বৃহস্পতিবার দিন তাকে নিয়ে তারা খলীফার 
কাছে প্রবেশ করে। বনু হাশিমের বহু গণ্যমান্য ব্যক্তি ও কাধীগণ উপস্থিত হয়ে তাকে এ ব্যাপারে 
অনুরোধ করতে লাগলেন কিন্তু তিনি তাদের অনুরোধ মান্য করা থেকে বিরত থাকেন। এরপর 
লোকজন তাকে ভয়-ভীতি ও উৎসাহ-উদ্দীপনা প্রদান করতে লাগলেন । শেষ পর্যন্ত তিনি 
_মুহার্রমের চার তারিখ শুক্রবার দিন আসরের পর সম্মতি জ্ঞাপন করেন। মাহদীর দুই পুত্র মূসা ও 
হারুনুর রশীদের জন্য মুহর্রমের ২৭ তারিখ বৃহস্পতিবার দিন সকালে খিলাফতের বায়আত গ্রহণ 
করা হয়। মাহদী রাজ প্রাসাদের একটি বড় গোল আকৃতির ঘরে উপবিষ্ট হলেন। আমীরগণ ঘরে 
প্রবেশ করেন এবং বায়আত গ্রহণ করেন। এরপর খলীফা দাড়ালেন এবং মিশ্বরে আরোহণ 
করলেন । তীর পুত্র মূসা আল-হাদী তার নীচে বসলেন । ঈসা ইবৃন মুসা প্রথম সিঁড়িতে দাড়ালেন । 


www.almodina.com 


Contents 


, ২৩২ আল-বিদায়া ওয়ান নিহায়া : 


আল-মাহদী খুতবা দেন এবং জনগণকে. ঈসা ইব্ন মূসার খিলাফত থেকে সরে দীড়ানোর 
ব্যাপারটি সম্পর্কে অবহিত করেন। আর তিনি তাদেরকে একথাও জানান যে, তাদের গর্দানে 
খিলাফতের ব্যাপারে অঙ্গীকারের যে দায়-দায়িত্ব ছিল তা থেকে তিনি তাদেরকে মুক্ত করে তা 
তিনি মুসা আল-হাদীর কাছে অর্পণ করেছেন। ঈসা ইব্‌ন মুসা তাকে সত্য বলেছেন বলে ঘোষণা 
করেন এবং এ মর্মে তিনি মাহদীর হাতে বায়আত করেন। তারপর লোকজন দীড়ালেন এবং 
তারাও তাদের পদ মর্যাদা ও বয়স অনুযায়ী বায়আত প্রকাশে অংশ গ্রহণ করেন। তালাক ও আযাদ 
করার ন্যায় পরিপূর্ণ একটি চুক্তিনামা ঈসা ইব্ন মূসা কর্তৃক লিখিয়ে নেয়া হল। আমীরগণ, 
উধীরগণ, বনু হাশিম ও অন্যান্য গোত্রের গণ্যমান্য ব্যক্তিবর্গ এ চুক্তি নামায় সাক্ষী হিসেবে গণ্য 
হন। তারপর খলীফা তাকে আমাদের পূর্বে উল্লিখিত সম্পদ প্রদান করেন। 


বারবাদ শহরে প্রবেশ করেন। তারা শহরটি ঘেরাও করেন এবং ক্ষেপণাস্ত্র স্থাপন করেন । তারা 
ফোসকা উৎপাদক পদার্থ নিক্ষেপ করেন ও একদল সৈন্যকে পুড়িয়ে দেন। অধিবাসীদের বহুলোক 
ংস হয়ে যায়। এভাবে তারা শহরটিকে প্রভাব বিস্তারের মাধ্যমে জয় করে নেন। তারা ফেরত 
চলে আসতে ইচ্ছা পোষণ করেন কিন্তু সমুদ্র উত্তাল থাকায় তাদের জন্য তা সম্ভব হল না। তাই 
তারা সেখানে কিছু দিন অবস্থান করলেন। এরপর তাদের মুখে এক প্রকার রোগ দেখা দেয় 
এটাকে বলা হয় “9 //-. (ঠাণ্ডা মৃত্যু) তাতে তাদের এক হাজার লোক মৃত্যুমুখে পতিত হয় । 
তাদের মধ্যে একজন হলেন আর-রাবী ইব্‌ন সাবীহ। যখন তাদের পক্ষে ভ্রমণ শুরু করা সম্ভব হল 
তখন তারা সাগরের নৌযানে আরোহণ করেন। তাদের নিয়ে বাতাস প্রচণ্ড বেগে বয়ে গেল; 
তাতে তাদের একদল ও ডুবে মারা যায় । আর তাদের বাকী লোকজন বসরায় পৌছেন। তাদের 
সাথে ছিল অনেক বন্দী। তাদের মধ্যে তাদের বাদশাহের কন্যা ছিলেন অন্যতম । এ বছর মাহদী 
আবু বাকারা আস-ছাকাফীর সন্তানদেরকে রাসূলুল্লাহ্‌ (সা)-এর ওয়ালার সাথে সংযুক্ত করার ও 
ছাকাফ থেকে বংশধারা ছিন্ন করার নির্দেশ দেন । আর এ সম্পর্কে বসরার প্রশাসকের কাছে একটি 
পত্রও লিখেন । তিনি যিয়াদ ও নাফির বংশধারা থেকে তীর বংশধারা.ছিন্ন করেন। এ সম্পর্কে কবি 
খালিদ আন-নাজ্জার বলেন £ | 
wl ৮51 ০০ ৪৯০৪ + 1215 (545 ১2 রর 
9 + 13 Uy LE 
অর্থাৎ নিশ্চয়ই যিয়াদ, নাফি' লজ C2 H8 ETE EE 
বলে প্রতীয়মান হয়। তিনি কুর্ায়শ বংশের সদস্য যেমন তিনি দাবী করছেন। তিনি গোলামের 
মালিক এবং তিনি স্বীয়মতে একজন আরবী ভাষী । 
ইব্‌ন জাবীর আবার উল্লেখ করেছেন যে, বসরার নায়িব এ নির্দেশটি বাস্তবায়ন করেননি । 
এ বছর আল-মাহদী লোকজনকে নিয়ে হজ্জ আদায় করেন এবং বাগদাদে তার পুত্র মূসা 
আল-হাদীকে প্রতিনিধি নিযুক্ত করেন । তীর পুত্র হারুনুর রশীদ ও কয়েকজন আমীরকে তীর সফর 
সংগী করেন। তাদের মধ্য হতে ইয়াকুব ইব্‌ন দাউদকে তার বাড়িঘর ও আসবাবপত্রের 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ২৩৩ 
এবং তার পরের ও পূর্বের খলীফাদের বন্ত্রগুলো রেখে দেয়ার হুকুম দেন। তারপর যখন তিনি 
কা'বা শরীফকে খালি করেন তখন তাকে সুগন্ধি দ্বারা বার্নিশ করান এবং অত্যন্ত সুন্দর বস্তু দ্বারা 
গিলাফ পরান। কথিত আছে যে, তিনি আবদুল্লাহ্‌ ইব্‌ন যুবায়র (রা)-এর যুগের নির্মাণ কাজের 
ন্যায় কা'বা শরীফকে পুনরায় নির্মাণ করার জন্য ইমাম মালিক (র)-থেকে ফাতওয়া তলব 
করেছিলেন কিন্তু ইমাম মালিক (র) তখন তাকে বলেন, কা“বাকে তার অবস্থায় ছেড়ে দাও । 
কেননা আমার আশংকা হচ্ছে যে, বাদশাহ্রা এটাকে খেলার বস্তুতে পরিণত করবে । তখন তিনি 
কা'বা শরীফকে তার অবস্থায় ছেড়ে দেন। 

বসরার নায়িব মুহা'মাদ ইব্‌ন সুলায়মান খলীফার জন্য মক্কায় বরফ বহন করে নিয়ে আসেন। 
আর তিনিই ছিলেন প্রথম খলীফা যার জন্য মক্কায় বরফ বহন করে নিয়ে আসা হয়েছিল । যখন 
তিনি মদীনায় প্রবেশ করেন তখন তিনি মসজিদে নববীকে প্রশস্ত করেন। আর মসজিদে ছিল 
মিহরাব । তিনি তা অপসরণ করেন এবং মুআবিয়া ইব্‌ন আবু সুফিয়ান (র)-এর সময় যা অতিরিক্ত 
নির্মাণ করা হয়েছিল তা মিম্বর থেকে হ্রাস করার ইচ্ছা করেন । তখন তাকে ইমাম মালিক (র) 
বলেন, পরিবর্তনের সময় সম্মানিত ঘরের লাকি ভেঙ্গে যাবার আশংকা রয়েছে । তখন তিনি তা 
ছেড়ে দেন। তিনি মদীনায় রুকাইয়া বিন্ত আমর আল-উছমানীয়াকে বিয়ে করেন । আর তার 
পরিবার-পরিজন থেকে পাচশজন ব্যক্তিকে ইরাকে তার পাহারাদার ও সাহায্যকারী হিসেবে নির্বাচন 
করেন। তাদের জন্য এককালীন দান ব্যতীত নিয়মিত খাদ্য সরবরাহের ব্যবস্থা করেন এবং 
তাদেরকে তাদের সুপরিচিত জমি-জগ্া দান করেন। 

এ বছর আর রাবী ইবৃন সাবীহ ও ইমাম যুহরীর অন্যতম সাথী সুফিয়ান ইব্‌ন হুসায়ন 
ইনতিকাল করেন৷ আবু বুসতাম শু“বা ইবুন আল হাজ্জাজ ইব্ন আল-ওয়ারদ আল-আতকী আল 
ইযাদী আল ওয়াসিতী বসরায় স্থানান্তরিত হন । শু“বা আল-হাসান ও ইব্‌ন সীরীনকে দেখেছেন এবং 
তাবিঈদের একটি দল থেকে হাদীস বর্ণনা করেন । তার থেকে বহু উস্তাদ ও সমকালীন ব্যক্তি এবং 
ইসলামের ইমাম হাদীস বর্ণনা করেন। আস-সাওরী (র) বলেন, “তিনি ছিলেন ৮১% 
০১১৯] (শায়খুল মুহাদ্দিসীন) এবং তাদের মধ্যে তার উপাধি ছিল আমীরুল মু*মিনীন। 
ইয়াহইয়া ইব্‌ন মুঈন (র) বলেন, তিনি হলেন ইমামুল মুত্তাকীন। তিনি ছিলেন উচু স্তরের 
পরহিযগার, সাবধানী, কঠোর আত্মসংযমী সতর্ক ও উত্তম নীতিবান। 

ইমাম শাফিঈ (র) বলেন, “তিনি না হলে ইরাকে হাদীসশান্ত্রে প্রসিদ্ধি লাভ করত না” । 
ইমাম আহমদ (র) বলেন, এ ব্যাপারে তিনি একাই ছিলেন একটি জাতি, তীর যামানায় তার মত 
অন্য কেউ ছিল না”। মুহাম্মদ ইব্‌ন সা'দ বলেন, “তিনি ছিলেন একজন বিশ্বস্ত, নির্ভরযোগ্য, 
হজ্জত ও মুহাদ্দিস ৷” ওয়াকী বলেন, “আমি আশা রাখি রাসূলুল্লাহ্‌ (সা)-এর হাদীসকে বিকৃতি 
থেকে প্রতিরোধ করার জন্য আল্লাহ্‌ তা'আলা জান্নাতে তার মর্যাদা বুলন্দ করে দেবেন। সালিহ 
ইবন মুহাম্মাদ ইবৃন হ-রযা বলেন, শু'বা ছিলেন প্রথম ব্যক্তি যিনি হাদীসের বর্ণনাকীরীদের সম্বন্ধ 
পরীক্ষা-নিরীক্ষা শুরু করেন! এরপর ইয়াহইয়া আল-কাত্তান এর অনুসরণ করেন। তারপর 
আহমদ এবং এর পরে ইব্‌ন মঈন এ ব্যাপারে পারদর্শিতা অর্জন করেন। ইবৃন মাহদী বলেন, 
আমি মালিক (র) থেকে বেশী বুদ্ধিান আর কাউকে পাইনি, শু“বা (র) থেকে বেশী আত্মসংযমী 
অন্য কাউকে পাইনি, ইসলামী উন্মাহর জন্য ইবন মুবারক রে) থেকে অধিক হিতৈষী আমি অন্য 








' আল-বিদায়া ওয়ান নিহায়া (১০৪৯3৪) ina.com 





Contents 


২৩৪ আল-বিদায়া ওয়ান নিহায়া 


কাউকে দেখিনি এবং আস-সাওরী (র) থেকে 'অধিক হাদীসের সংরক্ষণকারী অন্য কাউকে 
পাইনি । মুসলিম ইবৃন ইবরাহীম বলেন, “যখনই আমি কোন সালাতের সময় শু'বার ওখানে 
প্রবেশ করতাম, দেখতাম তিনি সালাতে মশগুল রয়েছেন । তিনি ছিলেন ফকীহদের পিতা ও 
মাতা ।” আন-নুদার ইব্‌ন শুমায়ল (র) বলেন, “আমি তার থেকে মিসকীনদের প্রতি অধিক 
মেহেরবান অন্য কাউকে দেখিনি । যখন তিনি কোন মিসকীনকে দেখতেন তখন সে দৃষ্টির বাইরে 
না যাওয়া পর্যন্ত তিনি তার দিকে তাকিয়ে থাকতেন ।” অন্য একজন বলেন, “আমি তীর থেকে 
অধিক ইবাদতকারী অন্য কাউকে আর দেখতে পাইনি । তিনি আল্লাহ্র ইবাদতে এতই বিভোর 
ছিলেন যে, তার চামড়া হাড়ের সাথে .লেগে গিয়েছিল।” ইয়াহ্ইয়া আল-কান্তান (র) বলেন, 
মিসকীনের জন্য এত অধিক দয়ালু ও কোমল হৃদয় আমি অন্য কাউকে দেখিনি । মিসকীন তার 
ঘরে প্রবেশ করত আর তিনি তাকে যতদুর সম্ভব দান করতেন । মুহাম্মদ ইব্‌ন সা'দ অন্যরা বলেন, 
তিনি বসরায় ৭৮ বছর বয়সে একশ ষাট হিজরীর প্রথম দিকে ইনতিকাল করেন। 


১৬১ হিজরীর আগমন 


এ বছর ছুমামা ইব্‌ন ওয়ালীদ গ্রীষ্মকালীন যুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি দাবিক নামক 
জায়গায় অবতরণ করেন। রোমীয়রা তার বিরুদ্ধে উত্তেজিত হয়ে উঠল । তাই মুসলমানগণ 
সেখানে প্রবেশ করতে সক্ষম হলেন না। | 
































এ বছরই আল-মাহদী পানির কুপ খনন করার হুকুম দেন। মন্কার রাস্তায় কল-কারখানা স্থাপন 
ও দালানকোঠা তৈরির নির্দেশ দেন এ ব্যাপারে ইয়াকতীন ইব্‌ন মৃসাকে শাসক নিযুক্ত করেন। 
একশ একাত্তর হিজরী পর্যণ্ত দশ বছর যাবৎ নির্মাণ কাজ চলতে থাকে । এতে হিজাযের রাস্তাগুলো 
ইরাকের রাস্তাগুলো থেকে অধিক সুগম, আরামদায়ক ও নিরাপদ রাস্তায় পরিণত হয় । এ বছরই 
আল-মাহদী পশ্চিম ও কিবলার দিক দিয়ে বসরার জামি‘ মসজিদের সম্প্রসারণ করেন । এ বছরই 
তিনি রাজ্যের বিভিন্ন অঞ্চলে পত্র লিখে জানান যে, দেশের কোন জামাআতের মসজিদে যেন 
মিহরাব না রাখা হয়। আর প্রতিটি মিশ্বরকে রাসূলুল্লাহ্‌ (সা)-এর মসজিদের মিন্বরের পরিমাণ ছোট 
করা হয়। রাজ্যের সবগুলো শহরে এরূপ করা হল। এ বছর আল-মাহদীর ওযীর আবু 
উবায়দুল্লাহ্‌র মর্যাদা হ্রাস পায় । কেননা, মাহদীর কাছে ওষীরের বিশ্বাসঘাতকতা প্রকাশ পেয়ে যায় । 
সুতরাং মাহদী তার কাছে এমন লোককে টেনে নেন যাঁর মর্যাদা তার কাছে স্বীকৃত ৷ ধাদেরকে 
তার কাছে টেনে নেন তাদের মধ্যে একজন ছিলেন ইসমাঈল ইবন উলাইয়া । এরপর তিনি তাকে 
করে দেন। 

এ বছরই বিচার না দায়িত্ব পান আফীয়া ইবন ইয়াধীদ আল-ইযদী । তিনি এবং ইব্‌ন 
আলাছা আর-রুসাফা এ অবস্থিত মাহদীর সেনানিবাসে কাষীর দায়িতৃ পালন করতেন । এ বছরই 
এক ব্যক্তি খুরাসানের মারভের গ্রামসমূহ থেকে কোন একটি গ্রামে বিদ্রোহ ঘোষণা করে । তার 
নাম ছিল অ+ল-সুকান্না । সে পুনর্জনে বিশ্বাস করত । এ ব্যাপারে তার অনুসারী ছিল অনেক লোক । 
মাহদী তার কাছে তার কয়েকজন আমীরকে রণ কবেন এবং বিরাট একটি সৈন্যদলও প্রেরণ 
করেন। আমীরদের মধ্যে খুরাসানের আমীর মৃমাষ ইব্‌ন মুসলিম ছিলেন অন্যতম । তাদের 
সম্বন্ধে যথাস্থানে বর্ণনা পেশ করা 'হবে। 
































www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ২৩৫ 





এ বছরই মুসা আল-হাদী ইব্‌ন আল-মাহদী লোকজনকে নিয়ে হজ্জ করেন । এ বছর যারা 
ইনতিকাল করেন ঃ ইসরাঈল ইব্‌ন ইউনুস ইব্‌ন ইসহাক আস-সাবীঈ, যায়িদা ইব্‌ন কুদামা ও 
সুফিয়ান ইব্‌ন সাঈদ ইব্‌ন মাসরূক আছ-ছাওরী। তিনি ছিলেন ইসলামের ইমাম ও 
ইবাদতকারীদের অন্যতম । তার উস্তাদ ছিলেন আবু আবদুল্লাহ্‌ আল-কৃফী । তিনি একাধিক তাবিঈ 
থেকে হাদীস বর্ণনা করেন। তার থেকেও বহু ইমাম ও অন্যান্য ব্যক্তি হাদীস বর্ণনা করেন । শু“বা, 
আবূ আসিম, সুফিয়ান ইব্‌ন উয়াইনা, ইয়াহ্‌ইয়া ইব্‌ন মুঈন ও অন্যান্য একাধিক ব্যক্তি বলেন ৪ 
তিনি ছিলেন, আমীরুল মু'মিনীন ফিল হাদীস (=a Lyall ০) অর্থাৎ হাদীস 
শাস্ত্রে মু'মিনদের আমীর । ইবনুল মুবারক রে) বলেন, আমি হাজার হাজার শায়খ ও শত শত 
শায়খ থেকে হাদীস লিপিবদ্ধ করেছি । আর তিনি হলেন তাদের মধ্যে শ্রেষ্ঠ । আইয়ুব বলেন, 
আমি কোন কুফাবাসীকে তার থেকে শ্রেষ্ঠ দেখিনি । ইউনুস ইব্‌ন উবায়দ বলেন, তার থেকে শ্রেষ্ঠ 
আমি কাউকে দেখিনি । শু'বা (র) বলেন, তিনি পরহ্যগারী জ্ঞানে জনগণের সর্দার ছিলেন । তিনি 
আরো বলেন, আহলে মাযহাব তিনজন ৪ হযরত আবদুল্লাহ্‌ ইব্‌ন আব্বাস (রা) তাঁর যুগের ; ইমাম 
আশ-শা“বী (র) ও তার যুগের এবং ইমাম সুফিয়ান ছাওরী (র) তার যুগের ৷ ইমাম আহমাদ (র) 
বলেন, “আমার অন্তর তার থেকে কেউ অগ্রাধিকার পায় না।” এরপর তিনি বলেন, “তুমি কি 
জান ইমাম কে ? ইমাম হলেন, সুফিয়ান আস-সাওরী (র)। আবদুর রাষ্যাক বলেন, আমি 
সুফিয়ান আস-সাওরীকে বলতে শুনেছি $ আমি কখনও আমার অন্তরে এমন জিনিসকে স্থান 
দেহীন যা আষাকে প্রতারণা করতে পারে । তাই আমি অবশ্যই যে বস্তু ব়নকারী গান গাচ্ছে তার 
পাশ দিয়ে গমন করার সময় কান বন্ধ রাখব এ ভয়ে যে সে যা বলেছে তা যেন আমি হিফ্য করে 
না ফেলি। তিনি আরো বলেন, “যে দশ হাজার দীনার সম্পর্কে আল্লাহ্‌ তা'আলা আমার কাছে 
হিসাব নিবেন যা দুনিয়াতে রেখে যাব তা আমার কাছে এ কথা থেকে অধিক প্রিয় যে আমার 
প্রয়োজনের কথা আমি জনগণের কাছে পেশ করব ।” 


মুহাম্মদ ইবৃন সা'দ বলেন, এতিহাসিকগণ একমত যে, তিনি একশ একন্তি হিজরীতে 
বসরায় ইনতিকাল করেন । তখন তার বয়স ছিল চৌষট্টি বছর । কোন একজন আলিম তাকে স্বপ্নে 
দেখেন যে, তিনি জান্নাতে একটি খেজুর গাছ থেকে অন্য একটি খেজুর গাছে উড়ে বেড়াচ্ছেন 
এবং একটি গাছ থেকে অন্য একটি গাছে উড়ে বেড়াচ্ছেন । আর তিনি পড়ছিলেন ৪ 












































SLES Es lL ১5515555811 di saad 
১৪০1৮811251 বি 

“অর্থাৎ তারা প্রবেশ করে বলছে, ‘প্রশংসা আল্লাহ্‌র, যিনি আমাদের প্রতি তার প্রতিশ্রুতি পূর্ণ 
করেছেন এবং আমাদেরকে অধিকারী করেছেন এ ভূমির ; আমরা জান্নাতে যেথায় ইচ্ছা বসবাস 
করব ৷’ সদাচারীদের পুরস্কার কত উত্তম ! (সুরা যুমার £ ৭৪) ৷” তিনি আরো বলেন, যখন কোন 


ব্যক্তি ঢাল তৈরির পানে দ্রুত মনোযোগী সে জ্ঞানের দিক থেকে বহু পেছনে পড়ে যায় । এ বছর 
যারা ইনতিকাল করেন তাদের অন্যতম হলেন। 























www.almodina.com 


Contents 
২৩৬ আল-বিদায়া ওয়ান নিহায়া 


আবু দালামা 

তিনি হলেন যায়দ ইব্‌ন জুন ভাড় কবি। তিনি ছিলেন একজন বুদ্ধিমান কবি। মূলত তিনি 
কুফার বাসিন্দা ছিলেন। তবে তিনি পরে বাগদাদে বসবাস করেন। তিনি খলীফা মানসূরের 
প্রিয়ভাজন ছিলেন। কেননা তিনি তাকে হাসাতেন, তীর সামনে কবিতা আবৃত্তি করতেন ও তীর 
প্রশংসা করতেন । একদিন তিনি মানসূরের স্ত্রীর জানাযায় হাযির হন । তিনি ছিলেন মানসূরের 
চাচাত বোন । তাকে বলা হত হিমাদা বিন্ত ঈসা । মানসূর তীর জন্য চিন্তাগ্রস্ত ছিলেন । যখন 
তারা সকলে তার কবরের উপর মাটি বরাবর করলেন আর আবূ দালামাও সেখানে উপস্থিত 
ছিলেন, মানসূর তাকে বললেন, হায়, হে আবু দালামা ! আজকের জন্য তুমি কী তৈরি রেখেছ। 
তিনি বললেন, আমীরুল মু'মিনীনের চাচাতো বোন। তখন মানসূর হেসে হেসে চিৎ হয়ে 
পড়লেন । তারপর বললেন, হায় ! তুমি আমাদেরকে লাঞ্চিত করলে । একদিন তিনি মাহদীকে 
সফর থেকে প্রত্যাবর্তনের সময় অভ্যর্থনা জানাবার জন্য মাহদীর কাছে প্রবেশ করেন এবং কবিতা 


আবৃত্তি করেন ৪ 
AS BEM, Salt chy + বেডে ৬০০ ১৭ ০৪১০০ 
-১৯৯ CAD Sy ৬০৯৭ lle Sl 

অর্থাৎ “আমি শপথ করেছি, যদি আপনাকে আমি ইরাকের গ্রামগুলোতে ধন-সম্পদসহ 
নিরাপদে প্রত্যাবর্তন করতে দেখি তাহলে আপনি অবশ্যই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ্‌ (সা)-এর প্রতি 
দুরূদ প্রেরণ করবেন এবং আপনি অবশ্যই দিরহাম দিয়ে আমার কোল ভরে দেবেন।” মাহদী 
বললেন, প্রথমটির ব্যাপারে আমি হ্যা বলছি ; আমরা সকলে নবী মুহাম্মাদ (সা)-এর প্রতি দুরূদ 
প্রেরণ করব কিন্তু দ্বিতীয়টির ব্যাপারে আমি বলছি ‘না’ । তখন আবু দালামা বললেন, হে আমীরুল 
মু'মিনীন ! এ দুটো এমন ধরনের বাক্য যেগুলোকে আলাদা করা যায় না। (কাজেই দুটোর 
ব্যাপারে হ্যা হতে হবে ।) তখন মাহদী দিরহাম দিয়ে তার কোল ভরে দিলেন। এরপর খলীফা 
কবিকে বললেন, উঠে পড়। তিনি বললেন, এতে আমার জামা ছিড়ে যাবে । তখন এগুলোকে 


আমি আমার জামা থেকে থলিতে ভরে নিলাম । কবি এগুলো নিয়ে উঠে পড়লেন এবং এগুলো 
বহন করতে করতে চলে গেলেন। 


তার থেকে ইবৃন খাল্লিকান উল্লেখ করেন যে, একদিন তার পুত্র অসুস্থ হয়ে পড়ে তখন 
একজন চিকিৎসক তাকে ওষধপত্র দিলেন । যখন সে সুস্থ হয়ে যায় আবু দালামা চিকিৎসককে 
বললেন, তোমাকে আমরা যে পরিমাণ সম্পদ প্রদান করব তা এখন আমাদের কাছে নেই। সুতরাং 
তুমি আমাদের কাছে যে সম্পদ পাবে তার জন্য তুমি অমুক ইয়াহুদীর বিরুদ্ধে একটি মুকাদ্দামা 
দায়ের কর। আর আমরা এ পরিমাণ অর্থের জন্য কাধীর দরবারে সাক্ষ্য দেব। বর্ণনাকারী বলেন, 
তখন চিকিৎসক কৃফার কাধী মুহাম্মাদ ইব্‌ন আবদুর রহমান ইবৃন আবূ লায়লা মতান্তরে ইবৃন 
_ শাবরামার দরবারে আগমন করেন এবং ইয়াহুদীর বিরুদ্ধে মুকাদ্দামা দায়ের করেন। ইয়াহুদী 
অস্বীকার করল তখন তার বিরুদ্ধে আবূ দালামা ও তার পুত্র সাক্ষ্য দিলেন। কাযী তাদের সাক্ষ্য 
রদ করতে পারলেন না বরং আত্ম-সংশোধনের ব্যাপারে ভয় করতে লাগলেন । সুতরাং মুকাদ্দামা 
দায়েরকারী চিকিৎসককে তিনি নিজের কাছ থেকে প্রার্থিত সম্পদ দিয়ে দিলেন এবং ইয়াহুদীকে 








www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া . ২৩৭ 





ছেড়ে দিলেন। কাযী তাদের মধ্যে মীমাংসা করে দিলেন। এ বছরই আবু দালামা ইনতিকাল 
করেন। কেউ কেউ বলেন, তিনি সত্তর বছর বয়সে খলীফা হারনুর রশীদের খিলাফত পর্যন্ত বেঁচে 
ছিলেন । আল্লাহ্‌ সম্যক অবগত । 


১৬২ হিজরীর আগমন 


এ বছরই কুনসারীন ভূখণ্ডে আবদুস সালাম ইব্ন হাশিম আল-ইয়াশকুরী বিদ্রোহ ঘোষণা 
করে। জনতার একটি বিরাট দল তার অনুসারী হয়ে গেল। তার শক্তি বৃদ্ধি পেল। আমীরদের 
একটি বিরাট দল তার বিরুদ্ধে যুদ্ধ করল কিন্তু তারা তাকে দমন করতে পারল না । তার উদ্দেশ্যে 
মাহদী একটি বিরাট সৈন্যদল গঠন করেন । আর সৈন্যদের জন্য প্রচুর সম্পদ ব্যয় করেন। কিন্তু 
সে তাদের কয়েকবার পরাজিত করে । এরপর ব্যাপারটি এরূপ দাড়াল যে, সে পরে নিহত হল। 

এ বছরই আল-হাসান ইব্‌ন কাহতাবা আশি হাজার সৈন্য নিয়ে গ্রীষ্মকালীন যুদ্ধে অংশগ্রহণ 
করেন। তিনি রোম শহতকে ধ্বংস করে দেন এবং ছোট ছোট অনেক শহরকে জ্বালিয়ে দেন। 
বিভিন্ন জায়গাকে ধ্বংসাবশেষে পরিণত করেন এবং প্রচুর সংখ্যক অবাধ্য লোককে বন্দী করেন। 
অনুরূপভাবে ইয়ামীদ ইব্‌ন আবু উসায়দ আস-সালামী রোমের বিভিন্ন শহরে বাবে কালীকালা দিয়ে 
যুদ্ধ করেন। তিনি প্রচুর গনীমত অর্জন করেন, নিরাপদে ফেরত আসেন এবং বহু সংখ্যক 
লোককে বন্দী করেন। | 

এ বছর জুরজানে একটি দল বিদ্রোহ করে, তারা লাল বস্তু পরিধান করে, তাদের নেতার নাম 
ছিল আবদুল কাহহার । তার বিরুদ্ধে আমর ইবনুল আলা তাবারিস্তান থেকে যুদ্ধ পরিচালনা 
করেন। এরপর তিনি আবদুল কাহহারকে পরাভূত করেন এবং তাকেও তার সাথীদেরকে হত্যা 
করেন। এ বছরই আল-মাহদী দেশের সমস্ত অঞ্চলে ও বিভিন্ন এলাকায় হাতকাটা লোক ও 
কয়েদীদের জন্য খাদ্য সরবরাহ করার নীতি প্রবর্তন করেন। এটা ছিল একটি বিরাট সওয়াবের 
কাজ ও বিরাট মান-সনম্মানের ব্যাপার । এ বছরই ইব্রাহীম ইব্ন জাফর ইব্‌ন আল-মানসূর 
লোকজনকে নিয়ে হজ্জ আদায় করেন । এ বছর যে সব গণ্যমান্য ব্যক্তি ইনতিকাল করেন তারা 
হলেন £ 





ইবরাহীম ইব্ন আদহাম 
তিনি ছিলেন আল্লাহ্র প্রসিদ্ধ বান্দা ও শীর্ষ পর্যায়ের পরহেযগারদের অন্যতম । এ ব্যাপারে 
তার ছিল অত্যন্ত দৃঢ় সংকল্প । আল্লাহ্‌ তার উপর রহম করুন। 
তার পূর্ণ নাম ছিল ৪ ইবরাহীম ইব্‌ন আদহাম ইব্‌ন মানসূর ইব্‌ন ইয়াধীদ ইব্‌ন আমির ইব্‌ন 
ইসহাক আত- তামীমী । তাকে আল-আজালীও বলা হত । মূলত তিনি ছিলেন বালখের অধিবাসী । 
এরপর তিনি সিরিয়ায় বসবাস শুরু করেন এবং পরে দামেশকে প্রবেশ করেন। তিনি তার পিতা, 
আ'মাশ, আবু হুরায়রা (রা)-এর সাথী মুহাম্মাদ ইব্‌ন যিয়াদ, আবু ইসহাক আস-সাবীঈ ও অন্যান্য 
থেকে হাদীস বর্ণনা করেন । তার থেকেও বহু লোক হাদীস বর্ণনা করেন। তাদের মধ্যে প্রসিদ্ধ 
ছিলেন ঃ বাকিয়া, আস-সাওরী, আবূ ইসহাক আল-ফাযারী, মুহাম্মাদ ইব্‌ন হুমায়দ এবং আওযাঈ । 
ইব্‌ন আসাকির আবদুল্লাহ্‌ ইবৃন আবদুর রহমান আল-জাযারীর মাধ্যমে ইবরাহীম ইব্‌ন 
আদহাম থেকে তিনি মুহাম্মদ ইব্‌ন যিয়াদ সুত্রে আবু হুরায়রা (রা) থেকে বর্ণনা করেন। আবু 


www.almodina.com 


Contents 


২৩৮ আল-বিদায়া ওয়ান নিহায়া 





হুরায়রা (রা) বলেন, আমি রাসূলুল্লাহ্‌ (সা)-এর দরবারে প্রবেশ করলাম । দেখলাম, তিনি বসে 
বসে সালাত আদায় করছেন। তখন আমি বললাম, হে আল্লাহ্‌র রাসূল! আপনি বসে বসে সালাত 
আদায় করছেন, আপনার কী হয়েছে ? তিনি বললেন, ক্ষুধা, হে আবু হুরায়রা ! আবু হুরায়রা (রা) 
বলেন, তখন আমি কাদতে লাগলাম । রাসূলুল্লাহ্‌ (সা) বললেন, হে আবু হুরায়রা ! তুমি কাদো 
না। কেননা, কিয়ামতের দিনের ভয়াবহতা এরূপ ক্ষুধার্তকে স্পর্শ করবে না যিনি তা দুনিয়ার 
জগতে পুণ্য ও প্রতিদানের আশায় ভোগ করেছিলেন। ইব্‌ন আসাকির বাকিয়া এর মাধ্যমে 
ইবরাহীম ইব্‌ন আদহাম থেকে বর্ণনা করেন। তিনি আবু ইসহাক আল-হামদানী থেকে বর্ণনা 
করেন। তিনি আম্মারা ইব্‌ন গাযিয়া থেকে বর্ণনা করেন। তিনি আবু হুরায়রা (রা) থেকে বর্ণনা 
করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলেছেন ঃ বিভ্রান্তি ও পরীক্ষা আসবে যা বান্দাদেরকে উৎসন্ন 
করে ফেলবে কিন্তু তাদের মধ্য থেকে জ্ঞানী ব্যক্তি তার জ্ঞানের দ্বারায় তা থেকে রক্ষা পাবে। 


ইমাম নাসাঈ (র) বলেন, ইবরাহীম ইবৃন আদহাম ছিলেন নির্ভরযোগ্য, আমানতদার ও 
পরহেযগারদের অন্যতম । আবু নুআয়ম ও অন্যরা উল্লেখ করেছেন যে, তিনি খুরাসানের কোন 
এক বাদশাহর বংশধর ছিলেন । আর তিনি শিকার করা পসন্দ করতেন । তিনি বলেন, একদিন 
আমি ঘর থেকে রেব হলাম এবং একটি শিয়ালের পেছনে ধাওয়া করলাম । তখন কারবুস সুরুজী 
নামক জায়গা থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করেন, “তোমাকে এজন্য সৃষ্টি করা হয়নি। 
কিংবা তোমাকে একাজ করার নির্দেশও দেয়া হয়নি।” তিনি বলেন, তখন আমি চেতনা শক্তি 
ফিরে পেলাম এবং বলতে লাগলাম, আমি শেষ সীমায় পৌছেছি, আমি শেষ সীমায় পৌছেছি। 
আমার কাছে সারা বিশ্বের প্রতিপালকের তরফ থেকে ভীতি প্রদর্শনকারী আগমন করেছেন। 
এরপর আমি আমার পরিবার-পরিজনের কাছে ফিরে গেলাম । আমার ঘোড়া থেকে আমি অবতরণ 
করলাম এবং আমার পিতার একজন রাখলের কাছে আগমন করলাম । তার থেকে একটি লম্বা 
জামা ও চাদর নিয়ে নিলাম এবং তা পরিধান ধরলাম । এরপর আমি ইরাকে গমন করলাম । 
সেখানে কিছুদিন কাজ করলাম কিন্তু রীতিমত হালাল কাজ করার সুযোগ হল না। কোন এক 
উত্তাদকে এরূপ রীতিমত হালাল কাজ কোথায় পাওয়া যাবে জিজ্ঞেস করায় তিনি আমাকে সিরিয়ার 
শহরসমূহের কথা বললেন। আমি তারসূস নামক শহরে আগমন করলাম এবং সেখানে কিছুদিন 
কাজ করলাম ৷ বাগানের দেখা-শুনা করতাম এবং ফসল কর্তনকারীদের সাথে ফসল কর্তন 
করতাম । তিনি বলতেন, সিরিয়ার শহরগুলোতে আমি সুখে জীবন যাপন করছিলাম । আমার 
দীনকে নিয়ে আমি এক সুউচ্চ পর্বত থেকে অন্য পর্বতে গমন করতাম, এ পাহাড় থেকে অন্য 
পাহাড়ে গমন করতাম ৷ যে ব্যক্তি আমাকে দেখত সে বলত, আমি দ্বিধাদ্বন্দ্বে আক্রান্ত । এরপর 
তিনি জঙ্গলে প্রবেশ করেন, মক্কায় গমন করেন এনং আস-সাওরী ও আল-ফুযায়ল ইব্‌ন ইয়ায এর 
সংস্পর্শে থাকেন। এরপর সিরিয়ায় গমন করেন ও সেখানে ইনতিকাল করেন। তিনি ফসল 
কর্তনকারীদের ন্যায় খেটে খেতেন, কর্ম সম্পাদনকারীদের ন্যায় কাজ করতেন এবং বাগানও 
ইত্যাদির দেখাশুনা করতেন । 


তার থেকে বর্ণনা করা হয়েছে যে, একদিন তিনি জঙ্গলে এক ব্যক্তির দেখা পান । তিনি 
তাকে ইসমুল্লাহিল আযম শিক্ষা দেন। তিনি তা দ্বারা দু'আ করতেন। এমনকি তিনি আল-খিযির 
(আ.)-এর সাক্ষাৎ পেয়েছিলেন । তিনি তাকে বলেছিলেন, আমার ভাই দাউদ (আ) তোমাকে 









































www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া . ২৩৯ 


ইসমুল্লাহিল আযম শিক্ষা দিয়েছেন। উপরোক্ত বর্ণনাটি আল কৃশায়রী এবং ইবৃন আসকারি তীর 
থেকে দুর্বল সনদে বর্ণনা করেছেন। এ বর্ণনায় আরো রয়েছে যে, তিনি তাকে বলেন, নিশ্চয়ই 
ইলিয়াস (আ) তোমাকে ইসমুল্লাহিল আযম শিক্ষা দিয়েছেন। ইবরাহীম (র) বলেন, উত্তম খাওয়া 
দাওয়া কর। রাত জাগরণ না করলে কিংবা দিনে সিয়াম পালন না করলে তোমার উপর কোন কিছু 
বর্তাবে না। 


আবু নুআয়ম তার থেকে উল্লেখ করেন যে, তিনি তার অধিকাংশ দু'আয় বলতেন, “হে 
আল্লাহ্‌, তুমি আমাকে তোমার মুসীবতের লাঞ্ছনা থেকে তোমার আনুগত্যের সম্মানের দিকে 
স্থানান্তরিত ও ধাবিত কর।” একদিন তাকে বলা হল যে, গোশতের দাম চড়ে গেছে । তখন তিনি 
বললেন, এটা সস্তা কর। অর্থাৎ এখন খরিদ করো না; এটা কিছুদিনের মধ্যে সস্তা হয়ে যাবে। 
কোন এক ইতিহাসবেন্তা বলেন, একদিন এক ঘোষণাকারী তার উপর দিক থেকে এ বলে ঘোষণা 
করেন, হে, ইবরাহীম ! এ অনর্থক কাজ কেন করছ? আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেছেন ঃ 
১৮৮81172515 1 “অর্থাৎ তোমরা কি মনে 
করেছিলে যে, রা লে Cel to UU 
হবে না? (সূরা আল-মূমিনুন £ ১১৫) ৷” তুমি আল্লাহ্‌কে ভয় কর । তোমার উচিত কিয়ামাতের 
দিনের জন্য পাথেয় সংগ্রহ করা । তারপর তিনি তার সওয়ারী থেকে নেমে পড়লেন, দুনিয়া বর্জন 
করলেন এবং আখিরাতের আমল শুরু করলেন। ইব্‌ন আসাকির প্রথম দিক দিয়ে সন্দেহযুক্ত 
একটি সনদে বর্ণনা করেন। তিনি বলেন, আমি একদিন বলখের একটি সুদৃশ্য জায়গায় অবস্থান 
করছিলাম । এমন সময় সুদর্শন চেহারা ও দাড়ির অধিকারী এক ব্যক্তি আমার ঘরের ছায়ায় প্রবেশ 
করেন। তিনি আমার সমগ্র হৃদয়ে স্থান করে নিলেন। তখন আমি আমার গোলামকে আদেশ 
করলাম, সে তাকে ডাকল । তখন তিনি ঘরে প্রবেশ করেন। আমি তার সামনে খাদ্য পেশ 
করলাম, কিন্তু তিনি খেতে অস্বীকৃতি জানান । আমি বললাম, আপনি কোথা থেকে এসেছেন? 
তিনি বললেন, নদীর অপার থেকে । আমি বললাম, আপনি কোথায় যাবেন ? তিনি বললেন, হজ্জে 
যাব। আমি বললাম, এত কম সময়ের মধ্যে ? সেদিন ছিল যুলহাজ্জা মাসের প্রথম দিন কিংবা 
দ্বিতীয় দিন। তিনি বললেন, আল্লাহ্‌ যা চান তা করতে পারেন। তখন আমি বললাম, আমি 
আপনার সংগী হতে চাই। তিনি বললেন, যদি তুমি এটা পসন্দ কর তাহলে তোমার নির্দিষ্ট সময়টি 
হল রাত। যখন রাত হল তিনি আমার কাছে আসলেন এবং বললেন, আল্লাহ্‌র নামে উঠে পড়। 
আমি আমার ভ্রমণের বস্তু সংগে নিলাম এবং ভ্রমণ শুরু করে দিলাম । আমাদের নীচে ভূমি যেন 
সংকুচিত হয়ে আসছে। আর আমরা বিভিন্ন শহর অতিক্রম করে চলে যাচ্ছি এবং আমরা 
বলছিলাম, এটা অমুক শহর, এটা অমুক শহর । যখন ভোর হয়ে গেল তখন তিনি আমার থেকে 
পৃথক হয়ে গেলেন এবং বলতে লাগলেন, তোমার নির্দিষ্ট সময় হল রাত । যখন রাত হল তখন 
তিনি আমার কাছে আসলেন এবং আমরা গতকালের ন্যায় ভ্রমণ করলাম । এরপর আমরা মদীনা 
শরীফে পৌছে গেলাম | এরপর মক্কা শরীফের উদ্দেশ্যে রওনা হলাম । সেখানে আমরা রাতের 
বেলায় পৌছলাম । আমরা লোকজনের সাথে হজ্জ আদায় করলাম । তারপর আমরা সিরিয়ায় ফিরে 
আসলাম এবং বায়তুল মুকাদ্দাস যিয়ারত করলাম । তিনি আমাকে বললেন, আমি সিরিয়ার একটি 
স্থানে যাওয়ার মনস্থ করেছি। এরপর আমি আমার শহর বলখে অন্যান্য দুর্বলের ন্যায় ফেরত 
আসলাম। কিন্তু আমি তার নাম জিজ্ঞাসা করিনি। এটা ছিল আমার জীবনের প্রথম ঘটনা ৷ 


অন্য একটি সন্দেহজনক সনদে বর্ণিত রয়েছে যে, আবূ হাতিম আর-রাধী আবু নুআয়ম (র) 
























































www.almodina.com = 


Contents 


২৪০ আল-বিদায়া ওয়ান নিহায়া 





হতে বর্ণনা করেন । তিনি সুফিয়ান আস-সাওরী রে) হতে বর্ণনা করেন। তিনি বলেন, ইবরাহীম 
ইব্‌ন আদহাম (র) ইবরাহীম খলীলুল্লাহ্‌ (আ)-এর ন্যায় ছিলেন। যদি তিনি সাহাবীদের যামানায় 
হতেন তাহলে তিনি এমন একজন মর্যাদাবান ব্যক্তি হতেন যার থাকত বহু গোপন রহস্য । আমি 
তাকে কোন দিন প্রকাশ্যে তাসবীহ কিংবা অন্য কিছু পড়তে দেখিনি । কারো সাথে খাদ্য গ্রহণের 
সময় তিনি সমাপ্তির লক্ষ্যে সর্বশেষে হাত উঠাতেন। 


আবদুল্লাহ্‌ ইবনুল মুবারক (র) বলেন, ইবরাহীম (র) ছিলেন একজন অনন্য গুণসম্পন্ন মহা- 
পুরুষ ও বিদ্বান ব্যক্তি । তার ছিল আল্লাহ্‌ ও তার মধ্যে বহু গোপন তথ্য ও রহস্য । আমি তাকে 
কোন দিন প্রকাশ্যে তাসবীহ পড়তে অথবা অন্য কোন আমল করতে দেখিনি । তিনি যখনই কারো 
সাথে খাদ্য গ্রহণ করতেন তখন সমাপ্তির লক্ষ্যে তিনি সর্বশেষে হাত উঠাতেন। 


বিশর ইব্‌ন আল-হায়িছ আল-হাফী বলেন, চার ব্যক্তি রয়েছেন যাদেরকে আল্লাহ্‌ তা'আলা 
সুস্বাদু খাবাবের দ্বারা মর্যাদাবান করেছেন ঃ ইবরাহীম ইব্‌ন আদৃহাম, সুলায়মান ইব্‌ন খাওয়াস, 
ওহায়ব ইবৃন ওয়ারদ এবং ইউসুফ ইব্ন আসবাত । 
ইব্‌ন আসাকির মুআবিয়া ইব্‌ন হাফস (র)-এর মাধ্যমে বর্ণনা করেন । তিনি বলেন, ইবরাহীম 
ইব্‌ন আদহাম একটি হাদীস শুনেছেন এবং এ হাদীসের দ্বারা তার যুগের বিপর্যয়কে তুলে 
ধরেছেন। ইবরাহীম (র) বলেন, রাবঈ ইব্‌ন খারাশ থেকে মানসূর আমাদেরকে হাদীস বর্ণনা 
করেছেন । তিনি বলেন, তিনি একদিন রাসূলুল্লাহ্‌ (সা)-এর কাছে গমন করেন এবং বলেন, হে 
আল্লাহ্‌র রাসূল (সা) ! আমাকে এমন একটি আমল নির্দেশ করুন যা পালন করলে আল্লাহ্‌ 
তা'আলা আমাকে মহব্বত করবেন এবং মানুষও আমাকে মহব্বত করবেন। তিনি উত্তরে 
বললেন, যখন তুমি ইচ্ছা কর যে, আল্লাহ্‌ যেন তোমাকে মহব্বত করেন তখন তুমি দুনিয়ার সাথে 
শত্ৰুতা রাখ । আর যখন তুমি ইচ্ছা কর যে মানুষ যেন তোমাকে মহব্বত করে তখন তোমার 
কাছে দুনিয়ার যা কিছু সম্পদ থাকুক তা নগ্রপদকে দান কর। 


ইব্ন আবূ দুনিয়া বলেন, “আবু রাবী ইদরীস (র) থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন, 
একদিন কয়েকজন আলিমের কাছে ইবরাহীম ইবৃন আদহাম (র) উপবিষ্ট ছিলেন। তারা হাদীস 
সম্পর্কে পর্যালোচনা করতে লাগলেন কিন্তু ইবরাহীম ছিলেন নিশ্চুপ তারপর তিনি বললেন, 
মানসূর আমাদেরকে হাদীস বর্ণনা করেছেন। এরপর চুপ থাকেন, কোন কথা বললেন না। এরপর 
এ মজলিস থেকে উঠে গেলেন । এ সম্পর্কে তার কোন সাথী তাকে ভর্থসনা করেন তখন তিনি 
বলেন, আমি আজ পর্যন্ত আমার অন্তরে এ মজলিসের ক্ষতিকর দিকটি নিয়ে ভয় করছিলাম ৷” 

রুশদীন ইব্‌ন সা'দ (র) বলেন, একদিন ইবরাহীম ইব্‌ন আদহাম (র) আল-আওযাঈ (র)-এর 
কাছ দিয়ে গমন করছিলেন । আর তারই সাথে ছিল একদল জনতা । তখন তিনি বললেন, এরূপ 
জামাআতটি যদি আবু হুরায়রা (রা)-এর কাছে হত তাহলে তিনিও অবশ্যই তাদের থেকে অক্ষম 
হয়ে পড়তেন । তারপর আওযাঈ (র) উঠে দাড়ালেন এবং তাদেরকে তাদের অবস্থায় ছেড়ে চলে 

গেলেন। 


ইবরাহীম ইব্‌ন বাশৃশার (র) বলেন, একদিন ইবৃন আদহাম (র)-কে প্রশ্ন করা হল, আপনি 
কেন হাদীসের চর্চা ছেড়ে দিয়েছেন ? তিনি বললেন, আমি তিনটি কারণে এটার প্রতি অমনোযোগী 




















www.almodina.com 


Contents 


" আল-বিদায়া ওয়ান নিহায়া ২৪১ 


হয়েছি ; নিআমতের শোকর করার জন্য, গুনাহ থেকে ক্ষমা প্রার্থনার জন্য এবং মৃত্যুর তৈরির 
জন্য । তারপর তিনি একটি চীৎকার দেন এবং বেহুশ হয়ে পড়েন। উপস্থিত সকলে একজন 
ঘোষণাকারীর ঘোষণা শুনতে পান। তিনি বলছিলেন “আমার ও আমার ওলীদের মধ্যে হস্তক্ষেপ 
করোনা।” 

আবু হানীফা (র) একদিন ইবরাহীম ইব্‌ন আদহামকে বললেন, তুমিও ইবাদতের দিক দিয়ে 
প্রভূত আমল সাধন করেছ ; এখন ইলম যেন হয় তোমার লক্ষ্য বস্তু । কেননা এটাই দীন প্রতিষ্ঠা 
ও ইবাদতের মূল উৎস। তখন ইবরাহীম (র) তাকে বললেন, ইবাদত ও ইলম সুতাবিক আমল 
যেন তোমার লক্ষ্য বস্তু হয় , নচেৎ তোমার ধ্বংস অনিবার্য । ইবরাহীম (র) বলেন, ফকীরদের 
আল্লাহ্‌ তা'আলা কত বড় নিআমত দিয়েছেন যে, তিনি তাদেরকে কিয়ামতের দিন যাকাত, হজ্জ, 
জিহাদ ও আত্মীয়তার হক আদায় সম্পর্কে জিজ্ঞাসা করবেন না বরং এগুলো সম্পর্কে ধনী 
বেচারাদেরকে জিজ্ঞাসা করা হবে ও হিসাব নেয়া হবে । শাকীক ইব্‌ন ইবরাহীম (র) বলেন, আমি 
সিরিয়ার ইব্‌ন আদহাম (র)-এর সাথে সাক্ষাৎ করেছিলাম । আমি তাকে ইরাকেও দেখেছিলাম 
তখন তাঁর সামনে ছিল ব্রিশজন চাকর । আমি তাকে বললাম খুরাসানের রাজত্ব তুমি বর্জন করেছ 
এবং তোমার নিআমত থেকে তুমি বের হয়ে এসেছ। তখন তিনি বললেন, চুপ থাক। এখানে 
জীবন-যাপনেই আমি শান্তি পাচ্ছি। আমার দীনকে নিয়ে আমি এক সুউচ্চ পর্বত থেকে অন্য উচ্চ 
পর্বত পর্যন্ত পালিয়ে বেড়াচ্ছি। যে আমাকে দেখে সে বলে, আমি কোন এক বিষয়ে উন্মত্ততাগ্রস্থ 
ব্যক্তি, কুলি কিংবা মাঝি। এরপর তিনি বললেন, আমার কাছে এ হাদীস পৌছেছে যে, 
“কিয়ামতের দিন একজন দরিদ্র ব্যক্তিকে আল্লাহ্‌র সামনে হাযির করা হবে। আল্লাহ্‌ তাকে 
বলবেন, হে আমার বান্দা ! তোমার কী হয়েছিল, তুমি হজ্জ করলে না? তখন সে উত্তরে বলবে, 
হে আমার প্রতিপালক ! তুমিতো আমাকে এমন সম্পদ দাওনি যা দ্বারা আমি হজ্জ করতে . 
পারতাম । আল্লাহ্‌ তখন বলবেন, আমার বান্দা সত্য কথা বলেছে। তাই তাকে জান্নাতে নিয়ো 
যাও” তিনি বলেন, আমি সিরিয়ায় চব্বিশ বছর অবস্থান করেছি। তবে আমি সেখানে যুদ্ধ করতে 
কিংবা সীমান্ত পাহারা দিতে অবস্থান করিনি । আমি বরং সেখানে হালাল রুটি খেয়ে জীবন ধারণ 
করার জন্য অবস্থান করছিলাম । 

তিনি বলেন, চিন্তা দু'প্রকার £ একটি হল তোমার পক্ষে অপরটি হল তোমার বিরুদ্ধে । 
তোমার আখিরাতের চিন্তা হল তোমার উপকারের জন্য । আর দুনিয়া ও দুনিয়ার শোভার চিন্তা হল 
তোমার জন্য ক্ষতিকর । তিনি আরো বলেন, পরহেযগারী তিন প্রকার ৪ ওয়াজিব, মুস্তাহাব ও 
সালামা বা ত্রুটি মুক্তির বা শান্তির । ওয়াজিব হল হারাম থেকে পরহেযগারী বা বিরত থাকা । হালাল 
কামোত্তেজনা থেকে বিরত থাকা পরহ্যগারী সালাম বা ক্রটি মুক্ত। তিনিও তার সাথিগণ 
নিজেদেরকে গোসলখানা, ঠাণ্ডা পানি ও জুতা ব্যবহার করা থেকে বিরত রাখতেন । তারা লবণ 
জাতীয় খাদ্যের মধ্যে গুঁড়া মসলা বা আচার মিশাতেন না। যখন তিনি দস্তরখানে খেতে বসতেন 
আর সেখানে থাকত উত্তম খাবার তখন তিনি উত্তম খাবারটি তার সাথীদের দিয়ে দিতেন এবং 
নিজে রুটি ও যয়তুন তেল খেয়ে নিতেন। তিনি বলতেন, কম লোভ-লালসা, সত্যবাদিতা ও 
পরহেযগারী জন্ম দেয় এবং বেশী লোভ-লালসা, দুঃখ-কষ্ট ও অধৈর্য সৃষ্টি করে। 

এক ব্যক্তি তাকে একদিন বললেন, এটা একটি জুব্বাহ (লম্বা জামা), আমি চাই যে তুমি এটা 


আল-বিদায়া ওয়ান নিহায়া (১০ম খণ্ড)_৩১ 
WWW 


.aAlmodina.com 


Contents 


২৪২ আল-বিদায়া ওয়ান নিহায়া 





আমার থেকে গ্রহণ কর । তিনি বললেন, যদি তুমি ধনী হও তাহলে এটা আমি গ্রহণ করব । আর 
যদি তুমি ফকীর হও তাহলে আমি তা গ্রহণ করব না। লোকটি বললেন, “আমি ধনী” তিনি 
বললেন, “তোমার কাছে কত আছে ?” তিনি বললেন, “দুই হাজার ৷” ইবরাহীম (র) বললেন, 
“তুমি কি আকাঙ্ক্ষা কর যে, তোমার চার হাজার হোক ?” তিনি বললেন, “হ্যা ।” তিনি বললেন, 
“তাহলে তুমি ফকীর ; এটা আমি তোমার থেকে গ্রহণ করব না।” তাকে একবার বলা হল, যদি 
তাকে তালাক দিতাম । একবার ইবরাহীম (র) মক্কায় পনের দিন অবস্থান করলেন । তার সাথে 
কোন বস্তু ছিল না। বালু মিশ্রিত পানি ছাড়া তার কাছে কোন পাথেয় ছিল না। তিনি এক ওযূতে 
পনের ওয়াক্ত সালাত আদায় করেছিলেন । একদিন তিনি জর্দান নদীর তীরে রুটির টুকরা পানি 
দিয়ে ভিজিয়ে ভক্ষণ করেন। এ খাদ্যটি তার সামনে রেখেছিলেন আবূ ইউসুফ আল-গাসূলী । 
তিনি তা থেকে খেলেন। এরপর তিনি দীড়ালেন. এবং নদী থেকে পানি পান করলেন । এরপর 
তিনি চলে আসেন এবং চিৎ হয়ে শুয়ে পড়েন। তিনি বললেন, হে আবূ ইউসুফ ! যদি বাদশাহরা ও 
বাদশাহদের সন্তান সম্ততিরা জানতে পারত যে, আমরা কী নিআমত উপভোগ করছি তাহলে তারা 
আমাদের সুখ-স্বাচ্ছন্দ্যময় জীবনের জন্য সারা জীবন আমার সাথে বিবাদ করত । তখন আবু 
ইউসুফ তাকে বললেন, সম্প্রদায়ের লোকেরাও প্রশান্তি এবং প্রাচুর্য চায় কিন্তু তারা সরল পথকে 
চিনতে ভুল করেছে। ইবরাহীম (র) তখন মুচকি হাসি হাসলেন এবং বললেন, তুমি একথা কোথা 
থেকে শিখলে ? এভাবে তিনি স্যাতস্টেতে ভূমিতে তার সাথীদের একটি দল নিয়ে অবস্থান 
করছেন এমন সময় তার কাছে একজন আরোহী আগমন করলেন এবং বলতে লাগলেন, 
আপনাদের মাঝে ইবরাহীম ইব্‌ন আদহাম কে? ইবরাহীম (র)-এর প্রতি নির্দেশ করা হল । তখন 
তিনি বললেন, হে আমার মনিব ! আমি আপনার গোলাম । আপনার পিতা ইনতিকাল করে গেছেন 
এবং স্থানীয় কাষীর কাছে প্রচুর সম্পদ রেখে গেছেন। আমি আপনার কাছে দশ হাজার দিরহাম 
নিয়ে এসেছি যাতে আপনি বালখ শহরে যাওয়া পর্যন্ত খরচ করতে পারেন। আপনার জন্য একটি 
ঘোড়া ও একটি খচ্চর নিয়ে এসেছি যাতে আপনি সওয়ার হতে পারেন। ইবরাহীম (র) অনেকক্ষণ 
চুপ করে রইলেন। এরপর মাথা উত্তোলন করে বললেন, যদি তুমি সত্যবাদী হও তাহলে দিরহাম, 
ঘোড়া ও খচ্চরটি তোমাকে দান করলাম । এ সম্বন্ধে তুমি আর কাউকে জানাবে না। এরূপও 
কথিত আছে যে, তিনি এরপর বালখ শহরে গমন করেন, কাযী থেকে সমুদয় সম্পদ গ্রহণ করেন 
এবং সমুদয় সম্পদ আল্লাহ্র রাস্তায় দান করেন। এক সময় এক জায়গায় তার কোন একজন সাথী 
তার সাথে ছিলেন । তীরা সেখানে দু'মাস অবস্থান করেন কিন্তু তাদের সাথে কোন খাবার ছিলনা 
যা তারা খেতে পারে । ইবরাহীম (র) তার সাথীকে বললেন, এ জঙ্গলে প্রবেশ কর । আর এ 
ঘটনাটি ঘটেছিল ঠাণ্ডার দিন। তার সাথী বলেন, আমি জঙ্গলে প্রবেশ করলাম একটি গাছ দেখতে 
পেলাম যার মধ্যে রয়েছে বহু পীচ ফল। তা দ্বারা আমার বেগটি ভরে নিলাম । এরপর জঙ্গল 
থেকে বের হয়ে আসলাম । ইবরাহীম (র) বলেন, তোমার সাথে কী ? আমি বললাম, পীচ ফল। 
তিনি বললেন, হে দুর্বল সংকল্লের অধিকারী ! যদি তুমি ধৈর্য ধরতে তাহলে পাকা খেজুর পেরে 
যেতে খেতে যেমন মারইয়াম বিনৃত ইমরানকে রিযিক দেয়া হয়েছিল । 


একদিন তার একজন সাথী তার কাছে ক্ষুধার অভিযোগ করলেন । তখন তিনি দু’ রাকআত 














www.almodina.com 


Contents 
আল-বিদায়া ওয়ান নিহায়া ২৪৩ 


সালাত আদায় করলেন। পরে দেখা গেল যে, তার পাশেই বহু দীনার পড়ে রয়েছে । তখন তিনি 
তার সাথীকে বললেন, এগুলো থেকে একটি দীনার তুলে নাও। তিনি তখন একটি দীনার নিলেন 
এবং তা দ্বারা তাদের জন্য খাবার খরিদ করে নিয়ে আসলেন । এতিহাসিকগণ উল্লেখ করেন, তিনি 
কর্ম সম্পাদনকারীর ন্যায় কাজ করতেন। এরপর বাজারে যেতেন এবং ডিম, মাখন, কোন কোন 
সময় ভুনা গোশত, জুযবান নামক এক প্রকার মিষ্টি এবং খিচুড়ি কিনে আনতেন। এরপর এটা 
তিনি তার সাথীদের খেতে দিতেন। তিনি সিয়াম পালন করতেন যখন ইফতার করতেন ক্রটিপূর্ণ 
খাবার খেতেন এবং নিজেকে সুস্বাদু খাবার থেকে বঞ্চিত রাখতেন । এভাবে তিনি লোকজনের 
সাথে সখ্যতা স্থাপনের জন্য প্রীতির বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য এবং তাদের সাথে বন্ধুত্ব রক্ষার 
জন্য নেক আচরণ করতেন। 

একদিন ইবরাহীম ইব্‌ন আদহাম (র) আওযাঈর মেহমান হলেন । তখন ইবরাহীম খাওয়ায় 
ত্রুটি করলেন । আওযাঈ বললেন, এ ব্যাপারে তুমি ক্রটি করলে কেন ? তিনি বললেন, কেননা 
তুমি খাবারে ক্রটি করেছ। এরপর ইবরাহীম (র) বহুল পরিমাণ খাবার তৈরি করেন এবং 
আওযাঈকে দাওয়াত করেন । আওযাঈ বললেন, তোমার কি আশংকা হচ্ছে না যে এটা ও, 
বা সীমালংঘন ? তিনি বললেন, ‘না’ সীমালংঘন হচ্ছে আল্লাহ্র নাফরমানীর ক্ষেত্রে । তবে কোন 
ব্যক্তি যদি তার ভাইদের জন্য খরচ করে তাহলে এটা দীনের অন্তর্ভুক্ত ৷ 

এতিহাসিকগণ উল্লেখ করেন, তিনি একবার বিশ দীনারের বিনিময়ে ফসল কর্তনের কাজ 
করেন। একদিন তিনি ও তার একজন সাথী একজন নাপিতের কাছে গিয়ে বসলেন যাতে সে 
তাদের মাথা মুণ্ডন করে এবং সিংগার সাহায্যে দুষিত রক্ত নির্গত করে চিকিৎসা করে। সে যেন 
তাদেরকে নিয়ে একটু বিরক্তবোধ করে। তাই তাদের থেকে অমনোযোগী হয়ে অন্যের প্রতি 
মনোযোগী হবার চেষ্টা করে। এতে ইবরাহীমের সাথী কষ্টবোধ করেন। এরপর নাপিত তাদের 
প্রতি মুখ ঘুরিয়ে বলল, এখানে আপনারা কী চান ? ইবরাহীম রে) বললেন, আমি চাই যে, তুমি 
আমার মাথা মুণ্ডন করবে এবং আমাকে সিংগার দ্বারা দুষিত রক্ত বের করে সুচিকিৎসা করবে । সে 
তাই করল তাতে ইবরাহীম (র) তাকে বিশ দীনার প্রদান করেন এবং বলেন, আমি চাই তুমি যেন 
এরপর কোন ফকীরকে অবজ্ঞা না কর। মাদা ইব্ন ঈসা রে) বলেন, ইবরাহীম (র) সিয়াম ও 
সালাত পালনের মাধ্যমে তার সাথীদের চেয়ে অগ্রগামী হননি বরং সত্যবাদিতা ও দানশীলতার 
মাধ্যমে তিনি তাদের চেয়ে অগ্রগামী হন। 

ইবরাহীম (র) বলতেন, “ক্ষতিকারক সিংহ থেকে যেরূপ তোমরা পালিয়ে যাও সেরূপ মানুষ 
থেকেও তোমরা পালিয়ে বেড়াও। জুমআর সালাত ও মুসলিম জামাআত থেকে পিছু হটে থাকবে 
না। যখন তিনি তার সাথীদের কারো সাথে ভ্রমণ করতেন তখন তিনি তাকে হাদীস শুনাতেন। 
আর যখন তিনি কোন মজলিসে উপস্থিত হতেন তখন হাযিরানে মজলিসের মাথায় যেন পাখি বসে 
থাকত ৷ তারা তীর ভয়েও শ্রদ্ধায় এত নীরবতা বজায় রাখতেন। অনেক সময় তিনিও সুফিয়ান 
আস-সাওরী শীতের রাতে ভোর পর্যন্ত আলোচনায় মগ্ন থাকতেন । আস-সাওরী (র) ইবরাহীম 
(র)-এর সাথে কথা বলতে সতর্কতা অবলম্বন করতেন। একদিন তিনি এক ব্যক্তিকে দেখলেন, 
তখন বলা হল যে, ইনিই তোমার মামার হত্যাকারী । তখন ইবরাহীম (র) তার কাছে এগিয়ে 
গেলেন, তাকে সালাম করেন এবং তাকে উপঢৌকন প্রদান করেন। তিনি বললেন, আমি জানতে 








www.almodina.com 


Contents 
২৪৪ আল-বিদায়া ওয়ান নিহায়া 


পেরেছি যে, কোন ব্যক্তি ইয়াকীন বা বিশ্বাসের স্তরে পৌছতে পারে না যতক্ষণ না তার শত্রু তাকে 
নিরাপদ মনে করে। এক ব্যক্তি তাকে বললেন, তোমার সৌভাগ্য যে, তোমার বয়স ইবাদতে 
শেষ করেছ এবং দুনিয়া ও স্ত্রী পরিত্যাগ করেছ। তখন তিনি বললেন, তোমার কি পরিবার- 
পরিজন আছে? তিনি বললেন, ‘হ্যা’ । তখন তিনি বললেন, কোন ব্যক্তির পরিবার-পরিজনের 
কোন সময় উপবাস থাকার ভয়-ভীতি, কয়েক বছরের ইবাদতের চেয়ে উত্তম । একবার আওযাঈ 
(র) ইবরাহীম (র)-কে বৈরুতে দেখতে পেলেন তখন তীর গর্দানে ছিল লাকড়ির বোঝা । তিনি 
বললেন, হে আবূ ইসহাক ! নিশ্চয়ই আপনার সাথে যে সব ভাই রয়েছেন তারাই এ বোঝাটি 
নিতে যথেষ্ট । ইবরাহীম রে) তখন তাকে বললেন, আপনি চুপ থাকুন, হে আবু আমর ! আমি 
জানতে পেরেছি যে, যদি কোন ব্যক্তি হালাল রুজী অন্বেষণে কষ্টকর অবস্থানে দিনাতিপাত করে 
তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় । একবার ইবরাহীম ইব্‌ন আদহাম (র) বায়তুল মুকাদ্দাস 
থেকে রওনা হলেন। পথিমধ্যে কয়েকজন টহলদার অন্ত্রধারীর সাথে তীর সাক্ষাৎ হয় । অস্ত্রধারীরা 
জিজ্ঞাসা করল, তুমি কি গোলাম? তিনি বললেন, ‘হ্যা’ তারা বলল, “তুমি কি পালিয়ে যাচ্ছ? তিনি 
বললেন, ‘হ্যা’ ৷ তখন তারা তাকে গ্রেফতার করে কারাগারে নিক্ষেপ করে । বায়তুল মুকাদ্দাসের 
বাসিন্দাদের কাছে এ সংবাদটি পৌছার পর তারা তাদের অভিযোগ নিয়ে কারাগারের নায়িবের 
কাছে হাযির হন। তারা বললেন, ইবরাহীম ইব্‌ন আদহাম (র)-কে কেন বন্দী করেছেন ? তিনি 
বললেন, আমি তাকে বন্দী করিনি । তারা বললেন, অবশ্যই করেছেন। তিনি এখন আপনার 
কারাগারে আছেন । তিনি তাকে তলব করলেন। উপস্থিত হবার পর তাকে জিজ্ঞাসা করলেন, 
তোমাকে কেন বন্দী করা হয়েছিল? তিনি বললেন, অস্ত্রধারীদেরকে জিজ্ঞাসা করুন । অন্ত্রধারীরা 
বলেছিল তুমি কি গোলাম ? আমি বলেছিলাম, হ্যা এবং আমি আল্লাহ্‌র বান্দা বা গোলাম । তারপর 
তারা বলেছিল, তুমি কি পলায়নরত ? আমি বলেছিলাম, হ্যা । আমি যে গুনাহ থেকে পলায়ণরত 
এক বান্দা বা গোলাম । এরপর তিনি তাকে ছেড়ে দেন। 

এতিহাসিকগণ আরো উল্লেখ করেন। একদিন তিনি তার বন্ধুদের সাথে পথ চলছিলেন। 
এমন সময় রাস্তায় একটি সিংহ দেখা গেল। ইবরাহীম ইবৃন আদহাম (র) এটার দিকে এগিয়ে 
গেলেন এবং বললেন, হে সিংহ ! যদি তোমাকে আমাদের সম্পর্কে কিছু হুকুম দেয় হয়ে থাকে 
তাহলে তোমাকে যা হুকুম দেয়া হয়েছে তা তুমি করে নাও, নচেৎ যেভাবে এসেছ সেভাবে ফিরে 
চলে যাও। এতিহাসিকগণ বলেন, তখন হিংস্্র-প্রাণীটি লেজ নাড়তে নাড়তে চলে গেল। 
(ইবরাহীম ইব্‌ন আদহামের বন্ধুরা বলেন 3) এরপর ইবরাহীম (র) আমাদের কাছে আগমন 
করলেন এবং বললেন, তোমরা বল, “হে আল্লাহ্‌ ! আমাদের প্রতি আপনার এরূপ দৃষ্টি রাখুন যা 
কখনও ঘুমায় না, তোমার এমন সাহায্যে আমাদেরকে সাহায্য কর যা সাধারণত আশা করা হয় না, 
মিনি রর হার রানা ভি 
আমাদের ভরসা হে আল্লাহ্‌ ! হে আল্লাহ্‌ ! হে আল্লাহ্‌ ! 

খালফ ইব্‌ন তামীম বলেন, আমি এ দু'আটি শোনার পর থেকে আজ পর্যন্ত পড়ে যাচ্ছি 
আমাকে চোর বা অন্য কিছু ক্ষতি করতে পারেনি । 

উপরোক্ত বর্ণনাটি অন্যান্য পন্থায়ও বর্ণনা করা হয়েছে। এটাও বর্ণিত রয়েছে যে, একদিন 
রাতে তিনি সালাত আদায় করছিলেন, তার কাছে তিনটি সিংহ আগমন করল। এগুলোর একটি 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ২৪৫ 


প্রথম এগিয়ে আসল, তার কাপড়ের ঘ্রাণ নিল । এরপর চলে গেল এবং তার নিকটেই নতজানু 
হয়ে বসে রইল । দ্বিতীয়টি এসে অনুরূপ করল এবং তৃতীয়টি এসেও অনুরূপ করল । অন্যদিকে 
ইবরাহীম সালাতে মনোবিষ্ট ছিলেন। রাতের শেষে ইবরাহীম (র) এগুলোকে বললেন, যদি 
তোমীদেরকে কোন কিছুর জন্য হুকুম দেয়া হয়ে থাকে তাহলে এগিয়ে এস, অন্যথায় চলে যাও। 
তখন সেগুলো চলে গেল। একদিন তিনি মন্কার একটি পাহাড়ে চড়লেন। তার সাথে ছিলেন 
একদল লোক । তিনি তাদেরকে বললেন, যদি আল্লাহ্‌র ওলীদের মধ্য থেকে কোন ওলী কোন 
একটি পাহাড়কে বলেন, হেলে যাও, তখন তা হেলে যায় । তীর পায়ের নীচে পাহাড়টি নড়ে উঠল, 
তখন এটাকে তিনি পা দিয়ে আঘাত করলেন এবং বললেন- স্থির হয়ে যাও। আমিতো শুধু আমার 
সাথীদের জন্য উদাহরণ বর্ণনা করছি। আর পাহাড়টি ছিল জাবালে আবু কুবায়স। 

একবার তিনি একটি নৌযানে আরোহণ করেন । নৌযানের আরোহীদেরকে চতুর্দিক থেকে 
ঢেউ ঘিরে ফেলে । ইবরাহীম (র) চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়েন অথচ নৌযানের অন্য যাত্রীরা 
চীৎকার শুরু করে দিল এবং উচ্চৈ:স্বরে দু'আ দুরূদ পড়তে লাগল। তারা তাকে জানাল এবং 
বলল, তুমি কি দেখ না যে আমরা কিরূপ মুসীবতে রয়েছি? তিনি বললেন, এটা কোন মুসীবতই 
নয়। মুসীবত হল মানুষের কাছে নিজের প্রয়োজন পূরণের জন্য দরখাস্ত করা । এরপর তিনি 
বললেন, “হে আল্লাহ্‌ ! তুমিতো আমাদের কাছে তোমার শক্তি প্রদর্শন করেছ। সুতরাং এখন 
আমাদেরকে তোমার ক্ষমা প্রদর্শন কর ।” তখন সাগরটি যেন একটি যায়তুনের তেলের বড় পাত্রে 
পরিণত হল। একবার নৌযানের মালিক নৌযানে চড়ার জন্য তার কাছে ভাড়া বাবত দুই দীনার 
দাবী করল এবং এটার জন্য জেদ ধরল । ইবরাহীম (র) তখন তাকে বললেন, আমার সাথে চলুন, 
আমি আপনাকে আপনার দুই দীনার প্রদান করব । তাকে নিয়ে তিনি সাগরের একটি দ্বীপে আগমন 
করেন। এরপর ইবরাহীম (রে) ওযু করে দু'রাকাআত সালাত আদায় করেন ও দু'আ করেন। তখন 
দেখা গেল, তীর চারপাশে দীনারে ভর্তি হয়ে রয়েছে। তিনি তাকে বললেন, তোমার প্রাপ্য নিয়ে 
নাও, অতিরিক্ত গ্রহণ করো না এবং কারো কাছে এ ঘটনাটি প্রকাশও করো না। 

হুযায়ফাতুল মারআশী (র) বলেন, একদিন আমি ও ইবরাহীম (র) কৃফার একটি ধ্বংসপ্রাপ্ত 
মসজিদে আশ্রয় নিলাম । এখানে আমরা কয়েকদিন অতিবাহিত করলাম কিন্তু এ কয়েক দিন 
আমরা কিছুই খেতে পেলাম না । তখন তিনি আমাকে বললেন, মনে হয় যেন তুমি ক্ষুধার্ত । আমি 
বললাম, হ্যা । তিনি একটি কাগজের টুকরা হাতে নিলেন এবং এর মধ্যে লিখলেন ৪ 


Cl Lali 00৯ এ এআ ৭। ০1-৯০-৮৯০৩ 40119 
প্র পপ পুরে +4 লে পি 4 ALS AEE 
syle 01০01 5০৪01 ৮5500 515 01৯৯ GH 
পরে তলা পাও “ag 2 পভ 2 Ps 2, “বণ £ 5. পে 
OE 5১2০2 সন 
- ১০এ। ৩৬৯১ ০০৭ Js ৯০ + 55550 ৯3 ১০৯ ০৯৪ 
অর্থাৎ “পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ্র নামে ৷ প্রতিটি অবস্থায় তুমিই লক্ষ্য বস্তু, 


www.almodina.com 


Contents 


২৪৬ আল-বিদায়া ওয়ান নিহায়া 


প্রতিটি অর্থে তুমিই কেন্দ্র বস্তু । আমি আল্লাহ্‌র প্রশংসাকারী, আমি স্বরণকারী, আমি শোকর 
গোযার। আমি ক্ষুধার্ত, আমি নিরক্ত্র সিপাহী, আমি বস্তরহীন । এগুলো হল ছয়টা । আমি তার 
অর্ধেকের যিম্মাদার । হে আল্লাহ্‌ ! তুমি বাকী অর্ধেকের যিন্মাদার হয়ে যাও । আমার দ্বারা তুমি 
ব্যতীত অন্যের প্রশংসা, অগ্নি অন্বেষণ করে তা প্রজুলিত করার ন্যায় । এরূপ যদি কোন সময় হয় 
তাহলে তুমি তোমার বান্দাকে জাহান্নামে প্রবেশ করিয়ে প্রতিদান দাও।” 


এরপর তিনি আমাকে বললেন, এ কাগজের টুকরাটা নিয়ে বের হয়ে যাও কিন্তু মহাপবিত্র 
আল্লাহ্‌ তা'আলা ব্যতীত অন্য কারো সাথে সম্পর্ক স্থাপন করবে না । প্রথম যে লোকটির সাথে 
সাক্ষাৎ হবে তাকে এ কাগজের টুকরাটি প্রদান করবে । আমি বের হলাম, দেখলাম একটি লোক 
খচ্চরে সওয়ার হয়ে এদিকে আস্ছেন। তাকে আমি পত্রটি দিলাম ৷ তিনি যখন এটা পাঠ করলেন, 
তখন কীদলেন এবং আমাকে ছয়শত দীনার প্রদান করলেন ও চলে থেলেন। খচ্চরে সওয়ার 
ব্যক্তিটি সম্বন্ধে আমি একজনকে জিজ্ঞাসা করে জানতে পারলাম যে, এ ব্যক্তিটি একজন খৃস্টান ৷ 
এরপর আমি ইবরাহীম (র)-এর নিকট আসলাম এবং তাকে যাবতীয় সংবাদ প্রদান করলাম । 
তিনি বললেন, এখন কেউ আসবে এবং সালাম দেবে । কিছুক্ষণের মধ্যেই এক ব্যক্তি আগমন 
করেন, ইবরাহীম (র)-এর মাথার উপর ঝুঁকে পড়েন এবং সালাম করেন। ইবরাহীম (র) 
বলছিলেন, আমাদের প্রকৃত মনযিল সামনে এবং আমাদের মৃত্যুর পর আমাদের অন্ত হায়াতের 
শুরু । এরপর কেউ যাবে জান্নাতে এবং কেউ যাবে জাহান্নামে । তোমার কি চোখের সামনে 
প্রতীয়মান হচ্ছে না তোমার রুহ হরণের জন্য নিয়োজিত মৃত্যুর ফেরেশতা- ও তার 
সাহায্যকারীদের উপস্থিতি ? লক্ষ্য কর তখন কিভাবে সংঘটিত হবে তোমার বিষয়টি । কবরে 
অবস্থান গ্রহণের ভয়াল পরিস্থিতি ও মুনকার-নাকীরের জিজ্ঞাসাবাদ কি বান্দার জন্য প্রতীয়মান হয় 
না? লক্ষ্য কর তখন কিভাবে সংঘটিত হবে তোমার বিষয়টি ? কিয়ামতের ভয়-ভীতি, দুঃখ-কষ্ট, 
আল্লাহ্‌র কাছে উপস্থিতি ও হিসাবের মুকাবিলা ইত্যাদির প্রতিচ্ছবি কি বান্দার চোখের সামনে 
ভেসে উঠে না? লক্ষ্য কর তখন কিভাবে সংঘটিত হবে তোমার বিষয়টি ? এরপর তিনি একটি 
বিরাট চীৎকার দিলেন ও বেঁহুশ হয়ে গেলেন । ইশ হওয়ার পর তার কোন একজন সাথীর দিকে 
নযর করে দেখেন যে, সে হাসছে । তখন তিনি তাকে বললেন, যা হবে না তার প্রতি লোভ করো 
না; যা হবে তা ভুলে যেয়ো না। তাকে বলা হল, কেমন করে এরূপ হবে হে আবু ইসহাক ? তখন 
তিনি বললেন, বেঁচে থাকার লোভ করো না অথচ মৃত্যু তোমাকে ডাকছে । যে মরে যাবে সে 
কেমন করে হাসে, সে জানে না কোথায় তাকে নিয়ে যাওয়া হবে, জান্নাতে না জাহান্নামে তাকে 
নিয়ে যাওয়া হবে ? তুমি এ কথা ভুলে যেয়ো না, মৃত্যু তোমার কাছে সকালেও আসতে পারে 
কিংবা বিকালেও আসতে পারে । এরপর তিনি বললেন, উহ্‌ উহ্‌ এবং তিনি বেহুশ হয়ে পড়লেন। 
তিনি বলতেন, আমাদের মতো লোকদের কাছে আমাদের অভাব-অনটনের অভিযোগ করার 
অধিকার নেই । আবার আমাদের প্রতিপালকের কাছে অভাব-অনটনের দূরীভূত করার কথা ও 
গ্রহণীয় পদ্ধতিতে আরয করছি না। এরপর তিনি বলতেন, সর্বনাশ এ বান্দার জন্য যে দুনিয়াকে 
ভালবাসল কিন্তু তার মনীবের কোষাগারে যা রয়েছে তা ভুলে গেল। তিনি আরো বলতেন, যদি 
তুমি রাতে থাক নিদ্রিত, দিনে থাক হয়রান পেরেশান এবং গুনাহর মধ্যে সব সময় নিমজ্জিত 
তাহলে তুমি এ সত্তাকে কেমন.করে সন্তুষ্ট করতে পারবে যিনি তোমার যাবতীয় ব্যাপারে সজাগ । 








www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ২৪৭ 





তার কোন এক সাথী তাকে বৈরুতের মসজিদে দেখতে পান। তিনি তখন কীদছিলেন এবং 
মাথায় হাত দিয়ে আঘাত করছিলেন । তিনি তাকে জিজ্ঞাসা করলেন, আপনি কেন কীদছেন ? 
তখন তিনি বললেন, আমি এ দিনটিকে স্মরণ করছি যেদিন অন্তর ও. চোখসমূহ্‌ বিপর্যস্ত হয়ে 
পড়বে । তিনি আরো বললেন, নিশ্চয়ই তুমি যখন গভীরভাবে তাওবার আয়নায় নযর করবে তখন 
তোমার কাছে গুনাহর কদর্য দৃশ্যটি প্রকাশ পেয়ে যাবে । 

তিনি আস-সাওরী (র)-এর কাছে লিখেন ৪ কোন ব্যক্তি যদি তার কাঙ্ক্ষিত বস্তুটি চিনতে 
পারে তাহলে সে যা দান করবে তা তার জন্য সহজ হয়ে যাবে । যে ব্যক্তি নিজের নয়নকে যথেচ্ছা 
নযর করতে ছেড়ে দেবে তার দুঃখ বেড়ে যাবে । যে তার নেক আশা ছেড়ে দেয় তার আমল 
খারপ হয়ে যায়। যে তার জিহ্বা বা ভাষা ছেড়ে দিল সে যেন তার নিজেকে হত্যা করল । কোন 
এক শাসক তাকে জিজ্ঞাসা করলেন তোমার জীবিকা কোথা থেকে আসে ? তখন তিনি নীচে 
উল্লেখিত কবিতাটি আবৃত্তি করেন $ 














ECE 25165554155 Ba Saas (302১5 ০৪১১ 

অর্থাৎ “আমাদের দীনটাকে টুকরা টুকরা করে আমাদের দুনিয়াটাকে আমরা তালি দেই। 

জী অয়াদের এন্টি নার ধারে লা.(চিরহ্য় হার নট আর আরা রাহি নিচ্ছিতাও বাজী 
থাকবে না।” নিম্ন বর্ণিত পওক্তিগুলো দিয়ে প্রায় সময় তিনি উদাহরণ পেশ করতেন ৪ 


“oF $e AE Ah 


- ৮০১৪3 2০১০ ০৮০৭। ৪৫৪3 54155 TE ER 
sls 42 ৩৫ Cs I) + Als 0৮০ বল LG 

৮৮৩75 CSE SEALE ral 

অর্থাৎ “যেহেতু দুনিয়া তার অকল্যাণগুলোর মাধ্যমে হুমকি দিচ্ছে, শিশুর কান্না কোন এক 
সময় থেমে যাবে। অন্যথায় আর কোন মন্দ বস্তুটি কি তাকে কাদাতে পারে ? দুনিয়ার মন্দগুলোর 
মধ্যে কোন অনুগ্রহ ও প্রশান্তি নেই । যখন কোন বান্দা দুনিয়ার চাকচিক্য দেখতে পায় তখন 
তাকে স্বাগত জানায় যেন সে ভবিষ্যতে যে সব দুঃখ-দুর্দশার সম্মুখীন হবে এখনই তা দেখছে 
এবং শুনছে (এগুলো সহ্য করা তার অভ্যাসে পরিণত হয়েছে।)” তিনি আরো বলতেন $ 














পপ 95%%9))% 9০ 


৫০০0 6১০১, + sles CSUN, 


ato 


- las ৬০৮৭ ১৯৩ 1 SECS কাট আও, 
- (১0৯১৩০৮৭০০৩ + OS 2501 91 Es 


- ১৮০০] db dy + In msi ely 
LET AMG 488 its, 
অর্থাৎ “পাপকে দেখেছি তাতে অন্তর মরে যায়, পাপের বিরতিহীনতা অন্তরকে অপমানিত ও 
লাঞ্ছিত করে । তাই পাপ বর্জন অন্তরের জন্য নবজীবন লাভ। নফসের অবাধ্যতা তোমার আত্মার 








www.almodina.com 


Contents 
২৪৮ আল-বিদায়া ওয়ান নিহায়া 


জন্য মঙ্গল । দেশের দুষ্ট শাসকবর্ণ, জ্ঞানপাপীরা এবং তথাকথিত সংসার ত্যাগীরা দীনকে বিপর্যস্ত 
করে। তারা (কাজকর্মে) নিজেদেরকে বিক্রি করেছে কিন্তু তাতে তাদের মুনাফা (সওয়াব) 
হয়নি । আর বিক্রির কালে তারা চড়া মূল্যও পায়নি । তাই সম্প্রদায়ের লোকেরা তথা জনসাধরণ 


মৃত দেহের স্তূপে বিচরণ ও বসবাস করতে বাধ্য হয় যে মৃত দেহের দুর্গন্ধ বুদ্ধিমানের কাছে 
অগ্রকাশ্য নয় ।” 


তিনি আরো বলেন £ তোমার লালিত পরহ্যেগারী তখনই পরিপূর্ণতা লাভ করবে যখন 
তোমার অন্তরে সমস্ত সৃষ্টিকুল একইরূপ মর্যাদা পাবে । আর তুমি তোমার পাপের কথা স্মরণ 
করবে ও তাদের (অপরের) দোষ বর্ণনা থেকে বিরত থাকবে । তাই মহান প্রতিপালকের সন্তুষ্টি 
লাভের লক্ষ্যে বিনম্র চিত্তে তোমার সুন্দর সুন্দর কথা বলা উচিত। তোমার পাপের পরিণতির কথা 
চিন্তা কর এবং তোমার প্রতিপালকের দিকে তুমি প্রত্যাবর্তন কর, তাতে তোমার অন্তরে 
পরহ্যগারীর বীজ অংকুরিত হবে । আর তোমার প্রতিপালক ব্যতীত সকলের থেকে লোভ- 
_ লালসা ত্যাগ কর। তিনি আরো বলেন ঃ এটা মহব্বতের চিহ্ন নয় যে, তুমি এমন বস্তুকে পসন্দ 
করবে যা তোমার বন্ধুর কাছে অপসন্দনীয় ; আমাদের প্রভু দুনিয়াকে খারাপ বলছেন, আর আমরা 
তার প্রশংসা করছি। তিনি দুনিয়াকে অপসন্দ করেন আর আমরা তা পসন্দ করছি। তিনি দুনিয়াকে 
অপসন্দ করেন আর আমরা তা পসন্দ করি । আমরা দুনিয়ার প্রতি অনাসক্ত বলে প্রকাশ করি অথচ 
আমরা তাকে অগ্রাধিকার দেই এবং তার অন্বেষণে আমরা হই অতিশয় উৎসাহী ; তিনি দুনিয়াটা 
ংস হয়ে যাওয়ার কথা তোমাদের কাছে অংগীকার করেছেন অথচ তোমরা তাকে সুরক্ষিত দুর্গ 
বলে মনে করছ। তিনি তা অন্বেষণ করতে তোমাদেরকে নিষেধ করেছেন অথচ তোমরা তা 
অন্বেষণ করছ ; দুনিয়ার ধন-সম্পদ কুক্ষিগত করার ব্যাপারে তিনি তোমাদেরকে ভয়-ভীতি প্রদর্শন 
করেছেন অথচ তোমরা তা কুক্ষিগত করছ; দুনিয়ার ধোকাবাজির আহ্বানকারীরা- তোমাদেরকে এ 
ধোকাবাজির প্রতি আহ্বান করেছে। আর তোমরা এগুলোর ঘোষকের আহ্বানে অতি দ্রুত সাড়া 
দিচ্ছ ; দুনিয়া তার শোভনীয় বস্তুগলোর মাধ্যমে তোমাদেরকে প্রতারিত করেছে ও তার 
আশা-আকাজ্কাগুলোকে তোমাদের কাছে ব্যক্ত করেছে, তোমরা বিনম্র চিত্তে এ বাসনা- 
আকাঙ্কাগুলোর প্রতি আনুগত্য প্রকাশ করেছ ; দুনিয়ার সৌন্দর্য ও চাকচিক্যের মধ্যে তোমরা 
গড়াগড়ি করছ ; দুনিয়ায় আরাম-আয়েশে তোমরা বিভোর রয়েছ; দুনিয়ার লোভনীয় বস্তুগুলোর 
উপভোগে মত্ত রয়েছ ; এগুলোর কিছু ধাওয়ার জন্য নিজেদেরকে কলুষিত করছ ; লোভ-লালসার 
বিরোধীদেরকে মূল উৎপাটন করছ ; লোভনীয় বস্তুসমূহের খনিতে লোভের কোদাল দ্বারা মাটি 
খনন করছ। 


একদিন এক ব্যক্তি তার কাছে স্বীয় সন্তান-সন্ততির আধিক্যের অভিযোগ পেশ করে । তখন 
তিনি বলেন, তাদের মধ্য থেকে এমন ব্যক্তিকে আমার নিকট প্রেরণ কর যার রিষিকের ব্যবস্থা 
করা আল্লাহ্র দায়িত্বে নয় । তখন লোকটি চুপ করে গেল। 


তিনি আরো বলেন, একদিন আমি কোন এক পাহাড়ে গমন করলে একটি পাথর দেখতে 
পেলাম যার মধ্যে আরবীতে লিখা ছিল ৪ 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ২৪৯ 


০০০ Syd ১৯৩ + seals 13211 4০০5 

অর্থাৎ “প্রতিটি জীবিত বস্তু যদিও প্রাণে বেঁচে আছে তবুও সে সুখ-স্বাচ্ছন্দ্যময় জীবনের 
প্রত্যাশা করে । সুতরাং বর্তমানে কাজ কর ও কঠোর পরিশ্রম কর হে হতভাগা ! মৃত্যুকে ভয় 
কর ।” 

ইবরাহীম ইব্‌ন আদহাম (র) বলেন, আমি সেখানে দাড়িয়ে তা পড়ছিলাম এবং কীদছিলাম । 
হঠাৎ দেখি একজন কেশধারী, ধুলাবালিতে পরিপূর্ণ পশমের তৈরি লম্বা জামা পরিহিত এক ব্যক্তি 
উপস্থিত, সালাম করলেন এবং বললেন, তুমি কেন কীদছ ? আমি বললাম, এটা পড়ে আমি 
কাদছি। তিনি তখন আমার হাত ধরলেন এবং কিছুদূর অগ্রসর হলেন । সেখানে দেখলাম, 
মিহরাবের ন্যায় একটি বিরাট পাথর । তিনি আমাকে বললেন, এ লেখাগুলো পড়, ক্রন্দন কর এবং 


ছা 
পাথরের উপরাংশে আরবী ভাষায় স্পষ্ট নকশা ছিল ৪ 


Glas UAL 545 | ৬০০ + Lal AGS জে 5 

অর্থাৎ “পদমর্যাদা অন্বেষণ করো না এবং তোমার প্রভুর কাছে তোমার পদমর্যাদা লোপ পেয়ে 
যাবে (একদিন) ৷ সুতরাং তোমার পদমর্যাদার ব্যাপারে আপোসকারী হয়ে যাও ৷” 

সাথরটির এক পাশে স্পষ্ট আরবীতে আরো একটি নকশা ছিল ৪ 

DXA ৯০১৫ ০১০৯ 45 + ১৪113 CAL Fo 

অর্থাৎ ‘যে ব্যক্তি তাকদীরের উপর অবিচলিত থাকে না সে অত্যন্ত ক্ষতিকর দুশ্চিন্তার 
মুখোমুখি হবে (একদিন) ৷' 

পাথরটির বাম পার্শ্বে আরবীতে অন্য একটি স্পষ্ট নকশা ছিল ৪ 


এও 2০৭ 


911 allt sey (৯০১০ 88, + EE CAMEL 
অর্থাৎ “পরহেযগারী কতই না সৌন্দর্যময় এবং গালি-গালাজ কতই না কুৎসিত ! প্রতিটি প্রাণী 
তার অর্জিত কাজ সম্পর্কে দায়িত্বশীল এবং আল্লাহ্‌র কাছে রয়েছে তার প্রতিদান ৷”. - 
মিহ্রাবের নীচে যমীনের কয়েকগজ উপরে লিখিত ছিল £ 
1211) ৭111 55০ ৪ ₹.528019 55511 (৯১1 
অর্থাৎ “সফলকাম ও সম্পদের অধিকারী হওয়া কর্তব্য সাধন ও আল্লাহ্ভীতির মধ্যে নিহিত ৷” 
তিনি আরো বলেন ঃ 


-যথন আমি এটা পড়ে শেষ করলাম নযর করে দেখি সে লোকটি সেখানে আর নেই, জানি না 
তিনি কি চলে গেলেন, না আমার থেকে আড়াল হলেন । 

তিনি আরো বলেন ঃ “কিয়ামতের দিন দীড়িপাল্লায় এ আমলটি হবে সবচেয়ে ভারী যা 
' আমলকারীদের শরীরের উপর অন্যান্য আমলের চেয়ে বেশী ভারী । যে ব্যক্তি কোন একটি কাজ 


আল-বিদায়া ওয়ান নিহায়া (১০ম খণ্ড)_-৩২ 


www.almodina.com 


Contents 


২৫০ আল-বিদায়া ওয়ান নিহায়া 


পরিপূর্ণভাবে সম্পাদন করে সে তার পরিপূর্ণ মজুরী পায়। আর যে ব্যক্তি মোটেই আমল করল না 
সে ব্যক্তি দুনিয়া থেকে কম-বেশী আমুলবিহীন অবস্থায় আখিরাতে চলে যাবে৷” 

তিনি আরো বলেন ৪ “যে শাসক ন্যায়পরায়ণ হতে পারেন না তিনি ও চোর একই পর্যায়ের 
ব্যক্তি, যে আলিম পরহেযগার হতে পারেন না তিনি ও নেকড়ে একই স্তরের এবং যে ব্যক্তি 
আল্লাহ্‌ ব্যতীত অন্যের খিদমত করে সে এবং কুকুর একই পর্যায়ভুক্ত। 

তিনি আরো বলেন ঃ “যে ব্যক্তি আল্লাহ্‌র ইবাদতে আল্লাহ্‌র জন্য লাঞ্চিত হন তার উচিত নয় 
যে, তিনি তীর ক্ষুধার্ত অবস্থায় আল্লাহ্‌ ব্যতীত অন্যের কাছে লাঞ্ছিত হন। তাহলে এটা কেমন 
করে এ ব্যক্তির জন্য সম্ভব হবে যিনি আল্লাহ্র নিআমতে অবগাহন করছেন এবং এটা তার জন্য 
যথেষ্ট ৷” 

তিনি আরো বলেন ৪ “আমাদের কথায় এ'রাব (যের, যবর ও পেশ) দিয়েছি তাই আমরা ভুল 
করিনি । আর আমরা আমাদের আমলে ভুল করেছি, ই“রাব দেয়ার সুযোগ পাইনি ।” তিনি আরো 
বলেন £ “যখন আমরা কোন যুবককে মজলিসে বিনা কারণে কথাবার্তা বলতে দেখতাম তখন 
আমরা তার কল্যাণ থেকে নিরাশ হয়ে পড়তাম ৷” তিনি আরো বলেন ৪ “উপস্থিত ব্যক্তিবর্গ ! 
মানুষ থেকে এক পাশে সরে দাড়াও কিন্তু জুমুআ ও জামাআত থেকে বিচ্ছিন্ন হয়ো না।” 

হাফিয আবু বকর আল-খাতীব (র) বলেন, কাযী আবু মুহাম্মাদ আল-হাসান ইব্‌ন হাসান ইবন 
মুহাম্মদ ইব্‌ন যামীন আল-ইসতারাবাদী বর্ণনা করেন। তিনি বলেন, “আবদুল্লাহ্‌ ইব্‌ন মুখন্মদ 
আল-হুমায়দী আশ-শীরাষী (র) বর্ণনা করেন। তিনি বলেন, কাযী আহমদ ইব্‌ন খারযাদ 
আল-আহওয়ামী বলেন, আমাকে হাদীস বর্ণনা করেছেন আলী ইব্‌ন মুহাম্মদ আল-কাসরী । তিনি 
বলেন, আমাকে হাদীস বর্ণনা করেছেন ৪ আহমদ ইবৃন মুহাম্মদ হালবী । তিনি বলেন £ আমি সারী 
সাক্তীকে বলতে শুনেছি £ আমি বিশর ইবৃন আল-হারিছ আল-হাফী (র)-কে বলতে শুনেছি £ 
ইবরাহীম ইব্‌ন আদহাম (র) বলেন, একদিন আমি এক সংসার ত্যাগী সন্নযাসীর কাছে দাড়ালাম ৷ 
তিনি আমার দিকে তীক্ষ দৃষ্টিতে তাকালেন । তখন আমি তাকে বললাম, আপনি আমাকে কিছু 
নসীহত করুন । তিনি তখন বলতে লাগলেন ঃ 


Cal) 555১4 + 0০৯ ১০৭১০ is 
(20৯৮0150101 ১ + ol ass 
- 02০103০1৯৭5 ৩১১০ + 85 ০০৫৭ ol 


অর্থাৎ “মানুষ থেকে পৃথক থাক, দুশমনের প্রতি সন্যাসী হও ৷ যুগ আমাকে ছায়া দিয়েছে, 
বহু আশ্চর্য বস্তু আমাকে প্রদর্শন করেছে। মানুষকে যেরূপ চাও বদল করে নাও । তাদেরকে বিদ্ধ 
সদৃশ পাবে।” 

বিশ্র (র) বলেন, আমি ইবরাহীম (র)-কে বললাম, এটাও তোমার জন্য ছিল সন্যাসীর 
নসীহত । তাই তুমি আমাকে কিছু নসীহত কর । তখন বলতে লাগলেন ৪ 


Cala 85 8১৬ ১৯০০ ১৩ + তি 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া | ২৫১ 


(০১৯, ১১380 (2১০১1 CE ৯১1 at Ss Jail এ ৯০০০০৭ও 

2349 81557155851 

0৮5 Ea HAE ১5 ক TES 08501 955 এ, 

অর্থাৎ “ভাইদের থেকে একা হয়ে পড় । কোন বন্ধুর খোজ করো না, কাউকে বন্ধু করো না, 
কোন সাথীর খোজ করো না । আদম বংশের কার্যত সামিরী হয়ে যাও । যতদূর তোমার পকে সম্ভব 
এক দিকে সরে অবস্থান কর। কেননা সমাজের প্রেম-প্রীতি, ভ্রাতৃত্‌ ও ভাইয়েরা বিনষ্ট হয়ে 
গয়েছে। এখন তুমি শুধু দেখছ প্রতারক বন্ধু ও মিথ্যাবাদী । তখন আমি বললাম, যদি এটাকে 
দুশ্চিন্তা বলে আখ্যায়িত না করা হত এবং আমার অবস্থাকে তুমি অপসন্দ না করতে তাহলে আমি 
বলতাম যে, তুমি সন্ন্যাসী হয়ে গেছ ।” 

সারী (র) বললেন, “তখন আমি বিশর রে)-কে বললাম, এটাতো ছিল তোমার জন্য 
ইবরাহীম (র)-এর প্রদত্ত নসীহত । তুমি এখন আমাকে কিছু নসীহত কর । তিনি বললেন, 
“তোমার উচিত অপরিচিত থাকা ও ঘরে বসে থাকা ৷” তখন আমি বললাম, আল-হাসান (র) 
থেকে আমি জানতে পেরেছি, তিনি বলেছেন, যদি রাতের আগমন না ঘটত এবং ভাইদের সাথে 


মুলাকাত না হত তাহলে আমি কখন মৃত্যুবরণ করব তার কোন চিন্তাই করতাম না। তিনি আরো 
বলতে লাগলেন ৪ 





৮9৩৫ El EE LE 0s CE MER 22-0 প 


SIDA, ০৮৪ SEUSS + ৯১২১৩ ১৩০০] ৩০০ টানি ০ 

ols ০৯৭৩ es i ৬১৯ ৪৪ + ৫, ২৯৩১০ ১৭ ৮০৩০ ৩০০০ 

অর্থাৎ “হে মানুষ ! যে ভাইদের সাক্ষাতে খুশি হও তাকে তুমি ছেড়ে দাও, তাহলে তুমি 
শয়তানের ধোকা থেকে বেঁচে যাবে ৷ কিয়ামতও তার স্মরণ থেকে জনগণের অন্তরসমূহ চিন্তামুক্ত 
হয়েছে ৷ দুনিয়াদাররা লোভ-লালসায় ও ক্ষতিগ্রস্ত অবস্থায় কর্মব্যস্ত হয়ে পড়েছে ৷ তুমি যাদেরকে 
দেখছ তাদের মজলিস. ও তাদের কথাবার্তা সম্মানক্ষুণ্ন করতে ও অন্তরসমূহের মৃত্যু ঘটাতে 
নিয়োজিত হয়ে পড়েছে ।” 

আল-হালাবী (র) বলেন, আমি সারীকে বললাম । এটাতো ছিল বিশর (র)-এর নসীহত । 
তুমি আমাকে কিছু নসীহত কর। তিনি বললেন, তোমার উচিত মূল্যহীন হয়ে যাওয়া । আমি 
তাকে বললাম, এটা আমি পসন্দ করি । তখন তিনি বলতে লাগলেন ৪ 

3০০১৯০০৪৪৪৯ (৫. ol + FCS ০৮০৯ ৫৩০০ ১৭৪ 


সি ০ 


www.almodina.com 


Contents 


২৫২ . _ আল-বিদায়া ওয়ান নিহায়া 


অর্থাৎ “হে মানুষ ! যে নিজের ধারণায় মূল্যহীন হতে ইচ্ছা করে। যদি তা সত্যই হয়ে থাকে 
তাহলে তুমি কয়েকটি কাজের জন্যে তৈরি হয়ে যাও ৷ হে ভাই ! মজলিস ও পর্যালোচনার সভা 
ত্যাগ করতে হবে, সালাত আদায়ের জন্য বের হওয়াকে চিন্তার মধ্যে রাখতে হবে । বরং তুমি এ 
পৃথিবীতে এমনভাবে বেঁচে থাকবে যেন তুমি এরূপ মৃত যে প্রতিবেশীরাও তোমার সাথে 
সাক্ষাতের আশা করতে পারে না। 

আলী ইব্‌ন মুহাম্মাদ আল-কাসরী (র) বলেন, আমি হালাবী (র)-কে বললাম, এটাতো ছিল 
তোমার জন্য সারীর নসীহত । এখন আমাকে এটা নসীহত করুন। তিনি বললেন, “হে আমার 
ভাই ! আল্লাহ্র কাছে সবচেয়ে প্রিয় আমল হল যা দুনিয়ায় অবস্থানকারী পরহ্যগারের কলব 


থেকে আল্লাহর দিকে আরোহণ করে । সুতরাং দুনিয়ায় পরহেযগার হও তাহলে আল্লাহ্‌ তোমাকে 
ভালবাসবেন।” এরপর তিনি বলতে লাগলেন ঃ 


15154 ২৯৯০১ + ০৮০০৬, TI 


দর না + bah Sy 


অর্থাৎ “তুমি এমন এক জগতের বাসিন্দা যেখানে লোকেরা শত্রুর বিপদে খুশী হয়। সুতরাং 
তুমি এখান থেকে বিচ্ছিন্ন হওয়ার প্রস্তুতি গহণ কর । দুনিয়াটাকে এমন মনে কর যেদিন পৃথিবীটা 
তোমার আশা-আকাঙ্া পূর্ণ করা থেকে নিশ্চুপ হয়ে যাবে । আর তোমার মৃত্যুর দিন যখন দুনিয়া 
নিশ্চুপ হয়ে যাবে সেদিন তুমি ঈদুল ফিতর উদযাপন করবে।” 

ইব্‌ন খারযাদ (র) বলেন, আমি আলী (র)-কে বললাম, এটাও ছিল তোমার জন্য আল- 
হালাবী (র)-এর নসীহত । এখন তুমি আমাকে একটু নসীহত কর । তখন তিনি আমাকে বললেন, 
তুমি সময়ের প্রতি লক্ষ্য রাখ এবং আল্লাহ্‌র সস্তৃষ্টির জন্য নিজের উপর প্রত্যয় স্থাপন কর। 
তোমার অন্তর থেকে পার্থিব জিনিস পত্রের মহব্বত বের করে দাও, তাতে তোমার গোপন রহস্য 
তোমার সামনে প্রকাশ হয়ে পড়বে । তোমার সম্পর্কে আলোচনা সকলের কাছে স্থান পাবে । 
777 

55572554575 

17011 45 ১১১2০ (১৩ এ১১৯৫৪ + ০৮504 ৬৯ ৬৯৯৪০ ies 


অর্থাৎ “তোমার জীবনের সময়টুকু কয়েকটি শ্বাস-নিশ্বাসের সমষ্টি । যখনই এগুলো থেকে 
কোন একটি চলে যায় তখনই যেন এর দ্বারা একটি অংশ হ্রাস পেয়ে যায়। এমতাবস্থায় তুমি 
সকাল বেলাটা ক্ষতিগ্রস্ত অবস্থায় অতিবাহিত কর এবং অনুরূপ বিকাল বেলাটাও অতিবাহিত 
কর । প্রতিটি মুহূর্তে যে সত্তা তোমাকে বাঁচিয়ে রাখছেন তিনিই তোমাকে মৃত্যু দান করবেন। যে 
রি টেরি রাভিনা তদ করেত বির উনানিউিজরহার তি জরা ডিন জে মারে 
বাধ্য করছেন ।” 


www.almodina.com 


Contents 
আল-বিদায়া ওয়ান নিহায়া ২৫৩ 


আবু মুহাম্মদ বলেন, আমি আহমদ (র)-কে বললাম, এটাতো ছিল তোমার জন্য আলী 
(র)-এর নসীহত । তুমি আমাকে কিছু নসীহত কর । তখন. তিনি বললেন, হে আমার ভাই ! 
তোমার উচিত ইবাদতে লেগে থাকা । কানাআত বা অল্পে তুষ্টি থেকে পৃথক হওয়াকে বর্জন করা । 
আখিরাতের তোমার নিজের ঠিকানাটা বিন্যাস কর, স্বীয় প্রবৃত্তিকে অগ্রাধিকার প্রদান করবে না 
এবং দুনিয়ার পরিবর্তে আখিরাতকে বিক্রি করবে না। যা তোমার কোন উপকারে আসবে না তা 
বর্জন করার মাধ্যমে যা তোমার উপকারে আসবে তা গ্রহণ কর। এরপর তিনি আমাকে লক্ষ্য 
করে কবিতা আবৃত্তি করেন ৪ 

১ ui ১০ (৭ ০০০ ০০৩ + 25155 55 0৫ 0০55 

3১5০405500০ BOREL 4 ০ এত LE Ct 

ALG 01 ES BILE + 9 UE SE ০৪ 

অর্থাৎ “আমার দ্বারা যা কিছু ঘটে গেছে তার জন্য আমি আন্তরিকভাবে লজ্জিত । যে ব্যক্তি 
নফসের চাহিদার অনুসরণ করে তাকে লঙ্জিত হতে হয় । তোমার সাথীরা ভীত-সন্ত্স্ত হয়ে 
পড়েছে এ ভেবে যে তারা তোমার মৃত্যুর পর নিরাপত্তা সুদৃঢ় পাবে না। অচিরেই তোমরা এমন 
এক ন্যায়পরায়ণ প্রতিপালকের সাথে সাক্ষাৎ করবে যিনি কোন দিনও কারো উপর যুলুম করেন 
না। যে তার দুনিয়া সম্বন্ধে প্রতারিত, তার জন্য কোন ধমক প্রদানকারী নেই। কেননা তোমরা 
জেনে রেখো যদি চলার পথে কারো পা ফসকে যায় তাহলে তাকে লজ্জিত হতে হয়।” 

ইব্‌ন যামীন (র) বলেন, আমি আবু মুহাম্মদ (র)-কে বললাম, এটাতো ছিল তোমার জন্য 
আহমদ (র)-এর নসীহত । তুমি আমাকে কিছু নসীহত কর । আবু মুহাম্মাদ (র) বললেন, জেনে 
রেখো, আল্লাহ্‌ তা'আলা তোমার প্রতি রহম করুন । নিশ্চয়ই আল্লাহ্‌ তা'আলা তার বান্দাদের এমন 
পর্যায়ে অবতীর্ণ করেন যেখানে তাদের অন্তরসমূহ দুঃখ দুর্দশার কারণে অধঃপতিত হয়েছে। এখন 
তুমি লক্ষ্য রেখো তোমার অন্তর কোন পর্যায়ে পৌছবে। আরো জেনে রেখো আল্লাহ্‌ তা'আলা 
বান্দাদের অন্তরে এতদূর নিকটবর্তী হয়ে যান যতদূর নৈকট্য তারা তার থেকে অর্জন করেছে। 
তারাও আবার তার এতদূর নৈকট্য হাসিল করে যতটুকু তিনি তাদেরকে তাওফীক দেন। এখন 


তুমি তোমার অন্তরের নৈকট্যের প্রতি লক্ষ্য কর। এরপর তিনি আমার উদ্দেশ্যে কবিতা আবৃত্তি 
করেন ৪ 


051৯ YL (.১১৫৯19১3 + ০৩১০ ৮০০৯৯। by ০১১4 
অর্থাৎ “মানুষের অন্তরগুলো পর্দার ভিতরে অবতারিত ৷ আর রূহ্গুলো সেখানেই মিশে 
অবস্থান করছে। মানুষের কল্যাণ আল্লাহ্র নৈকট্যের পদমর্ধাদায় বিচরণ করছে । মহাসম্মানী 


একত্ববাদে বিশ্বাসী সদস্যদের মাঝে তা পালাক্রমে পরিবর্তিত হচ্ছে। নৈকট্যের চত্বরে তাদের 
জন্য রয়েছে শুধুমাত্র তার দয়ায় খরচ করার উপকরণ যা মহাসম্মানী আল্লাহ্‌ জানিয়ে দিয়েছেন ।” 


www.almodina.com 


Contents 
২৫৪ আল-বিদায়া ওয়ান নিহায়া 


আল-খাতীব (র) বলেন। এরপর ইবৃন যামীন (র)-কে আমি বললাম, এটাতো ছিল তোমার 
জন্য আল-হুমায়দী (র)-এর নসীহত । তুমি আমাকে কিছু নসীহত কর। তিনি তখন আমাকে 
বললেন, আল্লাহ্‌কে ভয় কর, তার প্রতি আস্থা রেখো, তার প্রতি অপবাদ আরোপ করো না। 
কেননা তোমার জন্য তার ইখতিয়ার, তোমার নফসের জন্য তোমার ইখতিয়ার থেকে শ্রেয়ঃ এবং 
তিনি আমার উদ্দেশ্যে কবিতা আবৃত্তি করলেন ঃ 


01৯ ০6416 + Lala 5281 

Lie ans + Es UE ৬০৯৮ 
অর্থাৎ “আল্লাহ্‌কে বন্ধুরূপে গ্রহণ কর, লোকজনকে এক পাশে রেখে দাও, যেভাবে ইচ্ছা 

মানুষকে পরীক্ষা করে নাও, তাদেরকে তুমি বিচ্ছু সদৃশ পাবে।” 
আবুল ফারাজ গায়ছুস সূরী বলেন, তখন আমি আল-খাতীব (র)-কে বললাম, এটাতো ছিল 
তোমার জন্য ইব্‌ন যামীন (র)-এর একটি নসীহত । তুমি আমাকে কিছু নসীহত কর । তিনি 
বললেন, তুমি তোমার নফস সম্বন্ধে সতর্ক থাক। কেননা এটা তোমার দুশমনদের মধ্যে বড় 
দুশমন । যদি তুমি নফসের আশা-আকাজ্কার অনুসরণ কর তখন এটা হবে তোমার জন্য অত্যন্ত 
ক্ষতিকর রোগ । নফসের বিরুদ্ধে আল্লাহ্‌ তা'আলার প্রতি ভয়-ভীতিকে স্বাগত জানাও । নফসের 
তথাকথিত গুণগুলোকে কলবে বারবার স্মরণ করবে । কেননা এটা মন্দ ও অশ্লীলতা গ্রহণে বার 
বার নির্দেশ করে । যে নফসের অনুগত হয় তাকে নফস ধ্বংস ও মুসীবতের ঘাটে পৌছিয়ে দেয়। 
তুমি প্রতিটি কাজে সত্যের উপর নির্ভর কর। তুমি খেয়াল-খুশীর অনুসরণ করো না তাহলে এটা 
তোমাকে আল্লাহ্‌র রাস্তা থেকে বিচ্যুত করে দেবে । যে নিজ কামনা-বাসনার বিরুদ্ধাচরণ করে 


আল্লাহ্‌ তার যিম্মা নিয়েছেন যে, তিনি চিরস্থায়ী জান্নাতকে তার ঠিকানা ও বিশ্রামাগার করবেন। 
এরপর তিনি তার নিজের উদ্দেশ্যে কবিতা আবৃত্তি করেন $ 





EON OE Ee BEES Eo ME 
- ১0811 (50911 01 + ডিও dl UC 


অর্থাৎ “তুমি যদি তোমার দুনিয়া ও আখিরাতের কাজে প্রকৃত হিদায়াত লাভ করতে চাও 
তাহলে নফসের কামনা -বাসনার বিরোধিতা কর । কেননা কামনাই যাবতীয় বিপর্যয়ের মূল । 


ইব্‌ন আসাকির (র) বলেন, এ তথ্যটি সংরক্ষিত রয়েছে যে, ইবরাহীম ইবৃন আদহাম (র) 
একশ বাষট্রি হিজরীতে ইনতিকাল করেন। অন্য একজন বলেন, একঘন্ি হিজরীতে । আবার কেউ 
কেউ বলেন, তেষট্টি হিজরীতে তিনি ইনতিকাল করেন । ইব্‌ন আসাকিরের অভিমতটিই বিশুদ্ধ । 
আল্লাহ্‌ অধিক পরিজ্ঞাত । 


এতিহাসিকগণ উল্লেখ করেন যে, রোম সাগরের দ্বীপগুলো থেকে একটি দ্বীপে তিনি 
ইনতিকাল করেন । তিনি ছিলেন সীমান্ত প্রহরী ৷ যে রাতে তিনি ইনতিকাল করেন প্রায় বিশ বার 
তার দাস্ত হয়েছিল৷ তিনি প্রতিবারেই ওযু নবায়ন করছিলেন । তার ছিল পেটে অসুখ । যখন তার 
মৃত্যু যন্ত্রণা শুরু হয় তখন তিনি বলেন, আমার জন্য ধনুকে ছিলা লাগাও । তারা (উপস্থিত 

















www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ২৫৫ 





সদস্যবর্ণ) ছিলা লাগাল । তিনি তা মযবৃত করে ধরলেন! এরপর তিনি মারা যান এবং তা 
এমনভাবে মযবৃত করে ধরেছিলেন মনে হয় যেন, দুশমনের দিকে তীর নিক্ষেপ করার ইচ্ছা 
বিরতি ভিডি ররর সির বিকিনি রং মত 
করুন। 


আবু সাঈদ ইব্‌ন আল-আ'রাবী (র) বলেন, মুহাম্মদ ইব্‌ন আলী ইব্‌ন ইয়াধীদ আস-সাইগ 
(র) আমাকে হাদীস বর্ণনা করেছেন। তিনি বলেন, “আমি ইমাম শাফিঈ (র)- কে বলতে শুনেছি ঃ 
সুফিয়ান (র) অবাক হয়ে বলতেন £ 





(০১1 SEA ০০ 85851195 এ + 05201915005 41 2551 
Cal lA oy a SE ৮14 2551৮ 
এরা Ge 2, ০4 ১১9৩৯ 
CL Sle ch + AIT 
1১815? 58811135019 23 ক Ed JS Hl ১568 
5০505851125 EERE IP CY ES ON OEE 

অর্থাৎ “দুনিয়া তাদেরকে ক্ষুধার্ত রেখেছে, তাই তারা ভীত-সন্তরস্ত হয়ে পড়েছে। অনুরূপ- 
ভাবে পরহেযগার ব্যক্তি সবসময় আরাম-আয়েশের জীবন যাপন থেকে বিরত থাকছেন। তাদের 
মধ্যে রয়েছেন ‘তাঈ’ গোত্রের সদস্য দাউদ, মিসআর, ওহায়ব, আল-আরীব ইব্‌ন আদহাম, 
সৎকর্ম ও জ্ঞানের অভিভাবক ইব্‌ন সাঈদ, সত্য ও নেতৃত্বের প্রতীক হযরত উমর ফারূকের 
উত্তরাধিকারীদের মধ্যে তোমার জন্য যথেষ্ট ছিলেন ফুযায়ল তার পুত্র সমেত এবং ইউসুফ যদি 
তাকে আত্মসমর্পণের জন্য অনুরোধ করা না হয়। রাসূলুল্লাহ্‌ (সা)-এর মন্তব্য ৪ তারাই আমার 
সাথী ও ভালবাসার পাত্র, মহান মালিক তাদের উপর সালাত ও সালাম পেশ করছেন । পরহেযগার 
ব্যক্তিকে তীরের তীক্ষ অগ্রভাগ কোন ক্ষতি করতে পারে না। পরহ্যেগার ব্যক্তি সর্বদাই সকলের 
চেয়ে অধিক সম্মানিত ও মর্যাদাবান বলে বিবেচিত হয়ে থাকেন ৷ পরহেযগারী সব সময়ই যুবকের 
জন্য একটি সঞ্জীবনী হিসেবে গণ্য । আর পরহেযগারী মান মর্ধাদাকে আরো সুন্দর করে দেয়।” 

ইমাম বুখারী রে) আদাব অধ্যায়ে ইবরাহীম ইব্‌ন আদহাম (র) থেকে হাদীস বর্ণনা করেন। 
রা ৮5 দত 
mill |] অধ্যায়ে । মহা পবিত্ৰ আল্লাহ্‌ তা'আলা সম্যক অবগত । 


এ বছর আৰু সুলায়মান দাউদ ইব্‌ন নাসীর আঁত-তাঈ আল-কৃষী আল-ফাকীহ আয-যাহিদ 
(র) ইনতিকাল করেন। তিনি আবূ হানীফা (র) থেকে ফিকাহশান্ত্র অধ্যয়ন করেন। সুফিয়ান ইবৃন 
উয়ায়না (র) বলেন, এরপর দাউদ ফিকৃহ শাস্ত্রের পর্যালোচনা ছেড়ে দেন, ইবাদতে মশগুল হন 
এবং তার কিতাবাদি মাটিতে পুঁতে ফেলেন। আবদুল্লাহ্‌ ইব্ন মুবারক (র) বলেন, দাউদ 








www.almodina.com 


Contents 
২৫৬ আল-বিদায়া ওয়ান নিহায়া 


আত-তাঈ (র)-এর কাজটিই ছিল গ্রহণযোগ্য । ইব্‌ন মুঈন (র) বলেন, তিনি ছিলেন বিশ্বস্ত । তিনি 
একবার প্রতিনিধিরূপে বাগদাদে খলীফা মাহদীর কাছে গমন করেছিলেন । তিনি পরে কৃফায় ফিরে 
আসেন। এ ঘটনাটি আল-খাতিব আল-বাগদাদী (র) উল্লেখ করেছেন । তিনি বলেন, দাউদ 
আত-তাঈ (র) একশ ষাট হিজরীতে তিনি ইনতিকাল করেন । কেউ কেউ বলেন, একশ ছাপান্ন 
হিজরীতে তিনি ইনতিকাল করেন । আমাদের উত্তাদ আয-যাহাবী (র) তার ইতিহাস গ্রন্থে উল্লেখ 
করেন যে, তিনি একশ বাধন্্ি হিজরীতে ইনতিকাল করেন । আল্লাহ্‌ তা'আলা সম্যক অবগত । 


১৬৩ হিজরীর আগমন ূ 

যিনদীক আল-মুকান্নাকে এ বছরই বন্দী করা হয়েছিল । সে খুরাসানে আধিপত্য বিস্তার 
করেছিল সে পুনর্জন্বাদে বিশ্বাস করত । তার এ মূর্খতা ও বিভ্রান্তিকর মতবাদের বিশ্বাসী ছিল 
বহু বেয়াকৃফ, অজ্ঞ ও নিম্নশ্রেণীর জনসাধারণ । এ বছরের প্রারম্ভে সে কাশ দুর্গে আশ্রয় গ্রহণ 
করে। তখন সাঈদ আল-হুরায়শী তাকে ঘেরাও করেন। ঘেরাও অবস্থায় বিরতিহীনভাবে. তার 
উপর চাপ প্রয়োগ করেন । যখন সে পরাজয়ের বিষয়টি অনুভব করতে লাগল তখন সে ও তার 
স্ত্রীরা ধীরে ধীরে বিষ পান করতে লাগল । তারা সকলে এক সাথে মারা গেল ৷ তাদের উপর 
আল্লাহ্র অভিশাপ পতিত হোক । ইসলামী সৈন্যরা তার দুর্গে প্রবেশ করল । তারপর তারা তার 
মাথাটি কেটে নিল এবং মাহদীর কাছে প্রেরণ করল । আর তখন মাহদী ছিলেন হালবে। 

ইব্‌ন খান্লিকান বলেন, মুকান্নার প্রকৃত নাম ছিল আতা । কেউ কেউ বলেন, তার নাম ছিল 
হাকীম । প্রথম অভিমতটি বেশী প্রসিদ্ধ । সে প্রথমত ছিল ধোপা। পরে সে খোদায়ী দাবী করে। 
সে ছিল কানা ও দেখতে কুৎসিত । স্বর্ণ দিয়ে সে তার জন্য একটি চেহারা বানিয়ে নিয়েছিল । তার 
এ মূর্খ মতবাদে বহু লোক তার অনুসারী ছিল । সে মানুষকে চাদ দেখাত । দু'মাসের দূরত্ব থেকে 
সে তা দেখাত। এরপর তা অদৃশ্য হয়ে যেত। এরপর তার সম্পর্কে তাদের বিশ্বাস প্রকট আকার 
ধারণ করে এবং তারা তাকে অস্ত্রের সাহায্যে হিফাযত করত । তার উপর আল্লাহ্‌র অভিশম্পাত । 
সে বলত, আল্লাহ আদম (আ)-এর রূপে প্রকাশ পেয়েছিলেন, এ জন্যই ফেরেশতাগণ তাকে 
সিজদা করেন। এরপর নূহ (আ) এর রূপে প্রকাশ পান । এরূপে অন্যান্য নবীর মধ্যে একের পর 
একজনে তিনি প্রকাশ পান। এরপর তিনি আবু মুসলিম আল-খুরাসানীতে রূপান্তরিত হন। যখন 
মুসলমানগণ তাকে তার দুর্গে ঘেরাও করে তখন সে ও তার স্ত্রীরা অল্প অল্প করে বিষ পান করতে 
লাগল ও তারা মারা গ্লে। সে তার দুর্গটি কাশ দুর্গের নিকটে নদীর ওপারে মযবৃত করে নির্মাণ 
করেছিল। তার নাম ছিল সিনাম ; তার মৃত্যুর পর মুসলমানগণ তার সমুদয় মূলধন ও সম্পদ দখল 
করে নিয়ে নেয়। | 

এ বছরই মাহদী রোমের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য খুরাসান ও অন্যান্য জায়গা থেকে সৈন্য 
সামন্ত সংগ্রহ করেন এবং তীর পুত্র হারুনুর রশীদকে সকলের নেতৃত্ব প্রদান করেন। তিনি 
বিদায়ের সময় বাগদাদ থেকে বের হয়ে তার পেছনে পেছনে কিছু দূর পথ চলতে লাগলেন। 
এভাবে তিনি কয়েকদিনের পথ চললেন এবং বাগদাদে তার সন্তান মূসা আল-হাদীকে প্রতিনিধি 
রেখে গেলেন। এ সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত ছিলেন আল-হুসায়ন ইবৃন কাহতাবা, দারোয়ান আর- 
রাবী, খালিদ ইব্‌ন বারমাক- তিনি যুবরাজ হারূন্র রশীদের জন্য একজন উষীরের ন্যায় ছিলেন ; 
ইয়াহইয়া ইব্‌ন খালিদ- তিনি ছিলেন তার লেখক ও ব্যয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা । আল-মাহদী 


www.almodina.com 


Contents 
আল-বিদায়া ওয়ান নিহায়া ২৫৭ 


বিদায়কালে পুত্র হারূনুর রশীদের পেছনে পেছনে যেতে যেতে হারুনুর রশীদ রোমকদের শহরে 
পৌছে যান। সেখানে তিনি রোমকদের একটি শহর পরিদর্শন করেন যার নাম রাখা হয়েছে 
আল-মাহদীয়া । এরপর তিনি সিরিয়ায় ফিরে আসেন এবং বায়তুল মুকাদ্দাস যিয়ারত করেন। 
রশীদ. বিরাট সৈন্যদল নিয়ে রোমকদের শহরে গমন করেন এবং আল্লাহ্‌ তা'আলা তাকে বহু 
শহরের বিজয় দান করেন । আর মুসলিম সৈন্যগণ প্রচুর পরিমাণ সম্পদ গনীমত হিসেবে লাভ 
করেন। এক্ষেত্রে খালিদ ইব্‌ন বারমাকের ভূমিকা ছিল চমৎকার যা অন্য কারো ছিল না। মুসলিম 
সৈন্যরা সুলায়মান ইব্‌ন বারমাকের মাধ্যমে আল-মাহদীর কাছে বিজয়বার্তা প্রেরণ করেন। 
আল-মাহদী তাকে সম্মান করেন এবং প্রচুর অর্থ দান করেন। 

এ বছরই আল-মাহদী তার চাচা আবদুস সামাদ ইব্ন আলীকে আল-জাযীরা থেকে বরখাস্ত 
করেন এবং যুফার ইব্‌ন আসিম আল-হিলালীকে সেখানকার প্রশাসক নিয়োগ করেন। এরপর 
তাকেও বরখাস্ত করেন এবং তার স্থলে আবদুল্লাহ্‌ ইব্‌ন সালিহ ইব্‌ন আলীকে প্রশাসক নিযুক্ত 
করেন। এ বছরই আল-মাহদী তার পুত্র হারুনুর রশীদকে মরক্কো, আযারবায়জান ও আরমেনিয়ার 
শাসনকর্তা নিয়োগ করেন এবং তার যোগাযোগের জন্য ইয়াহইয়া ইবৃন খালিদ বারমাককে দায়িত্ব 
অর্পণ করেন। একদল নওয়াবকে বরখাস্ত করেন ও তাদের স্থলে নতুন নওয়াব নিযুক্ত করেন। এ 
বছর আলী ইব্‌ন মাহদী লোকজনকে নিয়ে হজ্জ আদায় করেন। 

এ বছর যারা ইনতিকাল করেন তারা হলেন ৪ ইবরাহীম ইব্‌ন তাহমান ; হুরায়য ইবৃন উছমান 
আল-হিমসী আর-রাহবী, মূসা ইব্‌ন আলী আল-লাখমী.আল-মিসরী, শুআয়ব ইবৃন আবু হামযা ও 
ঈসা ইব্‌ন আলী ইব্‌ন আবদুল্লাহ্‌ ইব্ন আব্বাস - তিনি সাফ্ফাহ এর চাচা । আর তার সাথে 
কাসরে ঈসা ও বাগদাদের নহরে ঈসা সম্পৃক্ত । ইয়াহ্‌ইয়া ইবৃন মুঈন (র) বলেন, তার ছিল একটি 
চমৎকার মাযহাব । তিনি শাসক. থেকে ভিন্নমত পোষণ করতেন । তিনি আটাত্তর বছর বয়সে এ 
বছরই ইনতিকাল করেন। এ বছর আরো যাঁরা ইনতিকাল করেন তারা হলেন ঃ হুমাম ইব্‌ন 
চাই। কেননা আমি ভয় করছি, হয়ত আমি এমন পাপ করে ফেলব যা কিয়ামতের দিন আমার 
ধ্বংসের কারণ হবে। 


ূ্‌ ১৬৪ হিজরীর আগমন 
রোমের শহরগুলোতে যুদ্ধ করেন। প্রায় নব্বই হাজার সৈন্য নিয়ে সেনানায়ক মীখাইল তার 
মুকাবিলা করেন । শত্রু সৈন্যের মধ্যে ছিলেন সেনানায়ক তাযায আল-আরমিনী । আই আবদুল 
কাবীর তার থেকে কাপুরুষতা প্রকাশ করলেন । মুসলমানদেরকে যুদ্ধ করতে. নিষেধ করলেন 
এবং ফিরে চলে এলেন । তখন মাহদী তাকে হত্যা করতে মনস্থ করেন! তার সম্বন্ধে আলোচনা 
অনুষ্ঠিত হল, তাই তাকে মাটির নীচের কারাগারে বন্দী করা হল । যুলকাদা মাসের শেষভাগে 
বুধবার দিন আল-মাহদী ঈসাবাদে একটি বিরাট প্রাসাদের ভিত্তি স্থাপন করেন । এরপর তিনি হজ্জে 
গমন করার মনস্থ করেন। তার জ্বর দেখা দিল। তখন তিনি রাস্তা থেকে ফিরে আসেন । ফেরার 
সময় লোকজন পিপাসায় কাতর হয়ে পড়ে । এমন কি কেউ কেউ ধ্বংস হয়ে যাবার উপক্রম হয়। 


আল-বিদায়া ওয়ান নিহায়া (১০ম খণ্ড)7-৩৩. 
www:almodina.com 


Contents 


২৫৮ আল-বিদায়া ওয়ান নিহায়া 


তখন আল-মাহদী শিল্পপতি ইয়াকতীনের উপর রাগান্বিত হলেন এবং যেখান থেকে ফেরত 
এসেছিলেন সেখান থেকে আল-মুহাল্লাব ইব্‌ন সালিহ ইবৃন আবূ জা“ফরকে লোকজন নিয়ে হজ্জ 
করার জন্য প্রেরণ করেন। তিনি তাদেরকে নিয়ে এ বছর হজ্জ আদায় করেন। এ বছর যারা 
ইনতিকাল করেন তাদের মধ্যে প্রসিদ্ধ হলেন ঃ শায়যান ইবৃন আবদুর রহমান আন-নাহবী, আবদুল 
আযীয ইব্‌ন আবূ সালামা আল-মাজিশূন এবং আল-হাসান আল-বসরীর সাথী মুবারক ইবৃন 
ফুযালা প্রমুখ । 


১৬৫ হিজরীর আগমন 

ইব্‌ন জারীর (র).বলেন, এ বছর আল-মাহদী স্বীয় পুত্র আর রশীদকে গ্রীষ্মকালীন যুদ্ধের জন্য 
তৈরি করেন এবং পঁচানব্বই হাজার সাতশত তিরানববই জন সৈন্য সংঘহ করে দেন। তার সাথে 
ছিল এক লাখ চুরানব্বই হাজার চারশত পঞ্চাশ দীনারের ব্যয় সামগ্রী । তার সাথে রৌপ্য ছিল ২ 
কোটি ১৪ লক্ষ ১৪ হাজার আটশ দিরহাম । এ সৈন্যদল নিয়ে তিনি ইস্তান্থলের উপসাগরে 
পৌছেন। এ সময় রোমের সম্রাজ্ঞী ছিলেন ইউনের স্ত্রী আগাসতা । তার কোলে ছিল তীর প্রয়াত 
স্বামী সম্রাটের ওরসজাত সন্তান । তখন সম্রাজ্ঞী প্রতি বছর সত্তর হাজার দীনার কর প্রদানের শর্তে 
হারুনুর রশীদের সাথে সন্ধি করারং প্রস্তাব দেন। হারূনুর রশীদ তা গ্রহণ করেন । বিভিন্ন ঘটনায় 
রোমের ৫৪ হাজার ব্যক্তি নিহত, তাদের জীবিত ৫ হাজর ৬ শত ৪৪ জন সন্তান-সন্ততি বন্দী। 
কয়েদীদের দু'হাজারকে হত্যা, যুদ্ধ সামগ্রীসহ ২০ হাজার ঘোড়া গনীমত হিসেবে অর্জন, এক লাখ 
গরু ও বকরী যবাহ হয়ে যাওয়া, ১০ দিরহামের কম মূল্যে প্রতিটি খচ্চর ও টাট্রু ঘোড়া বিক্রি, যুদ্ধ 
বর্ম এক দিরহামের কমে এবং এক দিরহামে বিশটি তলোয়ার বিক্রি হওয়া ইত্যাদি অবস্থায় সন্ধির 
ডি 


sos ৪2. 


০৩৩ শত 


. 00515510285 UR এন ০৪ tay Ly 
অর্থাৎ “রোমের সম্বাজ্ঞী ইস্তান্থুলে প্রজ্বুলিত যুদ্ধাগ্নিকে নির্বাপিত করলেন যখন তার রাজ্যের 
দেয়ালে দেয়ালে অবমাননা বিরাজ করছিল। যুদ্ধের আগুন সর্বত্র সরগরম ছিল সম্রাজ্ঞী বার্ষিক 
প্রদেয় কর ঘোষণা করায় যুদ্ধ যুদ্ধ রব বিদূরিত হয়ে গেল।” 
সালিহ ইব্‌ন আবূ জাফর আল-মানসুর লোকজনকে নিয়ে হজ্জ আদায় করেন। আর এ বছর 
যারা ইনতিকাল করেন তাদের মধ্যে কয়েকজন হলেন ঃ সুলায়মান ইব্‌ন আল-মুগীরা আবদুল্লাহ্‌ 
ইব্‌ন আল-আলা ইব্‌ন দুবার, আবদুর রহমান ইব্‌ন নায়িব ইবৃন ছাওবান এবং ওহাব ইব্‌ন খালিদ । 


১৬৬ হিজরীর আগমন 


এ বছরে মুহাররম মাসে আর-রশীদ রোমের শহরগুলো থেকে আগমন করেন। বড় 
শান-শওকতের সাথে তিনি বাগদাদে প্রবেশ করেন । তার সাথে ছিল রোমের লোকজন যারা স্বর্ণ 
ও অন্যান্য বস্তুর কর বহন করছিল। এ বছরই আল-মাহদী মূসা আল-হাদীর পর তার পুত্র হারূনুর 
রশীদের বায়আত গ্রহণ করেন এবং আর-রশীদ বলে তার উপাধি প্রদান করেন। 


www.almodina.com 


Contents 
আল-বিদায়া ওয়ান নিহায়া . ২৫৯ 


এ বছর আল-মাহদী ইয়াকুব ইব্‌ন দাউদের উপর নারায হন। তিনি তাকে পূর্বে খুব মর্যাদা 
দিয়েছিলেন। এমনকি তাকে ওযীর নিযুক্ত করেছিলেন ও ওযীরদের মধ্যে তাকে উচ্চতম মর্যাদা 
দান করেছিলেন । খিলাফতের যাবতীয় কাজকর্ম তার কাছে সমর্পণ করেছিলেন । এ সম্পর্কে কবি 
বায় রিনা 


Be zd 


NES + Cine sac es Lala 

অর্থাৎ “বনু উমাইয়াকে স্মরণ করছি ; তারা মরে গেছে তাই তোমাদের ঘুমও দীর্ঘায়িত 
হয়েছে। কার্যত খলীফা হলেন এখন ইয়াকুব ইব্‌ন দাউদ ৷ হে আমার সম্প্রদায় ! তোমাদের 
খিলাফত ধ্বংস হয়ে গেছে। এখন তোমরা আল্লাহ্‌র খলীফাকে খোজ করে পাচ্ছ মদ ও সুগন্ধির 
মধ্যে বিভোর ৷” | 

তার মধ্যে ও খলীফার মধ্যে যোগ্যতা ও দুর্নামের লড়াই চলতে থাকে । সভাসদবর্গ তাকে 
খলীফার বিরুদ্ধে বিদ্রোহী করে তোলে কিন্তু পরে আবার এটা মীমাংসা হয়ে যায় । এভাবে যখনই 
তারা বিভিন্ন পন্থায় দু'জনের মধ্যে তিক্ত অবস্থার সূচনা করে তখনই দূরীভূত হয়ে যায়। শেষ 
পর্যন্ত এমন এক ঘটনা ঘটল যার মীমাংসা আর হলো না। ইয়াকুব একদিন আল-মাহদীর কাছে 
প্রবেশ করেন। তিনি ছিলেন একটি জীকজমকপূর্ণ মজলিসে উপবিষ্ট সেটাকে বিভিন্ন রংয়ের ও 
রকমের ফুল-ফুলাদি দ্বারা সুশোভিতময় করা হয়েছিল । খলীফা বললেন, হে ইয়াকুব ! আমাদের 
এ মজলিসটিকে তুমি কেমন মনে করছ? ইয়াকুব বললেন, হে আমীরুল মুমিনীন ! এর থেকে 
উত্তম মজলিস আর আমি কোন দিনও দেখিনি । তখন তিনি বললেন, এ মজলিসে যা কিছু আছে 
সবই তোমার আনন্দের জন্য নিবেদিত । এ তরুণীটিকে রাখা হয়েছে তোমার আনন্দের ও 
বিনোদনের সমাপ্তি হিসেবে । তোমার কাছে আমার একটি প্রয়োজন রয়েছে, আমি চাই তুমি তা 
আমার জন্য আঞ্জাম দেবে । ইয়াকুব বললেন, সেটা কী? হে আমীরুল মু'মিনীন ! তিনি বললেন, 
আমি এটার কথা বলবো না যতক্ষণ না তুমি বলবে “হ্যা । তাই আমি বললাম, হ্যা, আপনার হুকুম 
শিরোধার্য। তিনি বললেন, বল আল্লাহ্‌র শপথ । আমি বললাম, আল্লাহ্‌র শপথ । তিনি বললেন, বল 
আমার আয়ুর শপথ! আমি বললাম, আমার আয়ুর শপথ । তিনি বললেন, তোমার হাতটা আমার 
মাথার উপর রাখ এবং তা আবার বল, আমি তাও বললাম । এরপর তিনি বললেন, এখানে 
একজন আলাবী অর্থাৎ আলী (রা)-এর বংশধর রয়েছে, আমি চাই তুমি তাকে আমার জন্য নিপাত 
করে দেবে । এটা প্রকাশ থাকে যে, তিনি হলেন আল-হাসান ইব্‌ন ইবরাহীম ইব্‌ন আবদুল্লাহ্‌ ইব্‌ন 
হাসান ইব্‌ন হাসান ইব্‌ন আলী ইব্‌ন আবূ তালিব । তখন আমি বললাম, হ্যা। তিনি বললেন, 
তাড়াতাড়ি করবে । এরপর এ মজলিসে যা কিছু ছিল তা আমার ঘরে স্থানান্তর করার জন্য হুকুম 
দিলেন আর আমাকে এক লাখ দিরহাম ও এ তরুণীটিকে প্রদান করার জন্য নির্দেশ প্রদান 
করলেন। ূ 

আমি এ তরুণীটিকে পেয়ে এত খুশী হয়েছিলাম যে, আর অন্য কিছুতে আমি এত খুশী 
হইনি । যখন সে আমার ঘরে এসে গেল তখন আমি তাকে ঘরের এক পার্শ্বে পর্দায় ঢেকে 
নিলাম । পরে আমি আলাবীকে আনার জন্য হুকুম দিলাম । তাকে আনা হলো । তিনি আমার কাছে 


www.almodina.com 


Contents 
২৬০ আল-বিদায়া ওয়ান নিহায়া 


বসলেন এরপর কথা বললেন । আমি তার মত এত বুদ্ধিমান ও সমঝদার আর কাউকে দেখিনি । 
এরপর তিনি আমাকে বললেন, হে ইয়াকুব ! তুমি কি আমার রক্ত নিয়ে আল্লাহ্‌র সাথে মুলাকাত 
করবে? আর আমি হলাম রাসূলুল্লাহ্‌ (সা)-এর কন্যা ফাতিমা (রা)-এর একজন বংশধর । তখন 
আমি বললাম, “না” । আল্লাহ্‌র শপথ করে বলছি, তুমি যেখানে ইচ্ছা, যখন ইচ্ছা তখন তুমি 
সেখানে চলে যেতে পার। তিনি বললেন, আমি অমুক অমুক শহর পসন্দ করি । আমি' তখন 
বললাম, যেভাবে ইচ্ছা সেভাবে আপনি চলে যান। আল-মাহদী যেন এ কথা জানতে না পারে। 
যদি তিনি জেনে যায় তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন আর আমিও ধ্বংস হয়ে যাব । তখন তিনি 
আমার নিকট থেকে বের হয়ে পড়লেন। আমি তীর সাথে দু'জন লোককে সংগী করে দিলাম 
. তে তার তাকে ভ্রমণ করাতে পারে এবং তার কডিফিত কোন একটি শহরে তাকে পৌছে দিতে 
পারে। কিন্তু আমি জানতাম না এ তরুণীটি যাবতীয় ঘটনা জেনে নিয়েছে এবং সে আমার ক্ষেত্রে 
গুপ্তচরের কাজ করেছে। সুতরাং তরুণীটি তার সেবককে আল-মাহদীর কাছে প্রেরণ করল এবং 
যাবতীয় ঘটনা সম্বন্ধে অবহিত করল । আল-মাহদী রাস্তায় লোক প্রেরণ করলেন এবং এ 
আলাবীকে ফেরত নিয়ে আসলেন । তিনি তাকে তার কাছে রাজধানীর কোন একটি ঘরে বন্দী 
করে রাখলেন । দ্বিতীয় দিন, আমার কাছে খলীফা লোক পাঠান। আমি কিন্তু আলাবী সম্বন্ধে কিছুই 
জানতে পারিনি । যখন আমি তার কাছে প্রবেশ করলাম তখন তিনি আমাকে বললেন, আলাবী কী 
করছে? আমি বললাম, সে মরে গেছে। তিনি বললেন, আল্লাহ্‌র শপথ ? আমি বললাম, আল্লাহ্‌র 
শপথ । তিনি বললেন, তোমার হাতটি আমার মাথায় রাখ এবং তোমার আয়ুর শপথ কর । আমি 
তা করলাম। এরপর তিনি বললেন, হে যুরক ! এ ঘরে যে আছে তাকে বের কর। তখন এ 
আলাবী বের হয়ে আসলেন এবং আমি লজ্জিত হয়ে পড়লাম ৷ আল-মাহদী বললেন, এখন তোমার 
রক্ত আমার জন্য হালাল। এরপর তিনি হুকুম জারি করলেন এবং মাটির নিচে কারাগারে আমাকে 
নিক্ষেপ করলেন। ইয়াকুব বলেন, আমি এমন এক জায়গায় ছিলাম যেখানে কিছু শুনতে ও 
দেখতে পেতাম না। আমার দৃষ্টিশক্তি নষ্ট এবং চুল লম্বা হয়ে যায়, এমনকি আমি চতুষ্পদ জন্তুর 
মতো হয়ে গেলাম । এরপর অনেক. দিন চলে যায়। একদিন আমাকে ডাকা হলো । আমি মাটির 
নিচের কারাগার থেকে বের হলাম । আমাকে বলা হল, আমীরুল মু'মিনীনকে সালাম কর । আমি 
তাকে সালাম করলাম এবং আমি ধারণা করলাম যে, তিনি আল-মাহদী। এরপর যখন আমি 
আল-মাহদীর কথা উল্লেখ করলাম খলীফা বললেন, আল-মাহদীর উপর আল্লাহ্‌ রহম করেছেন। 
তখন আমি বললাম, আপনি কি আল-হাদী ? তখন তিনি বললেন, আল-হাদীর উপর আল্লাহ্‌ রহম 
করেছেন। তখন আমি বললাম, আপনি কি আর-রশীদ ! তিনি বললেন, “হ্যা', তখন আমি 
বললাম, হে আমীরুল মু'মিনীন ! আপনি তো দেখতে পাচ্ছেন আমার দুর্বলতা ও অসুস্থতা । যদি 
আপনি আমাকে ছেড়ে দিতে ইচ্ছা করেন তাহলে ভাল হয়। তিনি বললেন, তুমি কোথায় যেতে 
চাও ? আমি বললাম, মক্কায় । তিনি বললেন, সোজাসুজি চলে যাও। এরপর তিনি মন্কায় চলে 
গেলেন এবং কিছুদিন পরে সেখানে ইনতিকাল করেন। আল্লাহ্‌ তা'আলা তার উপর রহম করুন । 


এ ইয়াকুব আল-মাহদীকে বিভিন্ন ক্ষেত্রে নসীহত করতেন। তীর সামনে পানীয় পরিবেশন 
করা ও বিভিন্ন সময়ে বেশী বেশী গান শুনার ব্যাপারে তিনি তাকে তিরস্কার করতেন এবং বলতেন, 
এ জন্যই কি আপনি আমাকে ওযীর নিযুক্ত করেছেন ? এ জন্যই কি আমি আপনার সংস্পর্শে 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ২৬১ 


আছি? মাসজিদুল হারামে পীচ ওয়াক্ত সালাত আদায় হওয়ার পর আপনার সামনে কি শরাব পান 
করা হবে ও গান গাওয়া হবে ? আল-মাহদী তাকে বলতেন, আবদুল্লাহ্‌ ইব্‌ন জাফর আপনার কথা 
 শুনেছে। ইয়াকুব তাকে বলতেন, এটা তার গুণাবলীর অন্তর্ভুক্ত নয়। যদি এটা আল্লাহ্র নৈকট্য 
লাভে সহায়তা করত তাহলে কোন বান্দা যদি এটা সর্বদা করত তবে এটা হত উত্তম ৷ এ সম্বন্ধে 
কোন এক কবি আল-মাহদীকে উৎসাহ প্রদান করার জন্য বলেন ঃ 

- SETAE ০2৯০ le ily + 098 29505 285 UL 

“অর্থাৎ “ইয়াকুব ইব্‌ন দাউদ আপনার নিকট থেকে সরিয়ে দেন এবং যে শরাব সুগন্ধির জন্য 
পরিচিত তার দিকে অগ্রসর হোন ৷” ্‌ 

এ বছর আল-মাহদী তার ঈসাবায নামক প্রাসাদে গমন করেন। প্রথমত প্রাসাদটি তার জন্য 
কাচা ইট দ্বারা তৈরি হয়েছিল। পরে এটাই পাকা ইট দ্বারা তৈরি করা হয়েছিল । সেখানে তিনি 
বসবাস করতেন আর এখানেই দিরহাম ও দীনার তৈরি করা হত। এ বছর আল-মাহদী মক্কী, 
মদীনা ও ইয়ামানের মধ্যে ডাক ব্যবস্থা প্রচলন করেন। এ বছরের পূর্বে কেউ আর এ কাজটি 
করেনি। 

এ বছরই মুসা আল-হাদী জুরজানে অভিযান পরিচালনা করেন। এ বছর আবু হানীফা (র)-এর 
ছাত্র আবু ইউসুফ রে)-কে কাধী নিয়োগ করা হয় । কূফার গভর্নর ইবরাহীম ইব্‌ন ইয়াহ্‌ইয়া ইবৃন 
মুহাম্মদ লোকজনকে নিয়ে এ বছর হজ্জ আদায় করেন। হারুনুর রশীদ ও রোমের মধ্যে সন্ধি 
স্থাপিত হওয়ায় এ বছর গ্রীষ্মকালীন যুদ্ধ সংঘটিত হয়নি । এ বছর যারা ইনতিকাল করেন তাদের 
মধ্যে কয়েকজন হলেন ঃ সাদাকা ইব্‌ন আবদুল্লাহ্‌ আল-সামীন, ০৮০০০ 
নিত হালা নী 


১৬৭ হিজরীর আগমন ্‌ 

এ বছর আল-মাহদী তার পুত্র মূসা আল-হাদীকে এক বিরাট সৈন্যদলসহ জুরজান অভিযানে 
প্রেরণ করেন । এত অধিক সৈন্য আর কোন অভিযানে দেখা যায়নি । তার যোগাযোগের ক্ষেত্রে 
আবান ইব্‌ন সাদাকাকে নিযুক্ত করেন। এ বছরই আল-মাহদীর পরে যিনি যুবরাজ ছিলেন সে ঈসা 
ইবৃন মূসা ইনতিকাল করেন । তিনি কুফায় ইনতিকাল করেন। কৃফার নায়িব রাওহ ইব্‌ন হাতিম ও 
গণ্যমান্য ব্যক্তিবর্গের একটি দল কাযীর কাছে তার মৃত্যুর সাক্ষ্য প্রদান করেন। এরপর তীকে 
দাফন করা হয়। তার সালাতে জানাযা আদায়ে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছিল। তখন আল-মাহদী 
গভর্নরের কাছে অত্যন্ত কড়া ভাষায় পত্র লিখেন এবং তার কাজের জবাবদিহিতার জন্য নির্দেশ 
দেন। এ বছর আল-মাহদী আবু উবায়দুল্লাহ্‌ মুআবিয়া ইব্‌ন উবায়দুল্লাহ্‌কে যোগাযোগ দপ্তর থেকে 
বরখাস্ত করেন এবং তার স্থলে দারোয়ান আর-রাবী ইব্‌ন ইউনুসকে নিয়োগ করেন । এরপর এ 
দপ্তরে সাঈদ. ইবৃন ওয়াকিদ তার স্থলাভিষিক্ত হন। আর আবূ আবদুল্লাহ তার পদ মর্যাদায় বহাল 
ছিলেন। 

এ বছর বাগদাদ ও বসরায় মহামারী আকারে প্লেগ রোগ ও প্রকট কাশি রোগ দেখা দেয়। 
আর দিন প্রখর না হওয়া পর্যন্ত দুনিয়া রাতের ন্যায় অন্ধকার হয়ে আসে । আর এ ঘটনাটি ঘটে ছিল 


www.almodina.com 





Contents 
২৬২ আল-বিদায়া ওয়ান নিহায়া 


এ বছরের যুলহাজ্জ মাসের কিছু দিন বাকী থাকার কালে । এ বছরই আল-মাহদী রাজ্যের সমগ্র 
এলাকায় যিন্দীকদের৯ একটি দলের পেছনে লাগলেন । তাদেরকে উপস্থিত করালেন এবং নিজের 
সামনে তাদেরকে বন্দী অবস্থায় হত্যা করেন । যিন্দীকদের নেতা ছিল উমর আল্-কালওয়াধী । এ 
বছর আল-মাহদী মাসজিদুল হারামের পরিধি বৃদ্ধি করেন। পরিধির মধ্যে বহু বাড়ি ঘর পড়ে যায়। 
ইয়াকতীন ইব্‌ন মূসা আল-মুয়াক্কালকে হারামাইনের ব্যাপারে দায়িত্‌ প্রদান করা হয়। 
আল-মাহদীর মৃত্যু পর্যন্ত তার পুনঃনির্মাণ কাজ চলছিল এবার সন্ধির কারণে গ্রীষ্মকালীন কোন 
যুদ্ধ সংঘটিত হয়নি। মদীনার নায়িব ইবরাহীম ইব্‌ন মুহাম্মদ লোকজন নিয়ে হজ্জ আদায় করেন। 
হজ্জ আদায় করার পর কিছু দিনের মধ্যে তিনি ইনতিকাল করেন । তার স্থলাভিষিক্ত হন ইসহাক 

এ বছর যেসব গণ্যমান্য ব্যক্তি ইনতিকাল করেন তাদের মধ্যে কয়েকজন হলেন £ কবি আবু 
মুআয বাশ্শার ইব্‌ন বুরদ (আকীলের আযাদকৃত দাস)। তিনি ছিলেন জন্মান্ধ । দশ বছরের কম 
বয়সে কবিতা রচনা করতেন। তিনি এমন সব উপমা দিতেন যা দৃষ্টিশক্তির অধিকারীরাও দিতে 
সক্ষম হন না। তীর প্রশংসা করেন আল-আসমাঈ, আল-জাহিয ও আবু উবায়দী। বর্ণনাকারী 
বলেন, তার ছিল তের হাজার লাইন কবিতা । যখন আল-মাহদীর কাছে খবর পৌছল যে, সে তার 
বদনাম করেছে এবং একদল লোক সাক্ষ্য দিলেন যে সে যিন্দীক বা ধর্মদ্রোহী তখন তাকে হত্যার 
নির্দেশ দেয়া হল এবং তাকে সত্তর ও কয়েক বছর বয়সে হত্যা করা হল। 

ইব্‌ন খাল্লিকান "০,0১5]1" নামক কিতাবে উল্লেখ করেন। তিনি বলেন, বাশৃশার ইব্‌ন বুরদ 
ইব্‌ন ইয়ারজূখ আল-আকীলী ছিলেন আযাদকৃত দাস। আল-আগানী গ্রন্থের প্রণেতা তার বংশধারা 
বর্ণনা করেন ও বংশধারা দীর্ঘায়িত করেন। তিনি ছিলেন বসরার বাসিন্দা, পরে বাগদাদে আগমন 
করেন। তিনি ছিলেন তুখারিস্তানের আদি বাসিন্দা । তিনি ছিলেন মোটাসোটা ও লম্বা চওড়া । তার 
কবিতা প্রথম স্তরের কবিদের কবিতার অন্তর্ভুক্ত । তার কবিতার একটি প্রসিদ্ধ লাইন হল ঃ 


০৮৪ ৯0100 UI ৪১ + 20১১০ ৯৯) ৭53 পুত ৩৩ 
অর্থাৎ “তুমি কি জান মহব্বতের পেছনে এমন একটি স্তর রয়েছে যা তোমার নিকবর্তী হবে 
তবে মহব্বত আমাকে দূরে সরিয়ে দিয়েছে। 
তার আরো একটি কথা $ 


38178706886 LES LLG 
রা আমর “৭২ জবি তোদার সেচ যাদুর ধত্যাযী বে আমি গেমকদের 
ভূপতিত হওয়ার স্থানগুলোকে ভয় করি । 
তার আরো কবিতা হলো £ 
| সার 4 ১৯১০১ নো 
লেজ 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া - ২৬৩ 


অর্থাৎ ‘হে আমার সম্প্রদায় ! আমার কান কোন এক এলাকার প্রতি আসক্ত । কোন কোন 
সময় চোখের আগে কানই প্রেম করে। তারা বলে, আমরা কেন তোমার দুই চোখকে দেখিনা? 
তাদেরকে আমি বললাম, কান তো চোখের ন্যায় অন্তরকে সিক্ত করে দেয়৷’ তার আরো কবিতা 
হলঃ 


AA 4 ৪ পু ও জপ চান ৮৮ eit ঠ ৫ “পণ 
4৩ ৯০১১ sm >: + Ul ১৪৮০) 1০11 el sl 


“+020 পপ৬. ৪.০ কপ.) পু পক et +2৪০০ 
7১31 85৪ AG ০১০১১ + 2০০৯৪ LL ০১] এইড YS 
০৪০প%৬০ 


| 34005 ১22141৮১০১৯ তেও + Sl 4৯11 4০০০ ৫০০৯ ০৪ 

অর্থাৎ “যখন সিদ্ধান্ত পরামর্শের রূপ নেয় তখন তুমি উপদেশদাতার কর্মদক্ষতার সাহায্য গ্রহণ 
কর কিংবা দক্ষ ব্যক্তির উপদেশ গ্রহণ কর। পরামর্শকে তোমার কাছে অপসন্দনীয় বস্তুকে সহ্য 
করা মনে করো না। কেননা ছোট ছোট পালকই বড় পালকের শক্তি যোগায় । এ হাতটি উত্তম নয় 
যেখানে হিংসা তার সাথীকে ন্যায্য পাওনা থেকে বঞ্চিত রাখে । আবার এ তরবারিটিতে উত্তম নয় 
যা দণ্ডায়মান ব্যক্তির দ্বারা সাহায্য প্রাপ্ত বা পরিচালিত হয়নি ৷' 


কবি বাশশার আল-মাহদীর প্রশংসা করত কিন্তু ওযীর তার নামে বদনাম করেন যে সে 
খলীফার দুর্নাম করেছে আর তার মধ্যে কুফরী মতবাদেও বিশ্বাস রয়েছে বলে অপবাদ দেয়। যে 
নাকি মাটি থেকে আগুনের 8 ডগ রত হক 
গ্রহণ করত । সে কবিতায় বলত £ 


গু eos 


lll ৬৪৫ Vee" 30415 + চিন 


অর্থাৎ “মাটি অন্ধকারময় এবং আগুন উজ্জ্বল । আর আগুন জন্মলগ্র থেকে উপাস্য হিসেবে 
গণ্য হয়ে আসছে ।, আল-মাহদী তাকে হত্যা করার নির্দেশ দেন এবং তাকে হত্যা করা হয়। 
কেউ কেউ বলেন, সে নিমজ্জিত হয়, এরপর এ বছরই তাকে বসরায় স্থানান্তরিত করা হয়। 
হাম্মাদ ইব্‌ন সালামা, আর-রাবী ইব্‌ন মুসলিম, সাঈদ ইব্‌ন আবদুল আযীয ইব্‌ন মুসলিম, গোলাম 
আতাবা, তিনি হলেন আতাবা ইব্‌ন আবান ইব্‌ন সামআ। তিনি উল্লেখযোগ্য ক্রন্দনকারী ইবাদত 
গুযারদের মধ্যে ছিলেন অন্যতম । তিনি খেজুর পাতা দিয়ে কাজ করে অর্থ উপার্জন করে জীবিকা 
নির্বাহ করতেন । তিনি অনবরত সিয়াম পালন করতে এবং লবণ ও রুটি দিয়ে ইফতার করতেন। 
মুহাম্মদ ইবৃন মাইমুন আল-ইয়াশকুরী। 
১৬৮ হিজরীর আগমন 

এ বছর রমাযান মাসে মুসলমান ও রোমকদের মধ্যে হারুনুর রশীদের মাধ্যমে তার পিতা 
আল-মাহদীর নির্দেশে যে সন্ধি স্থাপিত হয়েছিল, রোমকরা তা ভঙ্গ করে । সন্ধিটি বত্রিশ মাস টিকে 
ছিল। এরপর ইরাকের নায়িব একটি সৈন্যদল রোমে প্রেরণ করেন। তারা যুদ্ধ করে. শত্রুদের বন্দী 
করে, গনীমত অর্জন করে এবং নিরাপদে প্রত্যাবর্তন করে । এ বছর আল-মাহদী ফাইল ফিতার 


www.almodina.com 


Contents 


২৬৪ আল-বিদায়া ওয়ান নিহায়া 


দপ্তর প্রচলন করেন। উমাইয়া বংশের লোকেরা এটা জানত না। এ বছর লোকজনকে নিয়ে আলী 
ইব্‌ন মুহাম্মদ আল-মাহদী হজ্জ আদায় করেন তাকে ইব্‌ন রাবতা বলা হত। এ বছর যারা 
 ইনতিকাল করেন তারা হলেন ৪ 

আল-হাসানইব্নইয়াধীদ ইবন হাসান ইব্‌ন আলী ইব্‌ন জাব্‌ তালিব। আল-সানসূর ভারে 
পাঁচ বছরের জন্য মদীনার শাসক নিযুক্ত করেছিলেন। এরপর তার উপর রাগান্বিত হন, তাকে 
প্রহার করেন, বন্দী করেন এবং তীর সমস্ত সম্পদ বাজেয়াপ্ত করেন। ্‌ 

হাম্মাদ আজরাদ- তিনি ছিলেন চতুর, কৌতুকপ্রিয় ও কবি। তিনি আল-ওয়ালীদ ইব্‌ন 
ইয়াধীদের সাথে বাস করতেন এবং বাশৃশার ইবৃন বুরদের দুর্নাম করতেন । তিনি মাহদীর কাছে 
আগমন করতেন এবং কৃফায় অবতরণ করেন । তাকে যিনদীক বলে অপবাদ দেয়া হয়েছিল । 


তবাকাতুশ শু“আরা (০| ৯১] ১৪৮) নামক কিতাবে ইব্‌ন কুতায়বা বলেন, কৃফায় 


তিনজন হাম্মাদকে যিনদীক বলে অপবাদ দেয়া হয়েছিল- হাম্মাদুর রাবিআ, হাম্মাদ আজরাদ ও হাম্মাদ 
ইব্‌ন আয-যাবারকান আন-নাহবী । তারা কবির ভান করতেন এবং কৌতুক 'করতেন। 


বছর ইনতিকাল করেন । সিওয়ারের পর তিনি ছিলেন বসরার কাষী । তিনি খালিদ আল-হায্যা, 
দাউদ ইব্‌ন আবু হিন্দ ও সাঈদ আল-জারীরী থেকে হাদীস শুনেছেন। তীর থেকে ইব্‌ন মাহদী 
বর্ণনা করেন। তিনি ছিলেন বিশ্বস্ত ও ফকীহ্‌। মূলনীতি ও শাখা নীতির মধ্যে তার কতিপয় 
অপ্রচলিত ধ্যান ধারণা ছিল। একবার তাঁকে একটি মাসআলা সম্বন্ধে জিজ্ঞাসা করা হল। তিনি 
উত্তর প্রদানে ভুল করলেন। এক ব্যক্তি তাকে বললেন, এ মাসআলাটির হুকুম হবে এরূপ এরূপ । 
তখন তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন। এরপর বললেন, তাহলে আমি আমার মত পাল্টে 
নিলাম । আর আমি আত্মমর্াদা বোধহীন ব্যক্তি। সত্যের ব্যাপারে একটি লেজের অধিকারী হওয়া 
আমার কাছে বাতিলের ব্যাপারে একটি মাথার অধিকারী হওয়া থেকে উত্তম । এ বছরের যুলকাদা 
মাসে তিনি ইনতিকাল করেন । আবার কেউ কেউ বলেন, দশ বছর পর তিনি ইনতিকাল করেন। 
আল্লাহ্‌ সম্যক অবগত । 


ইনতিকাল করেন। তিনি ছিলেন মিসরের কাষী ৷ তিনি উত্তম কাযীদের অন্তর্ভুক্ত ছিলেন। তিনি 


আল-আকীলী- তিনি ও আফিয়া ইব্‌ন ইয়াধীদ আল-মাহদীর জন্য বাগদাদের পূর্বাংশের কাষী 
ছিলেন। ইব্‌ন আলাসাকে জিনদের কাযী বলা হত। কেননা সেখানে একটি কূপ ছিল কোন ব্যক্তি 
যদি সেখান থেকে কিছু নিয়ে নিত তাহলে সে দুর্দশাগ্রস্ত হত । তাই তিনি বললেন, হে জিনেরা ! 
আমার হুকুম জারি করলাম তোমাদের জন্য হল রাত আর আমাদের জন্য হল দিন। তখন থেকে 
যদি কেউ দিনে কোন বস্তু গ্রহণ করত দুর্দশাগ্রস্ত হত না। ইব্‌ন মুঈন বলেন $ তিনি ছিলেন বিশ্বস্ত। 
ইমাম বুখারী (র) বলেন, তীর স্মৃতি শক্তিতে কিছু অভিযোগ রয়েছে । 


www.almodina.com 


Contents ্‌ 
আল-বিদায়া ওয়ান নিহায়া ২৬৫ 


১৬৯ হিজরীর আগম 


এ বছরের মুহাররম মাসে আল-মাহদী ইব্‌ন আল-মানসূর মাসবাযান নামক স্থানে জুরে 
আক্রান্ত হয়ে মারা যান । কেউ কেউ বলেন, তাকে বিষ প্রয়োগ করা হয়েছিল । আবার কেউ কেউ 
বলেন, তাকে ঘোড়া কামড় দেয়। এরপর সে মারা যায়। 


আর তার জীবনী হল নিম্নরূপ 


তিনি ছিলেন আমীরুল মু'মিনীন আবু আবদুল্লাহ্‌ মুহাম্মদ ইব্‌ন আবদুল্লাহ্‌ ইব্ন মুহাম্মদ ইব্‌ন 
আলী ইবৃন আবদুল্লাহ্‌ ইবন আব্বাস আল-মাহদী । তাকে আল-মাহদী উপাধি দেয়া হয়েছিল এ 
প্রত্যাশায় যে হাদীসে উল্লিখিত ইমাম মাহদী তিনিই হবেন কিন্তু বাস্তবে তা আর হয়নি । তারা 
দু'জন নামে এক হলেও কাজে বিভিন্ন । ইমাম মাহদী (আ) শেষ যামানায় দুনিয়ায় অরাজকতা 
চলাকালে আগমন করবেন ; পৃথিবীকে ন্যায় বিচারে ভরে দেবেন যেমন তা অন্যায় অবিচারে ভরে 
রয়েছে । কথিত আছে যে, তার যামানায় ঈসা ইব্‌ন মারইয়াম দামেশকে অবতরণ করবেন। 

বিপদ-আপদ ও অরাজকতা সম্পর্কীয় হাদীসগুলোর মধ্যে এ ব্যাপারে উল্লেখ রয়েছে । উছমান 
ইব্‌ন আফ্ফান (রা)-এর মাধ্যমে হাদীস এসেছে যে, ইমাম মাহদী আসবেন বনু আব্বাস থেকে । 
'ইব্ন আব্বাস (রা) ও কাব আহবার থেকে বর্ণনা এসেছে যা শুদ্ধ নয়। যদি শুদ্ধ ধরে নেয়া হয় 
তাহলে এটাও নির্ধারিত হওয়ার প্রয়োজন পড়ে না। অন্য হাদীসে এসেছে যে, ইমাম মাহদী 
ফাতিমা (রা)-এর বংশধর থেকে আবির্ভূত হবেন। এ বর্ণনাটি পূর্বোক্ত বর্ণনার পরিপন্থী । আল- 
মাহদী ইব্‌ন মানসুরের মাতা হলেন উম্মু মূসা বিন্ত মানসূর ইব্‌ন আবদুল্লাহ্‌ আল-হিমইয়ারী। 
"মাহদীর পিতা সূত্রে তার দাদা আবদুল্লাহ্‌ ইব্‌ন আব্বাস থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) 
সালাতে ০১ ১১:। 44145 প্ৰকাশ্যে পড়তেন । দামেশকের কাী ইয়াহইয়া ইব্‌ন 
হামযা আন-নাহশালী তার থেকে বর্ণনা করেন এবং উল্লেখ করেন, যখন তিনি দামেশকে আগমন 
করেন আল-মাহদীর পেছনে তিনি সালাত আদায় করেন। তিনি দু'সূরার প্রথমে বিসমিল্লাহির 
রাহমানির রাহীম প্রকাশ্যে পাঠ করতেন । আর রাসূলুল্লাহ্‌ (সা) থেকে এটার সনদ বর্ণনা করেন। 
একাধিক বর্ণনাকারী ইয়াহইয়া ইব্‌ন হামযা থেকে বর্ণনা করেন। 

আল-মাহদী আল-মুবারক ইব্‌ন ফুযালা থেকে বর্ণনা করেন। জাফর ইব্‌ন সুলায়মান 
আল-যাব'ঈ মুহাম্মদ ইব্‌ন আবদুল্লাহ্‌ আর-রুকাশী এবং আবু সুফিয়ান সাঈদ ইব্‌ন ইয়াহইয়া ইব্‌ন 
মাহদী ও তার থেকে বর্ণনা করেন। ূ্‌ 

আল-মাহদীর জন্ম ছিল একশ ছাব্বিশ কিংবা সাতাশ অথবা একশ একুশ হিজরী সালে । তার 
পিতার মৃত্যুর পর একশ আটান্ন হিজরীর যুলহাজ্জ মাসে খলীফা নির্বাচিত হন। তখন তার বয়স 
ছিল তেত্রিশ বছর । বলকার ১ হামীমা নামক স্থানে তিনি জন্মগ্রহণ করেন । একশ উনসত্তর হিজরীর 
মুহাররম মাসে তিনি তেতাল্লিশ কিংবা আটচন্লিশ বছর বয়সে ইনতিকাল করেন । তার খিলাফতের 
সময়কাল ছিল দশ বছর এক মাস কয়েক দিন। তিনি ছিলেন তামাটে রংয়ের, লম্বা চওড়া ও. 
কৌকড়া চুল বিশিষ্ট ব্যক্তি । তার এক চোখে ছিল সাদা একটি চিহ্ন। কেউ কেউ বলেন, ডান 
চোখে আবার কেউ কেউ বলেন, বাম চোখে । দারোয়ান আর রাবী‘ বলেন, আমি একদিন 
১... বলকা পূর্ব জর্দানের দক্ষিণ অর্ধাংশ। 
আল-বিদায়া ওয়ান নিহায়া (১০ম খণ্ড)__-৩৪ 


www.almodina.com 


Contents 
২৬৬ আল-বিদায়া ওয়ান নিহায়া 


 মাহদীকে টাদনী রাতে তার একটি শামিয়ানায় সালাত আদায় করতে দেখলাম ।.তিনি ছিলেন সুন্দর 


পোশাক পরিহিত । আমি জানি না কোন্টি বেশী সুন্দর, তিনি, চাদ, শামিয়ানা না তার পোশাক ? 
তিনি এরপর পাঠ করেন $ 


-4০০115৮৮8১৩ aI ৪৪ 19585 iE SL ১০:48 

' “অর্থাৎ ক্ষমতায় অধিষ্ঠিত হলে সম্ভবত তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে এবং 
আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে (সূরা মুহাম্মদ 8 ২২)।” তারপর তিনি আমাকে হুকুম দিলেন আমি 
তার আত্মীয়দের মধ্য থেকে একজনকে হাযির করালাম । সে ছিল বন্দী । তখন তিনি তাকে ছেড়ে 
দিলেন। যখন মক্কায় তার পিতার ইনতিকালের খবর তার কাছে পৌছে, খবরটি তিনি দু'দিন 
গোপন রাখেন। এরপর বৃহস্পতিবার দিন ঘোষণা দেয়া হল- 2.2 51111 লোকজন হাযির 
হলেন। তিনি তাদের মধ্যে খুতবা দিলেন এবং তীর পিতার মৃত্যু সম্পর্কে তাদের অবহিত 
করলেন । তিনি বললেন, নিশ্চয়ই আমীরুল মু'মিনীনকে ডাকা হয়েছে। সুতরাং তিনি এ ডাকে 
সাড়া দিয়েছেন। অতএব আল্লাহ্র কাছে আমীরুল মু'মিনীনের পুণ্য ও প্রতিদানের আমি আশা 
পোষণ করছি এবং মুসলমানদের খিলাফতের জন্য আমি তার কাছে সাহায্য প্রার্থনা করছি। এরপর 
সেদিন লোকজন তীর হাতে খিলাফতের বায়আত গ্রহণ করেন। কবি আবু দালামা তার প্রতি 
সমবেদনা জ্ঞাপন করেন ও তীর জন্য একটি শোকগাথা রচনা করেন। তিনি বলেন $ 


৫০৪5৪০ 


05755 + Eu say ৪05০ 


জিবন গিরি এ + (৯০১১) 5015 4১২ ৫55 
১0121158758 TO ai 4 Gas ২৮৯11 aya (৮৮53 
8 SLMS +:47 2555 2৫ ০17 SE 
৮৯০ ০০ ১৬৫ ০০ SGN + 5 2535 A এজি 
LIAS ill 5৬ আও + 259 0555 di ০ 
অর্থাৎ ‘আমার দু'চোখের একটিকে তার আমীরের খুশীর কারণে তুমি আনন্দিত অবস্থায় 
দেখছ। আর দ্বিতীয়টি অশ্রুপাত করছে । চোখ একবার কাদে ও একবার হাসে । চোখ যেটাকে 
অপসন্দ করে সেটা তাকে দুঃখ দেয়। আর যেটাকে পসন্দ করে সেটা তাকে আনন্দ দেয়। 
খলীফার মৃত্যু তাকে নিরানন্দ করছে। অন্য দিন এ আনন্দময় আশ্রয়স্থল তাকে আনন্দ দিয়ে 
থাকে । তুমি যেমন দেখছ আমি সেরূপ দেখছি না। এমন চুল আমি দেখছি না যা আমি বিন্যাস 
করতে পারি । অন্যগুলোও দেখছি না যা মূলসহ উৎপাটন করা হয় । আহমদ (সা)-এর উন্মত নিয়ে 
খলীফা চলে গেছেন। আর তার পরে তোমাদের কাছে তার প্রতিনিধি এসে গেছেন। আল্লাহ্‌ 
2555805 
হবে।? 


আল-মাহদী একদিন খুতবায় বলেন, “হে জনগণ ! তোমরা যেমন প্রকাশ্যভাবে আমাদের 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ২৬৭ 


প্রতি আনুগত্য দেখাচ্ছ, অপ্রকাশ্যেও যেন এরূপ কর। তাহলে তোমাদেরকে শান্তি-ও নিরাপত্তা 
স্বাগত জানাবে এবং পরিণামে প্রশংসা অর্জন করতে পারবে । যে তোমাদের মধ্যে ন্যায় বিচার 
ছড়িয়ে দেবে তার জন্য তোমরা আনুগত্যের ডানা অবনত রাখবে । ওয়াদা অঙ্গীকারের পোশাক 
তোমাদেরকে জড়িয়ে ধরবে । তোমাদের জন্য নিরাপত্তা তোমাদের আত্মীয়ে পরিণত হবে। 
আল্লাহ্‌র প্রদর্শিত পথে সহজ উপজীবিকা তোমাদের জন্য অর্জিত হবে । যারা তোমাদের অগ্রে 
চলে গিয়েছেন তাদের কর্মধারা অনুযায়ী তোমরা এগিয়ে যাবে সম্মুখ পানে । আল্লাহ্র শপথ! আমি 
আমার জীবনে তোমাদেরকে শাস্তি থেকে অব্যাহতি দেব এবং তোমাদের প্রতি ইহসান করার জন্য 
নিজেকে সর্বদা উদ্বুদ্ধ করব । বর্ণনাকারী বলেন, তার এসব উত্তম কথাবার্তায় জনগণের চেহারা 
উজ্জ্বল হয়ে উঠল । এরপর তিনি তার পিতার জমাকৃত স্বর্ণ-রৌপ্য ইত্যাদির মাধ্যমে যে মূলধন 
জমা হয়েছিল যার কোন সীমা-পরিসীমা ছিল না এবং যার আধিক্যের বর্ণনা করা যায় না তা তিনি 
জনগণের মধ্যে বন্টন করে দেন। তার পরিবারবর্গ ও দাসদেরকে তার মধ্য থেকে কিছুই দিলেন - 
না বরং তাদের জন্য তাদের প্রয়োজন মিটানোর পরিমাণ খাদ্য বায়তুল মাল থেকে বরাদ্দ করেন। 
অন্যান্য দান ব্যতীত প্রতি মাসে জন প্রতি পাচশ দিরহাম নির্ধারণ করেন। তার পিতা বায়তুল মাল 
পরিপূর্ণ রাখাকে পসন্দ করতেন । তিনি প্রতি বছর উত্তম সম্পদ থেকে এক হাজার দিরহাম ব্যয় 
করতেন। আল-মাহদী মসজিদে আর-রুসাফা, দুর্গের চারপাশে গর্ত খনন ও শহরের চারপাশে 
প্রাচীর নির্মাণ করেন এবং উল্লিখিত বিভিন্ন শহর নির্মাণের নির্দেশ প্রদান করেন। 

কাষী শুরায়ক ইব্‌ন আবদুল্লাহ্‌ সম্বন্ধে খলীফার কাছে উল্লেখ করা হল যে, তিনি খলীফার 
পেছনে সালাত আদায় করেন না। তাই তাকে খলীফা উপস্থিত হবার জন্য নির্দেশ দেন এবং তার 
সাথে কথা বলেন। এরপর আল-মাহদী তাকে অন্যান্য কথার মধ্যে বললেন, হে ব্যভিচারিণীর 
পুত্র! তখন শুরায়ক খলীফাকে বললেন, থামুন, থামুন, হে আমীরুল মু'মিনীন ! তিনি ছিলেন 
সিয়াম পালনকারিণী ও ইবাদতগুযার । তখন খলীফা তাকে বললেন, “হে যিনদীক (কাফির) ! 
আমি তোমাকে অবশ্যই হত্যা করব । শুরায়ক হাসি দিয়ে বললেন, হে আমীরুল মুমিনীন ! যারা 
যিনদীক তাদের কতগুলো চিহ্ন রয়েছে যার দ্বারা তাদেরকে চেনা যায় ; তারা মদ পান করে এবং 
তারা মদ পরিবেশনকারিণীদেরকে নিজের কাছে রাখে । আল-মাহদী তখন চুপ হয়ে গেলেন এবং 
শুরায়ক তার সম্মুখ থেকে বের হয়ে চলে গেলেন । | 

এতিহাসিকগণ উল্লেখ করেন, একদিন বাতাস প্রচণ্ড গতিতে বইতে লাগল । মাহদী তখন 
তার বাড়ির একটি ঘরে প্রবেশ করেন এবং মাটির সাথে তার গাল লাগিয়ে বলতে লাগলেন 8 . 


05505 BEL দত nll 0 Ty sie ভডচিন। Gi 01180 
+ 32581 Sal ১০ 921 ০০৯০2 211 
_ অর্থাৎ “হে আল্লাহ্‌ ! এ শাস্তির যদি লক্ষ্যবস্তু আমিই হয়ে থাকি জনগণ নয় তাহলে আমি 
তোমার সামনে একেবারে হাযির, তুমি যা ইচ্ছা কর। হে আল্লাহ্‌ ! তুমি আমার সাথে এমন 


আচরণ কর না যাতে ..... বিভিন্ন ধর্মালম্বী আমাদের শত্রুরা আনন্দিত হয়। এরূপ অবস্থা বহুক্ষণ 
বিরাজ করে ও পরে আকাশ. পরিষ্কার হয়ে যায়। 


একদিন এক ব্যক্তি আল-মাহদীর কাছে প্রবেশ করে । তার সাথে ছিল এক জোড়া পাদুকা । 


www.almodina.com 


Contents 
২৬৮ আল-বিদায়া ওয়ান নিহায়া 


সে বলল, এগুলো রাসূলুল্লাহ্‌ (সা)-এর পাদুকা । আমি এগুলো আপনাকে হাদিয়া দিলাম । খলীফা 
বললেন, এগুলো আমাকে দাও। সে তাকে এগুলো দিল। এগুলোতে তিনি চুমু খেলেন এবং তার 
দু'চোখের উপর রাখলেন। তাকে দশ হাজার দিরহাম প্রদান করার জন্য হুকুম দিলেন। যখন 
লোকটি চলে গেল আল-মাহদী বললেন, আল্লাহর শপথ! আমি অবশ্যই জানি যে, রাসূলুল্লাহ্‌ (সা) 
এসব পাদুকা পরিধান করাতো দূরের কথা তিনি এগুলোর ইচ্ছা করেন নি। কিন্তু যদি আমি 
এগুলো ফেরত দিতাম তাহলে সে লোকজনকে বলত, আমি তাকে রাসূলুল্লাহ্‌ (সা)-এর পাদুকা 
মুবারক হাদিয়া দিয়েছিলাম কিন্তু তিনি তা আমাকে ফেরত দিয়েছেন। আর লোকজনও তাকে 
বিশ্বাস করত । কেননা সাধারণ জনগণ এ ধরনের বিষয়াদির প্রতি অত্যন্ত আকৃষ্ট হয়ে থাকে। 
" তাদের অভ্যাস হল শক্তিশালীর বিরুদ্ধে দুর্বলকে সাহায্য করা যদিও দুর্বল লোকটি যালিম হয়ে 
থাকে। তাই আমি তার মুখের ভাষা এ দশ হাজার দিরহাম দিয়ে খরিদ করে নিলাম। আর এটাই 
আমি আমার জন্য অধিক গ্রহণীয় ও সঠিক বলে মনে করলাম । 

এ কথা প্রসিদ্ধ আছে যে, তিনি কবুতরের খেলা ও প্রতিযোগিতা পসন্দ করতেন। একদিন 
তীর কাছে মুহাদ্দিসগণের একটি দল প্রবেশ করলেন । তীদের মধ্যে ছিলেন ইতাব ইবরাহীম । 
তিনি তখন তার কাছে আবু হুরায়রা (রা)-এর বর্ণিত একটি হাদীস বর্ণনা করেন। হাদীসটি হল ঃ 
00 05213 ৪১৯৯210৯১21 ০২৯ ০৪ %। 3253 অর্থাৎ প্রতিযোগিতা বৈধ 
হচ্ছে উট কিংবা নাল পরিধান করানো হয় এরূপ খুরযুক্ত চতুষ্পদ জন্তু কিংব ভানাযুক্ত পাখির । 
তিনি তখন তাকে দশ হাজার দিরহহাম প্রদান করার নির্দেশ যেন। যখন ব্যক্তিটি চলে যান তখন 
তিনি বলেন, আল্লাহ্‌র শপথ, আমি অবশ্যই জানি যে, ইতাব রাসূলুল্লাহ্‌ (সা)-এর প্রতি মিথ্যা 
আরোপ করেছেন। এরপর কবুতরটিকে যবাহ করার হুকুম দেন। পরে ইতাবের আর কোন কথা 
উল্লেখ করেননি । ূ 

“আল্লামা ওয়াকিদী বলেন, একদিন আমি আল-মাহদীর কাছে প্রবেশ করলাম ৷ তার কাছে 
আমি কিছু হাদীস বর্ণনা করলাম । তিনি এগুলো আমার নিকট থেকে লিখে নেয়ার ব্যবস্থা করেন। 
এরপর তিনি দাড়ান এবং মহিলাদের ঘরে প্রবেশ করেন। তারপর বের হয়ে আসেন। তখন তিনি 
ছিলেন অত্যন্ত রাগাবিত। আমি বললাম, আপনার কী হয়েছে হে আমীরুল মু'মিনীন ? তিনি 
বললেন, আমি খাইযুরানের ঘরে প্রবেশ করেছিলাম সে আমার কাছে দীড়াল এবং আমার 
জামা-কাপড় ছিড়ে ফেলল । আর সে বলছিল, আমি তোমার মধ্যে কোন কল্যাণ খুঁজে পাইনি। হে 
ওয়াকিদী ! আল্লাহ্র শপথ ! আমি দাস-দাসী বিক্রেতা থেকে তাকে খরিদ করেছিলাম এবং ঘরে 
উঠিয়ে নিয়েছিলাম । আর সে আমার কাছে যা মর্যাদা লাভ করার তা করেছে । আমার পরে তার 
দুই সন্তানের জন্য আমীরুল মু'মিনীনের বায়আত গ্রহণ করেছি। হে আমীরুল মু'মিনীন ! 
রাসূলুল্লাহ্‌ (সা) বলেছেন, তারা অনুগধহপরায়ণদের উপর প্রভাব বিস্তার করে থাকে আর ইতররা 
তাদের উপর প্রভাব বিস্তার করে থাকে । তিনি আরো বলেছেন, তোমাদের মধ্যে উত্তম হলেন এ 
ব্যক্তি যিনি তার পরিবারের জন্য উত্তম । আর আমি নিজের পরিবারের জন্য তোমাদের মধ্যে 
উত্তম। মহিলাকে বাঁকা পাঁজরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে। যদি তুমি তাকে পরিপূর্ণভাবে 
সোজা করতে চাও তাহলে তাকে তুমি ভেঙ্গে ফেলবে । আর এ সম্পর্কে তার নিকট আমার 
বর্তমান মজুদ থেকে আমি হাদীস বর্ণনা করলাম । খলীফা আমাকে দু'হাজার দীনার প্রদান করার 


www.almodina.com 


Contents 
আল-বিদায়া ওয়ান নিহায়া | ২৬৯ 


নির্দেশ দেন। যখন আমি ঘরে পৌছলাম, দেখতে পেলাম খাইযুরানের দূত দশ দিরহাম কম 
দু'হাজার দিরহাম নিয়ে আমার সাথে সাক্ষাৎ করতে এসেছে । আর তার সাথে ছিল অন্যান্য 
জামা-কাপড় । সে আমার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য ও আমার প্রশংসা করার জন্য লোক 
প্রেরণ করেছে। 


এঁতিহাসিকগণ উল্লেখ করেন, আল-মাহদী একবার কৃফার এক বাসিন্দার রক্ত হালাল ঘোষণা 
করেন । আর যে ব্যক্তি তাকে ধরিয়ে দেবে তার জন্য পুরস্কার ঘোষণা করেন এক লাখ দিরহাম। 
লোকটি বাগদাদে গোপনে প্রবেশ করল তখন তার সাথে এক লোকের সাক্ষাৎ হয় । সে তখন 
তার সমস্ত কাপড়-চোপড় জড়িয়ে ধরে ও ঘোষণা করে- এটি আমীরুল মু"মিনীনের আসামী । 
অন্য দিকে লোকটি তার থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু সে সক্ষম হচ্ছিল না। এ দু'জন 
যখন একজন আরেকজনকে টানাটানি করছিল । তাদের কাছে জনতা জমায়েত হয়েছিল । শহরের 
আমীর একটি আরোহীতে আরোহণ করে এ রাস্তা দিয়ে যাচ্ছিলেন ; আমীরের নাম ছিল মা'আন 
ইব্‌ন যায়িদা। তখন লোকটি বলল, হে আবুল ওয়ালীদ ! আমি ভীত-সন্ত্রস্ত, আশ্রয়প্রার্থী । মা'আন 
বললেন, তোমার দুর্ভাগ্য ! তোমার ও তার মধ্যে কী ঘটনা ঘটেছে ? লোকটি বলল, এটা 
আমীরুল মুমিনীনের আসামী | যে তাকে হাযির করতে পারবে তার জন্য আমীরুল মু'মিনীন এক 
লাখ দিরহাম পুরস্কার ঘোষণা করেছেন মা“আন বললেন, তুমি কি জান না ? আমি তাকে নিরাপত্তা 
দিয়েছি। তাকে তুমি ছেড়ে দাও। এরপর তিনি তার এক গোলামকে হুকুম দিলেন, সে তাকে 
নামিয়ে নিল এবং অন্য একটি সওয়ারীতে আরোহণ করাল । আর তাকে নিয়ে তার বাড়িতে চলে 
গেল। এ লোকটি খলীফার দরবারে গমন করল এবং সভাসদবর্গের কাছে এ খবরটি পৌছাল। 
আল-মাহদীর কাছে যখন এ খবর পৌছল তিনি মা“আনের কাছে এক লোককে প্রেরণ করে তাকে 
: ডেকে পাঠালেন । মা'আন খলীফার কাছে প্রবেশ করলেন ও তাকে সালাম করলেন । কিন্তু খলীফা 
তার সালামের উত্তর দিলেন না এবং বললেন, হে মা'আন ! আমার কাছে খবর পৌছেছে যে, তুমি 
আমার বিরুদ্ধে কাউকে নিরাপত্তা দিয়েছ? তিনি বললেন, “হ্যা” । খলীফা বললেন, আবারও হ্যা ? 
তিনি বললেন, “হ্যা” ; আপনার রাজত্বে আমি চার হাজার মুসল্লীকে হত্যা করেছি, তার মধ্যে 
. আমি কি একজনকে নিরাপত্তা দিতে পারি না ? আল-মাহদী চুপ করে রইলেন। তারপর তিনি তার 
দিকে মাথা উঠায়ে নঘর করলেন এবং বললেন, হে মা“আন! তুমি যাকে নিরাপত্তা দিয়েছে আমিও 
তাকে নিরাপত্তা দিলাম । তিনি তখন বললেন, হে আমীরুল মু'মিনীন ! লোকটি দুর্বল, তাকে ৩০ 
খলীফাদের পুরস্কার প্রজাদের অপরাধের মাত্রার উপর নির্ভর করে । কাজেই আমি তার জন্য এক 
লাখ দিরহামের হুকুম দিচ্ছি। মা“আনের সামনেই আমি এ লোকটির প্রতি হামলা করলাম তখন 
তাকে মা“আন বললেন, সম্পদ নিয়ে যাও, UE AN এবং ভবিষ্যতের 
জন্য তোমার নিয়ত সংশোধন করে নিও । 


একবার আল-মাহদী বসরায় আগমন করলেন। এরপর তিনি লোকজনকে নিয়ে সালাত 
আদায় করার জন্য বের হলেন। এমন সময় এক মরুবাসী আসেন এবং বলেন, হে আমীরুল 
মু'মিনীন ! মুসন্ত্লীরা চলে এসেছেন, আমির ওযু করা পর্যন্ত তারা যেন আমার জন্য অপেক্ষা 
করেন। খলীফা তখন তাদেরকে তার জন্য অপেক্ষা করার নির্দেশ দিলেন । আল-মাহদী মিহরাবে 


www.almodina.com 


Contents 
২৭০ আল-বিদায়া ওয়ান নিহায়া 


দাড়িয়ে তার জন্য অপেক্ষা করছিলেন। যতক্ষণ পর্যন্ত না বলা হলো যে মরুবাসী এসেছেন 
ততক্ষণ পর্যন্ত আল-মাহদী তাকবীরে তাহরীমা বলেননি । এরপর তিনি তাকবীর বললেন। 
লোকজন খলীফার চরিত্র মাধুর্যে অবাক হলেন। মরুবাসী এগিয়ে আসলেন ; তার সাথে ছিল সীল 
মোহরকৃত একটি পত্র। আর তিনি বলছিলেন, “এটা আমার কাছে আমীরুল মু*মিনীনের একটি 
এবং এটা খলীফার কাছে নিয়ে আসলেন। মকুবাসীও পাশে দাড়িয়ে ছিলেন। তিনি পত্রটি 
খুললেন, দেখা গেল চামড়ার একটি টুকরা । তার মধ্যে দুর্বল হাতের লেখা । মরুবাসী বলছিলেন, 

এটা খলীফার হাতের লেখা । আল-মাহদী মুচকি হাসেন এবং বলেন, মরুবাসীটি সত্য বলেছেন, 

এটা আমারই হাতের লেখা । আমি একদিন শিকারে বের হয়েছিলাম । আমি আমার লোকজন 
থেকে পৃথক হয়ে পড়লাম । রাত ঘনিয়ে আসল । আমি রাসূলুল্লাহ্‌ (সা)-এর শেখানো তাবীযের 

শরণাপন্ন হলাম । দূরে আগুন জ্বলতে দেখলাম । এগিয়ে গেলাম; দেখি এ বৃদ্ধ লোকটি তীর স্ত্রীর 

_ সাথে একটি তীবুতে অবস্থান করছেন। তারা দু'জনে আগুন জ্বালিয়ে রেখেছেন । আমি তাদেরকে 

সালাম দিলাম । তারা আমার সালামের উত্তর দিলেন । আমাকে বসার জন্য একটি চাদর বিছিয়ে 

দিলেন এবং পানি মিশ্রিত দুধ পান করালেন । আমি যা পান করলাম তা ছিল আমার কাছে অত্যন্ত 

সুস্বাদু । এ জামা-কাপড়ে আমি সেখানে ঘুমালাম, এর থেকে উত্তম ঘুম আমি কোন দিন ঘুমাইনি 

কিংবা ঘুমিয়েছিলাম বলে স্মরণ হচ্ছিল না। তিনি একটি ছোট বকরীর কাছে গেলেন এবং এটাকে 

যুবাহ করলেন। তার স্ত্রীকে বলতে শুনছিলাম £ তোমার অর্জিত ধন ও তোমার ছেলেমেয়ের 

উপজীবিকা, আর তুমি এটাকে যবাহ করলে ? তুমি তোমাকে ধ্বংস করলে এবং তোমার 

পরিবার-পরিজনকেও ধ্বংস করলে? কিন্তু তিনি তার দিকে কোন ভ্রক্ষেপ করলেন.না। মহিলাটি 

ঘুম থেকে জেগে উঠল এবং বকরীর গোশত ভুনা করল । আমি তাকে বললাম, আপনার কাছে. 
কি কোন বস্তু আছে আপনার জন্য আমি তার মাধ্যমে কিছু লিখে দেব ? তিনি আমার কাছে এ 

চামড়ার টুকরাটি নিয়ে এসেছিলেন । তার মধ্যে লোকটির জন্য ছাইয়ের কাঠি দিয়ে লিখেছিলাম ঃ 

পাচ লাখ দিরহাম । আমি অবশ্য ইচ্ছা করেছিলাম পঞ্চাশ হাজারের । আল্লাহ্র শপথ ! আমি তাকে 

সম্পূর্ণ পরিমাণ সম্পদই দান করব যদিও এ পরিমাণ ব্যতীত বায়তুল মালে অন্য কোন সম্পদ না 

থাকে। এরপর খলীফা তাকে পাঁচ লাখ দিরহাম দেওয়ার হুকুম দিলেন ।.মরুবাসী এ পরিমাণ 

সম্পদ হস্তগত করলেন এবং আস্বার অঞ্চলের হজ্জের রাস্তায় এখানে স্থায়ীভাবে বসবাস. করতে 

লাগলেন। এদিক দিয়ে যে কেউ যাতায়াত করত তাকে তিনি মেহমানদারী করতেন । এভাবে তার 

ঘরটি আমীরুল মু'মিনীন আল-মাহদীর মেহমানখানা হিসেবে পরিচিত হতে থাকে ।. 


সিওয়ার-সিরওয়ারের সাথী রাহবাত থেকে বর্ণিত। তিনি বলেন, একদিন আমি আল-মাহদীর 
কাছ থেকে বিদায় হয়ে আসলাম । আমার ঘরে পৌছলাম । আমার সামনে খাবার রাখ হল কিন্তু 
খাবার খেতে আমার মন চাইল না। এরপর একা ঘরে প্রবেশ করলাম যাতে দুপুরে খাওয়ার পর 
একটু ঘুমাতে পারি কিন্তু ঘুম আসল না। এরপর আমার দাসীদের কোন একজনকে ডাকলাম 
যাতে তার সাথে চিত্ত বিনোদন করা যায় কিন্তু তার দিকেও মন আকৃষ্ট হল না। তাই উঠে 
দাড়ালাম, ঘর থেকে বের হলাম । আমার খচ্চরে সাওয়ার হলাম । কিছু দূর যাওয়ার পর এক 
ব্যক্তির সাথে সাক্ষাত হয় তার সাথে ছিল দু'হাজার দিরহাম । আমি বললাম, এগুলো কার কাছ 


www.almodina.com 


Contents | 
আল-বিদায়া ওয়ান নিহায়া র ২৭১ 


থেকে এসেছে? তখন তিনি বললেন, এটা তোমার নতুন আমীরের নিকট থেকে । আমি তাকে 
আমার সাথে নিয়ে নিলাম এবং বাগদাদের অলি-গলিতে চলতে লাগলাম যাতে আমি যে চিন্তাযুক্ত 
ছিলাম তার থেকে কিছুটা মুক্তি পাওয়া যায় । আসর নামাযের সময় ঘনিয়ে আসল । প্রস্তরময় 
জায়গায় একটি মসজিদে আমরা পৌছলাম । আমি নামায আদায় করার জন্য অবতরণ করলাম । 
আমি যখন নামায শেষ করলাম একটি অন্ধ লোককে দেখতে পেলাম । তিনি আমার কাপড় টেনে 
ধরলেন এবং বললেন, আপনার কাছে আমার প্রয়োজন রয়েছে । আমি বললাম, আপনার 
প্রয়োজনটা কী? তিনি বললেন, আমি একজন অন্ধ লোক কিন্তু আমি যখন আপনার কাছ থেকে 
সুগন্ধি পেলাম বুঝতে পারলাম আপনি একজন বিত্তশালী ব্যক্তি। তাই আমি আপনার কাছে আমার 
প্রয়োজনটি উপস্থাপন করতে চাই । আমি বললাম, সেটা কী? তিনি বললেন, মসজিদের বরাবর 
যে প্রাসাদটি রয়েছে এটা ছিল আমার পিতার ৷ তিনি এখান থেকে খুরাসানে চলে যান। আর ' 
এটাকে বিক্রি করে দেন এবং আমাকে তার সাথে নিয়ে নেন। তখন আমি ছিলাম খুব ছোট । 
সেখানে আমরা পরে পৃথক হয়ে যাই । আর আমি অন্ধও হয়ে যাই। আমার পিতার মৃত্যুর পর 
আমি বাগদাদে ফিরে আসি । তখন আমি এ প্রাসাদের মালিকের কাছে আগমন করি । তার থেকে 
আমি কিছু অর্থ চাই যাতে তার দ্বারা চলাফেরা করতে পারি এবং সিওয়ার নামক ব্যক্তিটির সাথে 
সাক্ষাৎ করতে পারি। কেননা তিনি ছিলেন আমার পিতার বন্ধু । তার কাছে হয়ত সম্পদ থাকতে. 
পারে এবং তিনি আমাকে তার থেকে কিছু দান করতে পারেন। আমি বললাম, তোমার পিতা 
কে? তখন সে এমন এক ব্যক্তির কথা উল্লেখ করে যিনি ছিলেন আমার কাছে অধিক প্রিয়। তখন ' 
আমি বললাম, আমিই সিওয়ার তোমার পিতার বন্ধু। এ দিনে আল্লাহ্‌ তা'আলা আমাকে ঘুম, 
প্রশান্তি, খাওয়া-দাওয়া ও আরাম-আয়েশ থেকে বিরত রেখেছেন এমনকি আমাকে আমার ঘর 
থেকে বের করে দিয়েছেনযাতে আমি তোমার সাথে একত্র হতে পারি । আর আল্লাহ্‌ আমাকে 
তোমার সামনে উপবিষ্ট করে দিয়েছেন । আমি আমার প্রতিনিধিকে হুকুম দিলাম তার সাথে যে 
দু'হাজার দিরহাম রয়েছে তা যেন তাকে প্রদান করে । আমি তাকে আরো বললাম, যখন 
আগামীকাল আসবে তখন তুমি অমুক জায়গায় আমার ঘরে আসবে । এরপর আমি সওয়ার হলাম 
এবং রাজধানীতে চলে এলাম ও বলতে লাগলাম, আজ রাতে আল-মাহদীর কাছে রাতের গল্পের 
ক্ষেত্রে এর থেকে অদ্ভূত কোন গল্প আছে বলে আমি মনে করি না। আমি যখন তার কাছে এ 
ঘটনাটি বর্ণনা করলাম তিনি তা অত্যন্ত পসন্দ করলেন এবং এ অন্ধটিকে তিনি দু'হাজার দীনার 
প্রদান করার নির্দেশ দিলেন । আর আমাকে বললেন, তোমার কি কোন খণ আছে? আমি বললাম, 
হ্যা, তিনি বললেন, কত ? আমি বললাম, পঞ্চাশ হাজার দীনার । তখন তিনি চুপ করে রইলেন। 
কিছুক্ষণ আমার সাথে কথাবার্তা বললেন। তারপর যখন আমি তার সম্মুখ থেকে উঠে দীড়ালাম 
এবং আমার ঘরে পৌছে দেখলাম, মুটেরা আমার জন্য পঞ্চাশ হাজার দীনার এবং অন্ধের জন্য 
দু'হাজার দীনার নিয়ে আমি ঘরে পৌছার পূর্বেই তারা আমার ঘরে পৌছে গেছে। অন্ধ লোকটির 
এদিন আমার ওখানে আসার জন্য আমি অপেক্ষা করতে লাগলাম । সে পৌছতে একটু দেরী 
করল । তখন সন্ধ্যা হয় এবং আমি আবার আল-মাহদীর কাছে গেলাম । তিনি আমাকে বললেন, 
তোমার ব্যাপারে আমি চিন্তা করে দেখলাম, যদি তুমি তোমার ঝণ আদায় কর তাহলে তোমার 
কাছে আর কোন সম্পদই থাকে না। তাই আমি তোমার জন্য আরো পঞ্চাশ হাজার দীনার প্রদান 


www.almodina.com 


00171691715 
২৭২ . .. আল-বিদায়া ওয়ান নিহায়া 


করার হুকুম দিলাম । তৃতীয় দিনে অন্ধ লোকটি পুনরায় আগমন করল । তখন আমি তাকে 
বললাম, তোমার ওসীলায় আল্লাহ্‌ তা'আলা আমাকে বহু কল্যাণ দান করেছেন্‌। খলীফা যে 
দু'হাজার দীনার তাকে দিয়েছিলেন তা আমি তাকে প্রদান করলাম । আবার আমার নিজের কাছ 
থেকে আরো দু'হাজার দীনারও তাকে প্রদান করলাম । 

আল-মাহদীর স্ত্রী দীড়িয়েছিলেন। তিনি বললেন, হে রাসূলুল্লাহ্‌ (সা)-এর আত্মীয় ! আমার 
প্রয়োজনও পূর্ণ কর । আল-মাহদী তখন বললেন, এ কথাটি অন্য কারো কাছে শুনিনি । তাই তার 
প্রয়োজন পুরণ কর এবং তাকে দশ হাজার দিরহাম প্রদান কর। 

একদিন ইব্‌ন খাইয়াত আল-মাহদীর কাছে প্রবেশ করেন এবং তার প্রশংসা করেন। তিনি 
তাকে পঞ্চাশ হাজার দিরহাম প্রদান করার জন্য হুকুম দেন। ইব্‌ন খাইয়াত তা বিতরণ করে দেন 
এবং নিম্নে উল্লিখিত কবিতাটি আবৃত্তি করেন 8. 


৬১১৫ ১০০ ৬৯] 01 Ni + dl টু ০৯০1 ৫ ৪৯৫৪ Sl 


xe LSS lly oil + dl ১১০৫ Gus Li 


অর্থাৎ ‘আমি বিত্ত চেয়ে আমার হাত দিয়ে তার হাত ধরলাম আমি জানতাম না তার থেকে 
'দান এভাবে সীমা পেরিয়ে আসে । আমি তার থেকে অতটুকু পাইনি যতটুকু বিস্তবানরা পেয়ে 
যা নি জনক জরা কা যা খেকে যা নিয় জজ রুনির 
বন্টন করে দিলাম !' 

. বর্ণনাকারী বলেন, যখন এ কবিতাটি আল-মাহদীর কাছে পৌছল তখন তিনি তাকে প্রতিটি 
 দিরহামের পরিবর্তে দীনার প্রদান করলেন। সামগ্রিকভাবে বিচার করতে গেলে দেখা যায় যে, 
আল-মাহদীর কীর্তি ও অবদান অত্যন্ত প্রশংসনীয় । মাসবাযানের তার মৃত্যু ঘটে । তিনি 
মাসবাযানের দিকে রওনা হয়েছিলেন তার পুত্র আল-হাদীর কাছে লোক প্রেরণ করে তাকে জুরজান 
থেকে ডেকে পাঠানোর জন্য । যাতে তার পুত্র তার কাছে হাযির হন এবং তার থেকে খিলাফতের 
নিযুক্তি পত্র বাতিল করে তার পরে হারুনুর রশীদকে তিনি যুবরাজ নিযুক্ত করতে পারেন । কিন্তু 
আল-হাদী তা থেকে বিরত থাকেন ও অস্বীকৃতি জ্ঞাপন করেন। তাই আল-মাহদী তাকে হাযির 
করাবার জন্য তার দিকে রওয়ানা হয়ে যান। যখন তিনি মাসবাযানে পৌছেন তখন তিনি সেখানে 
মৃত্যুবরণ করেন। যখন তিনি বাগদাদে কাসরে সালামাতে অবস্থান করছিলেন তখন তিনি স্বপ্নে 
দেখেছিলেন-একজন বৃদ্ধ লোক প্রসাদের দরজায় দণ্ডায়মান । তিনি বলছিলেন কেউ কেউ বলেন, 
একজন ঘোষককে তিনি ঘোষণা করতে শুনেছিলেন। ঘোষক বলছিলেন ৪ 


চে 0- 


443 ১৮০৩ 42০৭৮০০৮৯৩৩ + থান 955৪0 এ 


41১0 de ০০৪ dl Ay + ২৯62 ১৮০ ০০7৩1 ১১৯০ Ua 


রাত 
চে 


অর্থাৎ “আমি এ প্রাসাদে যেন দেখছি তার বাসিন্দা স্তিমিত হয়ে পড়েছে, প্রাসাদের এক- 
চতুর্থাংশ ও তার ঘরগুলো জন্যশূন্য হয়ে পড়েছে। সম্প্রদায়ের প্রধান আড়ম্বরতা উপভোগ করার ও 


5465 4555 খান 505 + Lay IYI GD ds 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ২৭৩ 


রাজ্য শাসনের পর কবর পানে চলে যাচ্ছে যার উপর বড় বড় পাথর রাখা হবে। তার স্মৃতি ও 
সুনাম ব্যতীত আর কিছুই বাকী থাকছে না। তার প্রতিবেশীর ঘোষকেরা তার মৃত্যুর সংবাদ 
ঘোষণা দিয়ে যাচ্ছে।” | 


এ ঘটনার পর তিনি মাত্র দশ দিন বেঁচে ছিলেন। 
এরপর তিনি মারা যান। বর্ণিত রয়েছে যখন অদৃশ্য আহবানকারী তাকে বললেন $ 
10053 এসএ 555 253 + ৭152 25 ০০৪৪ ০4৫ ্‌ 
অর্থাৎ “আমি এ প্রাসাদে যেন দেখছি তার বাসিন্দা ধ্বংস হয়ে গেছে যার চিহগুলোও গৃহপ্তলো 
যেন মিটে গেছে।' | 
আল-মাহদী তার উত্তরে বললেন ঃ 


পাও 


গাততিও 11551555465 4 ALS ss lal dE 
অর্থাৎ “এরূপে মানবজাতির নতুন কাজগুলো পুরাতন হয়ে যায়। আর প্রতিটি যুবকের 
কার্যকলাপ কোন একদিন পুরাতন হয়ে যাবেই ৷” 
অদৃশ্য আহ্বানকারী বলেন $ 
232 oe 04 coo oeose ০০ টি Zoo eg ৰ টি 
রাহি 11565574252 LEU SE ূ 
অর্থাৎ “দুনিয়া থেকে পাথেয় সংগ্রহ কর কেননা তোমাকে মরতে হবে । আর নিশ্চয়ই 
তোমাকে প্রশ্ন করা হবে তখন তুমি এ প্রশ্বের-উত্তরে কী বলবে ?” 
আল-মাহদী উত্তরে বললেন £ 
হাহ ৮8151551754 1555 3 USL US 
অর্থাৎ “আমি বলব আল্লাহ্‌ সত্য প্রকাশে করে দিয়েছেন আর আমি তার সাক্ষ্য দিচ্ছি। এটা 
এমন এক কথা যার সুন্দর বৈশিষ্ট্যগুলো বর্ণনা করে শেষ করা যায় না।” 
অদৃশ্য আহবানকারী বললেন 8 
১৭95 05181155815 ৬ ৯515 CELLS 0 5855 
অর্থাৎ “দুনিয়া থেকে পাথেয় সংগ্রহ কর। কেননা তুমি রওনাকারী ৷ তোমার উপর যা অবতীর্ণ 
হবে তার সময় নিকটবর্তী হয়েছে ।” 
আল-মাহদী তার উত্তরে বললেন £ 
“ally dA Sl 5 Cl + 85 0238 (5১55 dl ia 
অর্থাৎ “কখন হবে এ সময়টি, তুমি আমাকে সংবাদ দেবে তাহলে আমি হিদায়াতপ্রাপ্ত হব ; 
তুমি আমাকে যা বলেছ আমি অবশ্যই তা আঞ্জাম দেব এবং অতিসত্বর তা আঞ্জাম দেব ।” 
অদৃশ্য আহ্বানকারী বললেন ঃ 


আল-বিদায়া ওয়ান নিহায়া (১০ম Wh 9$০৭109.০019) 


Contents 


২৭৪ আল-বিদায়া ওয়ান নিহায়া 


- Lk ০) Cy et te ০| + Ul ০১১৬০ 695 el 

অথাৎ “এ মালের শেষ পর্যন্ত বিশ রাত পরে আরো ডিন রা তুমি এ দায় অবসান করবে 
তবে তুমি তা পরিপূর্ণ করতে পারবে না।” 

এতিহাসিকগণ বলেন, এরপর তিনি উনব্রিশ দিন জীবিত ছিলেন। এরপর মৃত্যুবরণ করেন। 
আল্লাহ্‌ তার প্রতি রহম করুন। 

ইব্‌ন জারীর (র) তীর মৃত্যুর কারণ সম্পর্কে মতবিরোধ উল্লেখ করেন । কেউ কেউ বলেন, 
“তিনি একটি হরিণের পিছু নিয়েছিলেন, কুকুরগুলো ছিল তার সামনে । তখন হরিণটি একটি 
ধ্বংসাবশেষে প্রবেশ করল । কুকুরগুলো তার পিছনে প্রবেশ করল । আল-মাহদীর ঘোড়াটি এগিয়ে 
আসল এবং তাকে ধ্বংসাবশেষের অভ্যন্তরে বহন করে নিল । তিনি ধ্বংসাবশেষ প্রবেশ করলেন 
তাতে তার পিঠের হাড় ভেঙ্গে যায় । আর এ কারণে পরবর্তীতে তীর মৃত্যু এসে যায় । কেউ কেউ 
বলেন, তার কোন একটি দাসী অন্য একটি দাসীর কাছে বিষমিশ্রিত দুধ প্রেরণ করে । দুধ মাহদীর 
কাছ পর্যন্ত পৌছে যায় । আর এ দুধ পান করার পর তার মৃত্যু সংঘটিত হয় । কেউ কেউ বলেন, 
একটি দাসী অন্য একটি দাসীর কাছে একটি খাবার থালা প্রেরণ করে । তাতে ছিল নাশপাতি। 
সবগুলোর উপরে ছিল বড় একটি নাশপাতি যা ছিল বিষমিশ্রিত। আর আল-মাহদী নাশপাতি খুব 
পসন্দ করতেন। তরুণীটি তার কাছে আগমন করল, তার হাতে ছিল খাবারের থালাটি। 
আল-মাহদী উপরের নাশপাতিটি তুলে নিলেন এবং তা ভক্ষণ করেন ও তৎক্ষণাৎ মৃত্যুমুখে পতিত 
হন। দাসীটি তখন চীৎকার করে বলতে লাগল, হায় ! হায় ! আমীরুল মু'মিনীনের কী হয়ে গেল! 
তিনি যেন এককভাবে বেঁচে থাকেন এটা আমি চাই । আমি কি নিজ হাতে তাকে হত্যা করলাম ? 
তেতাল্লিশ বছর । তার খিলাফতের সময়কাল ছিল দশ বছর এক মাস কয়েক দিন। 

কবিরা তার মৃত্যুতে শোকগাথা প্রণয়ন করেন যা ইব্‌ন জারীর ও ইব্‌ন আসাকির উল্লেখ 
করেছেন। এ বছর যারা মারা যান তারা হলেন $ উবায়দুল্লাহ্‌ ইব্‌ন যিয়াদ, নাফি' ইব্ন উমর 
আল-জামহী এবং আল-কারী নাফি' আবু নুআয়ম। 


মূসা আল-হাদী ইব্ন মাহদীর খিলাফতকাল 

একশ উনসত্তর হিজরীর প্রথম দিকে মুহাররম মাসে তার পিতার মৃত্যু হয়। তার পিতার পর 
অগ্রাধিকার দিতে ইচ্ছা করেছিলেন কিন্তু তা বাস্তবায়ন করা তার পক্ষে সম্ভবপর হয়ে উঠেনি বরং 
তার পিতা আল-মাহদী মাসবাযান নামক স্থানে ইনতিকাল করেন । আর আল-হাদী তখন ছিলেন 
জুরজানে। কিছু সংখ্যক সরকারী কর্মচারী যেমন দারোয়ান আর-রাবী এবং একদল সেনাপতি 
হারুনুর রশীদকে খিলাফতের ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া ও তার জন্যে বায়আত গ্রহণ করার পক্ষে 
ছিলেন। আর আর-রশীদও বাগদাদে হাযির ছিলেন। তারা আল-মাহদীর মতামত বাস্তবায়নের জন্য 
সেনা নিয়োগ করার লক্ষ্যে ব্যয়ের সংকল্প গ্রহণ করেছিলেন । এদিকে আল-মাহদীর মৃত্যুর সংবাদ 
শোনার সাথে সাথে আল-হাদী জুরজান থেকে দ্রুত বাগদাদ রওনা হয়ে আসেন । তিনি একুশ 
দিনের মধ্যে পৌছে যান। তিনি বাগদাদে প্রবেশ করেন এবং জনগণের মাঝে খুতবা দেয়ার জন্য 


www.almodina.com 


Contents 
আল-বিদায়া ওয়ান নিহায়া ২৭৫. 


দাড়ান, তাদের থেকে বায়আত নেন, তারা তার বায়আত গ্রহণ করেন। দারোয়ান আর-রাবী 
আত্মগোপন করেন । আল-হাদী তাকে খৌজ করে বের করেন এবং তিনি তার সামনে হাযির 
হলেন । তিনি তাকে ক্ষমা করে দেন, তীর প্রতি দয়া প্রদর্শন করেন এবং দারোয়ানের পদে বহাল 
রাখেন । তাকে ওযীরের পদ মর্যাদা দান করেন ও অন্যান্য দায়িত্ব প্রদান করেন । আল-হাদী দেশের 
বিভিন্ন এলাকায় যিনদীকদের খোজে আত্মনিয়োগ করেন এবং তাদের অনেককে হত্যা করেন। 
আর এ ব্যাপারে তিনি তার পিতার অনুকরণ করেন। মুসা আল-হাদী তার সাথীদের কাছে একান্তে 
খুব খোলা মেলা ছিলেন। কিন্তু যখন তিনি খিলাফতের আসনে উপবেশন করতেন সভাসদবর্গ 
তখন তার দিকে নযর করতে সাহস করতেন না। কেননা ভয়-ভীতি ও খিলাফতের দায়িত্ববোধ 
যেন তার থেকে উদ্ভাসিত হতে থাকত । তিনি ছিলেন একজন সুন্দর যুবক ও একটি ভীতিপ্রদ 
পর্বতশৃংগ । 78 

এ বছর মদীনায় আল-হুসায়ন ইব্‌ন আলী ইবৃন হাসান ইবৃন হাসান ইব্‌ন হাসান ইব্‌ন আলী 
ইব্‌ন আবূ তালিব বিদ্রোহ ঘোষণা করেন। একদিন সকালে তিনি সাদা পোশাক পরেন এবং 
মসজিদে নববীতে উপবিষ্ট হন। লোকজন সালাত আদায় করতে আসেন, যখন তাকে দেখেন 
তখন তারা তার থেকে মুখ ঘুরিয়ে নেন। তবে কিছু সংখ্যক লোক তার সাথে মিলিত হয় এবং 
তার প্রতি কিতাব, সুন্নাত ও আহলে বায়আতের সন্তুষ্টির ভিত্তিতে বায়আত করে । তার বিদ্রোহের 
কারণ ছিল নিম্নরূপ $ 

মদীনার মুতাওয়াল্লী মদীনা থেকে বাগদাদে রওনা হন যাতে খলীফাকে খিলাফতের জন্য 
অভিনন্দন জ্ঞাপন ও তার পিতার মৃত্যুতে সমবেদনা জ্ঞাপন করতে পারেন। এরপর এমন ঘটনা 
ঘটল যার কারণে তিনি বিদ্রোহ করলেন এবং একদল লোক তার সাথে যুক্ত হল। তারা তাদের 
কেন্দ্রস্থল করল মসজিদে নববী । তারা লোকজনকে মসজিদে সালাত আদায় করতে নিষেধ করে। 
কিন্তু মদীনার বাসিন্দাগণ বিদ্রোহীকে সমর্থন করলেন না বরং মসজিদের মর্যাদা ক্ষুণ্ন করায় মদীনার 
বাসিন্দাগণ তার বিরুদ্ধাচরণ করতে লাগলেন এমনকি এরূপ বর্ণিত আছে যে, তার সমর্থকরা 
মসজিদের আশেপাশে ময়লা-আবর্জনা ফেলত । কৃষ্ণকায় সৈন্যদের সাথে তারা কয়েকবার যুদ্ধ 
করে এবং বারবার তাদের দলের লোকেরা নিহত হয় । তারপর তিনি মক্কায় গমন করেন এবং 
হজ্জের মৌসুম পর্যন্ত তিনি সেখানে অবস্থান করেন। এরপর আল-হাদী তার বিরুদ্ধে একটি 
সৈন্যদল প্রেরণ করেন। লোকজনের হজ্জের আহকাম আদায় হবার পর তারা তার বিরুদ্ধে যুদ্ধ 
করে, আর বাকীগুলো পলায়ন করে এবং এদিক-সেদিক বিচ্ছিন্ন হয়ে পড়ে । তার বিদ্রোহ ঘোষণার 
পর থেকে নিহত হওয়া পর্যন্ত সময়টি ছিল নয় মাস আঠার দিন। তিনি ব্যক্তিগত জীবনে জনগণের 
মধ্যে ভদ্র ও দানশীল ব্যক্তি ছিলেন। একদিন তিনি আল-মাহদীর কাছে প্রবেশ করেন। খলীফা 
তাকে চল্লিশ হাজার দীনার দান করেন । তিনি তার পরিবার এবং বাগদাদ ও কৃফার বন্ধু-বান্ধবদের 
মধ্যে তা বন্টন করে দেন। তারপর তিনি কুফা শহর থেকে বের হয়ে আসেন । তীর গায়ে ভাল 
একটি জামাও ছিল না। তার গায়ে ছিল মাত্র একটি চাদর যার নীচে কোন জামা ছিল না। 


এ বছরই খলীফার চাচা সুলায়মান ইবৃন আবূ জাফর লোকজনকে নিয়ে হজ্জ আদায় করেন। 
মা'তুক ইব্‌ন ইয়াহইয়া একটি বিরাট সৈন্য দলসহ সন্ন্যাসীর দ্বার নামক রাস্তা দিয়ে গ্রীষ্মকালীন যুদ্ধ 
পরিচালনা করেন। রোমকরা তাদের সেনাপতিসহ মুকাবিলার জন্য এগিয়ে আসে এবং তারা 


www.almodina.com 


Contents 


২৭৬ আল-বিদায়া ওয়ান নিহায়া 


আল-হাদাছ পর্যন্ত পৌছে যায়। এ বছর যারা ইনতিকাল করেন তীদের কয়েকজন হলেন £ঃ আল 
হুসায়ন ইব্ন আলী ইব্‌ন হাসান ইব্‌ন হাসান ইব্‌ন হাসান ইব্ন আলী ইব্‌ন আবূ তালিব- 
তাশরীকের দিনগুলোতে তিনি নিহত হন ; আল-মানসূরের আযাদকৃত গোলাম ও দারোয়ান 
আর-রাবী ইব্‌ন ইউনুস। তিনি খলীফার ওষীরও ছিলেন আবার দারোয়ানও ছিলেন । তিনি 
আল-মাহদী ও আল-হাদী উভয়ের দপ্তরে কাজ করেন। কেউ কেউ তার বংশধারায় অপবাদ দেয় । 
আল-খাতীব তার জীবনীতে তীর বর্ণিত একটি হাদীস উপস্থাপন করেন। তবে এটা মুনকার হাদীস 
হিসেবে গণ্য । যার শুদ্ধতায় সন্দেহ পোষণ করা হয়ে থাকে । তারপরে দারোয়ানের দায়িত্ব পায় 
তার সন্তান আল-ফযল ইব্‌ন রাবী । আল-হাদী তাকে এ পদে নিযুক্ত করেন। 


১৭০ হিজরীর আগমন 

এ বছর আল-হাদী তার ভাই হারুনুর রশীদকে খিলাফত থেকে বাদ দিয়ে তার পুত্র জাফর 
ইব্‌ন আল-হাদীকে যুবরাজ নিয়োগ করার জন্য সংকল্প করেন। হারূন এ ব্যাপারে আনুগত্য স্বীকার 
করেন। তিনি কোন প্রকার বিরোধিতা প্রকাশ করেননি বরং তিনি হ্যাবাচক উত্তর দেন। আল-হাদী 
আমীরদের একটি দলকে এ ব্যাপারে আহ্বান করেন । তারা এ ব্যাপারে তার ডাকে সাড়া দেন 
প্রতি স্বীয় পুত্র মূসা থেকে অধিক আকৃষ্ট ছিলেন। কিন্তু আল-হাদী খিলাফতের প্রাথমিক অবস্থায় 
নিজ পক্ষ সুদৃঢ় করার পর তাকে রাজ্য শাসনের ব্যাপারে কোন প্রকার মধ্যস্থতা করতে নিষেধ 
করেছিলেন। রাজ্যগুলো ও আমীরগণের মধ্যে পরিবর্তন সাধিত হয়েছে । এরপর আল-হাদী শপথ 
করেন যদি কোন আমীর তার পদ ছেড়ে দিয়ে রাজধানীতে ফিরে আসে তাহলে তাকে হত্যা করা 
হবে । আর তার ব্যাপারে কোন প্রকার সুপারিশ কবুল করা হবে না। আল-খায়যুরান এ ব্যাপারে 
কোন কথা বলা থেকে বিরত রইলেন আর শপথ করলেন, আল-হাদীর সাথে কখনও কথা বলবেন 
না। তিনি তার নিকট থেকে অন্য এক বাসস্থানে চলে গেলেন। আর এদিকে আল-হাদী তার ভাই 
হারূনের পদচ্যুতির ব্যাপারে জেদ ধরলেন। ইয়াহ্ইয়া ইব্‌ন খালিদ ইব্‌ন বারমাকের কাছে লোক 
প্রেরণ করেন। তিনি ছিলেন এ প্রবীণ আমীরদের অন্যতম যারা ছিলেন আর রশীদের কাতারের 
লোক । তিনি তাঁকে জিজ্ঞাসা করেন, হারূনের পদচ্যুতি ও আমার পুত্র জাফরের নিযুক্তির ব্যাপারে 
তোমার অভিমত কী ? খালিদ তাকে বললেন, আমার আশংকা হচ্ছে আপনি জনগণের উপর 
নিরাপত্তীকে সহজ করতে পারবেন তবে কল্যাণকর মনে হচ্ছে যে আপনি জা“ফরকে হারূনের পর 
যুবরাজ করেন । আর এটাও আমি আশংকা করছি যে অধিকাংশ লোকই জাফরের বায়আতে সাড়া 
দেবে না। কেননা তিনি এখন বালেগ হননি । ব্যাপারটি জটিল আকার ধারণ করবে এবং জনগণ 
মতবিরোধের আশ্রয় নেবে। এরপর তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন। আর এটা ছিল রাতের 
বেলা । এরপর তিনি তাকে কারাগারে নিক্ষেপ করার হুকুম দেন। পরে তাকে ছেড়ে দেন। 

একদিন আল-হাদীর কাছে তার ভাই হারূন আগমন করলেন এবং তীর ডান পাশে দূরে 
বসলেন । আল-হাদী তার পানে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। এরপর বললেন, হে হারূন ! তুমি কি 
প্রকৃতপক্ষে যুবরাজ হওয়ার আশা পোষণ করছ ? তিনি বলেন, ‘হ্যা, আল্লাহ্‌র শপথ ! যদি এটা 
আমার জন্য বাস্তবায়িত হয় তাহলে আপনি যার সাথে সম্পর্কচ্ছেদ করেছেন আমি তার সাথে 
অবশ্যই ঘনিষ্টতা রক্ষা করব | আপনি যদি কারো উপর যুলুম করে থাকেন তাহলে আমি তার 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ২৭৭ ' 


সাথে ন্যায্য আচরণ করব । আমার মেয়েদের সাথে আপনার পুত্রের বিয়ের অনুমতি দেব। 
আল-হাদী বললেন, এটা তোমার খেয়াল মাত্র । তখন হারূন তার হাতে চুম্বন করার জন্য তার 
দিকে এগিয়ে গেলেন। তখন আল-হাদী শপথ করেন যেন হারূন তার সাথে সিংহাসনে বসেন। 
তখন তিনি তার সাথে বসেন। এরপর তাকে দশ লক্ষ দীনার প্রদানের নির্দেশ দেন। আর তাকে 
অনুমতি দেন তিনি যেন বায়তুল মালে প্রবেশ করে সেখান থেকে যা ইচ্ছা সংগ্রহ করেন। আর এ 
নির্দেশও জারি করা হয় যে, যখন সরকারের আদায়কৃত শুল্ক ও কর রাজধানীতে পৌছবে তখন 
অর্ধেক পরিমাণ যেন তাকে প্রদান করা হয়। এসব হুকুমের সবটাই পালন করা হল এবং 
আল-হাদী ও আর রশীদের প্রতি সন্তুষ্ট আছেন বলে প্রকাশ করলেন। মীমাংসার পর আধুনিক 
মাওসিলে আল-হাদী ভ্রমণ করেন। এরপর সেখান থেকে ফেরত আসেন এবং রবীউল আউয়াল 
মাসের ১৫ তারিখ জুমুআর রাত ঈসাবাদে তিনি ইনতিকাল করেন । কেউ কেউ বলেন, একশ 
সত্তর হিজরীর শেষাংশে তিনি ইনতিকাল করেন । তখন তার বয়স ছিল ২৩ বছর ৷ খিলাফতের 
সময়কাল ছিল ছয় মাস তেইশ দিন। তিনি ছিলেন লম্বা, সুন্দর ও সাদা । তার উপরের ঠোট ছিল 
পাতলা । এ রাতে একজন খলীফা (আল-হাদী) ইনতিকাল করেন; একজন খলীফা (আর-রশীদ) 
নিয়োগপ্রাপ্ত হন এবং একজন খলীফা জন্মগ্রহণ করেন। তিনি হলেন আল-মামুন ইবৃন 
আর-রশীদ। তাদের মাতা আল-খায়যুরান রাতের প্রথম ভাগে বলেন, আমার কাছে সংবাদ 
পৌছেছে যে একজন খলীফা জন্ম নেবে, একজন খলীফা মৃত্যুমুখে পতিত হবে এবং একজন 
খলীফা নিয়োগপ্রাপ্ত হবেন। কথিত আছে যে, তা তিনি বহু পূর্বে আল-আওযাঈ (র) থেকে 
শুনেন। আর তিনি তা অত্যন্ত গোপন রাখের্ন। বর্ণনাকারী বলেন, নিশ্চয়ই তিনি তার যে সন্তানের 
নাম রেখেছিলেন আল-হাদী তাকে তার অন্য পুত্রের জন্য ভয় করতেন। আর তিনিও তাকে দূরে 
রাখতেন এবং তার থেকে দূরে থাকতেন । তার বাদী খালিসাকে নৈকট্য দান করতেন ও তার 
নিকটে থাকতেন। 
আল-হাদীর জীবনীর কিছু অংশ 

তিনি ছিলেন আবু মুহাম্মদ মূসা ইবৃন মুহাম্মদ আল-মাহদী ইব্‌ন আবদুল্লাহ্‌ আল-মানসূর ইব্‌ন 
মাসে তিনি খিলাফতের শাসনভার গ্রহণ করেছিলেন এবং একশ সত্তর হিজরীর রবীউল আউয়াল 
কিংবা রবীউছ ছানী মাসের ১৫ তারিখ ইনতিকাল করেন। তার বয়স ছিল তেইশ বছর । কেউ 
কেউ বলেন, চব্বিশ বছর । আবার কেউ কেউ বলেন, ছাব্বিশ বছর ৷ প্রথম মতটি বিশুদ্ধ । 
কথিত আছে যে, তার মতো এত কম বয়সে তার পূর্বে কেউ খিলাফতের দায়িত্বভার গ্রহণ করতে 
পারেনি । তিনি ছিলেন লম্বা চওড়া, খুব সুন্দর ও সাদা । তিনি ছিলেন প্রচুর শক্তির অধিকারী । যখন 
তিনি কোন জানোয়ারের উপর সওয়ার হতেন তার গায়ে দু'টো বর্ম থাকত । তার পিতা তার নাম 
রেখেছিলেন রায়হানাতী । 

ঈসা ইব্ন দাব উল্লেখ করেন । তিনি বলেন, একদিন আমি আল-হাদীর কাছে ছিলাম । তীর 
সামনে একটি চিলমচি আনা হল, তার মধ্যে ছিল দুটি তরুণীর মাথা । তাদেরকে যবাহ করা 


হয়েছে এবং মাথাগুলো কেটে আনা হয়েছে। এর থেকে অধিক সুন্দর ছবি আর দেখিনি। তাদের ! 
চুলের মত এত সুন্দর চুলও আর দেখিনি । তাদের দু'জনের চুলে ছিল মুক্তা ও মূল্যবান পাথর 


www.almodina.com 








Contents 
২৭৮ | আল-বিদায়া ওয়ান নিহায়া 


স্তরে স্তরে সাজানো । আর এ দু'জনের সুগন্ধির ন্যায়ও সুগন্ধি আমি আর কোন দিন দেখিনি । 
আমাকে খলীফা বললেন, তুমি কি এ দু'জনের অবস্থা সম্পর্কে জান ? আমি'বললাম, ‘না’ । তিনি 
বললেন, উল্লেখ করা হয়েছে যে, তাদের একজন অন্যজনের উপরে চড়েছিল। তারা দু'জনে 
অশ্লীল কাজ করছিল । আমি আমার খাদিমকে হুকুম দিলাম, সে যেন তাদের ওৎ পেতে দেখে। 
খাদিম বলল, তারা দু'জনে মিলিত হয়ে রয়েছে । আমি এগিয়ে গেলাম ; তাদেরকে একই লেপের 
ভিতর দেখতে পেলাম তারা অশ্লীল কাজে লিপ্ত ছিল। তাই আমি তাদের দু'জনের গর্দান কর্তনের 
হুকুম দিলাম । এরপর তাদের মাথাগুলো তীর সামনে থেকে নিয়ে যাওয়ার জন্য হুকুম দিলেন। 
তিনি তার পূর্বের কথায় ফিরে আসলেন । মনে হল যেন ইত্যবসরে কিছুই ঘটেনি । তিনি ছিলেন 
বুদ্ধিমান, দেশ সম্পর্কে পারদর্শী ও দানশীল । তিনি বলতেন, অপরাধীর শাস্তি ত্বরান্বিত করা ও 
পদস্থলনকে ক্ষমার চোখে দেখা একজন শাসকের জন্য কতই না উত্তম ! এতে করে রাষ্ট্র 
পরিচালনার লোভ কমে যায়। 


একদিন তিনি এক ব্যক্তির উপর রাগারিত হন। তখন লোকটি খলীফাকে রামী করার প্রাণপণ 
চেষ্টা করল। অবশেষে খলীফা রাধী হলেন। লোকটি অজুহাত পেশ করতে লাগল তখন 
আল-হাদী বললেন, রাষী হয়ে যাওয়াই অজুহাতের গ্রহণযোগ্যতা হিসেবে তোমার জন্য যথেষ্ট । 
তিনি একদিন এক ব্যক্তিকে তার পুত্র সম্পর্কে সান্ত্বনা প্রদানকালে বললেন, যে বস্তুটি তোমাকে 
সন্তুষ্ট করে সেটা তোমার দুশমন ও ফিতনা । আর যে বস্তুটি তোমার কাছে খারাপ লাগে তা হল 
সালাত ও আল্লাহ্‌র রহমত। 


আয-যুবায়র ইব্‌ন বান্ধার বর্ণনা করেন ৪ মারওয়ান ইবৃন আবু হাফসা আল-হাদীর জন্য একটি 
কাসীদা প্রণয়ন করেন । তার মধ্য থেকে একটি পউক্তি এরূপ ৪ 


৮5517584115 Ms Cal Lr ls 

অর্থাৎ ‘একদিন তার প্রদত্ত শাস্তি ও বখশিশ তুলনা করা হল । এরপর কোন ব্যক্তিই জানে না 
এ দু'টোর মধ্যে কোনটি শ্রেষ্ঠ ।' 

আল-হাদী তাকে বললেন, কোনটা তোমার কাছে অধিক প্রিয় ? ত্রিশ হাজার যা হবে নগদ 
কিংবা এক লাখ যা দপ্তর ঘুরে আসবে ? তিনি বললেন £ হে আমীরুল মু'মিনীন ! এর থেকেও কি 
উত্তম হয় না? তিনি বললেন, সেটা কী? তিনি বললেন, এক হাজার হবে নগদ আর এক লাখ দপ্তর 
ঘুরে আসবে। আল-হাদী বললেন, এর থেকেও কি উত্তম হয় না ? আর তা হল সম্পূর্ণটাই তোমার 
জন্য নগদ। এরপর তিনি তার জন্য এক লাখ ত্রিশ হাজার নগদ অনুদান ঘোষণা করলেন। 

আল-খাতীব বাগদাদী বলেন, আল-আযহারী (র) সাহল ইব্‌ন আহমদ দীবাজী সুত্রে 
আল-মুস্তালিব ইব্‌ন উকাশা আল-মুযালী (র) থেকে বর্ণনা করেন। তিনি বলেন, আমরা একদিন 
আমাদের এক লোকের বিরুদ্ধে সাক্ষ্য দেয়ার জন্য আবূ মুহাম্মদ আল-হাদীর কাছে আগমন 
করলাম । লোকটি কুরায়শ বংশকে গালি-গালাজ করেছে এবং রাসূলুল্লাহ্‌ (সা) পর্যন্ত কাধ ডিঙ্গিয়ে 
গেছে । আল-হাদী আমাদের জন্য একটি মজলিস ডাকলেন । যুগের ফকীহ্‌দেরকে এ মজলিসে 
হাযির করানো হল। খলীফার দরবারের আশপাশের সকলে হাযির হল। লোকটি হাযির হল এবং 
আমরাও হাযির হলাম । আমরা তার থেকে যা শুনেছি তা সাক্ষ্য দিলাম । আল-হাদীর চেহারা বিবর্ণ 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ২৭৯ 


হয়ে গেল । এরপর তিনি মাথা নীচু করলেন । কিছুক্ষণ পর মাথা উঠালেন। আর বললেন, আমি 
আমার পিতা আল-মাহদীকে তার পিতা আল-মানসূর থেকে হাদীস বর্ণনা করতে শুনেছি । তিনি 
তার পিতা আলী ইব্‌ন আবদুল্লাহ্‌ ইবৃন আব্বাস (রা) থেকে বর্ণনা করেন। তিনি বলেন, যে 
কুরায়শকে অপমান করবে তাকে আল্লাহ্‌ অপমান করবেন । আর তুমি হে আল্লাহ্‌র দুশমন ! কেন 
কুরায়শকে কষ্ট দিতে সম্মত হলে এমনকি রাসূলুল্লাহ্‌ (সা) পর্যন্ত কীধ ডিঙিয়ে গেলে? তার গর্দান 
কর্তন করো । এরপর কিছুক্ষণের মধ্যে তাকে হত্যা করা হল। 


এ বছর রবীউল আউয়াল মাসে আল-হাদী ইনতিকাল করেন । তার ভাই হারূন তীর সালাতে 
জানাযা পড়ান । যে প্রাসাদ তিনি বাগদাদের পূর্ব দিকে ঈসাবাদে নির্মাণ করেছিলেন এবং তার নাম 
রেখেছিলেন আল-আবইয়াদ, সেখানেই তাকে দাফন করা হয় । তার ছেলে মেয়ের সংখ্যা ছিল 
নয়জন, সাতজন পুত্র ও দু'জন কন্যা । জাফর, আব্বাস, আবদুল্লাহ্‌, ইসহাক, ইসমাঈল, 
সুলায়মান, মুসা (অন্ধ) যিনি পিতার মৃত্যুর পর জন্মগ্রহণ করেন । তাই পিতার নামে তার নাম রাখা 
হয়েছিল । কন্যা সন্তান দু'জন হলেন £ উম্মু ঈসা যাকে আল-মামুন বিয়ে করেন । উম্মু আব্বাস যার 
উপাধি ছিল তাওবা। 


হারুনুর রশীদ ইব্ন আল-মাহদীর খিলাফতকাল 

যে রাতে তার ভাই মারা যান সেই রাতেই তার খিলাফতের বায়আত গ্রহণ করা হয় । আর 
তা ছিল একশ সত্তর হিজরীর রবীউল আউয়াল মাসের ১৫ তারিখ বৃহস্পতিবার রাত । তখন 
রশীদের বয়স ছিল বাইশ বছর । তিনি ইয়াহইয়া ইব্‌ন খালিদ ইব্‌ন বারমাকের কাছে লোক প্রেরণ 
করেন ও তাকে কারাগার থেকে বের করে আনেন । এ রাতেই আল-হাদী তাকে এবং হারুনুর 
রশীদকে হত্যা করার দৃঢ় সংকল্প করেছিল । আর রশীদ ছিলেন তার বিদায়ী (দুগ্ধ পোষ্য) পুত্র । 
তাকে এ সময় মন্তরীত্‌ প্রদান করেন। ইউসুফ ইব্‌ন আল-কাসিম ইব্‌ন সাবহীকে রাষ্ট্রীয় যোগাযোগ 
দপ্তরের প্রশাসক নিযুক্ত করেন। তিনি খলীফার সামনে খতীব হিসেবে দণ্ডায়মান হন এবং 
ইসাবাদে মিম্বরের উপর দাড়িয়ে তার জন্য বায়আত গ্রহণ করেন। কথিত আছে যে, যে রাতে 
আল-হাদী মারা যায় তখন ইয়াহইয়া ইব্‌ন খালিদ ইব্‌ন বারমাক আর-রশীদের কাছে আগমন 
করেন। তিনি তাকে নিদ্রিত দেখতে পান তখন তিনি বলেন, হে আমীরুল মু'মিনীন ! উঠুন। 
আর-রশীদ তখন তীকে বললেন, তুমি আমাকে আর কতবার ভয় দেখাবে ? যদি তোমাকে এই 
ব্যক্তিটি একথা বলতে শুনে তাহলে এটা হবে তার কাছে আমার সবচেয়ে বড় গুনাহ । ইয়াহ্‌ইয়া 
বলেন, এই লোকটি ইতোমধ্যে মারা গেছে। হারূন তখন উঠে বসলেন এবং বললেন, বিভিন্ন 
প্রদেশে প্রশাসক নিযুক্তির ব্যাপারে তুমি আমাকে পরামর্শ প্রদান কর । তখন ইয়াহইয়া বিভিন্ন 
প্রদেশের শাসকের নাম উল্লেখ করতে লাগলেন এবং রশীদও তাদেরকে নিয়োগ প্রদান করতে 
লাগলেন । তারা দু'জন একাজে ব্যস্ত থাকা অবস্থায় অন্য একজন হিতাকাজ্জী আগমন করেন এবং 
বললেন, হে আমীরুল মু'মিনীন ! আপনি শুভ সংবাদ গ্রহণ করুন। এক্ষণি আপনার একটি পুত্র 
সন্তান জন্ম নিয়েছে। তখন তিনি বললেন, তার নাম হবে আবদুল্লাহ্‌ এবং তাকেই বলা হবে 
আল-মামূন। এরপর ভোর বেলায় তিনি তার ভাই আল-হাদীর সালাতে জানাযা আদায় করেন এবং 
তাকে ঈসাবাদে দাফন করেন । আর তিনি শপথ করেন যে, বাগদাদে গিয়ে তিনি সালাতে যুহর 


www.almodina.com 


Contents 


২৮০ আল-বিদায়া ওয়ান নিহায়া 


আদায় করবেন । যখন তিনি সালাতে জানাযা থেকে অবসর গ্রহণ করেন তখন তিনি নেতা আবূ 
আসামাকে হত্যা করার নির্দেশ দেন। কেননা তিনি জাফর ইব্‌ন হাদীর পক্ষের লোক ছিলেন। 
কোন এস সময় বাগদাদের সেতুর কাছে রশীদ মানুষের ভিড়ে পতিত হন। তখন. আবূ আসামা 
তাকে বলেন, তুমি ধৈর্য ধর এবং দাড়াও যতক্ষণ না যুবরাজ অতিক্রম করে যায়। রশীদ তখন 
বলেছিলেন, আমীরের হুকুম শিরোধার্য। জাফর ও আবূ আসামা সেতু পার হয়ে গেলেন কিন্তু 
রশীদ ভগ্ন হৃদয়ে চুপচাপ দাড়িয়ে রইলেন। রশীদ যখন খলীফা হন তখন তিনি আবূ আসামাকে 
হত্যা করার হুকুম দেন। এরপর তিনি বাগদাদের দিকে ভ্রমণ শুরু করেন । যখন'তিনি বাগদাদের 
' সেতু পর্যন্ত পৌছেন তখন তিনি ডুবুরীদেরকে ডাকেন এবং বলেন, আমার থেকে একটি আংটি 
এখানে পড়ে গিয়েছে আমার পিতা আল-মাহদী এক লাখ দীনার দিয়ে এটা আমার জন্য খরিদ 
করেছিলেন যখন কিছু দিন অতিবাহিত হল এ জিনিসটির খোজে আল-হাদী আমার কাছে লোক 
প্রেরণ করেন। তখন আমি এটা দূতের কাছে নিক্ষেপ করলাম এবং এটা এখানে পড়ে যায়। 
ডুবুরীরা সেখানে ডুব দিতে থাকে এবং বহু চেষ্টার পর তারা এটা পেয়ে যায় । তাতে রশীদ অত্যন্ত 
আনন্দিত হন। রশীদ যখন ইয়াহইয়া ইব্‌ন খালিদকে মন্ত্রী নিয়োগ করেন তখন তিনি তীকে 
বলেন, আমি তোমার কাছে প্রজাদের ব্যাপারটি ছেড়ে দিলাম, এটা আমার ঘাড় থেকে খুলে নিলাম 
এবং তোমার ঘাড়ে তা সোপর্দ করলাম । তুমি যাকে ইচ্ছা আমীর নিয়োগ কর এবং যাকে ইচ্ছা 
বরখাস্ত কর । এ সম্বন্ধে কবি ইবরাহীম ইব্‌ন আল-মাওসিলী বলেন ঃ 


চে ০ বে 2.০. ৯.৪ ৪... ৪ ৪5 দাগ 
(১১৬১ ৩ ০৬০৮৯ ৮৩ ৮৮৬ 7 Lai SAS mil of Sl 
| “Ae oe & পপ “ead 262) হু ১৩৪2৭ ! eo or 
- ৮৯১৫১৬ 23 2113 ০৩০৮৬ + Sl ss 0৩০৬৬ 441 ০1 ০০৪ 
অর্থাৎ “তুমি কি দেখ না? সূর্ধটি ছিল রুগ্ন । আর যখন হারূন শাসনভার গ্রহণ করেন তখনই 


তার জ্যোতি উজ্জ্বল রূপ ধারণ করল । আর এটা হচ্ছে আল্লাহ্‌র বিশ্বস্ত দানশীল বান্দা হারনের 
বরকতে । কেননা হারূনই এ সূর্যের অভিভাবক আর ইয়াহইয়া হলেন তার ওষীর ৷” 


এরপর হারূন ইয়াহ্ইয়াহ ইব্‌ন খালিদকে হুকুম দিলেন কোন কাজের সিদ্ধান্ত তার জননী 
আল-খায়যুরানের পরামর্শ ব্যতীত যেন না নেয়া হয়। তিনি প্রতিটি কাজে পরামর্শ প্রদান করতেন। 
তিনি সিদ্ধান্ত দিতেন, মীমাংসা করতেন, পরিচালনা করতেন এবং হুকুম জারি করতেন। 


এ বছর হারুনুর রশীদ আত্মীয়-স্বজনের জন্য নির্ধারিত অংশ বনু হাশিমের সদস্যদের মধ্যে 
বরাবর বন্টন করার নীতি প্রবর্তন করেন। এ বছর হারূন যিনদীকদের অনেককে খুঁজে বের করেন 
এবং তাদের মধ্য থেকে একটি বিরাট দলকে হত্যা করেন। এ বছর আহলে বায়তের কিছু সদস্য 
তার বিরুদ্ধে বিদ্রোহ করেন। আর এ বছরই মুহাম্মদ ইব্‌ন রশীদ ইবৃন যুবায়দা জন্মগ্রহণ করেন। 
তিনি আল-আমীন হিসেবে পরিচিত ছিলেন । তার জন্মের তারিখ হল এ বছরের শাওয়াল মসের 
১৬ তারিখ জুমআর দিন। এ বছরই তুর্কী খাদিম ফারাজের হাতে তারসূস শহরের নির্মাণ কাজ 
সমাপ্ত হয়। আর লোকজন তা ব্যবহার করতে শুরু করে। এ বছরই আমীরুল মু'মিনীন 
আর-রশীদ লোকজনকে নিয়ে হজ্জ পালন করেন এবং হারামাইনবাসীদেরকে প্রচুর সম্পদ প্রদান 
করেন। কথিত আছে যে, এ বছর তিনি যুদ্ধও করেন। এ সম্পর্কে কবি দাউদ ইব্‌ন রাধীন বলেনঃ 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ২৮১ 
LEMME + রি 


20232 #2 0 


21255 as 1-: 131 + টির 


উন এল 2 তত 152 + এ 5 55 401 ১১০2 uly 


অর্থাৎ “হারূনের মাধ্যমেই প্রতিটি শহরে আলো ছড়িয়ে পড়েছে। আর তার দ্বারাই ইনসাফের 
নিয়মনীতি প্রবর্তিত হয়েছে। তিনি একজন ইমাম যার কর্মকাণ্ড আল্লাহ্‌র আদেশ নিষেধের সাথে 
সম্পৃক্ত । তার অধিকাংশ কাজই হল যুদ্ধ ও হজ্জের সাথে সম্পৃক্ত । তার চেহারার জ্যোতিতে 
অন্যদের চোখ ঝলসে গিয়েছে যখন মানুষের সামনে তীর জ্যোতিময় দৃশ্য উদ্ভাসিত হয়। 
নিঃসন্দেহে আল্লাহ্‌র বিশ্বস্ত হারূন হচ্ছেন দানশীল যে তার থেকে দান প্রত্যাশা করে তার 
কয়েকগুণ বেশী সে পেয়ে থাকে ।” এ বছর সুরায়মান ইব্‌ন আবদুল্লাহ্‌ আল-বাককান গ্রীষ্মকালীন 
যুদ্ধ পরিচালনা করেন। 

এ বছর যে সব গণ্যমান্য ব্যক্তিবর্গ ইনতিকাল করেন তার একটি খতিয়ান £ আবু আবদুর 
বলেন, আল-ফারহুদী আল-ইযদী । তিনি ছিলেন নাহুবিদদের উন্তাদ | তার থেকে শিক্ষা গ্রহণ 
করেন সীবাওয়ায়হ, আন-নদর ইবৃন শুমায়ল ও একাধিক বুযুর্গ ব্যক্তি । তিনিই ইলমুল উক্নদ 
আবিষ্কার করেন । এ বিদ্যাটিকে তিনি পাঁচটি ভাগে বিভক্ত করেন এবং পরে ১৫টি শাখা প্রশাখা 
যুক্ত করেন। আল-আখফাশ তার মধ্যে আরো একটি শাখা বৃদ্ধি করেন যার নাম দেয়া হয় 
আল-খাবাধ । কোন এক কবি বলেন £ 


-/১]1 91৯51010৯5০ + (১৯০ ১৩৭ ৯০৩ 9৫ এও 

অর্থাৎ “আল-খলীল কবিতার জগতে যা সৃষ্টি করেছেন তার পূর্বে এ সৃষ্ট জগতের কবিতা 
বিশুদ্ধই ছিল।” 

সংগীত বিদ্যার সাথেও তার কিছুটা পরিচিতি ছিল। এ সম্বন্ধে তার রচনাও পাওয়া যায়। 
অভিধান সম্পর্কে তার একটি সংকলন পাওয়া যায় । যার নাম হল- ২111 ৪০১৭] 506 
তিনি তা শুরু করেছিলেন। পরে আন-নদর ইবৃন শুমায়ল ও আল-খলীলের অন্য সাথীরা তা 
পরিপূর্ণ করেন যেমন মুয়াররাজুস সাদূসী এবং নসর ইব্‌ন আলী আল- জাহদামী। তবে তারা 
আল-খলীল যা লিখেছিলেন তার সাথে পুরোপুরি সামঞ্জস্য বিধান করতে পারেননি । ইব্‌ন 
দারসতুইয়া একটি কিতাব লিখেন এবং এটাতে যাবতীয় ক্রটিগুলো উল্লেখ করেন ও তার সমাধান 
লিখে দেন। আল-খলীল ছিলেন একজন সৎ, বুদ্ধিমান ও রাশভারী লোক । তিনি একটি পরিপূর্ণ 
জ্ঞানের ভাণ্ডার ছিলেন। তিনি দুনিয়ার সম্পদ খুবই কম ব্যবহার করতেন । তিনি কঠিন ও সংকীর্ণ 
জীবন যাপনে অভ্যস্ত হয়ে পড়েছিলেন । তিনি বলতেন, আমার সাধ্যের বাইরে আমার চিন্তাধারা 
অতিক্রম করে না। তিনি ছিলেন চতুর ও বিনম্র স্বভাবের অধিকারী । কথিত আছে যে, এক ব্যক্তি 
ইলমুল উর্নদ এ আত্মনিয়োগ করেন কিন্তু এ সম্বন্ধে তিনি তত দক্ষ ছিলেন না। তিনি বলেন, 


আল-বিদায়া ওয়ান নিহায়া (১০ম খু 


Gs 
ao dina com 


Contents 
২৮২ আল-বিদায়া ওয়ান নিহায়া 


একদিন আমি তাকে বললাম, সাত রকম করে হাজির ন রজত 
চিহ্নিত করবে? | 


- ৮: 0 ০| ১১৪৩৩ + 4555 (2 ৩৪৪৪1 

অর্থাৎ “যখন তুমি কোন একটি বস্তু বা কাজ সম্পাদন করতে না পার তখন তা ছেড়ে দাও। 
আর যেটা তুমি সম্পাদন করতে পারবে সেটার দিকে ধাবিত হও ৷” 

তখন তিনি তার জ্ঞান অনুযায়ী এটাকে চিহ্নিত করার জন্য আমার সাথে বসে গেলেন। 
এরপর আমার কাছ থেকে উঠে গেলেন আর ফিরে আসলেন না। মনে হয় যেন আমি যেটার 
দিকে ইঙ্গিত করেছি সেটা তিনি বুঝতে পেরেছেন । আরো কথিত আছে যে, রাসূলুল্লাহ্‌ (সা)-এর 
পর আজ পর্যন্ত তার পিতা ব্যতীত অন্য কারো নাম আহমদ রাখা হয়নি । এ তথ্যটি আহমদ ইবন 
আবু খায়ছামা থেকে বর্ণিত হয়েছে । আল্লাহ্‌ অধিক পরিজ্ঞাত। ৃ 

আল-খলীল ১০০ হিজরীতে জন্মগ্রহণ করেন এবং প্রসিদ্ধ মতে ১৭০ হিজরীতে বসরায় 
ইনতিকাল করেন। কেউ কেউ বলেন, ১৬০ হিজরীতে । ইবনুল জাওষী শুযুরুল উকৃদ নামক তীর 
কিতাবে লিখেন যে, তিনি ১৩০ হিজরীতে ইনতিকাল করেন। এ মতটি অত্যন্ত অভিনব । আর 
প্রথমটি প্রসিদ্ধ । 

এ বছরই আর-রাবী ইব্‌ন সুলায়মান ইব্‌ন আবদুল জব্বার ইবৃন কামিল আল-মুরাদী 
আল-মিসরী ইনতিকাল করেন। তিনি একজন সুসাহিত্যিক ছিলেন৷ ইমাম শাফিঈ (র) থেকে 
বর্ণনা করেন। তিনিই ছিলেন শেষ ব্যক্তি যিনি ইমাম শাফিঈ (র) থেকে বর্ণনা করেছেন । তিনি 
একজন সৎ ব্যক্তি ছিলেন। ইমাম শাফিঈ (র) তার সম্বন্ধে উচ্চ ধারণা পোষণ করতেন। 
আল-বুওয়ায়তী, আল-মুযানী এবং ইব্‌ন আবদুল হাকাম সম্বন্ধেও ইমাম শাফিঈ রে) উচ্চ ধারণা 
পোষণ করতেন । আর বাস্তবেও তারা জ্ঞানের আঁধার ছিলেন। আর-রাবীর কবিতা থেকে নিম্নের 
উদ্ধাতিটি প্রণিধানযোগ্য ৪ 


পপ ৩:% 4 ০ পপ 5০ “ce cade “Be do Fos 
জানা + রা 


পপ ৩৩৩ 


উতলা হতে ডানা বাজি ভারতীয় 
ব্যাপারে আল্লাহ্‌র প্রতি বিশ্বাস রাখে সে পরিত্রাণ পায়। আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তাকে 
০ সে তার আশা ভরসা 
পরিপূর্ণ পায় ।” 


EEN যারা হেরা -জীসী ইমাম শাফিঈ (র) থেকেও বর্ণনা করেন। 
তিনি দু'শত ছাপ্সান্ন হিজরীতে ইনতিকাল করেন। আল্লাহ্‌ অধিক পরিজ্ঞাত । 


১৭১ হিজরীর আগমন 
এ বছর আর-রশীদ ইয়াহ্‌ইয়া ইব্‌ন খালিদকে ওযীর নিয়োগ করেন । আর এ বছর খলীফা 


www.almodina.com 


Contents 


.আল-বিদায়া ওয়ান নিহায়া ২৮৩ 


ভেতরে তার চোখের সামনে নৃশংস্যভাবে হত্যা করেন । আর এ বছরই আল-ফযল ইব্‌ন সাঈদ 
আল-হারূরী বিদ্রোহ করেন ও নিহত হন। এ বছরই আফ্রিকার নায়িব রাওহ ইব্‌ন হাতিম খলীফার 
কাছে আগমন করেন । আর এ বছরই হারুনুর রশীদের মাতা আল- খায়যুরান মক্কার উদ্দেশ্যে ঘর 
থেকে বের হন। হজ্জের যাবতীয় রীতিনীতি পালন করা পর্যন্ত তিনি সেখানে অবস্থান করেন । আর 
এ বছর লোকজনকে নিয়ে যিনি হজ্জ করেন তিনি ছিলেন খলীফাদের চাচা আবদুস সামাদ ইবৃন 
আলী। 


১৭২ হিজরীর প্রারন্ত 
এ বছরই খলীফা হারুনুর রশীদ ইরাকবাসীদের থেকে উশর ক্ষমা করে দেন যা তাদের থেকে 
অর্ধেকের পর নেয়া হত। এ বছরই খলীফা হারুনুর রশীদ বাগদাদ থেকে বের হয়ে এমন একটি 
জায়গার খোজ করেন যেখানে তিনি বাগদাদ ব্যতীত আরামে বসবাস করতে পারেন । তিনি এরূপ 
জায়গা পেতে ব্যর্থ হন। সুতরাং ফিরে আসেন। এ বছরই লোকজনকে নিয়ে ইয়াকুব ইব্‌ন আবু 
জাফর আল-মনসূর হজ্জ আদায় করেন। তিনি ছিলেন হারুনুর রশীদের চাচা । এ বছরই ইসহাক 
ইব্‌ন সুলায়মান ইব্ন আলী গ্ৰীষ্মকালীন যুদ্ধ করেন। 


১৭৩ হিজরীর আগমন 


এ বছর মুহাম্মদ ইব্‌ন সুলায়মান বসরায় ইনতিকাল করেন। তখন হারনুর রশীদ তার সম্পদ 
বাজেয়াপ্ত করার হুকুম দেন। এসব সম্পদ খলীফাদের জন্য ছিল যথাপোযুক্ত ও পর্যাপ্ত । তার কাছে 
সোনা, রূপা, আসবাবপত্র ও তৈজসপত্র পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়। সভাসদবর্ণ সকলেই যুদ্ধের 
জন্য সাহায্য প্রদান এবং মুসলমানদের জনহিতকর কার্যে এসব সম্পদ খরচ করার সিদ্ধান্ত নেয়। 
তার পূর্ণ নাম ছিল মুহাম্মদ ইব্‌ন সুলায়মান ইব্‌ন আলী ইব্‌ন আবদুল্লাহ ইবন আববাস তার মায়ের 
নাম ছিল উম্মু হাসান বিন্ত জাফর ইব্‌ন হাসান ইব্‌ন হাসান ইব্‌ন আলী । তিনি ছিলেন কুরায়শদের 
ব্যক্তিত্ব সম্পন্ন সাহসী ও বীর পুরুষদের অন্তর্ভুক্ত । মানসুর তাকে বসরা ও কৃফার দায়িত্ব একত্রে 
অর্পণ করেন । আল-মাহদী স্বীয় কন্যা আল-আব্বাসাকে তার কাছে বিয়ে দেন। আর তিনি ছিলেন 
প্রচুর সম্পদের অধিকারী । তার দৈনিক আয় ছিল এক লাখ দিরহাম । তার একটি চুনি পাথরের 
আট ছিল যা সচরাচর পাওয়া য়ায় না। 

তিনি তার পিতা সুত্রে বড় দাদা থেকে একটি মারফু' হাদীস বর্ণনা করেন। হাদীসটি হল, 
“ইয়াতীমের মাথার সামনের দিক দিয়ে মাসেহ করা আর যার পিতা রয়েছে তার মাথার পিছনের 
দিক দিয়ে মাসেহ করা ।” তিনি একবার আর-রশীদের দরবারে প্রতিনিধি হিসেবে আগমন 
করেছিলেন । তিনি তাকে খলীফা নির্বাচিত হওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন । আর অন্যদিকে 
খলীফাও তাকে সম্মান করেন, তার তাযীম করেন এবং তার কর্তব্য কাজের পরিধি বৃদ্ধি করে 
দেন। যখন তিনি বিদায় হয়ে যাবার মনস্থ করলেন তিনি বের হয়ে পড়লেন আর-রশীদ ও কালোযা 
নামক জায়গা পর্যন্ত তার পেছনে পেছনে গেলেন । তিনি এ বছর জমাদিউছ ছানী মাসে ৫১ বয়সে 
ইনতিকাল করেন। তার জমাকৃত সম্পদ জব্দ করার জন্য আর রশীদ তার লোকজনকে প্রেরণ 
১.  আল-জাযীরা দাজ্লা ও ফুরাত নদীর মধ্যবর্তী এলাকার উত্তরাশ ! 


www.almodina.com 


Contents 


২৮৪ আল-বিদায়া ওয়ান নিহায়া 


করেন। তারা তীর সহায়-সম্পদ থেকে অতিরিক্ত মওজুদ তার কাছে স্বর্ণ বাবদ তিন কোটি দীনার 
এবং ছয় কোটি দিরহাম বাজেয়াপ্ত করেন। 

ইব্‌ন জারীর উল্লেখ করেন যে, তীর মৃত্যু ও খায়যুরানের মৃত্যু একই দিন সংঘটিত হয়। তার 
দাসীদের মধ্য থেকে 77157 


অর্থাৎ “তুমি যাকে ভালবাস তার জন্য মৃত্তিকা হয়ে গেছে তার শয্যাস্থান। তাই তার উপর 
মাটি ঢেলে দাও এবং তাকে বল তুমি তো আমাদের অন্তরে জীবিতের ন্যায় বিরাজ করছ ।-তার 
জন্য হে মৃত্তিকা তোমাকেও আমরা ভালবাসি ।-যার উপর মাটি ঢেলে দিচ্ছ তার মাহাত্ম্য ব্যতীত 
আমাদের কাছে গর্ব করার আর কিছুই নেই ।' 

এ বছরই আমীরুল মু'মিনীন আল-হাদী ও আর-রশীদের মাতা এবং খলীফা 'আল-মাহদীর 
দাসী খায়যুরান মৃত্যু মুখে পতিত হন । আল-মাহদী তাকে খরিদ করেছিলেন আর তিনিও খলীফার 
কাছে উচ্চ মর্যাদা লাভ করেছিলেন । এরপর তিনি তাক আযাদ করে দেন ও তাকে বিয়ে করেন। 
তিনি দু'জন খলীফা জন্ম দেন, তারা হলেন মুসা ইল-হাদী ও আর-রশীদ । নিম্নে উল্লিখিত দু'জন 
মহিলা ব্যতীত অন্য কোন নারীর জন্য এরূপ সুবর্ণ সুযোগ অর্জিত হয়নি। তারা হলেন আবদুল 
মালিক ইব্‌ন মারওয়ানের স্ত্রী আল-ওয়ালাদা বিন্ত আল-আব্বাস আল-আবাসিয়া । তিনি খলীফা 
আল-ওয়ালীদ ও খলীফা সুলায়মানের মাতা ছিলেন৷ অন্য একজন মহিলা ছিলেন শাহ ফারান্দ 
বিন্ত ফিরোয ইব্‌ন ইয়াদ গারদ । তিনি তার মনীব খলীফা আল-ওয়ালীদ ইবৃন আবদুল মালিকের 
জন্য দু'জন যথা মারওয়ান ও ইবরাহীমকে জন্ম দেন। তারা দু'জনই খলীফা নির্বাচিত হয়ে 
ছিলেন । স্বীয় মনিব আল-মাহদীর মাধ্যমে । আল-খায়যুরান থেকে বর্ণিত রয়েছে। তিনি তার পিতা 
এবং তার দাদা আবদুল্লাহ্‌ ইব্‌ন আব্বাস (রা)-এর মাধ্যমে রাসূলুল্লাহ্‌ (সা) থেকে বর্ণনা করেন। 
তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলেছেন, “যে আল্লাহ্‌কে ভয় করে তাকে প্রতিটি বস্তু ভয় করে।” 
খায়যুরানকে যখন বিক্রির জন্য আল-মাহদীর কাছে উপস্থাপন করা হয়েছিল যাতে তিনি তাকে 
খরিদ করেন খায়যুরানের সব কিছুই আল-মাহদীর পসন্দ হয় শুধুমাত্র তার দু'টি সংকীর্ণ পায়ের 
নালা ব্যতীত ৷ খলীফা তাকে বললেন, হে দাসী ! তুমি নিঃসন্দেহে অত্যন্ত সুন্দরী ও পসন্দের 
মানুষ যদি না তোমার এ দু'টি সংকীর্ণ ও দাগযুক্ত পায়ের নলা না হত । দাসী বললেন, হে আমীরুল 
মু'মিনীন আপনি নিঃসন্দেহে যা অত্যন্ত প্রয়োজন মনে করেন তা এ দু'টির মাঝে হয়ে থাকে যা 
আপনার দেখা কোন প্রয়োজন নেই । খলীফা তার এ উত্তরটি পসন্দ করলেন এবং তাকে খরিদ 
করলেন। তিনি খলীফার কাছে অত্যন্ত মর্যাদা অর্জন করেন। আল-মাহদীর জীবদ্দশায় আল- 
খায়যুরান একবার হজ্জ পালন করেন। তিনি যখন মন্কায় অবস্থান করছিলেন তখন মাহদী তার জন্য 
আশংকাবোধ করছিলেন এবং তীর প্রতি আসক্তি প্রকাশার্থে এ কবিতাটি আবৃত্তি করেন ঃ 

০1 লে + 9৫১ SDE ৩৯০৯১ 


টি 4 1533 AG 48৪ ০৯০০ Ee 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ২৮৫ 


Ibi CA sls 01 + ₹2১১3 013 ০। ০৪1৯০ 

অর্থাৎ “আমারা অত্যন্ত সুখে আছি তবে এ সুখটির পরিপূর্ণতা অর্জন হয় শুধুমাত্র তোমাকে 
দিয়েই। হে ভালবাসা পোষণকারিণী আমরা যে অবস্থায় রয়েছি তা দৃষণীয়। তুমি অনুপস্থিত আর 
আমি উপস্থিত । তাই তুমি ভ্রমণে দ্রুততা অবলম্বন কর। যদি বাতাসের সাথে সাথে তোমার উড়ে 
আসা সম্ভব হয় তাহলে বাতাসের সাথে উড়ে এসে পৌছে যাও ।” তখন তিনি উত্তর দিলেন কিংবা 
যিনি উত্তর লিখেছেন তাকে লেখার হুকুম দিলেন ৪ 


৮5 15)451055105545 + Gilles GEG 
০১955 এ + ৮3৮ 090৩৪ 
৮534 1501১9১১৯০৭ ৩৪ + ৬১০৪ ০৪৪ ০৩4০ ISM 
অর্থাৎ “তোমার যে আসক্তির কথা তুমি বর্ণনা করেছ তা আমার কাছে পৌছেছে । তাই আমি 
তোমার নিকটে পৌছে গেছি কিন্তু আমিতো উড়তে পারছি না নচেৎ আমি উড়ে যেতাম। 
আফসোস ! যদি বাতাস তোমার কাছে এ জিনিসটি পৌছে দিত যা অন্তর সুরক্ষিত রেখে থাকে । 
আমিতো দস্তরথানে রাখা সুসজ্জিত খাদ্যের ন্যায় প্রস্তুত রয়েছি। তুমি যদি আমার পরে আমাকে 
স্মরণ করে সুখ পাও তাহলে সে সুখই হবে স্থায়ী সুখ ।” 
এতিহাসিকগণ উল্লেখ করেন, খলীফা আল-মাহদী বসরার নায়িব মুহাম্মদ ইব্‌ন সুলায়মানকে 


হাদিয়াসহ তীর কাছে প্রেরণ করেন। তিনি যেদিন মারা যান সেদিন একশ চাকরানী মারা যায় 
প্রত্যেকের হাতে ছিল মিশকে পরিপূর্ণ রূপার পেয়ালা । 


এরপর খায়যুরান আল-মাহদীর কাছে লিখেন, তুমি যা কিছু প্রেরণ করেছ তা যদি তোমার 
জেন ৮5577 an 
সম্বন্ধে আমার ধারণা, তোমার প্রেরিত বস্তু থেকে অনেক বেশী । তাতে করে তুমি মূল্যায়নে 
আমাদেরকে খাটো করেছ । আর তোমার প্রেরিত বস্তু দ্বারা যদি তুমি তোমার ভালবাসার আধিক্য 
বোঝাবার ইচ্ছা করে থাক তাহলে তুমি আমাকে ভালবাসায় অপবাদ প্রদান করেছ। এ কথা বলে 
তিনি এগুলো তার কাছে ফেরৎ পাঠানোর ইচ্ছা করলেন। এরপর এগুলো দিয়ে তিনি মক্কায় পরে 
দারুল খায়যুরান নামে খ্যাত বাড়িটি খরিদ করেন এবং এর দ্বারা মাসজিদুল হারামের পরিধি বৃদ্ধি 
করেন। 


প্রতি বছর খায়যুরানের দান-খয়রাতসহ যাবতীয় খরচের পরিমাণ ছিল এক কোটি ষাট হাজার 
দিরহাম। এ বছর জমাদিউছ ছানী মাসের ২৭ তারিখ বৃহস্পতিবার দিন বাগদাদে তিনি ইনতিকাল 
করেন। তার পুত্র আর-রশীদ তার জানাযা কীধে বহন করেন ও ধুলা-বালিতে একাকার হয়ে যান। 
তিনি যখন কবরস্থানে পৌছেন তখন পানি আনা হল এবং তিনি তার পাগুলো ধুয়ে নিলেন ও মোজা 
পরিধান করলেন। তার সালাতে জানাযা আদায় করলেন। এরপর তিনি তার মায়ের কবরে 
অবতরণ করেন। কবর থেকে বের হয়ে আসার পর তার কাছে খাটিয়া আনা হল তিনি তাতে 
বসলেন। আল-ফযল ইব্‌ন আর-রাবীকে ডাকলেন এবং আল্লাহ্‌র সন্তুষ্টির জন্য তাকে একটি 


www.almodina.com 


Contents 


২৮৬ আল-বিদায়া ওয়ান নিহায়া 


আংটিসহ যাবতীয় খরচাদির অর্থ দান করলেন। মাতা খায়যুরানকে দাফন করার পর আর-রশীদ 
ৰি হয়া নাবীরার কবিতা আবৃত্তি করেন $ 


(০১০35 US ali + 2০2 2৮৯ ৪০০ এ ES, 

- ৬০ ধুলি ০১০ ৮0০৯ 0৮ 18153865512 
অর্থাৎ “আমরা তাওবাকারীদের ন্যায় এত দীর্ঘ দিন যাবৎ পড়ে থাকা কর্তিত অবশিষ্ট ফসলের 
রূপ ধারণ করলাম যাতে বলা হয়েছে যে, সময়টি অবিচ্ছিন্ন রয়ে যাবে । আবার যখন আমরা পৃথক 


হলাম তখন মনে হয়েছে যে, আমিও মালিক দীর্ঘকাল বসবাস করার জন্য একটি রাতও এক 
সাথে থাকিনি।” 


এ বছরই ইনতিকাল করেছে গাদির (প্রতারক) ৷ সে ছিল খলীফা মূসা আল-হাদীর দাসী । 
খলীফা তাকে অত্যন্ত ভালবাসতেন । সে ভাল গান গাইতে পারত । সে একদিন গান গাচ্ছিল 
তখন খলীফার মধ্যে একটি চিন্তা জাগ্রত হল যা খলীফাকে দাসী থেকে অন্যমনস্ক করে দিল। 
তার রং বিবর্ণ হয়ে গেল। তখন উপস্থিত ব্যক্তিবর্গের কেউ খলীফাকে প্রশ্ন করলেন ঃ এটা কী হে 
আমীরুল মু'মিনীন? তিনি বললেন, আমার মধ্যে একটি চিন্তা জাগ্রত হল যে, আমি মরে যাব। 
আমার পরে আমার ভাই হারুনুর রশীদ খলীফা হবে । তখন সে আমার এ দাসীটিকে বিয়ে করবে । 
উপস্থিত সদস্যগণ চীৎকার দিয়ে উঠলেন এবং খলীফার দীর্ঘ আয়ুর জন্য দু'আ করলেন। এরপর 
খলীফা তার ভাই হারূনকে ডাকলেন এবং এ ঘটনা সম্পর্কে তাকে অবগত করলেন । হারূন 
এরূপ কাজ থেকে আল্লাহ্‌র কাছে আশ্রয় প্রার্থনা করলেন । আল-হাদী তার থেকে তালাক দেয়া, 
আযাদ করা, খালি পায়ে হেটে হজ্জ পালন করা এবং তাকে বিয়ে না করার ন্যায় কঠিন কঠিন শপথ 
নিলেন। তিনি শপথ করলেন । অনুরূপভাবে দাসী থেকেও শপথ নিলেন । দাসীও শপথ করল। 
এরপর দু'মাসের কম সময়ের. মধ্যে তিনি ইনতিকাল করেন। এরপর আর-রশীদ দাসীর কাছে 
প্রস্তাব পেশ করেন। দাসীটি বলল, আপনি আমি যে সব শপথ করেছি তারপরে আমার ও তোমার 
মধ্যে সম্পর্ক গড়ে তোলা কেমন করে সম্ভব হবে ? হারূন বললেন, আমি তোমার ও আমার শপথ 
ভঙ্গের জন্য কাফফারা আদায় করে দেব । এরপর তিনি তাকে বিয়ে করলেন এবং সেও তার কাছে 
বেশ মর্যাদা লাভ করল । এমনকি যখন দাসীটি তার কোলে ঘুমাত তখন তিনি তার কষ্ট হবে এ 
ভয়ে একটুও নড়াচড়া করতেন না। এমন অবস্থায় এক রাত দাসীটি ঘুম থেকে ভয় পেয়ে জেগে 
উঠে এবং ভয়ে কীদতে থাকে। খলীফা তাকে বললেন, তোমার কী হয়েছে? দাসীটি বলল, হে 
আমীরুল মু'মিনীন ! আজ আমি আল-হাদীকে স্বপ্নে দেখলাম ; তিনি আমাকে উদ্দেশ্য করে 
বলছিলেন ৪ 


coe cd GA Aer +“ +207 0 ৪০ ০1০4 
০৯15811৮3৫1 ADEN + ভে ০০১৮৯ ভে 
El প 5০5১5) ০৪ চা বে পু ০2০ 
১১০ ৬৮১১৪ ৪341 ১০ + ৮৬৯ ১১১১ ৮৯৫১৬ 
2 টিটু পভ এশা জা ক পণ ০৭4০9 ১% ord or 
EE Cs Es ECE OE HE COG 


www.almodina.com 


Contents 

আল-বিদায়া ওয়ান নিহায়া ২৮৭ 

BLA TY 4 aE 

- xe 05৪ ০৮৩ + ric LLG ০৯৯1১ 
অর্থাৎ “আমি কবরের বাসিন্দাদের সাথে মিলিত হওয়ার পর তুমি আমার সাথে কৃত শপথ 
ভঙ্গ করেছ। তুমি আমাকে ভুলে গেছ। তোমার মিথ্যা ও পাপে পূর্ণ শপথ ভঙ্গ করেছ। তুমি 
প্রতারণা করে আমার সত্যবাদী ভাইকে বিয়ে করেছ। সে তোমাকে প্রতারক বলে আখ্যায়িত 
করেছে। আমিও মুসীবতগ্রস্ত ব্যক্তিবর্গের অন্তর্ভুক্ত হয়ে পড়েছি । আমিতো অবশিষ্ট মৃত ব্যক্তিদের 
মধ্যে গণ্য হয়ে পড়েছি। নতুন কোন নিঃস্ব পুরুষ যেন তোমাকে আনন্দ দান না করে । পরিবেষ্টন- 
কারী মুসীবতসমূহ যেন তোমা থেকে দূরীভূত না হয়। ভোর হওয়ার পূর্বে তুমি আমার সাথে 

মিলিত হবে এবং তুমি যেখানে ভোর বেলা অবস্থান করবে আমিও সেখানে উপস্থিত থাকব ৷” 

আর-রশীদ তখন বললেন, এটা একটি অর্থহীন স্বপ্ন । দাসীটি বলল না, না, হে আমীরুল 
মু'মিনীন আল্লাহ্র শপথ! এ কবিতাগুলো যেন আমার অন্তরে লিপিবদ্ধ হয়ে রয়েছে । এরপর সে 


কাপতে লাগল ও ছটফট করতে লাগল, এমনকি শেষ পর্যন্ত ভোর হওয়ার পূর্বেই সে মৃত্যু মুখে 
পতিত হল। | 


এ বছরই হারূনের হিয়ালিয়ান্নাহ নামক একটি দাসী ইনতিকাল করে। সে প্রায়শ বলত 
হিয়ালিয়ান্নাহ তাই তার নাম দেয়া হয়েছিল হিয়ালিয়ান্না। আল-আসমাঈ বলেন, দাসীটির পূর্বে 
একজন প্রেমিক ছিল। আর সে পূর্বে খালিদ ইব্‌ন ইয়াহ্‌ইয়া ইব্‌ন বারমাকের দাসী ছিল। খলীফা 
হওয়ার পূর্বে আর-রশীদ একদিন খালিদ ইব্‌ন ইয়াহ্ইয়া ইব্‌ন বারমাকের ঘরে প্রবেশ করেছিলেন, 
তখন দাসীটি রাস্তায় তার সামনে পড়েছিল এবং সে তখন বলছিল, আমাদেরকেও কি আপনাকে 
পাওয়ার ভাগ্য হবে ? তিনি বললেন, কেমন করে এটা সম্ভব ? দাসীটি বলল, আপনি আমাকে এ 
বৃদ্ধ থেকে হেবা হিসেবে চেয়ে নিন। এরপর আর-রশীদ তাকে খালিদ ইব্‌ন ইয়াহইয়া ইবৃন 
বারমাক থেকে হেবা হিসেবে ইচ্ছে করেন। তিনি তাকে তা দান করেন আর দাসীও তার কাছে 
মর্যাদা লাভ করে এবং তিন বছর তার কাছে অবস্থান করে ও পরে মারা যায়। আর-রশীদ তার 
জন্য অত্যন্ত দুঃখিত হন এবং তার জন্য শোকগাথা রচনা করেন । তার অংশ বিশেষ হল নিম্বরূপঃ 


58 পা ais + (81155: রা ভি 15242 
eg পা 1৮56 ০ EAA Md ৪:4০ wl “eo ee 
oA ১51 2৬ dos + SY dG oa 
অর্থাৎ “যখন তোমাকে মাটি বুকে নিয়ে নিল এবং আমার বুকে অনুশোচনা দোল খাচ্ছিল 


তখন আমি বললাম, তুমি যাও আল্লাহ্‌র সাথে সাক্ষাৎ কর । তবে তুমি জেনে রেখো তোমার 
তিরোধানের পর অন্য কোন বস্তুই কিয়ামত পর্যন্ত আমাকে খুশী করতে পারবে না।” 


তার মৃত্যু সম্পর্কে আল-আব্বাস ইব্‌ন আহনাফ বলেন $ 
(০০৪ ০০০০০ ULSI ১০৪ + ye Dl SASL 
এ ৬ ৬ পুত 5 a ও পর পাপ পা ৩৩ নে 
০20121445১৮ 245115)-815558691158 ৮381 dl 


www.almodina.com 











Contents 


২৮৮ আল-বিদায়া ওয়ান নিহায়া 


অর্থাৎ “হে মহিয়সী ! যার মৃত্যুতে সমাধিসমূহ সংসংবাদ গ্রহণ করছে। তবে যুগ আমার 
প্রতি বৈরীভাব পোষণ করছে, তাই তোমাকে মৃত্যুর কোলে নিক্ষেপ করেছে। আমি বন্ধু হার 
কিন্তু তোমাকে আমি যেখানে দেখতাম সেখানে বার বার গমন ব্যতীত অন্য কাউকে আমার বন্ধু 
হিসেবে বিবেচনা করতে পারছি না।” 


বর্ণনাকারী বলেন, আর-রশীদ তাকে চল্লিশ হাজার দিরহাম প্রদান করার হুকুম দিলেন। প্রতি 
পউক্তির জন্য দশ হাজার । আল্লাহ্‌ অধিক পরিজ্ঞাত। - 


১৭৪ হিজরীর আগমন 

এ বছর সিরিয়া দলাদলি শুরু হয় ও বাসিন্দাদের মাঝে বিশৃংখলা দেখা দেয়। এ বছর 
আর-রশীদ ইউসুফ ইব্‌ন কাযী আবূ ইউসুফকে কাযী নিযুক্ত করেন যখন তার পিতা ছিলেন 
জীবিত। এ বছর আবদুল মালিক ইব্ন সালিহ গ্রীশ্মকালীন যুদ্ধ পরিচালনা করেন। তিনি 
রোমকদের শহরে ঢুকে পড়েন। এ বছর আর-রশীদ লোকজনকে নিয়ে হজ্জ আদায় করেন। তিনি 
যখন মক্কার নিকটবর্তী হন তখন তার কাছে সংবাদ পৌছে যে, মক্কায় মহামারী দেখা দিয়েছে। 
তিনি তাই মন্কায় প্রবেশ করেননি যতক্ষণ না তিনি আরাফাতের অবস্থানের সময় আরাফাতে 
অবস্থান করেন। এরপর তিনি মুযদালিফা আগমন করেন। এরপর মিনা গমন করেন। তারপর 
মন্কা প্রবেশ করেন বায়তুল্লাহ্‌র তাওয়াফ করেন, সায়ী করেন এবং বিদায় হয়ে চলে আসেন কিন্তু 
সেখানে অবস্থান করেননি । 


১৭৫ হিজরীর আগমন 
এ বছর আর-রশীদ তার পরে তার পুত্র মুহাম্মদ ইব্‌ন যুবায়দার বায়আত গ্রহণ করেন এবং 
তার নাম রাখেন আল-আমীন । তখন তার বয়স ছিল পাচ বছর। এ সম্পর্কে কবি সালিম 
আল-খাসির বলেন ঃ | 


85817702555 5:581781557211715 
১৯০ ও, ১৮১০ “ule lat + ১১৯৩ 481 5০ 254৯] ৯। 45 
১৪ চট 555৩ ১৮ ০০৯ + stl ১+০ ০5১98415206 5 
অর্থাৎ “খলীফা যখন রাজধানীর শহর নির্মাণ করেন তখন আল্লাহ্‌ তা'আলা তাকে উত্তম ও 
উজ্জ্বল কর্ম সম্পাদন করার তাওফীক দেন। তিনি তার পিতা ও তার দাদা থেকেই খলীফা নির্বাচিত 
হয়ে আসছেন। তারা দু'জনেই তার চমৎকার দক্ষতা ও অভিজ্ঞতার সাক্ষ্য দেন। জা“ফরের কন্যা 
যুবায়দার পুত্র মুহাম্মদের জন্য জিন ও ইনসান হিদায়াতের দোলনায় বায়আত গ্রহণ করেন ।” 
আর-রশীদ আবদুল্লাহ্‌ আল-মামূনের মধ্যে মান-মর্যাদা ও অগ্রবর্তিতা লক্ষ্য করছিলেন । আর 
বলতেন, নিঃসন্দেহে মামূনের মধ্যে রয়েছে আল-মানসুরের বুদ্ধিমত্তা, আল-মাহদীর ইবাদত ও 
আল-হাদীর আত্মসম্মানবোধ। আর আমি যদি ইচ্ছা করি তাহলে তার মধ্যে চতুর্থ গুণটি যা আমার 
সংযুক্ত করতে পারি । আমি মুহাম্মদ ইব্‌ন যুবায়দাকে অগ্রাধিকার দিচ্ছি। আর আমি অবশ্যই জানি 
যে সে প্রবৃত্তির পূজারী কিন্তু আমার জন্য এটা ব্যতীত অন্য কিছু সম্ভব নয়। এরপর তিনি কবিতা 
আবৃত্তি করে 


পাব 
9 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া . ২৮৯ 


৮১060581155 + SIE ds AAs SC 
৪০৪ 8৯:০১ এ প52০5 পপ ৬০ ও 55 ঠত 2 ৩:6০ 
Lie GE la Stn + LL pra ওত ১এ। ১০ EK 
UAE sSNA OATS Sly 44819 ১৮১১৭৪1515511 2151 
অর্থাৎ “আমার কাছে আমার অভিমতের কারণ প্রকাশ হয়ে পড়েছে, তবে যে কাজটি ছিল 
অধিক শ্রেয় তার কাছে আমি পরাজয়বরণ করেছি। দুধ বণ্টন করে দেয়ার পর ওলানে পুনরায় 
কোন করে ফেরত নেয়া যায় ? তা হবে বিভিন্ন প্রকারের যুলুম ও জবরদস্তি । খিলাফতের কাজটি 


সুসংহত হওয়ার পর উল্টা পাক খেয়ে যাওয়ার আমি আশংকা করছি, আর কাজটি মযবৃত হওয়ার 
পর তা নষ্ট হয়ে যাওয়ার আমি ভয় করছি।” 


করেন। আর আর-রশীদ লোকজনকে নিয়ে হজ্জ আদায় করেন। এ বছর ইয়াহইয়া ইব্‌ন 
আবদুল্লাহ্‌ ইব্‌ন হাসান দায়লামে বিদ্রোহ করেন ও সেখানে সংগ্রাম করেন'। এ বছর যারা 
ইনতিকাল করেন তাদের মধ্যে একজন হলেন £ পরহেযগার ও ইবাদতগুযার শাওয়ানা। 


তিনি ছিলেন একজন কৃষ্ণকায় দাসী । তিনি খুব বেশী বেশী ইবাদত করতেন। তার থেকে 
কবি হাস্সানের কিছু কথা বর্ণিত রয়েছে । একদিন আল-ফুযায়ল ইবৃন ইয়ায তার কাছে দু'আর 
দরখাস্ত পেশ করেন । তখন তিনি বলেন, তুমি কি চাও তোমার ও তার মধ্যে যা কিছু বিদ্যমান 
রয়েছে তার সম্বন্ধে আমি দু'আ করব এবং তা তোমার পক্ষে মনযূর করা হবে ? তখন 
আল-ফুযায়ল একটি চীৎকার দেন এবং বেহুশ হয়ে যান। এ বছরই ইনতিকাল করেন £ 
আল-লায়স ইবৃন সা‘দ ইবৃন আবদুর রহমান আল-ফাহমী । যিনি ছিলেন আযাদকৃত গোলাম ৷ ইব্‌ন 
ইব্‌ন মুসাফির আল-ফাহমীরও আযাদকৃত দাস ছিলেন । আল-লায়ছ বিনা প্রতিদ্বন্দ্িতায় মিসরীয় 
শহরগুলোর ইমাম ছিলেন। চুরানব্বই হিজরীতে মিসরীয় শহর কারা কাসান্দা নামক জায়গায় 
তিনি জন্মগ্রহণ করেন । আর তার মৃত্যু ছিল এ বছরের শাবান মাসে । কিন্তু তিনি মিসরের বিভিন্ন 
শহরে লালিত পালিত হন। ইব্‌ন খাল্লিকান আরো বলেন, তিনি ছিলেন মূলত কালা কাসান্দা-এর 
অধিবাসী । কেউ কেউ বর্ণনা করেন যে, তিনি ছিলেন উত্তম-বুদ্ধিমত্তার অধিকারী । তিনি মিসরের 
কাধী নিযুক্ত হয়েছিলেন। কিন্তু পরবর্তীতে তারা তার বুদ্ধিমত্তার প্রশংসা করতে পারেননি । তিনি 
একশ চব্বিশ হিজরীতে জন্যগ্রহণ করেন । আর এটা একটি অভিনব অভিমত । এঁতিহাসিকগণ 
উল্লেখ করেন, তিনি প্রতি বছর সরকারের তহবিল থেকে পাচ হাজার দীনার খরচ বাবদ পেতেন। 
অন্যরা বলেন, তিনি ফসলের খরচ হিসেবে প্রতি বছর আশি হাজার দীনার পেতেন। তার উপর 
যাকাত ওয়াজিব হত না । তিনি ছিলেন ফিকাহ হাদীস ও অভিধান শাস্ত্রের একজন বিশেষজ্ঞ । ইমাম 
শাফিঈ (র) বলেন, আল-লায়ছ মালিক (র) থেকে বড় ফকীহ্‌ ছিলেন কিন্তু তার সাথীরা তাঁকে 
ক্ষতিগ্রস্ত করেন। ইমাম মালিক তার কাছে লোক প্রেরণ করেন এবং তার কন্যাকে উপহার দেয়ার 
জন্য কিছু বস্তু চান। তখন তিনি ত্রিশ উটের বোঝা প্রেরণ করেন । মালিক এর দ্বারা তীর প্রয়োজন 
পূরণ করেন এবং তার থেকে পাচশ দীনার মূল্যমানের বস্তু বিক্রি করেন। এরপরেও তার কাছে 


আল-বিদায়া ওয়ান নিহায়া (১০ম খণ্ড)--৩৭ 


www.almodina.com 


Contents 
২৯০ . আল-বিদায়া ওয়ান নিহায়া 


কিছু বাকী থাকে । একবার তিনি হজ্জ পালন করেন । মালিক তীর কাছে হাদিয়া প্রেরণ করেন। 
তিনি একটি পাত্র প্রেরণ করেন যার মধ্যে ছিল পাকা তাজা খেজুর। তখন তিনি এক হাজার 
দীনারসহ পাত্রটি ফেরত দেন। তিনি তার সাথী আলিমদের প্রত্যেককে এক হাজার দীনার এবং 
কোন কোন সময় প্রায় এক হাজার দীনার দান করতেন। তিনি নৌপথে আলেকজান্দ্রিয়ায় ভ্রমণ 
করতেন । তিনি ও তীর সাথিগণ এক নৌযানে ভ্রমণ করতেন এবং অন্য নৌযানে থাকত তাদের 
রান্নাবান্নার ব্যবস্থা । তার কৃতিতৃপূর্ণ কার্যকলাপ ছিল অত্যন্ত বিশাল । ইব্‌ন খাল্লিকান বর্ণনা করেন 
যে, যেদিন আল-লায়ছ ইনতিকাল করেন তখন তিনি এক ব্যক্তিকে বলতে শুনেছেন ঃ 
SG CR ll ahs + ৬৫১০ CTS 

অর্থাৎ “আল-লায়ছ চলে গেছেন তোমাদের জন্য আর আল-লায়ছ সৃষ্টি হবে না। নিঃস্ব 
অবস্থায় আল-লায়ছের ইল্ম কবরে চলে গেছে।” 

ঘোষককে উপস্থিত ব্যক্তিবর্গ এদিক সেদিক খৌজ করেন কিন্তু তারা কাউকে দেখতে 
পেলেন না। 

এ বছর আরো একজন ইনতিকাল করেন। তিনি হলেন আল-মুনযার ইব্‌ন আবদুল্লাহ্‌ ইব্‌ন 
আল-মুনযার । তিনি ছিলেন কুরায়শ বংশের একজন সদস্য । আল-মাহদী যখন তাকে কাধীর পদ 
_ প্রদান করেন এবং বায়তুল মাল থেকে এক লাখ দিরহাম প্রদান করেন তখন তিনি বলেন, আমি 
আল্লাহ্‌র কাছে শপথ করেছি যে, আমি কোন পদ গ্রহণ করব না। আমি আমীরুল মু'মিনীন থেকে 
আল্লাহ্‌র কাছে আশ্রয় হার যেন আমি আমার শপথের খিয়ানত না করি। মাহদী বলেন, তুমি কি 


আল্লাহ্‌র শপথ করে বলছ ? তিনি বললেন, আল্লাহ্র শপথ করে বলছি। মাহদী বললেন, চলে যাও, 
আমি তোমাকে ক্ষমা করে দিলাম। 


১৭৬ হিজরীর আগমন 

FET EO ETE Re UT ETE 
আবির্ভূত হন। জনগণের একটি বিরাট দলও তীর অনুসারী হলেন। তীর শক্তি বৃদ্ধি পেতে লাগল। 
বিভিন্ন পরগনা ও শহর থেকে লোকজন তার দিকে ধাবিত হতে লাগল । আর-রশীদ এজন্য 
অস্বস্তিতে নিপতিত হলেন এবং তার ব্যাপারে পেরেশান হয়ে পড়লেন। পঞ্চাশ হাজার সৈন্যসহ 
আল-ফযল ইব্‌ন ইয়াহইয়া ইব্‌ন খালিদ ইব্‌ন বারমাককে তার বিরুদ্ধে প্রেরণ করেন এবং তাকে 
কুরুল জাবাল, রায়, জুরজান, তাবারিস্তান, কুমাস ও অন্যান্য জায়গায় শাসক নিযুক্ত করেন। 
আল-ফযল ইব্ন ইয়াহইয়া বড় শান-শওকতে এসব এলাকায় গমন করেন। প্রতিটি মনঘিলে 
ডাকহরকরা মারফত আর-রশীদের উৎসাহ ব্যঞ্জক পত্রগুলো ও বিভিন্ন রকমের উপঢৌকন 
পৌছতে থাকে । দায়লামের শাসক ও আর-রশীদের লেখক, সেনাপতিকে এক কোটি দিরহাম 
প্রদান করার অঙ্গীকার করেন যদি সে তাদের উপর ইয়াহ্ইয়ার বিদ্রোহ নিরাময় করতে পারে। 
আল-ফযল ও ইয়াহ্ইয়া ইব্‌ন আবদুল্লাহর কাছে পত্র লিখে তাকে নিরাপত্তার ওয়াদা করে, উচ্চ 
আশা দান করে, লোভ-লালসা দেখায় এবং যদি সে তার কাছে বের হয়ে আসে তাহলে 
কাছে বের হয়ে আসতে অস্বীকার করেন যতক্ষণ না আর-রশীদ নিজ হাতে তার জন্য নিরাপত্তানামা 


www.almodina.com 


Contents 
আল-বিদায়া ওয়ান নিহায়া | ২৯১ 


লিখে দেন। আল-ফযল আর-রশীদের কাছে এ ব্যাপারে পত্র লিখেন। তাতে আর-রশীদ খুশী হন 
এবং এটাকে একটি সুবর্ণ সুযোগ মনে করেন। তাই তিনি নিজ হাতে নিরাপত্তানামা লিখে দেন 
এবং তার মধ্যে বনু হাশিমের মুরববী, কাষী ও ফকীহ্‌দের সাক্ষ্য গ্রহণ করেন। বনু হাশিমের 
- মুরব্বীদের মধ্যে আবদুস সামাদ ইব্‌ন আলীও ছিলেন । হারূন লোক মারফত নিরাপত্তানামা প্রেরণ 
করেন, তার সাথে বহু পুরস্কার ও উপঢৌকন প্রেরণ করেন যাতে এসবগুলো তীরা তাকে প্রদান 
করেন। তারা তাকে এগুলো প্রদান করলেন। তখন তিনি নিজে তাদের কাছে আত্মসমর্পণ 
করলেন । তারা তাকে নিয়ে বাগদাদ প্রবেশ করলেন। তিনি আর-রশীদের সাথে সাক্ষাৎ করেন। 
আর-রশীদ তীকে যথাযোগ্য সম্মান করেন এবং প্রচুর সম্পদ দান করেন। বারমাকীরা 
আর-রশীদের বহু খিদমত করেন এজন্য ইয়াহইয়া ইব্‌ন খালিদ বলতেন, আমার সন্তানরা এবং 
আমি নিজে তার বহু খিদমত করেছি। তাদের এরূপ খিদমতের কারণে আর-রশীদের কাছে 
ফযলের মর্যাদা বৃদ্ধি পায়। তিনি আব্বাসী এবং ফাতিমীদের মধ্যে মীমাংসা করার চেষ্টা করেন। 
এ সম্পর্কে আল-ফযল ইব্‌ন ইয়াহইয়া এর প্রশংসা এবং তার কাজের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপনার্থে 
মারওয়ান ইব্‌ন আবূ হাফসা বলেন ৪ ' | 


ূ Mil 02 GHIA ৪০ + 22৫১১ 5০ els 95 ১5৮ 
MAE Al TAG kG + Calcd 0501 এ ০১৯ ৬৫০ 
lll ৪ 3 SU sll a + ২১ JIL 530 coli 
-palli 055 ০৮৬ Ll + 1১১0১ ০১৯ dCs 01 Ls 

অর্থাৎ “তুমি সফলতা লাভ করেছ। তারপর বারমাকীদের হাত অচল হয়ে থাকবে না। 
হাশিমীদের মাঝে যে বিদীর্ণতা দেখা দিয়েছিল তা তুমি তোমার প্রাণপণ চেষ্টায় এমন সময় 
মেরামত করেছিলে ও ছিদ্র বন্ধ করে দিয়েছিলে যখন তার সংস্কারের বিষয়টি সংঙ্কারকদেরকে : 
অক্ষম করে দিয়েছিল এবং তারা পরে এ কাজ থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছিল এবং তারা 
বলছিল এখন আর এটা সম্ভব ও সমীচীন নয়। তারপূর তোমার সদিচ্ছার দু'হাত বিশেষ মর্যাদা 
সহকারে সাফল্য মণ্ডিত হল যার স্মৃতিচারণ হজ্জের মওসুমেও লোকের মুখে মুখে জারি থাকবে । 
প্রতিযোগীদের তীরগুলো যখন প্রতিযোগিতার জন্য মিলিত হয় তখন সম্রাটের তীরটিই তোমাদের 
জন্য সফলতার সংবাদ বহন করে নিয়ে আসে ।” 

এঁতিহাসিকগণ বলেন, এরপর আর-রশীদ ইয়াহইয়া ইব্‌ন আবদুল্লাহ্‌ ইব্‌ন হাসানের প্রতি 
অসন্তুষ্ট হন ও তার প্রতি রাগান্বিত হন। কেউ কেউ বলেন, তিনি তাকে কারাগারে নিক্ষেপ 
করেন । পরে তাকে নিজের কাছে তলব করেন এবং তীর কাছে তখন ছিল হাশিমীদের বিভিন্ন 
লোকজন । আর-রশীদ যে নিরাপত্তানামাটি লোক মারফত প্রেরণ করেছিলেন তা চেয়ে পাঠান । এ 
নিরাপত্তানামা সম্বন্ধে তিনি মুহাম্মদ ইব্‌ন হাসানকে জিজ্ঞাসা করেন এটা কি বিশুদ্ধ ? জবাবে তিনি 
বলেন, হ্যা। আর-রশীদ এতে তার উপর রাগান্বিত হন। আবুল বুখতারী বলেন, এ 
নিরাপত্তানামাটির কোন মূল্য নেই আপনি এটা সম্পর্কে যা ইচ্ছা হুকুম দিতে পারেন। তিনি 
নিরাপত্তানামাটি ছিড়ে ফেলেন। আর আবুল বুখতারী তার মধ্যে থুথু নিক্ষেপ করেন । আর-রশীদ 


www.almodina.com 


Contents 


২৯২ আল-বিদায়া ওয়ান নিহায়া 


ইয়াহইয়া ইব্‌ন আবদুল্লাহ্র পানে মুখ ফিরালেন এবং বললেন, আস ! আস ! এ কথা বলে তিনি 
ক্রোধের হাসি হাসছিলেন। তিনি আরো বললেন, কোন কোন লোক ধারণা করছেন যে, আমরা 
তোমাকে বিষ পান করতে বাধ্য করেছি । ইয়াহ্‌ইয়া তখন বললেন, হে আমীরুল মু'মিনীন ! 
আপনার সাথে আমাদের রয়েছে ঘনিষ্ঠতা, আত্মীয়তা, সহমর্মিতা ও অধিকার । তাহলে আপনি . 
আমাকে কোন কথার উপর শাস্তি দেবেন এবং কয়েদ করবেন ? এতে তার প্রতি আর-রশীদের 
প্রতিবাদ করলেন এবং বললেন, হে: আমীরুল মু'মিনীন ! এ ব্যক্তির এরূপ ভাষ্যে আপনি যেন 
প্রতারিত না হন। কেননা এ ব্যক্তি অবাধ্য ও অপরাধী । আর এটা হলো তার থেকে প্রবঞ্চনা ও 
অনাচার । আমাদের শহরে সে বিপর্যয় সৃষ্টি করেছে ও তার দরুন আইন ভঙ্গের প্রবণতা সাধারণের 
মধ্যে বৃদ্ধি পেয়েছে। ইয়াহইয়া তাকে বললেন, তোমরা আবার কে ? আল্লাহ্‌ তোমাদের ক্ষমা 
করুন। নিঃসন্দেহে তোমার পিতা, আমাদের পিতা ও তার পিতার সাথে মদীনায় হিজরত করেন । 
তারপর ইয়াহ্ইয়া বললেন, হে আমীরুল মু'মিনীন ! এ আমার কাছে এসেছে যখন আমার ভাই 
মুহাম্মদ ইব্‌ন আবদুল্লাহ্‌ নিহত হয় । তিনি বললেন, তার হত্যাকারীর উপর আল্লাহ্‌র অভিসম্পাত 
বর্ষিত হোক। তারপর তিনি আমার কাছে বিশ পঙ্ক্তি কবিতা আবৃত্তি করেন এবং আমাকে বলেন, 
যদি তুমি এ ব্যাপারে আন্দোলন কর তাহলে তুমি আমাকে প্রথম ব্যক্তি হিসেবে পাবে যে তোমার 
হাতে বায়আত করবে এবং আমাদের সাহায্য তোমার সাথে থাকা অবস্থায় কে এমন আছে যে 
বসরায় তোমার সাথে মিলিত হওয়ার ব্যাপারে নিষেধ করতে পারে ? বর্ণনাকারী বলেন, এতে 
আর-রশীদ ও আয-যুবায়রীর চেহারা বিবর্ণ হয়ে গেল। আয-যুবায়রী দুঃখ পেলেন এবং কঠিন 
শপথ সহকারে শপথ করতে লাগলেন যে, সে এ ব্যাপারে মিথ্যাবাদী । আর-রশীদ হয়রান ও 
পেরেশান হয়ে পড়েন। এরপর তিনি ইয়াহ্‌ইয়াকে বললেন, তুমি কি শোক গাথার কিছু অংশ 
সংরক্ষণ করে রেখেছ ? তিনি বললেন, হ্যা এবং কিছুটা আবৃত্তি করলেন। আয-যুবায়রী তখন 
আরো প্রচণ্ডভাবে অস্বীকার করতে লাগলেন । তখন তাকে ইয়াহইয়া ইব্‌ন আবদুল্লাহ্‌ বললেন, 
তাহলে তুমি বল ঃ যদি আমি মিথ্যাবাদী হই তাহলে আল্লাহ্‌র শক্তি সামর্থ্য থেকে আমি পৃথক হয়ে 
গেলাম । আর আল্লাহ্‌ যেন আমাকে আমার শক্তি সামর্থ্যের উপর সোপর্দ করেন। কিন্তু সে এরূপ 
শপথ করতে অস্বীকার করল। তাই আর-রশীদ তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার সংকল্প 
নিলেন এবং তার উপর রাগান্বিত হলেন । তারপর সে শপথ করল কিন্তু আর-রশীদের দরবার 
থেকে বের হবার সাথে সাথে আল্লাহ্‌ তার উপর পক্ষাঘাত রোগ নিক্ষেপ করে দিলেন। আর 
তৎক্ষণাৎ সে মৃত্যুমুখে পতিত হল। কেউ কেউ বলেন, তঁরিয়ী রাজ বসার চেহারায় 
মেরেছিল। এভাবে তাকে আল্লাহ্‌ মেরে ফেলেন। 

তারপর আর-রশীদ ইয়াহ্‌ইয়া ইব্‌ন আবদুল্লাহ্‌কে ছেড়ে দেন এবং তাকে এক লাখ দীনার 
প্রদান করেন। কেউ. কেউ বলেন, দিনের কিছু অংশের জন্য তাকে বন্দী করা হয়েছিল। আবার 
কেউ .কেউ বলেন, তিন দিনের জন্য বন্দী করেছিলেন। আর-রশীদ থেকে যে সম্পদ তিনি 
পেয়েছিলেন তার পরিমাণ হল চার লাখ দীনার। এসব ঘটনার পর তিনি মাত্র এক মাস জীবিত 
ছিলেন। এরপর তিনি মারা যান। আল্লাহ্‌ তাকে রহম করুন। 


এ বছরই সিরিয়ায় দুই সম্প্রদায়ের মধ্যে বিরাট বিভ্রান্তি ও মতভেদ দেখা দেয় তারা হল 


www.almodina.com 


Contents 
আল-বিদায়া ওয়ান নিহায়া | ২৯৩. 


নাযারিয়া ও ইয়ামানিয়া। নাযারিয়া হল কায়স সম্প্রদায়ের লোক আর ইয়ামানিয়া হল ইয়ামানের । 
 হুরান নামক স্থানে দু'টি সম্প্রদায়ের মধ্যে প্রথম বিরোধ প্রকাশ পায়। জাহিলী যুগে তাদের মধ্যে 

যে অশান্তি ও বিশৃংখলা বিরাজ করছিল তা আবার তারা ফিরিয়ে আনে । তাই এ বছর এভাবে 
তাদের বহু লোক মারা যায়। খলীফা আর-রশীদের পক্ষ থেকে তার চাচা মুসা ইব্‌ন ঈসা সিরিয়ায় 
নায়িব ছিলেন। কেউ কেউ বলেন, তিনি ছিলেন আবদুস সামাদ ইব্‌ন আলী । আল্লাহ্‌ অধিক 
পরিজ্ঞাত। 


'জাফর আল-মানসূরের আযাদকৃত গোলামদের একজন সানাদী ইব্‌ন সাহল ছিলেন শুধু 
দামেশকের নায়িব। যখন শহরে বিভ্রান্তি ও বিশৃংখলা দেখা দেয় তখন কায়সিয়াদের সর্দার আবুল 
হায়যাম আল-মযীর আধিপত্যের ভয়ে দামেশকের শহর প্রাচীর ধ্বংস করে দেয়া হয় । আর এ 
আল-মযী ছিলেন একজন কুৎসিত ও কুদর্শন ব্যক্তি। জাহিয বলেন ঃ তিনি ভাড়াটিয়া, মাঝি ও 
তাতী থেকে শপথ নিতেন না এবং বলতেন, তাদের কথা কোন শপথ ব্যতীতই গ্রহণীয় । তিনি 
মুটেরা ও শিক্ষকদের ব্যাপারে আল্লাহ্‌ প্রদত্ত কল্যাণের ধারণা করতেন। তিনি দু'শ চার হিজরীতে 
ইনতিকাল করেন। ব্যাপারটি যখন প্রকট আকার ধারণ করে আর-রশীদ নিজের পক্ষ থেকে 
সেনাপতি ও নেতৃস্থানীয় একটি দলসহ মুসা ইব্‌ন ইয়াহ্‌ইয়া ইব্‌ন খালিদকে প্রেরণ করেন। তারা 
জনগণের মধ্যে শান্তি স্থাপন করেন ; তাদের চেষ্টায় বিভ্রান্তি প্রশমিত হয় এবং প্রজাদের যাবতীয় 
বিষয় স্থিতিশীল হয় । আর-রশীদ তাদের বিষয়টি ইয়াহ্‌ইয়া ইব্‌ন খালিদের কাছে সোপর্দ করেন। 
তিনি তাদের ক্ষমা করেন ও তাদের মুক্ত করে দেন। এ সম্পর্কে কোন কবি বলেন £ 


৯৪৫55 প ৪০০5৩ রে 
১১১৩ ১০০ এ + (১৮১41 ssl 5৪ 
৬58৩ 1 ৪5 5 
১১১৯৩ LS + ৪০5 ০৮০৬ ৯৪ 
১০১৯১ pi + (০ (4541 ০১158 


2 ৪528 


১১৯১১৬৯৫৫৭৪ + cH sly ia 


eof sos er লে 


১১১০৯ ১৬৯৩ ০৯2 4 451৩৯ ১5০1 
প্‌ “38 er 
26s Soles + AS 
sf se or 


2 পে 
১১১৫০ ৬:২৯ 3৯3 + ২৯৯ G3 se ৩৩ 


১১১০৭১২0540 + ye 4০1 oe 
pang diik + Gl ৯ ০51০ 
অর্থাৎ “সিরিয়ায় এমন যুদ্ধ বিগ্রহের আগুন জ্বলে উঠেছে। যার কারণে বালকের মাথার চুল 


পেকে যায়। সেনাপতি মূসা তার সৈন্য সামন্ত নিয়ে তা প্রশমিত করার জন্য ঝাঁপিয়ে পড়েন। 
যখন তিনি তার অনন্য কল্যাণ ও বরকত নিয়ে আগমন করেন তখন সিরিয়া তীর সামনে 


www.almodina.com 


Contents 
২৯৪ আল-বিদায়া ওয়ান নিহায়া 


মস্তকাবনত হয়ে পড়ে । তিনি এমন একজন দানশীল ব্যক্তি ছিলেন ধার দানের ফলে সকল দানের 
পূর্ণতা এসেছিল । তার পিতা ইয়াহ্‌ইয়ার দান ও তার দাদার দান তাকে দান করতে উদ্বুদ্ধ করেছে। 
এরপর মূসা ইবৃন ইয়াহ্‌ইয়া তার নিজ অর্জিত ও উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদ দান করেন । আর 
এভাবে মূসা মান-মর্যাদার পাকা ফল অর্জন করেন যা তার দোলনা বা বিছানার অবিচ্ছেদ্য অংশ 
হিসেবে বিবেচিত । কবি বলেন, আমার কাসীদা (কবিতা) ও গদ্যের মাধ্যমে কৃত প্রশংসাকে তার 
জন্যই নির্দিষ্ট করে নিয়েছি। এমনি মর্যাদা বারমাকীদের থেকেই বারবার এসে থাকে । আর 
উচ্চতর রূপ নিয়ে এসে থাকে। সংক্ষিপ্ত ও দীর্ঘ উভয় প্রকারের প্রশংসা কবিতাই নিজেদের জন্যই 
তারা সংগ্রহ করে নিয়েছে। 


এ বছরই আর-রশীদ আল-গাতরীফ ইব্‌ন আতাকে খুরাসান থেকে বরখাস্ত করেন এবং 
আল-আরূস উপাধি প্রাপ্ত হামঘা ইব্‌ন মালিক ইব্‌ন আল-হায়ছাম আল-খুযাঈকে তথায় নিযুক্ত 
করেন। এ বছরই আর-রশীদ জা“ফর ইব্‌ন ইয়াহইয়া ইবৃন খালিদকে মিসরের নায়িব নিযুক্ত 
করেন। এরপর জা“ফর, উমর ইব্‌ন মিহরানকে সেখানকার নায়িব নিযুক্ত করেন । তিনি ছিলেন 
ক্রুটিপূর্ণ অবয়ব, ত্রুটিপূর্ণ আকৃতি, গক্ষামাতমত্ত ও টেরা চকু বিশিষ্ট বযক্ি। তার নায়িব হিসেরে 
নিযুক্তি পাওয়ার কারণ ছিল নিম্নরূপ $ 


মিসরের নায়িব মূসা ইব্‌ন ঈসা আর-রশীদের পদচ্যুতির দৃঢ় সংকল্প করেছিল । তখন আর- 
রশীদ বলেন, আল্লাহ্‌র শপথ! আমি তাকে অবশ্যই বরখাস্ত করব এবং একজন উত্তম লোককে 
মিসরের নায়িব নিযুক্ত করব । তখন তিনি এ উমর ইব্‌ন মিহরানকে ডাকলেন এবং জা“ফর ইব্‌ন 
ইয়াহইয়া আল-বারমাকী এর স্থলে তাকে মিসরের শাসক নিযুক্ত রলেন। তখন তিনি একটি 
খচ্চরে সওয়ার হয়ে রওনা হলেন এবং তার গোলাম আবু দাররা অন্য একটি খচ্চরে সওয়ার ছিল। 
এইভাবে তিনি মিসরে প্রবেশ করেন এবং মিসরের নায়িব মূসা ইব্‌ন ঈসার মজলিসে পৌছেন ও 
মানুষের পেছনে বসে পড়েন। লোকজন যখন বিদায় নিলেন তখন তার দিকে মূসা ইব্‌ন ঈসা মুখ 
ঘুরালেন কিন্তু তিনি তাকে চিনতে পারেননি যে তিনি কে ? সুতরাং নায়িব তাকে বললেন, হে 
শায়খ ! আপনার কি কোন প্রয়োজন আছে ? তিনি বললেন, হ্যা আমীরকে আল্লাহ্‌ সৎ ও সদাচারী 
করুন। এরপর তিনি তাকে পত্রটি দিলেন। যখন তিনি তা পাঠ করলেন বললেন, তুমিই কি উমর 
ইব্‌ন মিহরান ? তিনি বললেন, “হ্যা” । আমীর বললেন, আল্লাহ্‌ ফিরআওনের উপর অভিশম্পাত 
অবতীর্ণ করুন যখন-সে বলেছিল মিসরের সাম্রাজ্য কি আমার নয় ? এরপর তিনি তার কাছে 
দায়িত্বভার সমর্পণ করলেন এবং অন্যত্র চলে গেলেন। উমর ইব্‌ন মিহরান তার দায়িত্বভার গ্রহণ 
করেন ও কাজে আত্মনিয়োগ করেন। তিনি স্বর্ণ, রৌপ্য কিংবা কাপড় ব্যতীত অন্য কোন বস্তু 
হাদিয়া গ্রহণ করতেন না। এরপর প্রত্যেকটি হাদিয়ার উপর হাদিয়াদাতার নাম লিখে রাখতেন! 
এরপর তিনি প্রজাদের থেকে রাজস্ব আদায় করতেন এবং রাজস্ব আদায়ের ব্যাপারে তাদের উপর 
কঠোরতা অবলম্বন করতেন । তাদের কেউ কেউ এ ব্যাপারে টালবাহানা করত । তখন তিনি শপথ 
করে বলতেন, কেউ যদি এ ব্যাপারে টালবাহানা করে তাহলে তাকে এরূপ শাস্তি দেয়া হবে এবং 
তা দেয়াও হত। এভাবে তিনি বহু সম্পদ সংগ্ৰহ করেছিলেন । আর যা সংগ্রহ করা হত তা তিনি 
বাগদাদে প্রেরণ করতেন এবং যে ব্যক্তি তা আদায়ে টালবাহানা করত তাকেও বাগদাদে প্রেরণ 
করতেন। এরপর লোকজন তার সাথে শিষ্টাচার শিক্ষা করলেন। পরে দ্বিতীয় কিস্তির আদায়ের, 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া + ২৯৫ 


সময় ঘনিয়ে আসল কিন্তু এবার তাদের বহু লোক এটা আদায়ে অক্ষম হয়ে পড়লেন । তখন তারা 
যা কিছু হাদিয়া আদায় করতে পারতেন তা তিনি হাযির করাতেন যদি তা নগদ হত তা তিনি 
তাদের থেকে আদায় করতেন আর যদি তা গমের আকারে হত তখন তিনি তা বিক্রি করে দিতেন 
এবং এভাবে রাজস্ব আদায় করতেন তিনি। তিনি তাদেরকে বলতেন, আমি এগুলো তোমাদের 
জন্য সংগ্রহ করছি তোমাদের প্রয়োজনে কাজে লাগবে । এরপর মিসরের শহরগুলোর সমস্ত রাজস্ব 
তিনি পরিপূর্ণভাবে আদায় করে নিলেন। তীর পূর্বে আর কেউ এরূপ করেননি । এরপর তিনি মিসর 
থেকে বিদায় নিলেন। কেননা তিনি আর-রশীদের সাথে শর্ত করে ছিলেন যে যখন দেশে শাস্তি 
ফিরে আসবে তখন তিনি রাজস্ব আদায় করে দেবেন । আর এটাই তীর বিদায়ের অনুমতি হিসেবে 
গণ্য । মিসরের শহরগুলোতে তার সাথে কোন সৈন্য সামন্ত ছিল না। তার সাথে শুধু ছিলেন তার 
গোলাম আবু দাররা ও দারোয়ান ৷ দারোয়ানই তার যাবতীয় কাজ পরিচালনা করত । এ বছর 
আবদুর রহমান ইব্ন আবদুল মালিক গ্রীষ্মকালীন যুদ্ধ পরিচালনা করেন ও একটি দুর্গ জয় করেন। 
এ বছর আর-রশীদের স্ত্রী যুবায়দা হজ্জ পালন করেন । তার সাথে ছিলেন তার ভাই । আমীরে হজ্জ 
ছিলেন রশীদের চাচা, সুলায়মান ইবৃন আবু জাফর আল-মানসূর । এ বহর যারা ইনতিকাল করেন 
তারা হলেন ঃ 

ছিলেন। শাবান মাসে তিনি ইনতিকাল করেন। 

_ ইবরাহীম ইবৃন হারমা ; তিনি ছিলেন একজন কবি। তিনি হলেন £ আবু ইসহাক ইবরাহীম 
ইব্‌ন আলী ইব্‌ন সালামা ইব্‌ন আমির ইব্‌ন হারমা আল-ফিহরী আল-মাদানী । মদীনার বাসিন্দাদের 
প্রতিনিধি দল যখন আল-মানসূরের কাছে গমন করেছিলেন তখন তিনি প্রতিনিধিদলের প্রধান 
হিসেবে মানসূরের কাছে গমন করেন । মানসূরকে আড়াল করে একটি পর্দার পাশে এমনভাবে 
তাদেরকে বসানো হল যাতে মানসূর লোকজনকে পেছন থেকে দেখতে পান কিন্তু তারা তাকে 
দেখতে না পায়। আবুল খাসীব দারোয়ান দাড়িয়ে বলছিল- হে আমীরুল মু'মিনীন ! ইনি অমুক 
কবি, এরপর তাকে হুকুম দেয়া হয় এবং তিনি কবিতা আবৃত্তি করেন। এভাবে আবার সে বলে- 
ইনি অমুক খতীব । এরপর তাকে হুকুম দেয়া হয় এবং তিনি খুতবা দান করেন । এভাবে করার 
পর ইব্‌ন হারমা এর পালা আসল । বর্ণনাকারী বলেন, তাকে আমি বলতে শুলনালম ৪ (১, 

(2১2 0 51 5 সন 5 অৰ্থাৎ “কোন মারহাবা নেই, কোন আহলান নেই আর. 
আল্লাহ্‌ যেন তোমাকে কোন সতর্ক প্রহারা দান না করেন ।” বর্ণনাকারী বলেন, আমি বললাম- তুই 

ধ্বংস হয়ে গেছ। এরপর আমাকে কবিতা আবৃত্তি করতে বলা হল। আমি আমার কাসীদা পাঠ 
করলাম ৷ তার মধ্যে আমি বলতে লাগলাম £ 


#20 


- Jalal ৮] ১0 Po + eC To CO LO 


অর্থাৎ “তার কোমরে ছিল কাপড় বাঁধা, মৃদুমন্দ সমীরণে দুলায়িত সকাল বেলায় এমন: এক 
শরীকের সান্নিধ্য লাভ করেন যিনি একদিন পৃথক হয়ে যাবেন ।” 


এরপর আমি আমার এ কথায় পৌছলাম ঃ 


www.almodina.com 


Contents 


২৯৬, আল-বিদায়া ওয়ান নিহায়া | 


- KL 415 ০১০ এ৩]। ০3 + ৫4০৭1 055 Eli নেও 

অর্থাৎ “আমি যাকে নিরাপত্তা দিলাম সে নগণ্য ব্যক্তিকেও নিরাপত্তা দিতে লাগল । আর আমি 
যাকে নিখৌজ সংবাদ সংঘহ করার জন্য নিযুক্ত করেছি সে নিজেই হারিয়ে যাচ্ছে।” 

বর্ণনাকারী বলেন, এরপর পর্দা অপসারণের নির্দেশ দেয়া হল, দেখা গেল তীর চেহারা যেন 
চন্দ্রের একটি টুকরা । এরপর আমাকে কাসীদা এর বাকী অংশটুকু আবৃত্তি করতে বলা হল এবং 
তার সামনের দিক্‌ দিয়ে নিকটবর্তী হওয়ার জন্য আমাকে নির্দেশ প্রদান করা হল । আবার তীর 
কাছে বসার জন্য বলা হল। এরপর তিনি বললেন ঃ হে ইবরাহীম ! তোমার দুর্ভাগ্য, যদি তোমার 
অপরাধের কথা আমার কাছে না পৌছত তাহলে আমি তোমাকে তোমার সাথীদের চেয়ে রেশী 
মর্যাদা প্রদান করতাম । তখন আমি বললাম, হে আমীরুল মু'মিনীন ! আপনার কাছে আমার যত 
অপরাধের সংবাদ পৌছেছে আপনি তার কিছুই ক্ষমা করেননি । আমি এখনও আমার অপরাধ 
স্বীকার করছি। বর্ণনাকারী বলেন, মানসূর তখন তীর হাতের ছড়িটি উত্তোলন করলেন ও তা দ্বারা 
আমাকে দু'টি আঘাত করলেন এবং আমাকে দশ হাজার দীনার ও পুরস্কার স্বরূপ প্রদত্ত পোশাক 
অর্পণ করার জন্য নির্দেশ দিলেন, আমাকে ক্ষমা করলেন এবং আমার সঙ্গিনীদের সাথে মিলিত 


হবার অনুমতি প্রদান করলেন। মানসুর তার উপর যে রাগান্িিত হয়েছিলেন তার একটি নমুনা হল 
তার মন্তব্য £ 
2৮৮03 1৮০ Sal A+ im le SLC 
TI SE be EEL Bas 
SL ১০1৮০ + pH ৬১৯ তা ০০০৪ 

অর্থাৎ “যতদিন যাবৎ মা তাদের মহব্বতে নিয়োজিত থাকবেন ততদিন আমি অবশ্যই 
ফাতিমার বংশধরকে মহব্বত করব। তারা এমন লোকের কন্যার বংশধর যিনি আল্লাহ্‌র সুস্পষ্ট 
আয়াতসমূহ, আল্লাহ্‌র দ্বীন ও সুদৃঢ় বন্ধন নিয়ে অবতীর্ণ হয়েছেন। সুতরাং তাদের প্রতি আমার 


মহব্বত থাকার কারণে তাদের ব্যতীত অন্যসব বিচরণকারী পশুদের মহব্বতের কোন চিন্তাই 
আমি করি না।” | 


আল-আখফাশ বলেন, আমাদের ছা“লাব বলেছেন যে, আল-আসমাঈ বলেছেন £ঃ আমি ইব্‌ন 
হারমর মাধ্যমে কবিদের বর্ণনার পরিসমাপ্তি ঘটালাম ৷ আবুল ফারাজ ইব্‌ন আল-জাওযী এ বছর 
তার মৃত্যু হয়েছে বলে উল্লেখ করেছেন। এ বছরই ওয়াকী ইব্‌ন জাররা-এর পিতা আল-জাররা 
ইব্‌ন মালীহ ইনতিকাল করেন। আবার এ বছর আবূ আবদুল্লাহ্‌ সাঈদ ইব্‌ন আবদুর রহমান ইব্‌ন 
বছর তিনি বাগদাদের কাযীর-দায়িত্‌ পালন করেন। ইব্‌ন মুঈন ও অন্যরা তাকে ছিকা বা 
নির্ভরযোগ্য বলে উল্লেখ করেছেন। এ বছর যারা ইনতিকাল করেন তাদের মধ্যে একজন হলেন, 
সালিহ ইব্‌ন বাশীর আল-মারী । 


তিনি ছিলেন পরহ্যেগার বান্দাদের অন্যতম ৷ তিনি অত্যন্ত ক্রন্দন করতেন। তিনি ওয়ায- 


www.almodina.com 


Contents 
আল-বিদায়া ওয়ান নিহায়া ২৯৭ 


নসীহত করতেন । সুফিয়ান আস-সাওরী ও অন্য আলিমগণ তার মজলিসে উপস্থিত হতেন তিনি 
বলতেন, এ সুফিয়ান হলেন সম্প্রদায়ের ভীতি প্রদর্শনকারী । একদিন খলীফা আল-মাহদী তাকে 
নিজের কাছে ডেকেছিলেন। তিনি গাধায় সওয়ার হয়ে তার কাছে আগমন করলেন। সওয়ার 
অবস্থায় তিনি খলীফার বিছানার অতি নিকটে পৌছে যান তখন খলীফা তার দু"পুত্রকে- একজন 
তার পরে যুবরাজ মূসা আল-হাদী ও অন্যজন হারূনুর রশীদ- তাকে সাওয়ারী থেকে নামিয়ে 
আনার জন্য এগিয়ে যাবার হুকুম দিলেন । তারা এগিয়ে গেলেন ও তাকে নামিয়ে নিয়ে আসলেন । , 
তখন সালিহ নিজেকে লক্ষ্য করে বলতে লাগলেন, তুমি ধ্বংস হয়ে গেছ ও ক্ষতিগ্রস্ত হয়েছে, যদি 
আজকে আমি তোষামোদের আশ্রয় নেই এবং আজকের দিনে এ জায়গায় সত্য প্রকাশ না করি। 
তারপর তিনি আল-মাহদীর কাছে উপবিষ্ট হন এবং তাকে উচ্চস্তরের নসীহত করেন এমনকি 
তাকে ক্রন্দন করতে বাধ্য করলেন। এরপর তাকে বললেন, “তুমি জেনে রেখো, উম্মতের মধ্যে 
যে রাসূলুল্লাহ্‌ (সা)-এর বিরোধিতা করে তাকে তিনি শত্রু মনে করেন । যাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ্‌ 
(সা) শত্ৰু মনে করেন তাকে আল্লাহ্‌ তা'আলা শক্র মনে করেন । সুতরাং আল্লাহ্‌র শত্রুতা ও 
রাসূলের শত্রুতা থেকে রক্ষা পাওয়ার জন্য কয়েক বছর ধরে প্রস্তুতি নাও যা তোমার নাজাতের 
জামিন হবে অন্যথায় ধ্বংসের জন্য প্রস্তুত হয়ে যাও। জেনে রেখো, যদি শাস্তি বিলম্ব হয় যেমন 
বিদআতে লিপ্ত শাস্তির যোগ্য ব্যক্তির ক্ষেত্রে হয়ে থাকে তাহলে আরো জেনে রেখো, নিশ্চয়ই 
আল্লাহ্‌ তা'আলা তার বান্দাদের উপর প্রতাপান্বিত। মানব জাতির মধ্যে সুদৃঢ় পদ ব্যক্তি হলেন 
তারা ধারা আল্লাহ্‌র কিতাব ও রাসূল (সা)-এর সুন্নাতকে আঁকড়ে ধরেছেন। এভাবে দীর্ঘ বক্তৃতা 
করলেন । তারপর আল-মাহদী ক্রন্দন করেন এবং এ বক্তব্য তার রেজিস্টার বইতে লিখে রাখার ' 
জন্য নির্দেশ প্রদান করলেন। 


এ বছরই আবদুল মালিক ইব্‌ন মুহাম্মদ ইব্‌ন মুহাম্মদ ইব্‌ন আবূ বকর আমর ইব্‌ন হাযম 
' ইনতিকাল করেন । তিনি ইরাকে কাষী হিসেবে আগমন করেন। এ বছর ফারজ ইব্‌ন ফুযালা 
আত-তানোখী আল-হিমসী ইনতিকাল করেন। তিনি আর-রশীদের খিলাফতের আমলে বাগদাদে 
বায়তুল মালে কোষাধ্যক্ষ ছিলেন। তার জন্ম ছিল ৮৮ সালে । আর তিনি ৮৮ বছর বয়সে 
ইনতিকাল করেন। তাঁর কৃতিতৃপূর্ণ কার্যকলাপের অন্যতম হল ৪ একদিন আল-মানসুর তার 
সোনালী প্রাসাদে প্রবেশ করেন । উপস্থিত সকলে দীড়ালেন কিন্তু ফারজ ইবৃন ফুযালা দাড়ালেন 
না। খলীফা রাগাৱিত হলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কেন দীড়ালে না ? তিনি বললেন, 
আমি ভয় করছি আল্লাহ্‌ তা'আলা আমাকে এ সম্পর্কে জিজ্ঞাসা করবেন এবং আপনাকেও জিজ্ঞাসা 
করবেন যে তুমি এটাতে কেন রাযী ছিলে ? রাসূলুল্লাহ (সা) কারো জন্য জনগণের দাড়ানোকে 
পসন্দ করতেন না। বর্ণনাকারী বলেন, মানসূর তখন কীদলেন, তাকে নিকটে ডেকে নিলেন ও 
_ তীর প্রয়োজন পূর্ণ করলেন। আবু সালামা আল-মুসায়্যাব ইব্‌ন যুহায়র ইবন আমর আদ-দাববী এ 
বছর ইনতিকাল করেন । তিনি তিনি আল-মানসুর, আল-মাহদী ও আর-রশীদের খিলাফত আমলে 
বাগদাদের পুলিশসুপার ছিলেন। তিনি একবার আল-মাহদীর যুগে খুরাসানের শাসনকর্তা ছিলেন। 
তিনি ৯৬ বছর জীবিত ছিলেন। আবূ আওয়ানা আল-ওয়াদ্দাই ইব্‌ন আবদুল্লাহ্‌ আস-সারী ছিলেন 
বর্ণনাকারী শায়খদের অন্যতম ইমাম । তিনি এ বছরই ইনতিকাল করেন । তিনি ৮০ বছর 
অতিক্রম করেছিলেন । | 

আল-বিদায়া ওয়ান নিহায়া (১০ম্‌ খণ্ড) 


টিনার কি com 


Contents 
২৯৮ আল-বিদায়া ওয়ান নিহায়া 


১৭৭ হিজরীর আগমন 

এ বছর আর-রশীদ জাফর আল-বারমাকীকে মিসর থেকে বরখাস্ত করেন এবং ইসহাক 
ইব্‌ন সুলায়মানকে তীর স্থলে আমীর নিযুক্ত করেন। তিনি হামযা ইব্‌ন মালিককে খুরাসান থেকে 
বরখাস্ত করেন এবং রায়, সিজিস্তান ও অন্যান্য প্রদেশের শাসনভারসহ অতিরিক্ত এ প্রদেশের 
শাসনভারও আল-ফযল ইবৃন ইয়াহ্‌ইয়া আল-বারমাকীকে অর্পণ করেন । আল-ওয়াকিদী উল্লেখ 
.. করেন- এ বছরের মুহাররম মাসের শেষের দিকে প্রচণ্ড বাসাত ও অন্ধকারাচ্ছন্নতার শিকার 
হয়েছিলেন জনগণ । অনুরূপভাবে জনসাধারণ সফর মাসের শেষের দিকেও আরো একবার শিকার 
হয়েছিলেন। এ বছর আর-রশীদ লোকজনকে নিয়ে হজ্জ আদায় করেন । এ বছর কাষী শুরায়ক 
ইব্‌ন আবদুল্লাহ আল-কৃফী আন-নাখঈ ইনতিকাল করেন । তিনি আবূ ইসহাক ও অন্য অনেকের 
কাছ থেকে হাদীস শুনেছেন। তিনি মুকাদ্দমার রায় প্রদানে ও কার্যকারীকরণে ছিলেন 
কৃতজ্ঞতাভাজন। রায় প্রদান করার জন্য বসার পূর্বে তিনি নাস্তা করতেন। এরপর মোজা থেকে 
একটি কাগজ বের করতেন ও এটার মধ্যে নযর করতেন। এরপর তার কাছে মুকাদ্দমা পেশ 
করার জন্য পেশকারকে হুকুম দিতেন । এ কাগজটির মধ্যে কী আছে তা পড়ার জন্য তার কোন 
এক সঙ্গী উদগ্রীব হয়ে পড়লেন দেখা গেল এটার মধ্যে লেখা ছিল 8 


202 চি 


* 5175 
অর্থাৎ “হে শুরায়ক ইব্‌ন আবদুল! দীঘ তারবারি ও তীক্ষতাকে স্মরণ কর। হে শুরায়ক 
ইব্‌ন আবদুল্লাহ্‌ ! মহাসম্মানের অধিকারী আল্লাহ্র সামনে দণ্ডায়মান হওয়াকে স্মরণ কর ।” তার 
মৃত্যু ঘটেছিল যুলকাদা মাসের এক তারিখ শনিবার দিন। এ বছর ইনতিকাল করেন ঃ আবদুল 
ওয়াহিদ ইব্‌ন যায়দ, মুহাম্মদ ইব্‌ন মুসলিম ও মুসা ইব্‌ন আয়্যুন। 
১৭৮ হিজরীর আগমন 
এ বছর কায়সের হুফিয়া ও কাযাআর একটি দল মিসরের শাসক ইসহাক ইবৃন সুলায়মান এর 
বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে ও তারা তার সাথে যুদ্ধ করে। এভাবে এক বিরাট বিপর্যয় দেখা 
দেয়। তখন আর-রশীদ ফিলিস্তিনের নায়িব হারছামা ইব্‌ন আয়্যুনকে একদল আমীরসহ ইসহাকের 
সাহার্যার্থে প্রেরণ করেন। তারা বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ করেন। আনুগত্যের নিশ্চয়তা লাভ 
করেন ও তাদের যিম্মায় যেসব রাজস্ব ও অন্যান্য পাওনাদি বকেয়া ছিল তা পুরোপুরি আদায় 
করেন। ইসহাক ইব্‌ন সুলায়মানের স্থলে হারছামা প্রায় এক মাস মিসরের নায়িব ছিলেন। এরপর 
আর-রশীদ তাকে মিসর থেকে বরখাস্ত করেন এবং আবদুল মালিক ইব্‌ন সালিহকে তথাকার 
শাসক নিযুক্ত করেন। এ বছরই আফ্রিকাবাসীদের একটি দল বিদ্রোহ ঘোষণা করে ও তারা 
আল-ফযল ইবৃন রাওহ ইব্‌ন হাতিমকে হত্যা করে এবং সেখানে আল-মুহাল্লাবের বংশধরদের 
যারা ছিল তাদেরকে বের করে দেয় । আর-রশীদ তার কাছে হারছামাকে প্রেরণ করেন। তার 
হাতে তারা আনুগত্য স্বীকার করায় তিনি ফিরে আসেন । এ বছর আর-রশীদ খিলাফতের যাবতীয় 
কাজ ইয়াহইয়া ইব্‌ন খালিদ ইব্‌ন বারমাকের কাছে অর্পণ করেন। এ বছরই আল-ওয়ালীদ ইব্‌ন 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া CE ২৯৯ 


তারিফ আল-জাযীরায় বিদ্রোহ ঘোষণা করে ও শাসন কার্য পরিচালনা করতে শুরু করে এবং 
বাসিন্দাদের মধ্য থেকে বহু লোককে হত্যা করে । এরপর সে সেখান থেকে আরমেনিয়া গমন 
করে। পরে তার সম্বন্ধে যথাস্থানে বর্ণনা করা হবে । এ বছর আল-ফযল ইব্‌ন ইয়াহ্‌ইয়া খুরাসানে 
. গমন করেন ও সেখানের পরিস্থিতি তিনি সুবিন্যস্ত করেন। সেখানে তিনি দুর্গ ও মসজিদ তৈরি 
করেন। মাওয়ারান্নাহারে১ যুদ্ধ করেন । সেখানে তিনি অনারবদের নিয়ে সৈন্যদল গঠন করেন। 
তাদের আল-আব্বাসীয়া নাম দেন। তাদের ওয়ালা (মৃত্যুর পর ত্যাজ্য সম্পদ) তার জন্য নির্ধারণ 
করেন। তারা সংখ্যায় ছিল প্রায় পাচ লাখ তাদের থেকে প্রায় বিশ হাজারকে বাগদাদে প্রেরণ 
রেজা ক্রয় যারে ডিজি ক রংয়ায রম জু 
হাফসা বলেন $ 


EE TE #0 0 


8241 085 C03 Sie + JUNC 4] ও 
স্পট তিতা ETO + দা ot pod ৩০৭০ 
Plat a UWL ০০0৫ + 65 ৮১৯৯]। ৪৪০৭ এ] ৫০ 

০০0৯1 Ce 00 ০৯০০০ ১০০] ০ ০১৪ 


2501141০০৯1 1921 ০০ + le ০৪ ১১০৭ বিরহ 
1১. Ll ০০১] ০৪ ০০৯৮ dsl + "৯ ১217৬ Dl oe Lye 
CAV 438৫ ১৩৯ le ES + GIN Lal ০০৯৪ ৩2 9520101 
56057 0৮241 + VLEET al 
5 05৩৭ ২০০ al + yal wid sl A LE 


11 হলি 9ি  + YUM ৮০৪ ০১৯ tl 41 ১৮ 
৮০৪৪]। 25 ৮৮০৩ Gl ৮০ dl + EE 4] ০৪০০ ALY 


- ২০১৯ 4] ১৯2 93 ০১০৭ ০৪ + JILL > diye ০৯৪ 5৪ 


অর্থাৎ “আল-ফযল এমন একটি তারকা সদৃশ যুদ্ধে অন্য তারকাগুলো স্তিমিত হয়ে গেলেও 
এটা স্তিমিত হয় না। দেশও জাতির হিফাযতকারী তাদের তীর সুউজ্জ্বল, এ উজ্জ্বলতা ওয়ারিস সূত্রে 
প্রাপ্ত । তাদের হাতে রয়েছে যাবতীয় উপকরণ । হাজীদের পানীয় পরিবেশনকারীদের বংশধারা 
বিভিন্ন সেনাদলে বিভক্ত হয়ে পড়েছে। তাদের ব্যতীত অন্যদের মধ্যে তাদের ন্যায় আকর্ষণ নেই । 
আব্বাসের বংশধররা বিভিন্ন সেনা দলে পরিচিত হয়ে পড়েছে আল-ফযল আরব ও অনারবদের 
নিয়ে সেনাদল পুনর্গঠন করেছেন। তাদের সংখ্যা পাচ লাখে উন্নীত হয়েছে, তাদের নাম 


১. মাওয়ারান্নাহার ঃ আমুদরিয়ার উত্তরে অবস্থিত রূশীয় ইসির ডি যা উত্তর ও পূর্ব 
দিকে মধ্য এশিয়া পর্যন্ত বিস্তৃত ৷ 


Wwww.almodina.com 


Contents 
৩০০ আল-বিদায়া ওয়ান নিহায়া 


রেজিস্টারভুক্ত হয়েছে। এমন সম্প্রদায়ের কাছে তারা পরামর্শ গ্রহণ করে আসছে যারা কুরআনে 
উল্লেখিত আহমদ অর্থাৎ মুহাম্মদ (সা)-এর সাথে সম্পর্কযুক্ত । তাদের নেতা আল-ফযল ইব্‌ন 
ইয়াহ্‌ইয়া দানশীল ব্যক্তি যার দুই হাতের দানের কাছে বিতরণ ব্যতীত সোনা-রূপা কিছুই অবশিষ্ট 
থাকে না। তার প্রস্তুতির পর থেকে প্রতিদিনেই তীর দান-দাক্ষিণ্যে দেশের লোকেরা সম্পদের 
অধিকারী হচ্ছে। কত দীন-দরিদ্র দারিদ্র্যের শেষ সীমায় পৌছেও তিনি অন্বেষণকারীদের জন্য 
সম্পদ জমা রেখেছেন যা অর্জনের সাথে দুঃখ-কষ্ট জড়িত । তিনি জ্ঞানের আলো দান করেন যখন 
দানশীল ব্যক্তি তত দান করে না (অভাবের কারণে)“ আর যখন হিন্দুস্তানী তরবারি কোষমুক্ত হয় 
তখন তার ভয়ে তা কাটে না। অন্য কারোর জন্য সন্তুষ্টি কিংবা ক্রোধ নেই চূড়ান্ত সত্তুষ্টিতে 
আল্লাহরই জন্য । আল্লাহ্‌র স্তুষ্টিই তাকে সত্যের পানে আহ্বান করতে থাকে । তোমার সুস্বাণ 
ছড়িয়ে পড়েছে যার কোন তুলনা নেই সাধারণ বৃষ্টি কিংবা নাব্যতা সম্পন্ন নদী হোক তাতে কিছু 
আসে যায় না। 


/-১১]। ২১1 ৮৪ la ia 0১৯৪ + Pf এ ০১ ১৩৯] 2155 oll 
5155 Sa Ls Sek ba DEL 8৯655 yale yal Clit 
অর্থাৎ ‘তুমি কি দেখ না দানশীলতা হযরত আদম (আ) হতে শুরু হয়ে আল-ফযলের হাতের 
তালু পর্যন্ত পৌছেছে। যখন তারা আব্বাসকে অস্বীকার করল আকাশ কৃপণতা অবলম্বন করল 
এখন কোথায় 'তোমার জন্য ক্রমাগত গুঁড়ি গুঁড়ি বৃষ্টি এবং কোথায় তোমার জন্য বড় বড় 
ফৌটাওয়ালা বৃষ্টি” । 
তার সম্বন্ধে আরো বলেন ঃ 
0৮০1 255544580175 455 + Glib tye ৪০5 ৮৮৫19 
UK 25৮5০ psi 05 এডি + ১১০ | (9০51 এ৮ ০০৯ 
অর্থাৎ “কোন একটি শিশুর ক্ষুধা তার মাতাকে নিয়ন্ত্রণ করে থাকে । তার মাতা তখন তাকে 
আল-ফযলের নামে ডাকে এভাবে শিশুটি রক্ষা পেয়ে যায়। হে ফযল! আল্লাহ্‌ আপনাকে 
মান-মর্যাদা দান করেছেন যাতে আপনার দ্বারা ইসলাম জীবিত থাকে । কেননা আপনিই ইসলামের 
মান-সম্মান। আর আপনি এমন এক সম্প্রদায়ের লোক যাদের ছোটরা (বুদ্ধির ক্ষেত্রে) প্রৌঢ় ও 
বয়স্কদের ন্যায়’ । 
বর্ণনাকারী বলেন, কবিকে একলাখ দিরহাম প্রদান করার হুকুম দেওয়া হন। ইব্‌ন জারীর 
এরূপ উল্লেখ করেছেন। কবি সালিম আল-খাসির তাদের সম্পর্কে বলেন ঃ 


চা + ১ 


2-8. 203g 


i es CELL 


www.almodina.com 


Contents 
আল-বিদায়া ওয়ান নিহায়া ৩০১ 


ছি তে + he ১১০05 1০৮01 ০18 
অর্থাৎ “কেমন ক্করে তুমি এমন এক ঘরের দরিদ্রতার ভয় করছ যার বাসিন্দা হলেন 
সাগরতুল্য বারমাকীরা । তারা এমন একটি সম্প্রদায় যাদের মধ্যে রয়েছেন ফযল ইবৃন ইয়াহ্‌ইয়া। 
তিনি এমন এক অভিযানকারী বাহিনীর সদস্য কোন অভিযানকারী বাহিনী যাদের সমতুল্য নয়। 
তার আছে দু'টো দিন । আনন্দের দিন ও দুঃখ কষ্টের দিন। আর এ দু'টোর মাঝে সময়টি যেন 
একটি কয়েদীর ন্যায় । যখনই বারামাকীদের কোন সন্তান দশ বছর বয়সে পৌছে । তাকে তখন 
আমি বুঝতে পারি আমীর কিংবা ওযীর বলে”। 


আল-ফযলের খুরাসানের এ সফরে বিভিন্ন রকমের ঘটনা সংঘটিত হয়। তিনি বহু শহর জয় 
করেন ; তার মধ্যে কাবুল ও মাওয়ারান্নাহার বিশেষভাবে উল্লেখযোগ্য । তুকী রাজার উপর 
আধিপত্য অর্জিত হয় তিনি ছিলেন প্রতিবাদী । আল-ফযল এ সফরে বহু সম্পদ অর্জন করেন। 
তারপর বাগদাদের দিকে প্রত্যাবর্তন করেন। যখন তিনি বাগদাদের নিকটবর্তী হলেন তার জন্য 
আর-রশীদ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ ঘর থেকে বের হয়ে আসেন যাতে তীকে অভ্যর্থনা জানাতে 
পারেন । কবি, বক্তা ও মুরববী শ্রেণীর লোকজন তার কাছে আগমন করেন । তিনি তাদেরকে 
হাজার হাজার লাখ লাখ দীনার ও দিরহাম দান করতে লাগলেন । এ ব্যাপারে এত সম্পদ তিনি দান 
করেন যার হিসাব করা অত্যন্ত কঠিন ও কষ্টকর বস্তু । একদিন একজন কবি আল ফযলের কাছে 
প্রবেশ করেন এবং দেখেন অর্থের থলি তার সামনে রাখা হয়েছে । আর তিনি তা জনগণের মধ্যে 
বন্টন করছেন । তখন তিনি বলেন ঃ 


542৪ 


-/১৯:04০ 425 + AE 07০৯0541505 2 kk 
অর্থাৎ “আল-ফযল ইব্‌ন ইয়াহ্‌ইয়া ইব্‌ন খালিদের জন্য আল্লাহই যথেষ্ট । তার দুই হাতের 
দানশীলতা সকল কৃপণকে কৃপণতার সাথে চিহ্নিত করেছে।” তখন তাঁকে বহু সম্পদ প্রদানের 
হুকুম দিলেন। 

এবছর মুজাবিযা ইবন যুফর ইবৃন আসিম ্রীক্কালীন যুদ্ধ পরিচালনা করেন। আর সুলায়মান 
ইব্‌ন রাশীদ শীতকালীন যুদ্ধ পরিচালনা করেন। মন্ধার নায়িব মুহাম্মাদ ইব্‌ন ইবরাহীম ইব্‌ন আলী 
ইব্ন আবদুল্লাহ্‌ ইব্‌ন আব্বাস এ বছর লোকজনকে নিয়ে হজ্জ আদায় করেন। 

এ বছর যারা ইনতিকাল করেন তারা হলেন £ জাফর ইবৃন সুলায়মান ; আনতার ইবৃন 
আল-কাসিম ; আবদুল মালিক ইবৃন মুহাম্মদ ইবৃন আবু বকর ইবৃন উমার ; বাগদাদের কাষী ইব্‌ন 
হামাম, আর-রশীদ তীর সালাতে জানাযা পড়ান এবং বাগদাদে তাকে দাফন করা হয়। কেউ কেউ 
বলেন, তিনি এর আগের বছর ইনতিকাল করেন। আল্লাহ্‌ সম্যক অবগত । 

১৭৯ হিজরীর আগমন 

এ বছর আল-ফযল ইব্‌ন ইয়াহ্ইয়া খুরাসান থেকে আগমন করেন এবং সেখানে তিনি উমর 
ইব্‌ন জামীলকে তীর প্রতিনিধি রেখে আসেন। এরপর আর-রশীদ মানসুর ইব্‌ন ইয়াধীদ ইব্‌ন 
মানসূর আল-হিমইয়ারীকে সেখানকার আমীর নিযুক্ত করেন। এ বছর আর-রশীদ খালিদ ইব্‌ন 
বারমাককে দারোয়ানী পেশা থেকে বরখাস্ত করেন এবং আল- ফযল ইব্‌ন আর-রাবীর কাছে এ 


www.almodina.com 


Contents 
৩০২ '__ আল-বিদায়া ওয়ান নিহায়া 


পেশাটি ফেরত দেন। এ বছরই খুরাসানে হামযা ইব্‌ন আতরক সিজিস্তানী বিদ্রোহ করে। যথাস্থানে 
তার সম্বন্ধে বর্ণনা করা হবে। এ বছরই আল-ওয়ালীদ ইবৃন তারীফ আশু-শারী জাযীরায় ফিরে 
আসেন। তার শান-শওকত বৃদ্ধি পেল এবং তার অনুসারীদের সংখ্যাও বেড়ে গেল। তখন 
আর-রশীদ তার প্রতি ইয়াধীদ ইব্‌ন মাধীদ আশ-শায়বানীকে প্রেরণ করেন। তিনি তার সাথে কুস্তি 
লড়লেন ও তাকে পরে হত্যা করেন। তার সঙ্গিগণ ছত্রভঙ্গ হয়ে গেল। তখন কবি আল-কারিয়া 
তার ভাই আল-ওয়ালীদ ইব্‌ন তারীফের শোকগাথায় বলেনঃ ৷ 

৯১০০০1৮০১৯০ Bk 15855551015 Sl, Ci 

-২৪১২০০ Ci ১৭ 0০ 25 + ভন ১541 ডি তি 

অর্থাৎ “হে খাবুর বৃক্ষ ! তোমার কোন পাতা দেখছি না মনে হয় যেন তুমি ইব্‌ন তারীফের 
প্রতি শোক প্রদর্শন করছ না। তিনি এমন একজন যুবক ছিলেন যার পরহেযগারীই ছিল একমাত্র 
পাথেয় । আর তীর ও তরবারি ব্যতীত তার অন্য কোন সম্পদ ছিল না”। এ বছরই আল্লাহ্‌র 
দরবারে শোকর জ্ঞাপনের লক্ষ্যে আর-রশীদ উমরা পালন করার জন্য বাগদাদ থেকে মন্ধার 
উদ্দেশ্যে বের হয়ে পড়লেন । যখন তিনি উমরা সমাপ্ত করলেন তখন মদীনায় অবস্থান করেন এবং 
লোকজনকে নিয়ে এ বছর হজ্জ আদায় করেন। হজ্জ পালনের সময় তিনি পায়ে হেটে মক্কী থেকে 
মিনায় গমন করেন। এরপর মিনা থেকে আরাফাত ও মুযদালিফা পর্যন্ত গমন করেন। এভাবে 
তিনি সব কয়টি দর্শনীয় ও ইবাদতের স্থানগুলোতে পায়ে হেটে উপস্থিত হন। এরপর তিনি বসরার 
পথে বাগদাদ ফিরে আসেন। এ বছর খারা ইনতিকাল করেন তাদের মধ্যে একজন হলেন ঃ 
ইসমাঈল ইবৃন মুহাম্মদ । তিনি হলেন আবু হাশিম ইসমাঈল ইব্‌ন মুহাম্মাদ ইব্‌ন ইয়ামীদ ইব্‌ন 
রাবীআ আল-হিমইয়ারী । তার উপাধি ছিল আস-সাইয়িদ। তিনি ছিলেন প্রসিদ্ধ কবিদের অন্যতম | 
কিন্তু তিনি ছিলেন একজন অপবিত্র রাফিযী এবং দুর্বল শীআ। তিনি মদ পান করতেন এবং 
পুনর্জন্মবাদে বিশ্বাস করতেন । তিনি একদিন এক ব্যক্তিকে বললেন, আমাকে একটি দীনার ঝণ 
দাও তাহলে আমি তোমাকে যখন এ পৃথিবীতে ফিরে আসব তখন একশত দীনার প্রদান করব। 
লোকটি তখন তাকে বললেন, আমি আশংকা করছি যে, তুমি কুকুর কিংবা শুকর হয়ে এ 
পৃথিবীতে ফিরে আসবে তখন আমার এই একটি দীনারও বিফলে যাবে । আল্লাহ্‌ তাকে কুৎসিত 
করুন। সে তার কবিতা সাহাবীদেরকে গালি দিত । আল-আসমাঈ বলেন, যদি এরকম না হত 
তাহলে আমি তার স্তরে অন্য কাউকে অগ্রাধিকার দিতাম না । বিশেষ করে দুই শায়খ ও তাদের 
ছেলেদেরকে অগ্রাধিকার দিতাম না। ইবনুল জাওযী এ সম্পর্কে তার কিছু কবিতা উপস্থাপন 
করেছেন কিন্তু আমি তার বিস্বাদ ও দুর্গন্ধময় আচরণের জন্য এগুলোকে উল্লেখ করা পসন্দ 
করিনি। মৃত্যুর সময়. তার চেহারা কৃষ্ণবর্ণ ধারণ করেছিল এবং তার অত্যন্ত কষ্ট হচ্ছিল। যখন 
দিনার উজ রনিরিলি ভি রি হি 
করেননি । | 

এ বছর আরো যারা ইনতিকাল করেন তাদের মধ্যে একজন হলেন হাম্মাদ ইব্‌ন যায়িদ । তিনি 
হাদীসের একজন ইমাম ছিলেন । আরো একজন হলেন খালিদ ইব্‌ন আবদুল্লাহ্‌ । তিনি একজন 
নেক্কার ব্যক্তি ছিলেন। তিনি মুসলিম সর্দারদের অন্তর্ভুক্ত ছিলেন। তিনি চারবার আল্লাহ্‌ থেকে 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ' | ৩০৩ 


নিজেকে খরিদ করেছিলেন। অন্য একজন হলেন, ইমাম মালিক ইব্‌ন আনাস (রা) । অন্য 
একজন হলেন আল-আওযাঈর সাথী আল-হাকাল ইবৃন যিয়াদ। আবার অন্য একজন হলেন আবুল 
আহওয়ায । সকলের জীবনী আত-তাকমীল (4৫541) নামক কিতাবে লিপিবদ্ধ রয়েছে। 


ইমাম মালিক (র) 

আল-মাদানী । তিনি যু-আসবা আল-হিমইয়ারী নামেও খ্যাত । তিনি ছিলেন তার যুগের দারুল 
হিজরতের ইমাম । তিনি অনুসরণীয় চার মাযহারের ইমামদের ছিলেন অন্যতম | তিনি একাধিক 
তাবিঈ থেকে হাদীস শুনেছেন। তার থেকে বহু ইমাম হাদীস শুনেছেন । তাদের মধ্যে প্রসিদ্ধ 
কয়েকজন হলেন ঃ দুই সুফিয়ান, শু“বা, ইবনুল মুবারক, আল-আওযাঈ, ইব্ন মাহদী, ইব্‌ন 
জুরায়জ, আল-লায়ছ, আশ-শাফিঈ, আয-যুহরী যিনি তীর শিক্ষকও ছিলেন। ইয়াহ্‌ইয়া ইব্‌ন সাঈদ 
ইয়াহইয়া আল-আন্দুলুসী, ইয়াহইয়া ইব্‌ন ইয়াহ্‌ইয়া আন-নিশাপুরী। ইমাম বুখারী (র) বলেন $ 
Lac onl oe pili ০০ UL, ১০১ ৮৮৯ অর্থাৎ বিশুদ্ধতম সনদ হল ঃ ইব্ন উমর (রা) 
থেকে নাফি' এবং নাফি' থেকে মালিক (র)। ইমাম মালিক সম্বন্ধে সুফিয়ান ইব্‌ন উয়াইনা 
বলেন, তিনি বর্ণনাকারীদের সম্বন্ধে কট্টর সমালোচক ছিলেন না। ইয়াহ্‌ইয়া ইবন মুঈন বলেন, 
ইমাম মালিক যাঁদের থেকে বর্ণনা করেছেন আবু উমাইয়া ব্যতীত সকলে বিশ্বস্ত । একাধিক ব্যক্তি 
বলেন ঃ ইমাম মালিক (র) ছিলেন নাফি' ও যুহরীর সুদৃঢ়তম শিষ্য । ইমাম শাফিঈ (র) বলেন, 
যখন হাদীসের আলোচনা আসে তখন সে ক্ষেত্রে ইমাম মালিক হলেন নক্ষত্র তুল্য । তিনি আরো 
বলেন, ধারা হাদীস অধ্যয়নের ইচ্ছা পোষণ করেন তারা ইমাম মালিকের বংশধর । তিনি ছিলেন 
অনেক কৃতিতৃপূর্ণ অবদানের অধিকারী । তার সম্বন্ধে বিভিন্ন ইমামের প্রশংসিত বর্ণনা এত অধিক 
যে, এখানে বর্ণনা করা তা সম্ভব নয়। নিম্নে যৎ সামান্য বর্ণনা করা হল £ 

আবু মুসআব বলেন, আমি ইমাম মালিককে বলতে শুনেছি ঃ যতক্ষণ না ৭০ জন মুফতী 
সাক্ষ্য দিয়েছেন যে, আমি ফাতওয়া দেয়ার যোগ্য ততক্ষণ আমি কোন ফাতওয়া প্রদান করিনি । 
যখন তিনি হাদীস বর্ণনা করার ইচ্ছা পোষণ করতেন তখন তিনি পরিষ্কার পরিচ্ছন্ন হতেন, ওযু 
করতেন, খুশবূ লাগাতেন, দাড়ি আঁচড়াতেন ও উত্তম পোশাক পরিধান করতেন। আর এভাবেও 
তিনি সর্বদা ভাল পোশাক পরিধান করতেন। তার আংটির নকশা ছিল 7:১9 1111 ১.৯ 
3551 অর্থাৎ আল্লাহই আমার জন্য যথেষ্ট এবং তিনিই উত্তম অভিভাবক। তিনি যখন তাঁর ঘরে 
প্রবেশ করতেন তখন বলতেন £ 11১ %| £১৪3 211151515 অর্থাৎ আল্লাহ্‌ যা চেয়েছেন, 
আল্লাহ্‌ ব্যতীত অন্য কারো প্রকৃত শক্তি নেই। তীর ঘরটিতে বিভিন্ন রকমের ফরশ-কার্পেট 
বিছানো থাকত । মুহাম্মদ ইব্‌ন আবদুল্লাহ্‌ ইব্‌ন হাসান যখন বিদ্রোহ ঘোষণা করেন তখন থেকে 
, ইমাম মালিক ঘরে বসে যান । তিনি কারো কাছে সুখে-দুঃখে গমন করতেন না । জুমুআর নামায 
. কিংবা জামাআতের জন্যও বের হতেন না এবং বলতেন, যা কিছু জানা আছে তার সবটুকু বলতে 
হয়না । সকলেই অজুহাত পেশ করার ক্ষমতা রাখেনা । যখন তার মৃত্যু সন্নিকট হয় তখন তিনি 


www.almodina.com 


Contents 
৩০৪ | আল-বিদায়া ওয়ান নিহায়া 


বলেন, 00181205212 অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ্‌ ব্যতীত অন্য কোন ইলাহ 
নেই। এরপর তিনি বলতে লাগলেন ১১ ১১: "১, ”*%। 41 অর্থাৎ আগে ও পরে 
সর্বক্ষণই আল্লাহ্‌র অধিকার স্বীকৃত। এরপর তিনি সফর মাসের ১৪ তারিখ রাত মতান্তরে এ 
বছরের রবীউল আউয়াল মাসের ১৪ তারিখ ইনতিকাল করেন। তার বয়স হয়েছিল ৮৫ বছর । 
আল-ওয়াকিদী বলেন, তিনি সত্তর বছরে পৌছেছিলেন এবং জান্নাতুল বাকীতে দাফন করা হয়েছিল 
তাকে । ইমাম তিরমিযী (র) সুফিয়ান ইব্‌ন উয়ায়না থেকে তিনি ইব্‌ন জুরায়জ থেকে, তিনি আবূ 
যুবায়র থেকে, তিনি আবূ সালিহ থেকে এবং তিনি আবু হুরায়রা (রা) থেকে বর্ণনা করেন । তিনি 
বলেন, এ যুগটি অতি নিকটে যখন জনগণ ইলম অন্বেষণ করার লক্ষ্যে উটে সওয়ার হয়ে ভ্রমণ 
করতে থাকবে তারা মদীনার আলিম থেকে বেশী জ্ঞানী আর কাউকে পাবে না। এরপর তিনি 
বলেন, এ হাদীসটি হাসান বা উত্তম ৷ ইব্‌ন উয়ায়না থেকে বর্ণনা করা হয়েছে.তিনি বলেন, এ 
আলিম হলেন মালিক ইব্‌ন আনাস (রে) । আবদুর রায্যাকও অনুরূপ বলেছেন । ইব্‌ন উয়ায়না 
থেকে অন্য একটি বর্ণনা রয়েছে তাতে বলা হয়েছে তিনি হলেন আবদুল আযীয ইবৃন আবদুল্লাহ্‌ 
আল-উমুরী। ইব্‌ন খাল্লিকান (28১41 নামক কিতাবে তীর জীবনী উল্লেখ করেছেন ও বিস্তারিত 
বর্ণনা করেছেন এবং অন্যান্য উপকারী বর্ণনাও পেশ করেছেন। 


৮০ হিজরীর প্রারন্ত 
এ বছর সিরিয়ায় নাযারিয়া ও ইয়ামানিয়ার মধ্যে দাঙ্গা-বিশৃঙ্খলা পুনরায় মাথা চাড়া দিয়ে 
উঠে। এজন্য আর-রশীদ অস্বস্তিতে নিপতিত হন। এরপর তিনি একদল আমীর ও সৈন্যসহ 
জাফর আল-বারমাকীকৈ সিরিয়ায় প্রেরণ করেন। তিনি সিরিয়ায় প্রবেশ করেন । জনগণ তার প্রতি 
আনুগত্য প্রকাশ করেন। জাফর সিরিয়ার প্রত্যেকটি ঘোড়া, তরবারি ও তীরকে জনগণ থেকে 
_ ছিনিয়ে নিলেন। তখন আল্লাহ্‌ এভাবে এ হাঙ্গামার আগুন নিভিয়ে দিলেন। এ সম্পর্কে কোন এক 
কবি- বলেন £ 


নি চিনি 01 oli 16) + ৮১১ 01১2০ 7040 531 1 
(159185045৮১ 1215 + ০১৫ 01 ৮০ ০৯৪ ৬০ AL 
LSI ০১০০9 4593 + ১৬৮৯১ ১৯৮০১ =~! (২০১ 
- 0১193 ৮১0৯৪ ৪৮০০৩ + ০ TAI yy UL) 

অর্থাৎ “বিপর্যয় ও বিশৃঙ্খলার অগ্নিশিখা সিরিয়ায় প্রজবলিত হয়ে উঠল। এখন এমন সময় 
এসেছে যখন তার অন্নি স্তিমিত হয়ে পড়েছে । যখন এ আগ্নির উপর বারমাক বংশ থেকে সাগরের 
ঢেউ ফুলে উঠল ও অগ্নির উপর পতিত হল তখন অগ্নিশিখা ও স্ফুলিঙ্গ স্তিমিত হয়ে পড়ল। 
এটাকে আমীরুল মুমিনীন জা“ফরের মাধ্যমে নিক্ষেপ করেন। আর তার মধ্যেই রয়েছে এটাতে 
ফাটল ধরা ও ভেঙ্গে যাওয়ার ক্ষতিপূরণ । মর্যাদাবান দলনেতার কল্যাণের মাধ্যমে এটার প্রতি শাস্তি 


নিক্ষেপ করা হয়েছে। নায্যার ও কাহতানের উভয় দলই তার মীমাংসার প্রতি সন্তুষ্ট প্রকাশ 
করেছে।” 


www.almodina.com 


Contents 
আল-বিদায়া ওয়ান নিহায়া ৩০৫ 


এরপর জা“ফর সিরিয়ায় ঈসা আল-আকীকে প্রতিনিধি রেখে বাগদাদে ফিরে আসেন । যখন 
তিনি আর-রশীদের কাছে আসেন, তিনি তাকে সম্মান করেন, নৈকট্য দান করেন ও কাছে নিয়ে 
বসান। আর জা“ফর সিরিয়ার ভীতি উদ্রেককারী তার অবস্থার বর্ণনা দিতে শুরু করেন এবং এ 
আল্লাহ্‌র প্রশংসা করতে লাগলেন যিনি তাকে আমীরুল মু'মিনীনের কাছে প্রত্যাবর্তন করে তার 
উপর দয়া প্রদর্শন করেছেন এবং তার চেহারা দেখার তাওফীক দিয়েছেন। এ বছরই আর-রশীদ 
জা“ফরকে সিজিস্তান ও খুরাসানের শাসক নিযুক্ত করেন। এরপর সেখানে মুহাম্মদ ইব্‌ন হাসান 
ইব্‌ন কাহতাবাকে শাসক নিযুক্ত করেন। বিশ রাত পর আর-রশীদ জা'ফরকে খুরাসান থেকে 
বরখাস্ত করেন। আর এ বছরই খারিজীদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় আর-রশীদ আল-মাওসিলের 
প্রাচীর ধ্বংস করে ফেলেন। আর-রশীদ জা“ফরকে পাহারাদার নিযুক্ত করেন। আর-রশীদ 
আর-রাক্কা নামক স্থানে অবতরণ করেন এবং এটাকে নিজের থাকার উপযোগী শান্তি নীড় হিসেবে 
গণ্য করতে ইচ্ছা করেন। বাগদাদে তার পুত্র আল-আমীনকে প্রতিনিধি নিযুক্ত করেন এবং তাকে 
কৃফা ও বসরার প্রশাসক নিযুক্ত করেন । তিনি হারছামাকে আফ্রিকা থেকে বরখাস্ত করেন এবং 
তাকে বাগদাদে ডেকে পাঠান। এরপর পাহারার জন্য তাকে জা“ফরের প্রতিনিধি নিযুক্ত করেন। এ 
বছরই মিসরে প্রচণ্ড ভূমিকম্প সংঘটিত হয়। যার ফলে আলেকজান্দ্রিয়ার মিনারার গন্থুজটি নীচে 
পড়ে যায়। এ বছরই আল-জাযীরায় খারানা আশ-শায়বানী নামক এক ব্যক্তি বিদ্রোহ ঘোষণা 
করে । মুসলিম ইবৃন বাককার ইব্‌ন মুসলিম আল-আকীলী তাকে হত্যা করেন। এ বছরই জুরজানে 
একটি দলের আবির্ভাব হয় তাদেরকে বলা হত আল-মুহাম্মারা । কেননা তারা রক্তবর্ণের কাপড় 
পরিধান করতো । তারা একজন লোকের আনুগত্য করতো যাকে বলা হতো আমর ইব্‌ন মুহাম্মদ 
আল-আমরাকী তাকে যিনদীকদের অন্তর্ভুক্ত বলে গণ্য করা হতো । আর-রশীদ একদল সৈন্য 
পাঠান যাতে তাকে হত্যা করা হয় । পরে তাকে হত্যা করা হয় এবং আল্লাহ্‌ তা'আলা এঁ সময় 
বিদ্রোহের আগুন স্তিমিত করে দেন। এ বছরই জা“ফর ইবৃন আসিম গ্রীষ্মকালীন যুদ্ধ পরিচালনা 
করেন এবং মুসা ইব্‌ন মুহাম্মদ ইব্‌ন আলী ইব্‌ন আবদুল্লাহ্‌ ইব্ন আব্বাস লোকজনকে নিয়ে হজ্জ 
আদায় করেন । এ বছর যারা ইনতিকাল করেন তাঁদের একটি দল হল নিম্নরূপ 


ইসমাঈল ইব্‌ন জা“ফর ইবৃন আবূ কাছীর আল-আনসারী ; তিনি ছিলেন মদীনাবাসীদের কারী 
এবং বাগদাদের খলীফা আল-মাহদীর পুত্র আলীর শিক্ষক এ বছর আলী ইবৃন মাহদীও ইনতিকাল 
করেন। তিনি একাধিকবার হজ্জের আমীর নিযুক্ত হয়েছিলেন। তিনি আর-রশীদ থেকে বয়সে 
কয়েক মাসের বড় ছিলেন । 


হাসান ইব্‌ন আবূ সিনানও এ বছর ইনতিকাল করেন। তিনি ছিলেন হাসান ইব্‌ন আবু সিনান 
আবু আওফা ইব্‌ন আওফ আত-তানুখী আল-আন্বারী । তিনি ষাট হিজরীতে জন্মগ্রহণ করেন এবং 
তিনি আনাস ইব্‌ন মালিক (রা)-কে দেখেছেন । আনাস ইব্‌ন মালিক তার জন্য দু'আ করেছেন। 
ফলে তার বংশ থেকে কাযী, ওযীর ও নেক্কার বান্দাদের জন্ম হয় । তিনি দু'টি খিলাফতের যুগই 
পেয়েছেন- বনু উমাইয়া ও বনু আব্বাসীয়া। তিনি ছিলেন খৃষ্টান । এরপর ইসলাম গ্রহণ করেন 
এবং তিনি উত্তম ইসলামের অধিকারী হন। তিনি আরবী, ফার্সী ও সুরিয়ানী ভাষায় ধর্মগ্রন্থ ইত্যাদি 
লিখতেন । তিনি আল্লামা রাবীআর সামনেই কিতাবে ই'রাব (যের, যবর পেশ) লাগাতেন বা প্রদান 
করতেন । কেননা আস-সাফ্ফাহ তাকে আল-আনবারের শাসক নিযুক্ত করেছিলেন। 
আল-বিদায়া ওয়ান নিহায়া (১০ম খণ্ড)--৩৯ 


www.almodina.com 


Contents 
৩০৬ আল-বিদায়া ওয়ান নিহায়া 


এ বছর যারা ইনতিকাল করেন তাদের মধ্য থেকে প্রসিদ্ধ কয়েকজনের নাম উল্লেখ করা 
হলঃ ১. আবদুল ওয়ারিস ইব্‌ন সাঈদ আল-বায়রূতী | তিনি বিশ্বস্তদের অন্যতম । ২. আফিয়া ইব্‌ন 
ইয়াধীদ ইব্‌ন কায়স। তিনি আল-মাহদীর আমলে পূর্ব বাগদাদের কাহী ছিলেন । তিনি এবং ইবৃন 
আলাছা আর-রুসাফার জামি‘ মসজিদে বিচারকার্য পরিচালনা করতেন । আফিয়া ছিলেন একজন 
ইবাদতগুযার, সংসার ত্যাগী ও পরহেযগার ব্যক্তি । একদিন দুপুর বেলা তিনি আল-মাহদীর কাছে 
প্রবেশ করলেন এবং বললেন, হে আমীরুল মু'মিনীন ! আমাকে ক্ষমা করে দিন । আল-মাহদী . 
আপত্তি উত্থাপন করেছে ? তিনি বললেন, “না” বরং দু'জনের মধ্যে ছিল ঝগড়া । মুকাদ্দমাটি 
আমার কাছে পেশ করা হয় । তাদের একজন উত্তম তাজা খেজুর সংগ্রহ করল । মনে হয় যেন সে 
শুনেছে যে আমি এগুলো পসন্দ করি । তাই সেখান থেকে সে আমাকে এক রিকাবী খেজুর হাদিয়া 
_ পাঠাল যা শুধুমাত্র আমীরুল মু'মিনীনের জন্য প্রযোজ্য । আমি তাকে এগুলো ফেরত দিলাম । . 
পরদিন সকাল বেলা যখন আমরা বিচারকার্ষে বসলাম, তারা দু'জন আমার অন্তরেও রায়ে সমান 
বলে বিবেচিত হচ্ছিল না বরং তাদের মধ্য থেকে হাদিয়া দাতার প্রতি আমার অন্তর ঝুঁকে 
পড়েছিল। তার থেকে এ হাদিয়া কবুল না করা অবস্থায় আমার এরূপ দশা হয়েছিল যদি কবুল 
করতাম তাহলে কিরূপ অবস্থা হত ? সুতরাং আপনি আমাকে ক্ষমা করুন। আল্লাহ্‌ আপনাকেও 
ক্ষমা করুন। এরপর তিনি তাকে ক্ষমা করে দিলেন। 


আল-আসমাঈ বলেন £ একদিন আমি আর-রশীদের কাছে ছিলাম । তার কাছে আফিয়াকে 
দেখতে পেলাম । আর-রশীদ তাকে উপস্থিত হতে বলেছিলেন। কেননা একটি সম্প্রদায় তার 
বিরুদ্ধে আর-রশীদের কাছে অভিযোগ দায়ের করেছিলেন তার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্বন্ধে 
আর-রশীদ তাকে অবগত করছিলেন । আর তিনি তার প্রশ্নের জবাব দিচ্ছিলেন । মজলিসটি 
বিলম্বিত হল। এরপর খলীফা হাঁচি দিলেন তখন লোকজন তার হাচির উত্তর দিলেন কিন্তু আফিয়া 
উত্তর দিলেন না। আর-রশীদ তাকে বললেন, লোকজনের সাথে তুমি কেন আমার হাচির উত্তর 
দিলে না? তিনি বললেন, কেননা তুমি হাচির পর আলহামদু লিল্লাহ্‌ বলনি। আর এ ব্যাপারে তিনি . 
হাদীস দ্বারা প্রমাণ পেশ করেন । আর-রশীদ তাকে বললেন, তুমি তোমার রাষ্ট্রীয় কাজে চলে 
যাও। আল্লাহ্‌র শপথ ! তোমার সম্বন্ধে যা কিছু বলা হয়েছে সে অনুযায়ী তোমার বিরুদ্ধে কোন 
কার্যক্রম গ্রহণ করা হবে না। হাচির পর আমি আলহামদু লিল্লাহ্‌ বলিনি সেজন্য তুমি আমার প্রতি 
উদারতা দেখাওনি। এরপর তিনি তাকে তার প্রশাসনিক কাজে সম্মান সহকারে ফেরত পাঠান । এ 
বছরই ইনতিকাল করেন ঃ | 


সীবুওয়ায়হ 
আল-হারিছ ইব্‌ন কা“বের আযাদকৃত গোলাম । কেউ কেউ বলেন, আলে-আর রাবী ইবৃন যিয়াদের 
আযাদকৃত গোলাম ছিলেন । তাকে সীবুওয়ায়হ কেন বলা হয় তার কারণ হলো তার মাতা তাকে 
পুতুলের ন্যায় নাচাতেন আর তাকে এ কথাটি বার বার বলতেন । সীবুওয়ায়হ শব্দটির অর্থ হল 
আপেলের সুগন্ধি প্রথম জীবনে তিনি হাদীস ও ফিকাহ শান্ত্রবিদদের সংস্পর্শে ছিলেন। একদিন 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৩০৭ 


তিনি হাম্মাদ ইবৃন সালামার কাছে অধ্যয়ন করছিলেন। এরপর একদিন উত্তাদ ভুল করলেন। তিনি 
আবার নিজের কথাকে দ্বিতীয়বার বলেন । তাতে সীবুওয়ায়হ অসন্তুষ্ট হলেন। এরপর আল-খলীল 
ইব্‌ন আহমদের সাহচর্ষে সম্পৃক্ত হন এবং নাহ শাস্ত্রে পাণ্ডিত্য লাভ করেন । তিনি বাগদাদে প্রবেশ 
করেন এবং আল-কিসাঈ এর সাথে মুনাযারা করেন। সীবুওয়ায়হ ছিলেন একজন পাক-পবিত্র 
সুন্দর ও সুস্বাস্থ্যের অধিকারী উত্তম যুবক প্রত্যেক প্রকারের বিদ্যার সাথে তিনি সম্পর্ক স্থাপন 
করেন এবং অতি অল্প বয়সী হওয়া সত্তেও তিনি প্রতিটি সাহিত্যিকের সাথে নিজের অংশ জুড়ে 
নিয়েছিলেন। নাহু সম্পর্কে তিনি একটি কিতাব লিখেছিলেন যার তুলনা হয় না। তীর মৃত্যুর পর 
নাহুবিদদের ইমামগণ তার শরাহ বা ব্যাখ্যা লিখেন । তারা নদীর স্রোতের মধ্যে ডুব দেন এবং 
তার মণিমুক্তা বের করার প্রচেষ্টা চালান কিন্তু তারা তার গভীরে পৌছতে পারেননি । 

আল্লামা ছা‘লাব বলেন, তিনি একা গ্রন্থটি প্রণয়ন করেননি । বরং তাকে প্রায় ৪০জন নাহুবিদ 
কিতাবটি লিখার সময় সাহায্য করেছিলেন । আর এটা ছিল নাহুবিদ আল-খালীলের মুল নীতিমালা । 
এরপর সীবুওয়ায়হ এটাকে নিজের বলে দাবী করেন। নাহুবিদদের বিভিন্ন স্তরে এ ধরনের আচরণ 
বিরল বলে গণ্য । বর্ণনাকারী বলেন, সীবুওয়ায়হ আবুল খাত্তাব এবং আল আখফাশ ও অন্যদের 
থেকে ভাষা শিখেছিলেন। সীবুওয়ায়হ বলতেন, “সাঈদ ইব্‌ন আবূ আরূবা” জুমুআর দিনকে 
আরবা বলা হয়। তিনি বলতেন, যদি কেউ বলেন, “আরূবা তাহলে এটা হবে ভুল । এ তথ্যটি 
আল্লামা ইউনুসের কাছে উত্থাপন করা হলে তিনি বলেন, তিনি ঠিক বলেছেন, আল্লাহ্‌র জন্য তার 

ংসা। তালহা ইবৃন তাহিরের কাছে লাভবান হওয়ার জন্য তিনি খুরাসান প্রত্যাগমন করেন । 
কেননা তিনি নাহু শাস্ত্র পসন্দ করতেন। সেখানে তিনি অসুস্থ হন। আর এ অসুস্থতায় তিনি 
ইনতিকাল করেন। মৃত্যুর সময় তিনি কিছু কথা পেশ করেন যা নিম্নরূপ ৪ 


১91 055 ০৮৭] ৩০০০ + ৭ ৬৪০ 252 
-৩৯০]। ০০১ Lill ০০০৪ + 44 ৪] ১৯০১ এন০ই 
অর্থাৎ “মানুষ দুনিয়ার আশা করে যাতে দুনিয়া তার জন্য চিত্বস্থায়ী হয়। অথচ আশা পূর্ণ 
হওয়ার পূর্বেই অনেক সময় আশা পোষণকারী ইনতিকাল করে যায় । মানুষ ছোট ছোট খেজুর গাছ 
লালন-পালন করে যাতে এগুলো তার জন্য বেঁচে থাকে । তারপর ছোট ছোট খেজুর গাছ বেঁচে 
থাকে কিন্তু মানুষ তো মরে যায়।' 
কথিত আছে যে, যখন তার মৃত্যু সন্নিকট হয় তখন তিনি তার মাথা নিজের ভাইয়ের কোলে 


রাখেন । ভাইয়ের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে থাকে । তিনি চৈতন্যবোধ ফিরে পান এবং 
ভাইকে দেখতে পান যে তিনি কাদছেন, তখন তিনি বলেন £ 


75154555828 55177088651 
অর্থাৎ ‘আমরা ছিলাম একান্নভুক্ত। যুগ আমাদের মধ্যে বিরাট ব্যবধানের বিরক্তি সৃষ্টি করে। 
বাধ্য হয়ে আমরা বলি এমন কে আছে যে যুগের আবর্তন থেকে রক্ষা পেতে পারে?’ আল-খতীৰ 


আল-বাগদাদী বলেন £ কথিত আছে যে, তিনি যখন ইনতিকাল করেন তখন তার বয়স ছিল মাত্র 
৩২ বছর। | 


www.almodina.com 


Contents 


৩০৮ আল-বিদায়া ওয়ান নিহায়া 


এ বছর যারা ইনতিকাল করেন তাদের মধ্যে একজন হলেন আফীর' জল-ভ্রবিদা । তিনি 
দীর্ঘকাল চিত্তাগ্রস্ত থাকতেন এবং খুব বেশী করে কাদতেন। তার একজন নিকট ভজয় সফর 
থেকে প্রত্যাগমন করেন। তখন তিনি কাদতে লাগলেন । এ সম্বন্ধে তকে ভিজ্ঞাসা করা হলে 
তিনি বলেন, এ যুবকের আগমন আমাকে আল্লাহ্‌র দরবারে উপস্থিত হওয়ার দিনের কথা স্মরণ 
করিয়ে দিয়েছে। আগস্তুকটি তুষ্ট অথচ তার ধ্বংস আসন্ন । এ বছর ইমাম শির উস্তদ মুসলিম 
স্মৃতিশক্তি বিলুপ্তির সমালোচনা করেন। 


১৮১ হিজরীর আগমন 

এ বছর আর-রশীদ রোমকদের শহরে যুদ্ধ করেন এবং একটি দুর্গ জয় করেন তার নম ছিল 
আস-সাফ ৷ কৰি মারওয়ান ইবৃন আবূ হাফসা এ সম্পর্কে বলেন £ 

০০৯৮০ ০৮৯০৭ এ০৪ আও + all ০১০০১৭। ১৯৭ 5 

অর্থাৎ “নিঃসন্দেহে আমীরুল মু'মিনীন ছিলেন ন্যায় পরায়ণ। তিনি সাফসাফ দুর্গটি জনমানব 
শূন্য সমতল ভূমিতে পরিণত করে রেখে এসেছেন।' এ বছর আবদুল মালিক ইব্‌ন সালিহ 
রোমকদের শহরে যুদ্ধ করেন। তিনি আনকারা পর্যন্ত পৌছে যান এবং মাতমূরা জয় করেন। এ 
বছর আল-মুহাম্মারা সম্প্রদায় জুরজানে আধিপত্য বিস্তার করে। এ বছর দীনি শিক্ষার 
কিতাবগুলোতে আল্লাহ্‌র প্রতি ছানা পড়ার পর রাসূল (সা)-এর প্রতি দুরূদ পাঠ করার হুকুম 
লিপিবদ্ধ করার নির্দেশ দেন। এ বছর লোকজনকে নিয়ে আর-রশীদ হজ্জ আদায় করেন । মিনা 
ত্যাগ করার ক্ষেত্রে ত্রা করেন। ইয়াহইয়া ইব্‌ন খালিদ শাসনভার গ্রহণের দায়িত্‌ থেকে 
আর-রশীদের কাছে অব্যাহতি প্রার্থনা করেন। তিনি তাকে অব্যাহতি প্রদান করেন। ইয়াহ্‌ইয়া মক্কা 
স্থায়ীভাবে বসবাস শুরু করেন। 


এ বছর যারা ইনতিকাল করেন তারা হলেন £ আল-হাসান ইব্‌ন কাহতাবা। তিনি ছিলেন 
হয়েছিল একশ বছর । আবদুল্লাহ্‌ ইব্‌ন আল-মুবারক, তিনি ছিলেন আবু আবদুর রহমান আবদুল্লাহ্‌ 
ইব্‌ন আল মুবারক আল-মারুযী। তার পিতা ছিলেন তুর্কী এবং হামাদানবাসী বনু হানযালার এক 
ব্যবসায়ী ব্যক্তির আযাদকৃত গোলাম। ইব্‌ন মুবারক যখন হামাদান আগমন করতেন তন 
হামাদানবাসীরা তাদের আযাদকৃত গোলামের সন্তানের প্রতি খুব ভাল আচরণ করতেন । তার মতা 
ছিলেন খাওয়ারিযমী মহিলা । তিনি ১১৮ হিজরীতে জন্মগ্রহণ করেন। তিনি তাবিঈ ইমাম ইসমঈল 
ইব্‌ন খালিদ, আ“মাশ, হিশাম ইব্‌ন উরওয়া, হুমায়দুত তাবীল প্রমুখ থেকে হাদীস শ্রবণ করেন 
তার থেকে বহু লোক হাদীস বর্ণনা করেন । তিনি কণ্ঠস্থকরণ, ফিকাহ, আরবী ভাষা, প্রহেহগরী, 
দানশীলতা, সাহসিকতা ও কবিতা রচনার সাথে সম্পৃক্ত ছিলেন। তার প্রণীত বহু ভল পুস্তক ও 
প্রজ্ঞা সম্বলিত বহু শ্রেষ্ঠ কবিতার সম্ভার । তিনি বহুবার হজ্জ পালন করেন ও যুহ্ছে অংশ গ্রহণ 
করেন। তার ছিল প্রায় চার লক্ষ দীনারের একটি ব্যবসায়ী মূলধন । তিনি তা দিয়ে বিভিন্ন শহরে 
ব্যবসা বাণিজ্য পরিচালনা করতেন। তিনি যখন কোন আলিমের সাথে মিলিত হতেন উর প্রতি 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৩০৯ 


ডিবির রানির 


মুনাফার সবটুকু ইবাদতগুযার, পরহ্যেগার ও বিদ্বান ব্যক্তিদের জন্য খরচ করে ফেলতেন। কোন 
কোন সমমূলধন থেকেও খরচ করতেন। 


সুফিয়ান ইব্‌ন উয়ায়না বলেন, আমি তীর কাজ ও সাহাবায়ে কিরামের কাজের ব্যাপারে 


তুলনামূলক পর্যবেক্ষণ করলাম, অনুধাবন করতে পারলাম যে, রাসূলুল্লাহ্‌ (সা)-এর সাহচর্য ব্যতীত 
অন্য কোন ব্যাপারে তারা তার থেকে শ্রেষ্ঠ ছিলেন না। 


ছিলেন না। আমি এমন কোন ভাল অভ্যাস সম্বন্ধে জানি না যা আল্লাহ্‌ তা'আলা ইবৃন মুবারকের 
মধ্যে সন্নিবেশিত করে দেননি । তিনি বলেন, আমার কয়েকজন সাথী একদিন বর্ণনা করেন । তীরা 
মিসর থেকে মক্কা সফরকালে.তার সঙ্গী ছিলেন । তিনি তাদেরকে খেজুর ও ময়দা দিয়ে তৈরি 
হালুয়া খাওয়াতেন কিন্তু তিনি নিজে একাধারে রোযাদার ছিলেন। একবার তিনি আর-রাক্কায় 
আগমন করেন সেখানে হারুনুর রশীদ অবস্থান করছিলেন । যখন তিনি সেখানে প্রবেশ করেন 
লোকজন তার কাছে জমায়েত হন। তার চতুর্দিকে লোকজনের ভীড় লেগে গেল। তখন 
আর-রশীদের একজন উম্মু ওয়ালাদ প্রাসাদ থেকে উকি দিয়ে দেখলেন। লোকজনের ভীড় দেখে 
তিনি জিজ্ঞাসা করলেন, লোকজনের কী হয়েছে? তখন তাকে বলা হল, খুরাসানের উলামায়ে 
কিরামের এক ব্যক্তি আগমন করেছেন তাকে আবদুল্লাহ্‌ ইবৃন মুবারক বলা হয়। তার অভ্যর্থনার 
জন্য লোকজন তার কাছে এসেছেন । মহিলাটি বললেন, ইনিইতো বাদশা, হারুনুর রশীদ বাদশাহ 
নন যার জন্য বেত, লাঠি, উৎসাহ-উদ্দীপনা ও ভয়-ভীতির মাধ্যমে জনগণকে তার প্রতি সম্মান 
প্রদর্শনের লক্ষ্যে জমায়েত করা হয়। 

একবার তিনি হজ্জ পালনের উদ্দেশ্যে ঘর থেকে বের হন। কোন এক' শহর অতিক্রম 
করছিলেন । তার সাথী- সঙ্গীদের একটি পাখি মারা গেল। সেখানকার কোন একটি আবর্জনা 
রাখার জায়গায় তা নিক্ষেপ করার জন্য তিনি হুকুম দিলেন। তার সাথীরা তার সম্মুখভাগে চলে 
গেলেন। তিনি তাঁদের একটু পিছনে পড়ে গেলেন । যখন তিনি ময়লা ফেলার জায়গায় গমন 
করেন তখন দেখলেন একটি যুবতী মহিলা তার নিকটবর্তী একটি বাড়ি থেকে বের হয়ে আসল 
এবং এ মৃত পাখিটি কুড়িয়ে নিল। এরপর সে তা গুটিয়ে নিল এবং ঘরের দিকে দ্রুত প্রত্যাগমন 
করল । তিনি এগিয়ে আসলেন এবং তাকে এ ব্যাপারে জিজ্ঞাসা করলেন। আর মৃত পাখিটি নিয়ে 
নেয়ার ব্যাপারেও জিজ্ঞাসা করলেন। যুবতী মহিলাটি উত্তরে বলল, এখানে আমার ভাই ও আমার 
জন্য এ পায়জামাটি ব্যতীত আর কিছু নেই । আর আমাদের জন্য এ ময়লা ফেলার জায়গায় যা 
ফেলা হয় তা ব্যতীত অন্য কোন খাবার নেই। আর কিছু দিন থেকেই আমাদের জন্য অভাবের 
দরুন মৃত জন্তু খাওয়া হালাল হয়েছে। আমাদের পিতার ছিল বহু সম্পদ । এরপর তার উপর যুলুম 
করা হয় এবং যাবতীয় সম্পদ নিয়ে নেয়া হয় ও তাকে হত্যা করা হয়। ইব্‌ন মুবারক বোঝা 
বহনকারী জানোয়ারদের ফেরত ডেকে পাঠালেন এবং তার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে বললেন, তোমার 
কাছে খরচের অর্থ কত রয়েছে? তিনি বললেন, এক হাজার দীনার । তিনি বললেন, তার থেকে 
বিশ দীনার গণনা করে আলাদা কর যার দ্বারা আমাদের জন্য মারভ পর্যন্ত যাওয়া যথেষ্ট হবে । আর 
বাকীগুলো তাকে দিয়ে দাও। এ বছর হজ্জ পালন থেকে এ কাজটি উত্তম। এরপর তিনি তার 
সাথীদের নিয়ে ফেরত আসলেন । 


www.almodina.com 


Contents 
৩১০. আল-বিদায়া ওয়ান নিহায়া 


তিনি যখন হজ্জে গমন করার সংকল্প করতেন তার সাথীদের বলতেন, তোমাদের মধ্য 
থেকে যারা এ বছর হজ্জের সংকল্প করেছ তারা যেন আমার কাছে তাদের খরচ নিয়ে আসে, 
আমাকে যেন তাদের জন্য খরচ করতে না হয়। এভাবে তিনি তাদের প্রত্যেকের কাছ থেকে তার 
প্রয়োজনীয় খরচ নিয়ে নিতেন এবং প্রতিটি লোকের থলির উপর মালিকের নাম লিখে দিতেন । 
আর সবগুলো থলিকে একটি সিন্দুকে পুরে নিতেন। এরপর তাদেরকে নিয়ে বের হতেন। প্রচুর 
পরিমাণ খরচ করতেন ও সাওয়ারীতে আরোহণ করতেন । তাদের সাথে ভাল ব্যবহার করতেন ও 
নম্রতার আশ্রয় নিতেন। যখন তারা হজ্জ সম্পন্ন করতেন তখন তিনি তাদেরকে বলতেন, 
তোমাদেরকে কি তোমাদের পরিবারবর্গ কোন হাদিয়া নিতে বলেছে ? এরপর তিনি তাদের 
হাদিয়া খরিদ করে দিতেন । যখন তারা মদীনায় পৌছতেন তখনও তাদের জন্য মাদানী হাদিয়া 
খরিদ করতেন। আর যখন তারা তাদের শহরের দিকে প্রত্যাবর্তন করতেন তখন তিনি রাস্তার 
মাঝখান থেকে তাদের ঘরের লোকদের কাছে সংবাদ পাঠাতেন যাতে তারা তাদের ঘরবাড়ি 
পরিষ্কার-পরিচ্ছন্ন করতে পারে, দরজা জানালায় প্রচলিত রং দিতে পারে ও বাড়ির ফাটল ইত্যাদি 
মেরামত করতে এবং সুসজ্জিত করতে পারে ৷ যখন তারা নিজ নিজ শহরে গৌছতেন তাদের 
আগমনের পর তিনি তাদের জন্য ভোজের ব্যবস্থা করতেন ও তাদেরকে ডাকতেন । এরপর তারা 
খাওয়া-দাওয়া করতেন ও তীদেরকে তিনি বস্ত্র দান করতেন । এরপর এঁ সিন্দুকটি চেয়ে পাঠাতেন, 
সিন্দুকটি খুলতেন এবং থলেগুলো বের করতেন । তাদের মধ্যে থলেগুলো বন্টন করে দিতেন 
যাতে তাদের প্রত্যেকে নাম লিখা খরচের অর্থ বুঝে নিতে পারে । তারা তাদের থলে বুঝে 
নিতেন, তার তাদের ঘরে ফিরে যেতেন । তারা আল্লাহ্র শোকর করতেন, প্রশংসার ঝাণ্ডা বহন 
করতেন তাদের সফরের সামগ্রী এক উটের বোঝা হয়ে যেত। আর এ সামগ্রীর মধ্যে থাকত 
খাবারের বিভিন্ন উপকরণ যেমন গোশত, মুরগী, হালুয়া ইত্যাদি । এরপর তিনি লোকজনকে 
খাওয়াতেন আর তীব্র গরমের মধ্যে তিনি ছিলেন একাধারে রোযাদার ৷ 

একদিন এক ভিক্ষুক তার কাছে কিছু প্রার্থনা করল। তখন তিনি তাকে এক দিরহাম দান 
করলেন। তার এক সাথী তাকে বললেন, তারা ভুনা গোশত ও ফালুদা ভক্ষণ করে থাকে । তাই 
তার জন্য এক টুকরাই যথেষ্ট । তিনি বললেন, আল্লাহ্‌র শপথ ! আমি ধারণা করেছিলাম যে, সে 
শুধু তরকারী ও রুটি খেয়ে থাকে । যদি সে ফালুদা ও ভুনা গোশত খেয়ে থাকে তাহলে তার জন্য 
এক দিরহাম যথেষ্ট হবে না। এরপর তিনি তার এক গোলামকে হুকুম দিলেন এবং বললেন এ 
এক দিরহাম ফেরত নিয়ে এস এবং তাকে দশ দিরহাম প্রদান কর। এভাবে তার পদ মর্যাদা ও 
কৃতিতৃপূর্ণ কার্যকলাপ অনেক বেশী |. 

আবূ উমর ইব্‌ন আবদুল বার বলেন, “আলিমগণ তীর গ্রহণযোগ্যতা , পদমর্যাদা, ইমামত ও 
ইনসাফের উপর একমত রয়েছেন ।” আবদুল্লাহ্‌ ইব্‌ন মুবারক এ বছরের রমযান মাসে ৬৩ বছর 
বয়সে ইনতিকাল করেন। . 

মুফাযৃযল ইব্‌ন ফুযালা এ বছর ইনতিকাল করেন। তিনি দু'বার মিসরের কাযী নিযুক্ত 
হয়েছিলেন। তিনি ছিলেন দীনদার ও বিশ্বস্ত । তিনি একবার আল্লাহ্‌র কাছে তার থেকে আশা 
আকাঙ্কা দূরীভূত করার দরখাস্ত করেন। আল্লাহ্‌ তা'আলা তা তার থেকে দূর করে দিলেন। তখন 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৩১১ 


তার কাছে এরপর জীবন যাপন করা ভাল লাগছিল না। এরপর তিনি আল্লাহ্‌র কাছে তা ফেরত 
দেয়ার জন্য দরখাস্ত করেন। তিনি ফেরত দেন ও পূর্বের অবস্থায় তিনি ফিরে আসেন। 

এ বছর ইয়াকুব আত-তায়িৰ ইনতিকাল করেন। তিনি ছিলেন একজন আবিদ ও কুফার 
অধিবাসী । আলী ইব্ন মুওয়াফৃফাক, মানসূর ইব্‌ন আম্মার থেকে বর্ণনা করেন। তিনি বলেন, 
একরাতে আমি ঘর থেকে বের হলাম । আমি ধারণা করেছিলাম যে, প্রভাত হয়ে গিয়েছে কিন্তু 
আসলে রাতের কিছু অংশ বাকী ছিল । তখন আমি ছোট একটি দরজার কাছে বসে পড়লাম । 
দেখতে পেলাম- একজন যুবক কীদছেন এবং বলছেন, “তোমার ইয্যত ও সম্মানের কসম, 
আমি তোমার অবাধ্যতা দ্বারা: তোমার বিরোধিতার ইচ্ছা করেনি বরং আমার নফ্স এটার শিকার 
হয়েছে এবং দুর্ভাগ্য আমার উপর জয়লাভ করেছে । আমার উপর তোমার বিলম্বিত পর্দা আমাকে 
প্রতারণা করেছে। কেননা কে আছে যে, আমাকে তোমার আযাব থেকে রক্ষা করতে পারে ! যদি 
তুমি আমা থেকে তোমার সম্পর্কের রশি কেটে দাও তাহলে কে আছে যে তোমার সাথে 
সম্পর্কের রশি বহাল রাখতে পারে ? আমার প্রতিপালকের অবাধ্যতার মধ্যে আমার বয়সের যে 
দিনগুলো চলে গেছে তা কতইনা খারাপ ! হে আমার দুর্ভাগ্য ! কতবার আমি তাওবা করব এবং 
আবার গুনাহে ফিরে আসব । এখন সময় হয়েছে আমি যেন আমার মহান প্রতিপালক থেকে 
লজ্জাবোধ করি । মানসুর বলেন, তখন আমি বললাম £ 


১১৯৮1 ১৮৯৮ pis pia Al ০৫ Ce dG Spel 
TE, lila sss oC 14১15 ১৫০৪০] 9 না ১2 উনার 
৯১০০৮ COLES Maal Coes 55095 এসএ le 
অর্থাৎ ‘বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্র কাছে আশ্রয় চাচ্ছি, পরম করুণাময় ও অসীম 
দয়ালু আল্লাহ্‌র নামে । “হে মু'মিনগণ ! তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার- 
পরিজনকে রক্ষা কর আগুন থেকে, যার ইন্ধন হবে মানুষ ও পাথর যাতে নিয়োজিত আছে নির্মম 
হৃদয়, কঠোর স্বভাবের ফেরেশতাগণ যারা অমান্য করে না আল্লাহ্‌ যা তাদেরকে আদেশ করেন তা 
এবং তারা যা করতে আদিষ্ট হয় তাই করে (সুরা তাহরীম £ ৬) ৷” 
মানসূর বলেন, আমি একটি আওয়ায শুনলাম ও একটি কঠিন দোদুল্যমান অবস্থা অনুভব 
করলাম । এরপর আমি আমার কাজে চলে গেলাম ৷ যখন আমি ফেরত আসলাম তখন এ 
দরজাটির কাছ দিয়েই অতিক্রম করছিলাম । দেখলাম সেখানে একটি জানাযা রাখা হয়েছে। এ 


সম্পর্কে লোকজনকে জিজ্ঞাসা করলাম এবং দেখলাম যে, এ যুবকটি এ আয়াতটি পাঠের কারণে 
মৃত্যুমুখে পতিত হয়েছে। 


১৮২ হিজরীর প্রারন্ত 


এ বছরই আর-রশীদ তীর ভাই মুহাম্মদ আল-আমীন ইব্‌ন যুবায়দা এরপর যুবরাজ হিসেবে 
স্বীয় পুত্র আবদুল্লাহ্‌ আল-মামূনের পক্ষে বায়আত গ্রহণ করেন। তখন তিনি হজ্জ থেকে প্রত্যাবর্তন 


www.almodina.com 


টি লই - 00171911157 























৩১২ আল-বিদায়া ওয়ান নিহায়া 


ইয়াহইয়া আল-বারমাকীর সাথে সম্পৃক্ত করেন এবং তাকে বাগদাদে প্রেরণ করেন। তার সাথে 
ছিল তার খিদমত করার জন্য আর-রশীদ পরিবারের একদল লোক। তিনি তাকে খুরাসান ও 
আশপাশের এলাকায় প্রশাসক নিযুক্ত করেন এবং তার নাম দেন আল-মামূন। 

এ বছর ইয়াহ্‌ইয়া ইব্‌ন খালিদ আল-বারমাকী মক্কার আশপাশ থেকে বাগদাদে প্রত্যাবর্তন 
করেন। এ বছর আবদুর রহমান ইব্‌ন আবদুল মালিক ইব্‌ন সালিহ গ্রীষ্মকালীন যুদ্ধ পরিচালনা 
করেন এবং আসহাবে কাহফের শহর পর্যন্ত পৌছে যান। এ বছরই রোমানরা তাদের বাদশা 
কুস্তানতিন ইব্‌ন আল ইউন এর দু'চোখ উপড়ে দেন এবং তার মাতা রিন্নিয়াকে তাদের সম্রাজ্ঞী 
হিসেবে নিযুক্ত করেন ও তার উপাদি দেয়া হয় আগাস্তাহ। মূসা ইব্‌ন ঈসা ইব্‌ন আল-আব্বাস 
লোকজনকে নিয়ে হজ্জ আদায় করেন। 

এ বছর যে সব গণ্যমান্য ব্যক্তি ইনতিকাল করেন তাদের মধ্য হতে একজন হলেন £ 
ইসমাঈল ইব্‌ন আইয়াশ আল-হিমসী । তিনি সিরিয়ার প্রসিদ্ধ নেতাদের অন্যতম ছিলেন। তীর 
সম্বন্ধে সমালোচনা রয়েছে। | 

অন্য একজন হলেন $ মারওয়ান ইব্‌ন আবূ হাফসা । তিনি একজন প্রসিদ্ধ শ্রদ্ধাভাজন কবি 
ছিলেন। তিনি খলীফাদের এবং বারমাকী সম্প্রদায়ের প্রশংসা করতেন। 

অন্য একজন হলেন ঃ মা“আন ইব্‌ন যায়িদা। তিনি প্রচুর সম্পদ অর্জন করেছিলেন তা সত্বেও 
তিনি ছিলেন কৃপণদের অন্যতম । তিনি কৃপণতার কারণে প্রায় সময় গোশত ভক্ষণ করতেন না, 
ঘরে বাতি জ্বালাতেন না এবং সূতী, পশম ও মোটা কাপড় ব্যতীত পোশাক পরিধান করতেন না। 
তার বন্ধু সালিম আল-খাসির যখন রাজধানীতে গমন করতেন তখন তিনি টাট্রু ঘোড়ায় আরোহণ 
করতেন আর তীর গায়ে শোভা পেত এক হাজার দীনারের মূল্যমান চাদর । তার কাপড় থেকে 
খুশবূ বের হতো অন্যদিকে মা'আন খুব খারাপ ও নিকৃষ্টতম অবস্থায় দরবারে পৌছতেন। তিনি 
একদিন খলীফা আল-মাহদীর দরবারে যান। তখন তীর পরিবারের এক মহিলা বললেন, যদি 
খলীফা তোমাকে কোন কিছু দান করেন তাহলে তার থেকে আমাকে কিছু দান করবে । তিনি 
বললেন, যদি খলীফা আমাকে এক লাখ দিরহাম দান করেন তাহলে তোমার জন্য থাকবে এক 
দিরহাম । এরপর খলীফা তাকে ষাট হাজার দিরহাম দান করেন, তখন তিনি মহিলাটিকে চারটি 
এক-যষ্টমাংশ দিরহাম দান করেন। তিনি এ বছর বাগদাদে ইনতিকাল করেন এবং নসর ইব্‌ন 
মালিকের কবরস্থানে তাকে দাফন করা হয়। 

অন্য একজন হলেন কাষী আবু ইউসুফ ৷ তার পূর্ণ নাম হল ইয়াকুব ইব্‌ন ইবরাহীম ইব্‌ন 
হাবীব ইব্‌ন সা'দ ইব্‌ন হাসানা। হাসানা ছিলেন তার মা। তার পিতা হলেন বুজায়র ইব্‌ন 
মুআবিয়া । উহুদ যুদ্ধের দিন তাকে শিশু বলে গণ্য করা হয়। এজন্য তিনি উক্ত যুদ্ধে অংশ নিতে 
পারেন নি। আবূ ইউসুফ ছিলেন আবু হানীফা (র)-এর প্রবীণ সাথীদের অন্যতম । তিনি 
আল-আ'“মাশ, হুমামা ইব্‌ন উরওয়া, মুহাম্মদ ইব্‌ন ইসহাক, ইয়াহ্ইয়া ইব্‌ন সাঈদ ও অন্যদের 
থেকে হাদীস বর্ণনা করেছেন ।.তার থেকে যারা বর্ণনা করেন তারা হলেন ঃ মুহাম্মদ ইব্‌ন হাসান, 
আহমদ ইব্‌ন হাম্বল এবং ইয়াহইয়া ইব্‌ন মুঈন। আলী ইব্‌ন জা‘দ বলেন, আমি তাকে বলতে 
শুনেছি ঃ আমার পিতা ইনতিকাল করেন তখন আমি ছিলাম. ছোট । আমার মা আমাকে একজন 
ধোপার কাছে নিয়ে যান তখন আমি আবু হানীফা (র)-এর মজলিসে গমন করতাম এবং সেখানে 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৩১৩ 


বসতাম। আমার মাতা আমার পিছনে পিছনে যেতেন এবং আমার হাত ধরতেন ও আবু হানীফা 
_রে)-এর মজলিস থেকে ধরে নিয়ে আমাকে সেই ধোপার কাছে পৌছাতেন কিন্তু আমি এ 
ব্যাপারে তার বিরোধিতা করতাম এবং আবূ হানীফা (র)-এর কাছে আমি গমন করতাম । যখন এ 
ব্যাপারটি দীর্ঘকাল চলতে লাগল আবূ ইউসুফ (র)-এর মাতা আবু হানীফা (র)-কে বললেন, 
এটাতো একটি ইয়াতীম বাচ্চা, তার কোন সম্পদ নেই । আমি তাকে আমার চরকার আয় দ্বারা 
লালন-পালন করছি আর তুমি তাকে আমার থেকে নিয়ে পথভ্রষ্ট করছো । আবু হানীফা (র) তাকে 
বললেন, চুপ থাক হে আহমক ! সে তো বিদ্যা অর্জন করছে এবং অচিরেই ফীরোযা পাথরের 
ট্রেতে রাখা ভাজা ফালুদা ভক্ষণ করবে । আমার মাতা তাকে বললেন, তুমি একজন বৃদ্ধ, 
আশ্চর্যজনক কিস্সা কাহিনী বর্ণনা করছো । আবূ ইউসুফ (র) বলেন, পরবর্তীতে আমি কাী নিযুক্ত 
হলাম । আর তিনি ছিলেন প্রথম ব্যক্তি যাকে আল-হাদী কাষী নিযুক্ত করেছিলেন এবং কাধীউল 
কুযাত উপাধি দিয়েছিলেন । আবু ইউসুফ (র)-কে বলা হতো কাযীউ কুযাতিদ দুনিয়া অর্থাৎ দুনিয়ার 
কাযীদের কাষী। কেননা তিনি সবগুলো প্রদেশে যেখানে সেখানে খলীফা হুকুম জারি করতেন 
সেখানে তার প্রতিনিধিত্ব করতেন । আবূ ইউসুফ (র) বলেন, আমি একদিন আর-রশীদের কাছে 
উপবিষ্ট ছিলাম ; ফীরোযা পাথরে নির্মিত ট্রে এর মধ্যে ফালুদা উপস্থাপন করা হল । তখন তিনি 
আমাকে বললেন, এটা থেকে খেয়ে নাও। কেননা এটাতো সব সময় বানানো হয় না। আমি 
বললাম, হে আমীরুল মু'মিনীন ! এটা কী ? তিনি বললেন, “এটা ফালুদা।” আবূ ইউসুফ (র) 
বলেন, এরপর আমি মুচকি হাসি দিলাম, তিনি বললেন, তোমার কী হয়েছে, তুমি মুচকি হাসছ? 
আমি বললাম, “না, কিছুই না, আমীরুল মুমিনীনকে আল্লাহ্‌ বাচিয়ে রাখুন । খলীফা বললেন, তুমি 
অবশ্যই আমাকে এ ব্যাপারে সংবাদ পরিবেশন করবে । এরপর আমি তার কাছে সব ঘটনা খুলে 
বললাম । তখন তিনি বললেন, নিশ্চয়ই জ্ঞান উপকারে আসে, এটা দুনিয়া ও আখিরাতে পদমর্যাদা 
অর্জন করতে সাহায্য করে । এরপর বললেন, আবূ হানীফা (র)-কে আল্লাহ্‌ রহম করুন। তিনি 
তার আকলের চোখ দ্বারা যা দেখতেন তা মাথার চোখ দ্বারা দেখতেন না । আবু হানীফা (র) আবু 
ইউসুফ (র) সম্বন্ধে বলতেন £ তিনি ছিলেন তার সাথীদের মধ্যে সবচেয়ে বেশী জ্ঞানী । 
আল-মুযানী বলেন, আবূ ইউসুফ (র) তাদের মধ্যে সবচেয়ে বেশী হাদীসের অনুসারী ছিলেন । 
ইব্‌ন মাদীনী বলেন, তিনি ছিলেন অত্যন্ত সত্যবাদী । ইব্‌ন মুঈন বলেন, তিনি ছিলেন বিশ্বস্ত । আবু 
যুর'আ বলেন, তিনি কালো মুখ হওয়া থেকে মুক্ত ছিলেন। বাশৃশার আল-খাফ্ৃফাফ বলেন, আমি 
আবূ ইউসুফ (র)-কে বলতে শুনেছি ঃ যিনি কুরআনকে মাখলুক বলেন $ তার সাথে কথা বলা 
হারাম । তার থেকে দূরে থাকা ফরয । তাকে সালাম দেয়া ও তার সালাম নেয়া কোনটাই বৈধ 
নয়। স্বর্ণাক্ষরে যা লিখে রাখা প্রয়োজন তা হলো তার নিম্নে বর্ণিত বাণীসমূহ £ “যে পরশ পাথর 
দ্বারা সম্পদ অন্বেষণ করে সে ফকীরে পরিণত হয়। যে হেয়ালিপূর্ণ কাহিনীসমূহের চর্চা করে সে 
মিথ্যার আশ্রয় নেয়। যে ইলমে কালাম কিংবা বিতর্কের সাহায্যে ইলম অন্বেষণ করে সে 
যিনদীকে পরিণত হয়।” একবার যখন তিনি ও ইমাম মালিক মদীনায় আর-রশীদের সামনে € (০ 
এর মাসআলা ও শাক-সবজির যাকাত সম্পর্কে মুনাযারায় লিপ্ত হন ইমাম মালিক এ সম্পর্কে 
বাপ-দাদা ও পূর্ব পুরুষদের থেকে আগত দলীলগুলো পেশ করেন৷ আর তিনি এরূপও যুক্তি 
দেখান যে খুলাফায়ে রাশিদীনের সময় শাক-সবজি থেকে কর আদায় করা হত না তখন আবু 


আল-বিদায়া ওয়ান নিহায়া (১০ম খণ্ড)-_৪০. 
www.almodina.com 


Contents 
৩১৪ আল-বিদায়া ওয়ান নিহায়া 


ইউসুফ (র) বলেন, আমি যা দেখেছি আমার সাথী যদি তা দেখতেন তাহলে মাসআলাটি তিনি 
পুনর্বিবেচনা করতেন যেমন আমি করেছি। এটা তীর থেকে ন্যায্য মন্তব্য । 


তাঁর নির্দেশ জারির বৈঠকে উলামায়ে কিরাম তীদের স্তর অনুযায়ী উপস্থিত হতেন যেমন 
আহমদ ইব্‌ন হাম্বল । তিনি ছিলেন একজন যুবক । লোকজনের মাঝে তিনিও মজলিসে হাযির 
হতেন, মুনাযারা ও মুবাহাছা করতেন। এতদ্সত্তবেও তিনি ন্যায্য হুকুম জারি করতেন । তিনি 
বলতেন, আমি আশা করি যেন এ হুকুমটির ব্যাপারে আল্লাহ্‌ আমার কোন যুলুম কিংবা কারো প্রতি 
দুর্বলতাবোধ সম্পর্কে আমাকে. জিজ্ঞাসা না করেন। তবে একদিনের ঘটনা বারবার মনে পড়ে । 
আমার কাছে একটি লোক আগমন করেন এবং বলেন যে, তার একটি বাগান আছে। আর এখন 
এটি আমীরুল মু'মিনীনের দখলে চলে গেছে। তখন আমীরুল মু'মিনীনের কাছে আমি প্রবেশ 
করলাম এবং এ ব্যাপারে তাকে অবগত করলাম । তিনি বললেন, বাগানটি আমার । আল-মাহদী 
এটা আমার জন্য খরিদ করেছেন। এরপর আমি বললাম, যদি আমীরুল মু'মিনীন চান তাহলে 
তাকে হাযির করে তার অভিযোগ আমি শুনতে পারি। লোকটিকে হাযির করানো হয়। সে 
বাগানটি দাবী করে । তখন আমি বললাম, হে আমীরুল মু'মিনীন ! আপনি কী বলেন ? তখন তিনি 
বললেন, এটা আমার বাগান। আমি লোকটিকে বললাম, তুমি তো শুনলে আমীরুল মু'মিনীন কী 
উত্তর দিলেন ? লোকটি তখন বলল, তাহলে শপথ করানো হোক । তখন আমি বললাম, হে 
আমীরুল মু'মিনীন ! আপনি কি শপথ করবেন ? তিনি বললেন, ‘না’ । তখন আমি বললাম. আমি 
আপনার সামনে তিনবার শপথ পেশ করব। যদি আপনি শপথ করেন তাহলে তো ভাল কথা 
অন্যথায় আপনার বিরুদ্ধে আমি হুকুম দেবো হে আমীরুল মু'মিনীন ! এরপর আমি তার কাছে 
তিনবার শপথ উত্থাপন করলাম কিন্তু তিনি শপথ করতে অস্বীকৃতি জ্ঞাপন করলেন । তখন আমি 
অভিযোগকারীর পক্ষে বাগানটির হুকুম দিলাম । আবূ ইউসুফ (র) বলেন, সুকাদ্দমা চলাকালীন 
সময়ে লোকটিকে খলীফার সপক্ষে মতামত পেশ করার জন্য চেষ্টা করলাম কিন্তু তা সম্ভব হয়নি। 
এরপর কাষী আবু ইউসুফ বাগানটি লোকটির কাছে সোপর্দ করার ব্যবস্থা করলেন। 


আল-মু'আফী যাকারিয়া আল-হারীরী ; মুহাম্মদ ইব্‌ন আবুল আযহার থেকে বর্ণনা করেন। 
তিনি হাম্মাদ ইব্‌ন আবূ ইসহাক থেকে, তিনি তার পিতা থেকে, তিনি বশর ইব্‌ন আল-ওয়ালীদ 
থেকে এবং তিনি আবূ ইউসুফ (র) থেকে বর্ণনা করেন । তিনি বলেন, এক রাতে আমি নিজের 
লাগলেন, আমি বিরক্তি সহকারে বের হয়ে আসলাম । দূতটি বললেন, আমীরুল মু'মিনীন 
আপনাকে ডাকছেন। এরপর আমি গেলাম ; দেখলাম তিনি বসে আছেন, তার সাথে রয়েছেন 
ঈসা ইব্‌ন জাফর । তখন আমাকে আর-রশীদ বললেন, “এই ব্যক্তি যার কাছে আমি চেয়েছিলাম 
যেন সে আমাকে একটি দাসী হেবা করে কিংবা আমার কাছে বিক্রি করে কিন্তু তা সে করল না। 
আমি তোমাকে সাক্ষী রেখে বলছি যদি সে আমার এ কথা মান্য না করে আমি তাকে হত্যা 
করব।' আমি তখন “ঈসা ইব্‌ন জা'ফরকে বললাম, আপনি এরূপ করছেন না কেন? তিনি 
বললেন, আমি তালাক, আযাদ করা এবং সম্পদ সাদাকা করা এসবের শপথ করেছি যদি আমি 
দাসীটি বিক্রি করি কিংবা কাউকে হেবা করি মুল কথা এ শপথের জন্য আমি তাকে দাসীটি প্রদান 
করতে পারছি না) আমাকে আর-রশীদ বললেন, এটা থেকে পরিত্রাণ পাবার কী কোন ব্যবস্থা 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৃ ৩১৫ 


আছে? আমি বললাম, হ্যা, সে আপনার কাছে দাসীর অর্ধেক বিক্রি করবে আর অর্ধেক আপনার 
কাছে হেবা করবে । তখন ঈসা ইব্ন জা“ফর অর্ধেকটি হেবা করলেন এবং অর্ধেকটি এক লাখ. 
দীনারের বিনিময়ে বিক্রি করলেন । খলীফা তার থেকে এটা গ্রহণ করলেন । এরপর দাসীটিকে 
উপস্থিত করা হল। হারূনুর রশীদ যখন তাকে দেখলেন তখন বললেন আজ রাত আমি তার সাথে 
মিলিত হতে পারি এরূপ কোন ব্যবস্থা করা যায় কি? আমি বললাম, সে তো খরিদকৃত দাসী, তার 
ইসতিবরা দরকার (প্রয়োজনীয় ইদ্দত পালন করা)। তবে আপনি যদি তাকে আযাদ করে দেন 
এবং তাকে বিয়ে করেন তাহলে আপনি তার সাথে মিলিত হতে পারেন । কেননা আযাদ মহিলার 
ইসতিবরা প্রয়োজন নেই। বর্ণনাকারী বলেন, হারূনুর রশীদ তাকে আযাদ করে দিলেন এবং তাকে 
বিশ হাজার দীনারের বিনিময়ে বিয়ে করলেন । আমার জন্য দু'লাখ দিরহাম ও বিশটি কাপড়ের 
হুকুম দিলেন এবং দাসীটির কাছে দশ হাজার দীনার প্রেরণ করা হল। 

ইয়াহইয়া ইব্‌ন মুঈন বলেন, একদিন আমি আবু ইউসুফ (র)- এর কাছে উপস্থিত ছিলাম 
তখন তার কাছে বিভিন্ন ধরনের কাপড় ও খুশবু হাদিয়া স্বরূপ আসল তখন এক ব্যক্তি একটি 
হাদীসের সনদ সম্পর্কে আমাকে স্মরণ করিয়ে দিলেন হাদীসটি হলো নিম্নরূপ ৪ যদি কারো কাছে 
কোন হাদিয়া আসে এবং তার কাছে কিছু সংখ্যক লোক বসা থাকে তাহলে তারা এ হাদিয়ায় 
শরীক হবে । আবু ইউসুফ (র) বলেন, এ ধরনের হুকুম পনির, খেজুর, কিসমিস ইত্যাদির ক্ষেত্রে 
প্রযোজ্য । আর এখন যে হাদিয়া এসেছে তা সে পর্যায়ের নয়। হে যুবক ! এটা বায়তুল মালে 
নিয়ে যাও এটা বলে কাযী এ হাদিয়া থেকে কোন কিছু কাউকে দিলেন না। বিশর ইব্‌ন গিয়াছ 
আল-মুরায়সী বলেন, আমি আবূ ইউসুফ (র)-কে বলতে শুনেছি £ আমি সতের বছর যাবৎ আবু 
হানীফা (র)-এর সংস্পর্শে ছিলাম । এরপর আমাকে সতের বছর দুনিয়াটাকে ভোগ করার সুযোগ 
দেয়া হলো। এখন আমি আমার মৃত্যু সন্নিকট বলে ধারণা করছি। বর্ণনাকারী বলেন, এরপর তিনি 
মাত্র কয়েক মাস জীবিত থাকার পর ইনতিকাল করেন। 

এ বছর রবীউল আউয়াল মাসে ৬৭ বছর বয়সে আবু ইউসুফ (র) ইনতিকাল করেন । তার 
পরে তার সন্তান ইউসুফ কাষী নিযুক্ত হন। তিনি পূর্বে বাগদাদের পূর্বাংশের নায়িব ছিলেন। 
বর্ণনাকারীদের মধ্যে যারা মনে করেন যে, ইমাম শাফিঈ (র) আবু ইউসুফ (র)-এর সাথে সাক্ষাৎ 
করেছিলেন যেমন আবদুল্লাহ্‌ ইব্‌ন মুহাম্মদ আল-বালভী আল-কায্যাব (6৪০,511 1৯০11 
£৯5(]| নামক কিতাবে এ কথা উল্লেখ করেছেন তারা অবশ্যই ভুল করেছেন কেননা ইমাম 
শাফিঈ রে) সর্ব প্রথম ১৮৪ হিজরীতে বাগদাদে প্রথম আগমন করেন। শাফিঈ (র) ইমাম মুহাম্মদ 
ইব্‌ন হাসান আশ-শায়বানীর সাথে সাক্ষাৎ করেন। তিনি তার সাথে ভাল আচরণ করেন এবং 
খোলা মেলা আলোচনা করেন। তার মধ্যে কোন প্রকার বিরোধিতা পরিলক্ষিত হয়নি । যেমন এ 
ব্যাপারে যাদের কোন জ্ঞান নেই তারা উল্লেখ করে থাকেন। আল্লাহ্‌ অধিক পরিজ্ঞাত । 

এ বছর যারা ইনতিকাল করেন তাদের মধ্যে একজন হলেন ঃ ইয়াকুব ইব্‌ন দাউদ ইব্‌ন 
তাহমান। তিনি হলেন আবু আবদুল্লাহ্‌ ইয়াকুব ইব্‌ন দাউদ ইব্‌ন তাহমান। তিনি আবদুল্লাহ্‌ ইব্‌ন 
হাযিম আস-সালামীর আযাদকৃত গোলাম । খলীফা আল-মাহদী তাকে উষীর নিযুক্ত করেছিলেন । 
তিনি তার কাছে অথ্যন্ত মর্যাদা অর্জন করেছিলেন। খলীফা তীর কাছে যাবতীয় কাজের ভার অর্পণ 
করেছিলেন এরপর যখন তাকে এক আলাবী ব্যক্তিকে হত্যা করার হুকুম দিলেন যেমন পূর্বে 





www.almodina.com 


Contents 
৩১৬ আল-বিদায়া ওয়ান নিহায়া 


উল্লেখ করা হয়েছে তনি তাকে ছেড়ে দেন এবং এ দাসীটি তীর বিরুদ্ধে গুপ্তচরের কাজ করে। 
আল-মাহদী তাকে মাটির নীচে অবস্থিত কূপের ন্যায় কারাগারে নিক্ষেপ করেন। তীর জন্য একটি 
গোলাকৃতির কক্ষ তৈরি করা হয়। তার চুল বড় হয়ে যায় এমনকি জীব-জস্তুর চুলের ন্যায় লম্বা ও 
অবিন্যস্ত হয়ে পড়ে এবং তিনি অন্ধ হয়ে যান। কেউ কেউ বলেন, তার দৃষ্টি শক্তি লোপ পেয়ে 
যায়। তিনি প্রায় ১৫ বছর এ কুপটিতে অবস্থান করেন যেখানে তিনি কোন আলো দেখতে পেতেন 
না এবং কোন শব্দও শোনতে পেতেন না শুধুমাত্র সালাতের সময় তাকে সালাতের কথা তারা 
জানিয়ে দেওয়া হত। প্রতিদিন তার কাছে রুটি ও এক কলসী পানি রাখা হত। এরূপভাবে সে 
অবস্থান করতে লাগলেন । এভাবে খলীফা আল-মাহদী ও আল-হাদীর যুগ অতিক্রান্ত হল এবং 
আর-রশীদের যুগের প্রথমাংশও অতিবাহিত হল। ইয়াকুব বলেন, ০০ 

কাছে এক ব্যক্তি আগমন করে বললেন ঃ | 


নে 
2০৪ ০১৪ ১155 552 + 455 ০৭ SHEA ৬০০ 


লে ৪০ 


pl Al শখ ০255 রি ol 48525 0 ১০০৪ 

অর্থাৎ “তুমি যে দুঃখ কষ্টে আছ তার পিছনে রয়েছে অতি সন্নিকট নিষ্কৃতি। ফলে 
আশংকাগ্রস্ত ব্যক্তি ভীতি মুক্ত হবে। দাস তার দাসত্ব থেকে মুক্তি পাবে এবং অপরিচিত দুরের 
পরিবার নিকটে আসবে ।” 

একদিন যখন ভোর হল আমাকে ডাকা হল। তখন আমি ধারণা করলাম যে, আমাকে 
সালাতের সময় সম্পর্কে অবগত করানো হচ্ছে। নীচে আমার দিকে একটি রশি ঝুলিয়ে দেয়া হল 
এবং আমাকে বলা হল, “এ রশিটি তোমার কোমরে বাধ ।” এরপর সেখানে উপস্থিত লোকজন 
আমাকে টেনে উপরে উঠাল। উঠানোর পর আমি যখন আলোর দিকে নযর করলাম তখন কিছুই 
দেখতে পেলাম না। আমাকে খলীফার সামনে দীড় করানো হল এবং আমাকে বলা হল, আমীরুল 
মু'মিনীনকে সালাম করো । আমি তাকে খলীফা আল-মাহদী মনে করলাম এবং আমি তাকে তার 
নাম ধরে সালাম করলাম তিনি বললেন, আমি ওই লোক নই। এরপর আমি বললাম, আপনি কি 
খলীফা আল-হাদী ? তিনি বললেন, আমি এ লোক নই। পরে আমি বললাম, আস-সালামু 
আলায়কুম হে আমীরুল মু'মিনীন আর রশীদ ! তখন তিনি বললেন, “হ্যা, আমি খলীফা 
আর-রশীদ। এরপর খলীফা বললেন, আল্লাহ্‌র শপথ! তোমার সম্বন্ধে আজ পর্যন্ত কেউ আমার 
কাছে সুপারিশ করেনি । তবে গতরাতে আমার একটি ছোট মেয়ে আমার গর্দানের উপর চড়ে 
বসল তখন আমার স্মরণ হল আমিও তোমার গর্দানে এরূপ চড়তাম আর তুমিও আমাকে এরূপ 
বহন করতে । এরপর তুমি যেই দুঃখ-কষ্টে আছ তার প্রতি আমার অন্তরে দয়ার উদ্রেক হল। তাই 
আমি তোমাকে বের করে নিয়ে আসলাম । এরপর খলীফ তার প্রতি আরো দয়া করলেন এবং 
ভাল আচরণ করলেন। কিন্তু ইয়াহইয়া ইব্‌ন খালিদ ইব্‌ন বারমাক তীর প্রতি হিংসা করতে 
লাগলেন এবং আশংকা করতে লাগলেন যে, তাকে এরূপ মর্যাদায় অধিষ্ঠিত করা হবে যেরূপ 
মর্যাদায় তিনি আল-মাহদীর যুগে মর্যাদাবান ছিলেন । ইয়াকুব ইয়াহইয়া ইব্‌ন খালিদ ইব্‌ন 
বারমাকের এরূপ আশংকার কথা আঁচ করতে পারলেন । তাই তিনি আর রশীদ থেকে মক্কায় চলে 
যাওয়ার অনুমতি প্রার্থনা করেন। তিনি তাকে অনুমতি দিলেন। তিনি মৃত্যু পর্যন্ত সেখানেই 


‘.WWww.almodina.com 


Contents 
আল-বিদায়া ওয়ান নিহায়া ৩১৭ 


বসবাস করেন। আল্লাহ্‌ তার প্রতি রহম করুন । তিনি বলেন, ইয়াহ্‌ইয়া আশংকা করছিল যে, 
আমি আবার শাসন কার্যে ফিরে আসব, না, আল্লাহ্‌র শপথ ! যদি আমাকে পূর্বের জায়গায় 
প্রত্যাবর্তন করানো হত তাহলে আমি কোন দিন তা করতাম না। 

এ বছর ইমাম আহমদ ইব্‌ন হাম্বল (র)-এর হাদীসের উস্তাদ আবু মুআবিয়া ইয়াধীদ ইব্‌ন 
যুরা'য় ইনতিকাল করেন। তিনি ছিলেন নির্ভরযোগ্য বিশ্বস্ত আলিম, আবিদ ও পরহ্যগার । তার 
পিতা ইনতিকাল করেন আর তিনি ছিলেন বসরার শাসক । তিনি পাচশত দিরহামের ন্যায় সম্পদ 
রেখে যান । কিন্তু ইয়াধীদ এ দিরহাম থেকে এক দিরহামও গ্রহণ করেননি । তিনি খেজুর পাতা 
দিয়ে নিজ হাতে কাজ করতে এবং তার আয় দিয়ে নিজের ও পরিবারের জীবিকার খরচ 
চালাতেন। এ বছরই তিনি বসরায় ইনতিকাল করেন। আবার কেউ কেউ বলেন, এর পূর্বে 
উজার নিরিরা নিরসন তি 


১৮৩ হিজরীর আগমন 


এ বছরই আরমানিয়াদের খাটি থেকে জনগণের প্রতিকূলে আল-খাযার সম্প্রদায়ের আবির্ভাব 
ঘটে । তারা আরমানিয়াদের শহরগুলোতে বিপর্যয় সৃষ্টি করে.। তারা মুসলিম জনতা ও যিম্মিদের 
মধ্য থেকে প্রায় এক লাখ লোককে বন্দী করে এবং বহু লোককে হত্যা করে । আরমানিয়ার নায়িব 
সাঈদ ইব্‌ন মুসলিম পরাজয়বরণ করেন । আর-রশীদ তখন তাদেরকে দমন করার জন্য খাযিম 
ইবৃন খুযায়মা ও ইয়াধীদ ইব্‌ন মাধীদকে এক বিরাট সৈন্যদলসহ প্রেরণ করেন। তীরা এসব শহরে 
বিরাজমান বিশৃঙ্খলা দমন করেন ও শাস্তি প্রতিষ্ঠা করেন। এ বছর আল-আব্বাস ইবৃন মূসা 
আল-হাদী লোকজনকে নিয়ে হজ্জ পালন করেন। 

এ বছর যে সব গণ্যমান্য ব্যক্তি ইনতিকাল করেন তাদের মধ্যে একজন হলেন ঃ আলী ইব্‌ন 
আল-ফুযায়ল ইবৃন ইয়ায। তিনি তার পিতার জীবদ্দশায় ইনতিকাল করেন। তিনি ছিলেন অধিক 
ইবাদতগুযার, পরহেযগার, আল্লাহ্র ভয়ে ভীত ও বিনয়ী । অন্য একজন হলেন ঃ আবুল আব্বাস 
মুহাম্মদ ইব্‌ন সাবীহ, বনু আজাল আল-মুযান্কারের আযাদকৃত দাস। তিনি ইব্‌ন সাম্মাক হিসেবেও 
পরিচিত ছিলেন। তিনি ইসমাঈল ইব্‌ন আবু খালিদ, আল-আ“মাশ, আস-সাওরী, হিশাম ইবৃন 
উরওয়া ও অন্যদের থেকে বর্ণনা করেছেন। একদিন তিনি আর-রশীদের কাছে প্রবেশ করেন এবং 
রশীদকে লক্ষ্য করে বলেন, তোমার জন্য রয়েছে আল্লাহ্‌র সামনে দণ্ডায়মান হবার স্থান । এখন 
চিন্তা করে দেখ কোন ঠিকানায় তোমাকে যেতে হবে জান্নাতে না জাহান্নামে ? আর-রশীদ তখন 
কীদতে থাকেন এমনকি তিনি মারা যাওয়ার উপক্রম হন। 

এ বছর যারা ইনতিকাল করেন তাদের অন্য একজন হলেন £ মুসা ইব্‌ন জাফর । তিনি 
ইবৃন আবু তালিব আল-হাশিমী । তাকে আল-কাযিমও বলা হয়ে থাকে । তিনি ১২৮ কিংবা ১২৯ 
হিজরীতে জন্গ্রহণ করেন । তিনি ছিলেন অত্যধিক ইবাদতগুযার ও মান-সম্মানের অধিকারী । যদি 
কারো সম্বন্ধে তার কাছে খবর পৌছত যে, সে তাকে কষ্ট দিচ্ছে তখন তিনি তার কাছে স্বর্ণ ও 
উপঢৌকন প্রেরণ করতেন । তার সন্তান-সন্ততি জন্ম নিয়েছিল চল্লিশজন । একবার তীকে একটি 
পরিজ তৈরিকারক গোলাম হাদিয়া দেওয়া হয় তিনি তাকে খরিদ করে নেন. এবং তার শস্য 


www.almodina.com 





Contents 


৩১৮ আল-বিদায়া ওয়ান নিহায়া 


ক্ষেত্রটিও এক হাজার দীনার দিয়ে খরিদ করে নেন যার মধ্যে সে ছিল । তাকে আযাদ করে দেন 
আর শস/ ক্ষেত্রটি তাকে দান করেন। একবার খলীফা আল-মাহদী তাকে বাগদাদে ডাকেন ও 
তাকে বন্দী করেন । রাতের বেলায় স্বপ্নে আল-মাহদী আলী ইব্‌ন আবূ তালিব (রা)-কে দেখলেন। 
তিনি তাকে বলছিলেন ৫ “হে মুহাম্মাদ ! 


Li abl, ০১০%। oh sks Sl ES ule ৪ 

অর্থাৎ “ক্ষমতায় অধিষ্ঠিত হলে সম্ভবত তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে এবং 
আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে (সূরা মুহাম্মদ £৪ ২২) ৷” ভীত হয়ে আল-মাহদী জেগে উঠেন এবং 
তার সম্বন্ধে হুকুম জারি করেন ও তাকে রাতের মধ্যে কারাগার থেকে বের করে আনেন। তাকে 
নিজের সাথে বসান, তার সাথে মুআনাকা করেন ও তার প্রতি প্রীত হন। আর তার থেকে 
অঙ্গীকার নেন যে, তিনি তার ও তার বংশধরদের কারো বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবেন না। 
তিনি বলেন, আল্লাহ্র শপথ ! এটা আমার কাজ নয় । আর এরূপ আমি কোন দিন চিন্তাও করিনি । 
তখন খলীফা বলেন, আপনি সত্য বলেছেন এবং তিন হাজার দীনার তাকে দেয়ার জন্য হুকুম 
দেন। আর তাকে মদীনা প্রত্যাবর্তনের আদেশ দেন। ভোর না হতেই তাকে রাস্তায় পাওয়া গেল। 
আর-রশীদের খিলাফত পর্যন্ত তিনি মদীনায় অবস্থান করতে থাকেন। এরপর খলীফা আর-রশীদ 
হজ্জ আদায় করেন। যখন তিনি রাসূলুল্লাহ্‌ (সা)-এর কবরে সালাম দেয়ার জন্য প্রবেশ করেন 
তখন তীর সাথে ছিলেন মূসা ইব্‌ন জাফর আল-কাযিম । খলীফা আর-রশীদ বলেন, আস-সালামু 
আলায়কা ইয়া রাসূলাল্লাহ্‌ ইয়া ইবনা আম্ম অর্থাৎ আপনার উপর সালাম বর্ষিত হোক হে আল্লাহ্‌র 
রাসূল ! হে চাচাতো ভাই । তখন মুসা বললেন, আসসালামু আলায়কা ইয়া আবাতি অর্থাৎ হে পিতা 
! আপনার উপর সালাম বর্ষিত হোক । আর-রশীদ তখন বলে উঠেন হে আবুল হুসায়ন ! এটাতো 
অহংকার ও গর্বের কথা । এরপর এটা সব সময় তার অন্তরে বিরাজ করে । ৬৯ হিজরী সনে তিনি 
তাকে ডেকে পাঠান ও কারাগারে নিক্ষেপ করেন । আর তার কারাবরণ যখন দীর্ঘায়িত হল তখন 
মূসা খলীফার কাছে একটি পত্র লিখেন। পত্রে তিনি লিখেন, হে আমীরুল মু'মিনীন ! আমার 
_ একটি দুঃখের দিনের সাথে সাথে তোমারও একটি সুখের দিন অতিবাহিত হচ্ছে। এভাবে আমরা 
এমন একদিনে উপনীত হব যেদিন বাতিলের আশ্রয় গ্রহণকারীরা ক্ষতিগ্রস্ত হবে । এ বছর রজবের 
২৫ তারিখ বাগদাদে তিনি ইনতিকাল করেন । আর তার কবরও বাগদাদে রয়েছে বলে প্রসিদ্ধ । 


এ বছর যারা ইনতিকাল করেন তাদের মধ্যে অন্য একজন হলেন $ হাশিম ইবৃন বাশীর ইব্‌ন 
দীনার আস-সালামী আল-ওয়াসিতী। তার পিতা ছিলেন হাজ্জাজ ইব্‌ন ইউসুফ আছ-ছাকাফীর 
বাবুর্টি। পরে তিনি আচার বিক্রি করতেন কিন্তু তার পুত্রকে ইল্ম হাসিল করতে নিষেধ করতেন 
যাতে তীর পুত্র তীর পেশার কাজে সহায়তা করতে পারে । তিনি কিন্তু হাদীস শ্রবণ করা থেকে 
বিরত রইলেন না । ঘটনাক্রমে হাশিম একবার অসুস্থ হয়ে পড়েন, তখন ওয়াসিতের কাযী আবু 
শায়বা তাকে দেখতে আসেন । আর তার সাথে ছিল অনেক লোক । বশীর যখন তাকে দেখলেন 
এতে তিনি খুশী হলেন এবং বললেন, হে বৎস ! তোমার বিষয়টি এতদূর পৌছেছে যে কাষী 
সাহেব আমার ঘরে এসেছেন । আজকের দিন থেকে তোমাকে আমি হাদীস অন্বেষণ হতে বারণ 


www.almodina.com 


Contents 
আল-বিদায়া ওয়ান নিহায়া ৩১৯ 


করব না । হাশিম নেতৃস্থানী আলিমদের অন্যতম ছিলেন। তার থেকে হাদীস বর্ণনা করেন ঃ ইমাম 
মালিক, শু“বা, আস-সাওরী, আহমদ ইবৃন হাম্বল ও তাদের ব্যতীত অন্য বহু লোক । তিনি ছিলেন 
পুণ্যবান ও ইবাদতগুযার বান্দাদের অন্যতম । মৃত্যুর পূর্বে তিনি দশ বছর যাবৎ ইশার সালাতের 
ওযু দিয়ে ফজরের সালাত আদায় করেন। 

এ বছর যারা ইনতিকাল করেন তাদের মধ্যে অন্য একজন হলেন ঃ ইয়াহ্‌ইয়া ইব্ন যাকারিয়া 
ইবৃন আবু যায়িদা। তিনি ছিলেন মাদায়িনের কাযী। তিনি ছিলেন নির্ভরযোগ্য ইমামদের অন্যতম । 
অন্য একজন হলেন ইউনুস ইব্‌ন হাবীব । তিনি ছিলেন অভিজাত নাহুবিদদের অন্যতম । তিনি আবূ 
আমর ইব্‌ন আলা ও অন্যদের থেকে নানু শাস্ত্র শিক্ষা করেন । আর তার থেকে নাহু শাস্ত্র শিক্ষা 
করেন আল-কিসাঈ ও আল-ফাররা ৷ বসরায় তারা একটি দল ছিল তাদের কাছে থেকে 
দেশী-বিদেশী আলিম, সাহিত্যিক ও বাগী জ্ঞানীরা পালাক্রমে জ্ঞান অর্জন করতেন.। এ বছরই তিনি 
৭৮ বছর বয়সে ইনতিকাল করেন। 


্‌ একশ চৌরাশি হিজরীর আগমন 

এ বছর আর-রশীদ রাক্কা থেকে বাগদাদ ফিরে আসেন । জনগণ তাদের উপর ধার্যকৃত করের 
বাকী অংশ আদায় করতে শুরু করেন। তিনি এক ব্যক্তিকে নিযুক্ত করেন যে জনগণকে এ 
ব্যাপারে প্রহার করত এবং তাদেরকে বন্দী করত । শহরের বিভিন্ন অঞ্চলে প্রশাসক নিযুক্ত করেন। 
একবার একজন প্রশাসক বরখাস্ত করেন আবার একবার তাকে নিযুক্ত করেন। একবার এক 
অঞ্চলকে অন্য অঞ্চল থেকে বিচ্ছিন্ন করেন আবার সংযুক্ত করেন। আল-জাযীরায় আবূ আমর 
আশ-শারী বিদ্রোহ ঘোষণা করেন। তখন আর-রশীদ তাকে দমন করার জন্য নিজ পক্ষ থেকে 
সেনাপতি শাহরযুরকে প্রেরণ করেন। এ বছর ইবরাহীম ইব্‌ন মুহাম্মদ আল-আব্বাসী লোকজনকে 
নিয়ে হজ্জ আদায় করেন। 

এ বছর যারা ইনতিকাল করেন তাদের মধ্যে একজন হলেন ঃ আহমদ ইব্‌ন রশীদ । তিনি 
ছিলেন সংসার ত্যাগী ইবাদতগুযার ৷ তিনি দরবেশী জীবন যাপন করতেন । তিনি মাটির কাজ দ্বারা 
নিজের হাতের অর্জন থেকে জীবন যাপন করতেন। তিনি একজন কর্মী হিসেবে মাটির কাজ 
করতেন । তীর ছিল মাত্র একটি বেলচা ও খেজুর পাতা দ্বারা নির্মিত একটি টুকরী। তিনি প্রতি 
জুমুআ এক দিরহাম ও এক-যষ্ঠমাংশ দিরহামের বিনিময়ে কাজ করতেন । এ পরিমাণ অর্থ দ্বারা 
এক জুমুআ থেকে অন্য জুমুআ পর্যন্ত দিনাতিপাত করতেন । সপ্তাহে তিনি শুধু শনিবার কাজ 
করতেন । আর সপ্তাহের বাকী-দিনগুলো ইবাদত বন্দেগীতে কাটাতেন। কারো কারো মতে তিনি 
যুবায়দার গর্ভে জন্ম নিয়েছিলেন । শুদ্ধ মত হল, তিনি এমন এক মহিলার গর্ভে জন্ম নেন যাকে 
আর-রশীদ ভালবাসতেন । এরপর তাকে বিয়ে করেন এবং মহিলাটি এ যুবকটিকে নিয়ে গর্ভবতী 
হন। এরপর আর-রশীদ মহিলাটিকে বসরায় প্রেরণ করেন এবং তাকে একটি চুনি পাথরের আংটি 
ও অন্যান্য মূল্যবান দ্রব্য দান করেন । আর তাকে বলেন, যখন তিনি খলীফা হবেন তখন যেন 
মহিলাটি তার কাছে আগমন করেন । কিন্তু যখন তিনি খলীফা হন তখন মহিলাটি তার কাছে 
আসলেন না এবং তার সন্তানটিও আনলেন না বরং তারা দু'জনেই আত্মগোপন করলেন। অন্য 
দিকে আর-রশীদের কাছে সংবাদ পৌছে যে, তারা ইনতিকাল করেছেন । অথচ প্রকৃত ঘটনা তা 
ছিল না। তিনি তাদের দু'জনকেই বহু খোঁজাখুঁজি করেছেন কিন্তু তাদের কোন সংবাদ পাননি । এ 


www.almodina.com 


Contents 
৩২০ আল-বিদায়া ওয়ান নিহায়া 


যুবকটি নিজ হাতে কাজ করতেন এবং নিজের শ্রমে জীবিকা নির্বাহ করতেন । এরপর তিনি 
বাগদাদে ফিরে আসেন এবং মাটির কাজ করতেন ও দীর্ঘকাল যাবৎ এভাবে চলতে লাগলেন। 
তিনিই আমীরুল মু'মিনীনের সন্তান। তিনি কারো কাছে তা উল্লেখ করতেন না যে তিনি কে। 
তবে তিনি যার ঘরে মাটির কাজ করতেন একবার তার ঘরে অসুস্থ হয়ে পড়েন। যখন মৃত্যু 
সন্নিকট হয় তিনি আংটিটি বের করে দিলেন এবং ঘরের মালিককে বললেন, এটা নিয়ে খলীফা 
আর-রশীদের কাছে গমন করবে এবং তাকে বলবে এ আংটির মালিক আপনাকে বলছেন আপনি 
আপনার এ মৃত্যু যন্ত্রণায় মৃত্যুবরণ থেকে বিরত থাকার চেষ্টা করুন। অন্যথায় আপনি এমন সময় 
অনুতপ্ত হবেন যখন কোন অনুতাপকারীকে তার অনুতাপ কোন উপকার করতে পারবে না। 
আল্লাহ্‌র সম্মুখ থেকে দুনিয়া ও আখিরাতের দিকে প্রত্যাবর্তনকে ভয় করুন৷ কেননা এটাই হয়ত 
আপনার শেষ সময় হতে পারে । আপনি যে অবস্থায় আছেন যদি অন্য ব্যক্তিও এ অবস্থায় থাকত 
তাহলে সে আপনার কাছে পৌছত না, আপনি ব্যতীত অন্যের কাছে সে গমন করত । যারা এ 
দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন তাদের সংবাদ আপনার কাছে পৌছেছে। 


বর্ণনাকারী ব্যক্তিটি বলেন, যখন যুবকটি মারা যায় তাকে আমি দাফন করলাম এবং খলীফার 
কাছে উপস্থিত হওয়ার অনুমতি প্রার্থনা করলাম । যখন আমি তার সামনে দাড়ালাম তিনি বললেন, 
তোমার প্রয়োজনটা কী ? আমি বললাম, এ আংটিটি এক ব্যক্তি আমাকে প্রদান করেছেন এবং 
আপনাকে দিতে বলেছেন। আর আপনাকে যে সব কথা বলার জন্য ওসিয়ত করেছেন তাও আমি 
আপনার সামনে উপস্থাপন করেছি । যখন তিনি আংটির দিকে নযর করলেন তিনি তা চিনতে 
পারলেন। এরপর তিনি বললেন, হায়, দুর্ভাগ্য ! এ আংটির মালিক এখন কোথায় ? তিনি বলেন, 
আমি বললাম, মরে গেছে হে আমীরুল মু'মিনীন । এরপর আমি তার কাছে এসব কথা উপস্থাপন 
করলাম যা তিনি আমাকে ওসিয়ত করে গেছেন। আমি তার কাছে এটাও উল্লেখ করলাম যে, 
তিনি খেটে খেতেন। প্রতি জুমুআয় এক দিরহাম ও চার-যষ্ঠমাংশের বিনিময়ে কিংবা এক দিরহাম 
ও এক-যষ্ঠমাংশের বিনিময়ে একদিন কাজ করতেন ও তা দ্বারা জুমুআর সবগুলো দিনের খাদ্য 
গ্রহণ করতেন । এরপর ইবাদতে মশগুল হতেন। বর্ণনাকারী বলেন, যখন তিনি এ কথাটি শুনলেন 
তিনি দীড়িয়ে গেলেন এবং ভূমিতে লুটিয়ে পড়লেন, গড়াগড়ি খেতে লাগলেন, উলট-পালট হতে 
লাগলেন ও বললেন, আল্লাহ্‌র শপথ ! হে আমার পুত্র ! তুমি আমাকে নসীহত করেছ। এরপর 
তিনি ক্রন্দন করলেন এবং লোকটির দিকে মাথা উত্তোলন করে বললেন, তুমি কি তার কবরটি 
চিন? লোকটি বললেন, হ্যা, আমি নিজে তাকে দাফন করেছি । খলীফা বললেন, যখন সন্ধ্যা হবে 
তখন তুমি আমার কাছে আসবে। বর্ণনাকারী ব্যক্তিটি বলেন, এরপর আমি তার কাছে আসলাম । 
তিনি আমার সাথে তার কবরটির দিকে গমন করলেন এবং সেখানে ভোররাত পর্যন্ত কান্নাকাটি 
করেন। এরপর খলীফা লোকটিকে দশ হাজার দিরহাম প্রদানের হুকুম দেন এবং তার ও তার 


এ বছর আবদুল্লাহ্‌ ইব্‌ন মুসআব ইবৃন ছাবিত ইব্‌ন আবদুল্লাহ্‌ ইবৃন আয-যুবায়র ইব্‌ন 
আওয়াম আল-কারাশী আল-আসাদী ইনতিকাল করেন । তিনি বাক্কারের পিতা ছিলেন। আর-রশীদ 
তাকে মদীনার শাসন ক্ষমতা প্রদান করেন। তিনি কতগুলো ন্যায়সংগত শর্ত সহকারে তা গ্রহণ 
করেন। তিনি তাকে ইয়ামানের প্রশাসনের অতিরিক্ত দায়িত্বও প্রদান করেন । তিনি ছিলেন অত্যন্ত 


www.almodina.com 


Contents 
আল-বিদায়া ওয়ান নিহায়া ৩২১ 


্যায়পরায়ণ শাসকদের অন্যতম ৷ যেদিন তিনি দায়িত্ব গ্রহণ করেন সেদিন তার বয়স ছিল প্রায় 
সত্তর বছর ৷ 


এ বছর যারা ইনতিকাল করেন তীদের মধ্যে একজন হলেন £ আবদুল্লাহ্‌ ইব্‌ন আবদুল 
আযীয আল-উমুরী । তিনি আবু তাওয়ালাকে পেয়েছেন। তিনি তীর পিতা এবং ইবরাহীম ইব্‌ন 
সাদ থেকে হাদীস বর্ণনা করেন। তিনি ছিলেন ইবাদতগুযার ও সংসার ত্যাগী । একদিন তিনি 
আর-রশীদকে নসীহত করেন। অনেক্ষণ যাবৎ নসীহত করেন এবং উত্তম কথাবার্তা তার কাছে 
উপস্থাপন করেন। তিনি একটি মসৃণ পাথরের কিংবা সাফা পর্বতের উপর দাড়িয়ে বললেন, তুমি 
কি কা'বার পাশে লোকজনকে দেখতে পাচ্ছো ? তিনি বললেন, হ্যা, আমি বহু লোককে দেখতে 
পাচ্ছি। তখন তিনি বললেন, কিয়ামতের দিন তাদের প্রত্যেকটি লোককে তার নিজ সম্বন্ধে প্রশ্ন 
করা হবে। আর তোমাকে প্রশ্ন করা হবে তাদের সকলের সম্পর্কে । তখন আর-রশীদ খুব 
কাদলেন। উপস্থিত জনতা তাকে রুমালের পর রুমাল এনে দিলেন যাতে তিনি চোখের পানি 
মুছতে পারেন। এরপর তিনি তাকে বললেন, হে হারুন ! মানুষ নিজ সম্পদে অতিরিক্ত ব্যয় 
করলে তার জন্য সে তিরঙ্কারের পাত্র হয় আর যে ব্যক্তি সমগ্র মুসলিম জনতার সম্পদে অতিরিক্ত 
ব্যয় করে তার জন্য কিরূপ তিরস্কার হবে ? এরপর তিনি উপস্থিত লোকদেরকে তাদের অবস্থায় 
ছেড়ে চলে গেলেন: এবং আর-রশীদ ক্রন্দন করছিলেন । এ ঘটনা ছাড়াও তার সাথে বহু প্রশং 
ঘটনার অবতারণা হয়েছিল । তিনি ৬৬ বছর বয়সে ইনতিকাল করেন । 


এ বছর যারা ইনতিকাল করেন তাদের মধ্যে অন্য একজন হলেন £ আবু আবদুল্লাহ্‌ মুহাম্মদ 
ইব্‌ন ইউসুফ ইব্‌ন মাঁদান আল-ইস্পাহানী । তিনি তাবিঈদেরকে পেয়েছেন। এরপর তিনি ইবাদত 
ও পরহ্যগারীতে মশগুল হন । আবদুল্লাহ্‌ ইব্‌ন মুবারক তাকে বলতেন, আরসুয যুহ্হাদ অর্থাৎ 

সার ত্যাগীদের বর। ইয়াহ্‌ইয়া ইব্‌ন সাঈদ আল-কান্তান বলেন, তার থেকে শ্রেষ্ঠ ব্যক্তিত্বের 
অধিকারী আমি আর কাউকে দেখিনি । তিনি যেন সবকিছুকে স্বচক্ষে দেখেছেন ইব্‌ন মাহদী 
বলেন, আমি তার মতো আর কাউকে দেখিনি। তিনি একই রুটি ওয়ালা থেকে প্রতিদিন তার রুটি 
খরিদ করতেন না। একই তরকারীওয়ালা থেকে প্রতিদিন তরকারী খরিদ করতেন না । তিনি যাকে 
চিনতেন না তার থেকেই জিনিসপত্র খরিদ করতেন । আর বলতেন, আমি আশংকা করছি যে 
তারা আমাকে গুনাহ্‌তে লিপ্ত করবে তাতে আমি এমন লোকের মধ্যে গণ্য হব যে ধর্মকে বিসর্জন 
দিয়ে জীবন যাপন করে থাকে । তিনি নিদ্রা যাপনের জন্য শয়ন করতেন না গরমকালে হোক কিংবা 
শীতকালে হোক । তিনি যখন ইনতিকাল করেন তখন চল্লিশ বছর অতিক্রম করেছিলেন না। 
আল্লাহ্‌ তার প্রতি রহম করুন ।, 


১৮৫ হিজরীর আগমন 


এ বছর তিবিরিস্তানবাসীরা তাদের প্রশাসক মাহরাবিয়া আর-রাধীকে হত্যা করে। তখন ' 
আর-রশীদ আবদুল্লাহ্‌ ইব্‌ন সাঈদ আল-হারশীকে তাদের প্রশাসক নিযুক্ত করেন। এ বছরই 
হত্যা করে । এ বছর খুরাসানের বায্গীসের শহরগুলোতে হামযা আশ-শারী বিপর্যয় সৃষ্টি করে। 
ঈসা ইব্‌ন আলী ইবৃন ঈসা, হামযা এর দশ হাজার সৈন্যের বিরুদ্ধে রুখে দীড়ান ও তাদের হত্যা 


আল-বিদায়া ওয়ান নিহায়া (১০ম খণ্ড)--৪১ 
www.almodina.com 


Contents 
৩২২ আল-বিদায়া ওয়ান নিহায়া 


করেন। আর হামযার পিছনে ধাওয়া করতে করতে কাবুল ও যাবিলিস্তান পর্যন্ত চলে যান। এ বছর 
আবুল খাসীব বিদ্রোহ ঘোষণা করেন এবং তিনি আবু ওয়ারদ, তুস ও নিশাপুর দখল করে নেন। 
মারবকে ঘেরাও করেন এবং নিজের বিষয়টিকে শক্তিশালী করে নেন। এ বছর ইয়াধীদ ইব্‌ন 
ইয়াধীদকে নিযুক্ত করেন । উযীর ইয়াহ্‌ইয়াহ ইব্‌ন খালিদ এ বছর আর-রশীদ থেকে রমাযান মাসে 
উমরা করার অনুমতি প্রার্থনা করেন। তিনি তাকে অনুমতি দেন। এরপর তিনি হজ্জের সময় পর্যন্ত 
58885475৮55 
আবদুল্লাহ্‌ ইব্‌ন আলী ইব্‌ন আবদুল্লাহ্‌ ইবৃন আব্বাস । 

এ বছর যারা ইনতিকাল করেন তাদের মধ্যে একজন হলেন ৪ রী 
ইব্‌ন আবদুল্লাহ্‌ ইব্ন আব্বাস । তিনি ছিলেন আস-সাফ্ফাহ ও আল-মানসুরের চাচা । তিনি ১০৪ 
হিজরীতে জন্মখহণ করেন। তিনি ছিলেন অত্যন্ত সুঠাম দেহের অধিকারী । তার দুধের দাত 
পড়েনি । আর দাতের মূল ছিল এক পাটিতে । তিনি একদিন আর-রশীদকে বললেন, হে আমীরুল 
মু'মিনীন ! আজকের এ মজলিসে মিলিত হয়েছেন আমীরুল মু'মিনীনের চাচা, তীর চাচার চাচা 
এবং তার চাচার চাচার চাচা । আর এটা হল এরূপ যে, সুলায়মান ইব্‌ন আবু জাফর হলেন 
আর-রশীদের চাচা ও আল-আব্বাস ইব্‌ন মুহাম্মদ ইব্‌ন আলী হলেন সুলায়মানের চাচা । আর 
আবদুস সামাদ ইব্‌ন আলী হলেন আস-সাফ্ফাহের চাচা । এটার সংক্ষিপ্ত সার হল যে, আবদুস 
সামাদ হলেন, আর-রশীদের চাচার চাচার চাচা । কেননা তিনি তার দাদার চাচা । আবদুস সামাদ 
তার পিতা থেকে, তিনি তার দাদা আবদুল্লাহ্‌ ইব্‌ন আব্বাস থেকে বর্ণনা করেন । তিনি রাসূলুল্লাহ্‌ 
(সা) থেকে বর্ণনা .করেন। রাসূলুল্লাহ্‌ (সা) বলেন, নিশ্চয়ই আনুগত্য ও দানশীলতা হায়াত 
দীর্ঘায়িত করে, শহরসমূহ আবাদ করে, সম্পদকে পর্যাপ্ত করে যদিও সম্প্রদায়টি পাপী ও ব্যভিচারী. 
হয়। রাসূলুল্লাহ্‌ (সা) আরো বলেন, নিশ্চয়ই আনুগত্য ও দানশীলতা কিয়ামতের দিন হিসাবকে 
সহজ করে দেবে। এরপর রাসূলুল্লাহ্‌ সো) তিলাওয়াত করেন $ 


পপ ও se 


55555872580 


- 
অর্থাৎ ‘এবং HE EOE TSCA Tl ভয় 
করে তাদের প্রতিপালককে এবং ভয় করে কঠোর হিসাবকে (সূরা রা'দ £ ২১)।' 

এ বছর যারা ইনতিকাল করেন তাদের মধ্যে একজন হলেন ঃ মুহাম্মদ ইব্‌ন ইবরাহীম ইব্‌ন 
মুহাম্মদ ইব্‌ন আলী ইবৃন আবদুল্লাহ্‌ ইবৃূন আব্বাস । ইমাম হিসেবে পরিচিত । তিনি মানসূরের 
খিলাফত আমলে কয়েক বছর যাবৎ হাজীদের প্রশাসন ও আপ্যায়নের দায়িত্বে ছিলেন । তিনি 
বাগদাদে ইনতিকাল করেন এ বছরের সাওয়াল মাসে । আমীন তার সালাতে জানাযা পড়ান এবং 
তাকে আল-আব্বাসীয়াতে দাফন করা হয় । এ বছর হাদীসের যে সব উত্তাদ ইনতিকাল করেন 
তারা হলেন £ তামাম ইবৃন ইসমাঈল, আমর ইব্‌ন উবায়দ, আল-মুস্তালিব ইব্‌ন যিয়াদ, এক . 
অভিমত অনুযায়ী আল-সুআফী ইব্‌ন ইমরান, ইউসুফ ইবৃন আল-মাজিসূন এবং আল-আওযায়ীর 
পরে মাগাযী, ইলম ও ইবাদতে সিরিয়াবাসীদের ইমাম আবু ইসহাক আল-ফাযারী । এ বছর যারা 


www.almodina.com 


Contents 
আল-বিদায়া ওয়ান নিহায়া ৩২৩ 


ইনতিকাল করেন তাদের মধ্যে অন্য একজন হলেন £ রাবিআ আল-আদবিয়া। তিনি হলেন রাবিআ 
বিন্ত ইসমাঈল, আল-আতীকের আযাদকৃত দাসী । তিনি হলেন আল-আদাবিয়া অর্থাৎ আদাবী 
গোত্রের একজন সদস্যা, বসরার বাসিন্দা এবং বিখ্যাত ইবাদতকারিণী। তার সম্বন্ধে আবু নুআয়ম 
“আল-হুলিয়া আর রাসায়িল' নামক কিতাবে উল্লেখ করেছেন। ইবনুল জাওযী 'সাফওয়াতুস 
সাফওয়া" নামক কিতাবে এবং শায়খ শিহাবুদ্দীন আস-সুহরাওয়াদী “আল-মা'আরিফ' নামক 
কিতাবে এবং আল-কুশায়রী ও তার সম্বন্ধে উল্লেখ করেছেন। বহু লোক তীর প্রশংসা করেছেন 
. তবে তার সমালোচনাও করেছেন আবূ দাউদ আস-সিজিস্তানী এবং তাকে যিনদীক বলে অপবাদ 
দিয়েছেন। তার সম্বন্ধে এরূপ কোন তথ্য হয়ত তার কাছে পৌছেছে । “আল-মাআরিফ' নামক 
কিতাবে (৪১৫|| তীর জন্য কিছু কবিতা রচনা করেছেন ঃ 


১5415155715 8৯ 5875 2া52 

EB Al ০০৩ + Lae pill Ln tal 
অর্থাৎ ‘আমি তোমার সম্বন্ধে আমার অন্তরে আমার কিছু কথার স্থান দিয়েছি। যে আমার 
কাছে বসতে চায় তার জন্য আমি আমার শরীরকে মুবাহ করে দিয়েছি অর্থাৎ সে আমার সাথে 


কথা বলতে পারে কিংবা আমা থেকে ভাল আচরণ পেতে পারে । সুতরাং আমার দেহটি আমার 
সাথীর বন্ধু হিসেবে পরিগণিত । আর আমার অন্তরে আমার আন্তরিক বন্ধু হলেন আমার সাথী ৷' 


এতিহাসিকগণ তার বিভিন্ন ঘটনা ও তার নেক আমলের তথ্যাদি পেশ করেছেন । তিনি দিনে 
সিয়াম পালন ও রাতে কিয়াম পালন করতেন । তার বিভিন্ন সময়ের ভাল ভাল স্বপ্নের কথা বর্ণিত 
রানির হাহ চুল পৃ 
অবস্থিত । আল্লাহ্‌ সম্যক অবগত। 


১৮৬ হিজরীর প্রারন্ত 

এ বছর আলী ইব্‌ন ঈসা ইবৃন মাহান, আবুল খাসীবের সাথে যুদ্ধ করার জন্য মারব থেকে 
নাসার উদ্দেশ্যে ঘর থেকে বের হন। তথায় তার সাথে তিনি যুদ্ধ করেন। আবুল খাসীব তার 
মহিলাদের ও সন্তান-সন্ততিদের বন্দী করেন । খুরাসানে শান্তি ফিরে আসে । এ বছর আর-রশীদ 
লোকজন নিয়ে হজ্জ পালন করেন। তার সংগী ছিলেন তার দু'পুত্র মুহাম্মদ আল আমীন ও 
আবদুল্লাহ্‌ আল মামূন। তিনি দুই হারামের বাসিন্দাদের জন্য যা দান করেন তার পরিমাণ দাড়ায় 
দশ লাখ পঞ্চাশ হাজার দীনার | তিনি প্রথম লোকজনকে দান বণ্টন করতেন। এরপর তারা 
আমীনের কাছে গমন করতেন। তিনি তাদেরকে দান করতেন। এরপর তারা মামূনের কাছে 
গমন করতেন । তিনিও তাদেরকে দান করতেন । আমীনের কাছে ছিল সিরিয়া ও ইরাকের শাসন 
ক্ষমতা । আর মামূনের কাছে ছিল হামাদান থেকে পূর্বাঞ্চলের শহরসমূহ পর্যন্ত বিস্তীর্ণ এলাকার 
শাসন ক্ষমতা । তার এ দু'সন্তানের পর তার তৃতীয় সন্তান আল-কাসিমের জন্য তিনি বায়আত 
গ্রহণ করার চেষ্টা করেন। তাকে উপাধি দেন আল-মুতামান এবং তাকে আল-জাযীরা, সীমান্তবর্তী 
দুর্গ ও ঘাটিসমূহের শাসন ক্ষমতা অর্পণ করেন। এটার কারণ হল তার এ পুত্র আল-কাসিম, 
আবদুল মালিক ইব্‌ন সালিহের কোলে মানুষ হন । আর-রশীদ যখন তার দু'সন্তানের জন্য বায়আত 
গ্রহণ করেন আবদুল মালিক ইব্‌ন সালিহ তখন তার কাছে লিখেন £ 


www.almodina.com 


Contents 


৩২৪ আল-বিদায়া ওয়ান নিহায়া 


(08150 2 + 5301 এন] ক 2 

1১১১ 4101 5 41 0১৪13 + Ln pli Sel 

10১5 4০01 58 0০৯0 + 91545 4010 
অর্থাৎ ‘হে বাদশা ! যিনি তারকা হলে তা হত সৌভাগ্য । কাসিমের জন্য বায়আত গ্রহণ 
করুন। তার জন্য দেশে চকমকি পাথর দ্বারা আগুন জ্বালান। আল্লাহ্‌ তা'আলা একক স্তা। 
সুতরাং যুবরাজদেরকে একই পর্যায়ের গণ্য করুন ।' | 
আর-রশীদ এরূপই করলেন। আর রশীদের একাজে কেউ কেউ তার প্রশংসা করলেন। 
আবার কেউ কেউ দোষ হিসেবে বর্ণনা করেন । তবে কাসিমের জন্য এ কাজটি পাকাপোক্ত হয়নি। 
বরং মৃত্যু এটাকে নিয়ে নেয় এবং তাকদীর ইচ্ছা ও আকাঙ্কা পূরণের ক্ষেত্রে অন্তরায় হয়। আর- 
রশীদের যখন হজ্জ আদায় সমাপ্ত করেন তার সাথে যে সব আমীর ও উমীর ছিলেন তাদেরকে 
হাযির করলেন, আর দুই যুবরাজ মুহাম্মদ আল-আমীন এবং আবদুল্লাহ্‌ আল-মামূনকেও 
উপস্থিত করলেন। এমর্মে একটি কাগজ লিখলেন এবং তার মধ্যে সাক্ষী হিসেবে আমীর ও 
উষীরদের স্বাক্ষর নিলেন। আর রশীদ এ লেখাটি কা'বা শরীফে ঝুলিয়ে দেবার ইচ্ছা করলেন কিন্তু 
তা নীচে পড়ে যায়। তখন বলা হয় যে, এ কাজটি অতি শীঘ্রই বিনষ্ট হয়ে গেল । এ বিষয়ে পরে 


বর্ণনা আসবে । এ বায়আত নামাটি কা'বায়ে ঝুলিয়ে দেয়া সম্পর্কে (কবি) ইবরাহীম আল- 
মাওসিলী বলেন ঃ 


০6505508005 
19৯11 | ৪৪ ০১৯০ + 4০৫৭ ৮৬৪ ০০ 

অর্থাৎ “পরিণাম হিসেবে উত্তম কাজ ও পরিপূর্ণতা লাভের কারণে বেশী যোগ্য কাজ হল এটা 
যার ফায়সালা আল্লাহ্‌ তা“আলা. পবিত্র শহরে সুসম্পন্ন করে দিয়েছেন ।' 

আবু জাফর ইব্‌ন জারীর এ ক্ষেত্রে দীর্ঘ আলোচনা রেখেছেন এবং ইবনুল জাওযী 
“আল-মুন্তাযাম' (4১:11) নামক গ্ৰন্থে এ বর্ণনা রেখেছেন ও তীর অনুকরণ করেছেন। 

এ বছর যে সব ব্যক্তিত্ব ইনতিকাল করেন তারা হলেন $ আবু রাইয়ান আসবাগ ইব্‌ন আবদুল 
আযীয ইব্‌ন মারওয়ান ইবনুল হাকাম । তিনি এ বছরের রমাযান মাসে ইনতিকাল করেন। হাস্সান 


ই তর ডিন টি ভিনিরিযারির রসি 
বয়সে ইনতিকাল করেন। 


. | কবি সালিম আল-খাসিব 

তিনি ছিলেন সালিম ইব্‌ন আমর ইব্ন হাম্মাদ ইব্‌ন আতা । তাকে আল-খাসিব বলা হত। 
করেছিলেন। কেউ কেউ বলেন, কেননা তিনি সাহিত্য চর্চায় দু'লাখ দিরহাম খরচ করেছিলেন। 
তিনি একজন আঞ্চলিক কবি ছিলেন। তিনি একই রকম অর্থের শব্দে কবিতা রচনা করতে 
পারতেন যেমন তিনি মূসা আল-হাদী সম্বন্ধে বলেন £ 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৩২৫ 


পি ade 


৬9 


সাব 


১৯০৮০।১ ০০৬৯১ ১11 ya + PE 718 
-:৪ ১ 
অর্থাৎ “মূসা মুষল ধারার বৃষ্টি তুল্য, কখনও সাধারণ বৃষ্টি কখনও বসম্তকালের প্রথম বৃষ্টি 
এরপর কখনও প্রবাহিত পানি, কত হিসাব করব ? এরপর দুই যুগের প্রসিদ্ধ ব্যক্তিদ্বয়ের মাঝখানে 
একজন । কতইনা মর্যাদা । এরপর ক্ষমা, পরিমিত গতি, অমোচনীয় পদ চিহ্ন, উত্তম মানুষ মুদার 
পোত্রের শাখা, যে তাকায় তার জন্য চত্দ্রের চন্দ্র, বর্তমান প্রজন্মের জন্য সুউচ্চ পর্বত তুল্য এবং 
ভবিষ্যৎ প্রজন্বের জন্য গর্ব।' 
জাল-বতীব উল্লেখ করেছেন যে, তিনি অনভিপ্রেত বেহায়াপনা ও ঘৃণ্য পাপাচারের জীবন 
যাপনে অভ্যস্ত ছিলেন । আর তিনি ছিলেন বাশৃশার ইব্‌ন বুরদের ছাত্রদের অন্যতম । আর তার 
কবিতা বশেশারের কবিতা থেকে ছিল উত্তম। যে সব কবিতায় বাশারের উপর তিনি জয়ী ছিলেন 
তার টা 


-01 45801 ০৮49 353 + 4৯০ ১8৮৪1 wl ০০ 
অর্থাৎ ৮ ২717৮5944 


বীর পুরুষই পাক- পবিত্র কার্যকলাপে সফলকাম হন।” 
সালিম বলেন £ 


১৯৬৫ 5410 003 + Las Sl 41511581১০০ 

অর্থাৎ “যিনি জনগণকে পর্যবেক্ষণ করেন তিনি দুশ্চিন্তায় মারা যান। আর সাহসী লোকই 
উত্তম স্বাদযুক্ত বস্তু ভোগ করে সফলকাম হন।” 

এটা শুনে বাশৃশার রাগ করলেন এবং বললেন, সে আমার কথার অর্থসমূহ নিয়ে নিয়েছে 
এবং এগুলোকে এমন শব্দ পরানো হয়েছে যেগুলো আমারগুলো থেকে অধিক হাল্কা । বারমাকী 
ও খলীফাদের থেকে তিনি প্রায় চল্লিশ হাজার দীনার অর্জন করেন। কেউ কেউ বলেন, তার 
চেয়েও বেশী । যখন তিনি ইনতিকাল করেন তখন আবু শামার আল-গাসসানীর কাছে ত্রিশ হাজার 
দীনার আমানত রেখে যান । ইবরাহীম আল-মাওসিলী একদিন আর-রশীদের কাছে গান গাইলেন 
ও তাকে অত্যন্ত তুষ্ট করলেন। তখন খলীফা তাকে বললেন, চেয়ে নাও । তিনি বললেন, হে 
আমীরুল মু'মিনীন ! আমি আপনার কাছে এমন জিনিস চাই যেখানে মালিকের কোন কিছু দাবী 
নেই । আর এটা ব্যতীত অন্য কোন জিনিসই আমি আপনার কাছে চাই না। তিনি বলেন, এটা 
আবার কী £ তখন তিনি সালিম আল-খাসিরের আমানতের কথা উল্লেখ করেন। তিনি কোন 
ওয়ারিছ রেখে যাননি । তাই তিনি তার জন্য এটার আদেশ জারি করেন। কেউ কেউ বলেন, এ 
আমানতের পরিমাণ ছিল পঞ্চাশ লাখ দীনার। 


www.almodina.com 


Contents - 
৩২৬ আল-বিদায়া ওয়ান নিহায়া . 


এ বছর যারা ইনতিকাল করেন তাদের মধ্যে একজন হলেন £ আল-আব্বাস ইবৃন মুহাম্মদ । 
আব্বাস । তিনি ছিলেন কুরায়শদের সর্দারদের অন্যতম । আর-রশীদের যুগে তিনি আল-জাহীরার 
আমীর ছিলেন। একদিনে আর-রশীদ তাকে ৫০ লক্ষ দিরহাম দান করেন। তার নামের সাথে 
সম্পর্কিত আল-আব্বাসিয়া নামক জায়গায় তাকে দাফন করা হয়। তার বয়স ছিল ৬৫ বছর । 
আল-আমীন তার জানাযার নামায পড়ান। এ বছর ইনতিকালকারীদের অন্য একজন ছিলেন 
ইয়াকতীন ইব্‌ন মুসা । তিনি ছিলেন আব্বাসী খিলাফতের আহবায়কদের অন্যতম । তিনি ছিলেন 
তীক্ষ ধী-সম্পন্ন বুদ্ধিজীবী । একবার. তিনি একটি খুব বড় কৌশল অবলম্বন করেছিলেন । যখন 
মারওয়ানুল হিমার ইবরাহীম ইব্‌ন মুহাম্মদকে হাররানে বন্দী করেছিলেন। আব্বাসী খিলাফতের 
আন্দোলনকারীরা কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েছিল যে তার পরে তারা কাকে নেতা নির্ধারণ করবে? 
যদি ইবরাহীমকে হত্যা করা হয় তাহলে তার পরে আন্দোলন পরিচালনা কে করবে ? তখন 
ইয়াকতীন মারওয়ানের কাছে গমন করেন। তিনি তার সামনে একজন ব্যবসায়ী বেশে দণ্ডায়মান 
হলেন এবং বললেন, হে আমীরুল মু'মিনীন ! নিঃসন্দেহে আমি ইবরাহীম ইব্‌ন মুহাম্মদের কাছে 
কিছু সামগ্ৰী বিক্রি করেছি কিন্তু তার থেকে এখনও মূল্য হস্তগত করতে পারিনি । কেননা, আপনার 
দুতেরা তাকে পাকড়াও করেছে। যদি আমীরুল মু'মিনীন চান তাহলে তিনি আমার ও তার মধ্যে 
একত্র হবার ব্যবস্থা করে দিতে পারেন যাতে তার থেকে আমার দ্রব্য সামগ্রীর মূল্য আমি আদায় 
করতে পারি । খলীফা মারওয়ান বললেন, হ্যা। তখন তিনি একজন গোলামসহ তাকে তার কাছে 
প্রেরণ করেন। যখন ইয়াকতীন তাকে দেখে ভান করে বলেন, হে আল্লাহ্‌র দুশমন ! তুমি কাকে 
ওসিয়ত করছ তোমার পরে যার থেকে আমি আমার সম্পদ গ্রহণ করব ? তিনি তখন বললেন, 
ইবনুল হারিছিয়া অর্থাৎ তার ভাই আবদুল্লাহ্‌ আল-সাফ্ফাহ । তখন ইয়াকতীন আব্বাসী খিলাফতের 
আহ্বানকারীদের কাছে ফিরে গেলেন এবং তাদেরকে তার অভিমতের কথা জানালেন ।. তখন 
তারা আস-সাফ্ফাহ এর হাতে বায়আত করেন । এর পরের ঘটনা বর্ণনা করা হয়েছে। 


১৮৭ হিজরীর আগমন 

এ বছর ছিল আর-রশীদের হাতে বারমাকীদের পতন । তিনি জা“ফর ইবৃন ইয়াহ্ইয়া ইবৃন 
খালিদ আল- বারমাকীকে হত্যা করেন। তাদের ঘরগুলো ধ্বংস কর দেন এবং এভাবে তাদের 
নাম ও নিশানা মিটে যায়। তাদের ছোট ও বড় নিঃশেষ হয়ে যায়। এর কারণ সম্পর্কে বিভিন্ন 
মতামত দেখা যায় যা ইব্‌ন জারীর ও অন্যরা উল্লেখ করেছেন। কথিত আছে যে, আর-রশীদ 
যাতে তিনি তাঁকে তার কাছে বন্দী করে রাখেন। ইয়াহ্ইয়া তার সাথে সর্বদা মমতাপূর্ণ আচরণ 
প্রদর্শন করতে থাকেন। এরপর তিনি তাকে ছেড়ে দেন। আল-ফযল ইবৃন রাবী, আর-রশীদের 
কাছে এটা সম্বন্ধে পরোক্ষ নিন্দা করেন। আর-রশীদ তখন তাকে বললেন, তোমার দুর্ভাগ্য, 
আমার ও জাফরের মধ্যে তুমি হস্তক্ষেপ করবে না। এরপর তিনি মনে মনে বলেন, সে হয়ত 
আমার কথা অমান্য করে তাকে ছেড়ে দিয়েছে। আর এ সম্পর্কে আমি জানি না। এরপর 
আর-রশীদ জা“ফরকে এ সম্পর্কে জিজ্ঞাসা করেন। তিনি তার কাছে সত্য কথা বললেন। 
আর-রশীদ তার উপর রাগান্বিত হলেন এবং শপথ করেন যে তিনি তাকে হত্যা করবেন। 


www.almodina.com 





Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৩২৭ 


অন্যদিকে তিনি বারমাকীদের ঘৃণা করতে লাগলেন । এরপর তিনি তাদেরকে হত্যা করলেন। আর 
জনগণের মধ্যে তারাই অধিক সম্পদ অর্জন ও অধিক প্রিয় পাত্র হওয়ার পর তিনি তাদেরকে 
অপসন্দ করতে লাগলেন। জা“ফর ও ফযলের মাতা আর-রশীদের রিদাঈ (দুধ মাতা) মাতা 
ছিলেন। তাই আর-রশীদ বারমাকীদেরকে দুনিয়াবী মর্যাদা দান করেন ও এ কারণে তাদেরকে- 
প্রচুর পরিমাণে সম্পদ দান করেন। তাদের পূর্বে কোন মন্ত্রী কিংবা তাদের পরে কোন সর্দার ও 
মুরববী এত পরিমাণ সম্পদ তার থেকে অর্জন করতে পারেননি । উদাহরণস্বরূপ বলা যায় যে, 
জাফর একটি ঘর নির্মাণ করেছিলেন যার জন্য খরচ হয়েছিল দুই কোটি দিরহাম । আর-রশীদ 
তাদের প্রতি যে শাস্তি প্রয়োগ করেছিলেন তার কিঞ্চিৎ বর্ণনা পেশ করা হল। কেউ কেউ বলেন, 
আর-রশীদ তাদেরকে হত্যা করেছেন। কারণ তিনি যখন কোন শহরে কিংবা প্রদেশে যেতেন, 
কিংবা গ্রামে বা কোন ক্ষেত-খামারের কাছে যেতেন কিংবা কোন বাগানে যেতেন জিজ্ঞাসা করলে 
বলা হত এটা জাফরের । আবার কেউ কেউ বলেন, বারমাকীরা আর-রশীদের খিলাফত বিনষ্ট 
করতে ও যিনদীকী আকীদা প্রকাশ করতে চেয়েছিল। কেউ কেউ বলেন, তিনি তাদেরকে 
আল-আব্বাসা এর কারণে হত্যা করেছেন। আলিমদের মধ্যে কিছু সংখ্যক আলিম রয়েছেন যারা 
এটা অস্বীকার করেন যদিও ইব্‌ন জারীর এটা উল্লেখ করেছেন। | 

ইবনুল জাওযী উল্লেখ করেন, আর-রশীদকে বারমাকীদের হত্যা করার ব্যাপারে প্রশ্ন করা 
হলে আর-রশীদ বলেন, যদি আমি জানতে পারি যে, আমার জামাটি এর কারণ জানে তাহলে আমি 
অবশ্যই এটাকে পুড়িয়ে দেব । অনুমতি ব্যতীত জাফর খলীফা আর-রশীদের ঘরে প্রবেশ 
করতেন । এমনকি যখন তিনি বিছানায় কারো সাথে বিশ্রাম করতেন তখনও তিনি প্রবেশ করতে 
পারতেন । এটা অত্যন্ত ইয্যত-আবরু ও উচ্চ মর্যাদার ব্যাপার ছিল। 

মাদকতাপূর্ণ শরাব পানে যারা তার সঙ্গ দিত তারা জা“ফরের মাধ্যমে সংগৃহীত হত । হারনুর 
রশীদ তার খিলাফতের শেষের দিকে মাদকাসক্ত হয়ে পড়েছিলেন। তার পরিবারের মধ্যে তীর 
কাছে অধিক প্রিয় ছিল তার বোন আল-আব্বাসা বিন্ত আল-মাহদী । তিনি তাকে নিজের কাছে 
উপস্থিত রাখতেন এবং জা“ফর বারমাকীও তার সাথে উপস্থিত থাকতেন। তিনি তাকে বিয়ে 
করলেন যাতে তার দিকে নযর করাটা বৈধ হয়। কিন্তু তার সাথে শর্ত করা হয়েছিল যে, 
আর-রশীদ আব্বাসার সাথে সঙ্গম করবে না। কোন কোন সময় রশীদ উঠে দীড়াতেন এবং 
দু'জনকে রেখে চলে যেতেন । তারা দু'জনে শরাব পানের দরুন মাতাল হয়ে যেত। প্রায় সময় 
জাফর তার সাথে সঙ্গম করত । একবার সে তার গর্ভবতী হয়ে পড়ে এবং সে একটি সন্তান জন] 
দেয়। আব্বাসা তার সন্তানটিকে তার একজন দাসীর সাথে মক্কায় প্রেরণ করে। আর বাচ্চাটি 
সেখানে বড় হতে থাকে । 

ইব্‌ন খাল্লিকান উল্লেখ করেন, রশীদ যখন তার বোন আব্বাসাকে জাফর থেকে এনে বিয়ে 
করেন জা“ফর তাকে অত্যন্ত ভালবাসত। একদিন আব্বাসা জাফরের সাথে সঙ্গম করতে ইচ্ছা 
করল কিন্তু জাফর আর-রশীদের ভয়ে এ কাজ থেকে বিরত রইল । তখন আব্বাসা একটি 
কৌশলের আশ্রয় নিল। জা“ফরের মাতা প্রতি শুক্রবার রাতে একটি সুন্দরী কুমারী তরুণীকে 
জা“ফরের কাছে হাদিয়াস্বরূপ প্রেরণ করত । আব্বাসা তার মাতাকে বলল, আমাকে একটি দাসীর 
বেশে তার কাছে প্রবেশ করতে দাও । এ কাজ করার জন্য সে তাকে বার বার অনুরোধ করল, সে 


www.almodina.com 


রর Contents 
৩২৮ ' আল-বিদায়া ওয়ান নিহায়া 


ভয় পেলে আব্বাসা তাকে হুমকি প্রদান করে। অগত্যা সে তা করল । যখন সে জা“ফরের কাছে 
প্রবেশ করল তখন সে তার চেহারার প্রকৃত তত্ত্ব সম্পর্কে অবগত হতে পারল না। এরপর জাফর 
তার সাথে সঙ্গম করল । তখন সে বলল, রাজ কন্যাদের চালাকি কি টের পেয়েছ ? আর এ রাতে 
‘সে গর্ভবতী হয়। এরপর জা“ফর তার মায়ের কাছে প্রবেশ করলেন এবং বললেন, আল্লাহ্‌র 
শপথ! আপনি আজ আমাকে সস্তা দ্রব্যের বিনিময়ে বিক্রি করে দিলেন । এরপর জাফরের পিতা 
ইয়াহ্‌ইয়া ইব্‌ন খালিদ আর-রশীদের পরিবারের দৈনন্দিন খরচ ত্রাস করে দিতে লাগলেন । ফলে 
রাজ পরিবারের সদস্যদের আর্থিক অনটনে পড়তে হয় যার ফলে এমনকি যুবায়দা কয়েকবার 
আর- রশীদের কাছে অভিযোগ উত্থাপন করেন। এরপর যুবায়দা আর-রশীদের কাছে আল- 
আব্বাসার গোপন তথ্য ফাস করে দেন। ফলে আর-রশীদ রাগে উন্মাদ হয়ে পড়েন। আবার যখন 

ংবাদ পেলেন যে, আব্বাসা তার সন্তানকে মক্কায় প্রেরণ করে দিয়েছে তিনি পরবর্তী বছর হজ্জে 
গমন করেন এবং বিষয়টি সম্বন্ধে সুনিশ্চিত হন। কেউ কেউ বলেন, কোন দাসী তার বিরুদ্ধে 
আর-রশীদের কাছে গোপনে অভিযোগ করেছিল । আর যা ঘটেছে তার বিস্তারিত বর্ণনা আর- 
রশীদের কাছে পেশ করেছিল । সন্তানটি ছিল মক্কায়, তার কাছে ছিল খিদমতে নিয়োজিত দাসী 
এবং প্রচুর ধন-সম্পদ ও অনেক অলংকারাদি। আর-রশীদ পরবর্তী বছর হজ্জ করার পূর্বে তা 
নি ভিডি হিরানিতিএর হিট 
করা হয়েছে। 


আর-রশীদ যে বছর হজ্জ করেন ইয়াহ্ইয়া ইবৃন খালিদও এঁ বছর হজ্জ করেন। তিনি কা'বার 
ভিতরে দীড়িয়ে দু'আ করছিলেন, “হে আল্লাহ্‌ ! যদি আমার সমস্ত মাল, সন্তান ও পরিবার-পরিজন 
বিনষ্ট হয়ে যাওয়াটা তুমি পসন্দ কর তাহলে তুমি তাই কর। আর তাদের মধ্য থেকে ফযলকে 
তুমি আমার জন্য অবশিষ্ট রাখ ।” এরপর বের হয়ে আসলেন যখন মসজিদের দরজা পর্যন্ত 
আগমন করলেন তখন আবার ফিরে গেলেন এবং বললেন, “হে আল্লাহ্‌ ! তাদের সাথে তুমি 
ফযলকেও বিনষ্ট কর। আমি তোমার সতুষ্টিতে সভুষ্ট । ভুমি তাদের মধ্য থেকে কাউকে বাদ দিও 
না৷” 

আর-রশীদ যখন হজ্জ থেকে ফিরে আসেন হীরায় গমন করেন | তারপর আল-আস্বর 
ভূখণ্ডের প্রত্যন্ত এলাকায় নৌযান যোগে গমন করেন। যখন শনিবার রাত আসে এ বছরের 
মুহাররম মাস চলে যায়, তিনি তার খাদিম মাসরূর ও তার সাথে আবূ ইসমা হাম্মাদ ইব্‌ন 
সালিমকে একদল সৈন্যসহ প্রেরণ করেন। তারা রাতের বেলায় জাফর ইব্‌ন ইয়াহ্‌ইয়াকে ঘেরাও 
করে ফেলে । তখন খাদিম মাসরূর তার কাছে গমন করেন। তার কাছে ছিল বখতীশ্‌* আল- 
মুতাব্বিব ; আবূ রুকানা আল আ'মা আল-মুগানী আল-কালুযানী, সে ছিল তার কাজে এবং সে 
ছিল আনন্দে ; আবু রুকানা গান গাচ্ছিল ৪ 


sill Sob Sallie AL ok 52585 
অর্থাৎ ‘নিজেকে মৃত্যু থেকে দূরে মনে করো না। কেননা প্রতিটি যুবকের কাছে মৃত্যু 
, আগমন করবে, কারো কাছে রাতে এবং কারো কাছে সকালে ।' 


আল-খাদিম তাকে বলল, হে আবুল ফযল ! মৃত্যু তোমার কাছে রাতের বেলায় উপস্থিত। 


‘wWwWw.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৩২৯ 


তুমি আমীরুল মু'মিনীনের ডাকে সাড়া দাও। জাফর খলীফার দিকে যাবার জন্য উঠে দীড়াল। 
দু'পায়ে এগিয়ে গেল মন্থর গতিতে যাতে সে তার পরিবারের কাছে প্রথম প্রবেশ করতে পারে ও 
তাদেরকে ওসীয়ত করতে পারে। কিন্তু আল-খাদিম বলল, প্রবেশের অনুমতি নেই তবে ওসীয়ত 
করতে পার । তখন সে ওসীয়ত করে। তার সবগুলো গোলাম আযাদ করে দেয় কিংবা কিছু 

খ্যক গোলাম আযাদ করে দেয়। আর-রশীদের দূতগণ তাকে খোজ করার জন্য আগমন 
করল। এরপর তাকে জোর করে বের করা হল এবং তারা তাকে তাড়িয়ে নিয়ে চলল । যে ঘরে 
আর-রশীদ অবস্থান করছিলেন সেখানে তারা তাকে নিয়ে আসল । আর-রশীদ তাকে বন্দী করেন 
এবং গাধার ন্যায় বেঁধে নেন। দূতগণ আর-রশীদের কাছে জানতে চাইল, এরপর তার সাথে কী 
করা হবে ? তখন তার শিরশ্ছেদ করার নির্দেশ দিলেন । জল্লাদ জাফরের কাছে আগমন করল 
এবং বলল, নিঃসন্দেহে আমীরুল মু'মিনীন আমাকে হুকুম দিয়েছেন যেন আমি তমার মাথা 
নিয়ে তার কাছে গমন করি । জাফর বলল, হে আবু হাশিম ! সম্ভবত আমীরুল মু'মিনীন মাতাল। 
যখন তিনি সচেতনতা ফিরে পাবেন তখন আমার সম্পর্কে তিনি তোমাকে তিরঙ্কার করবেন। 
এরপর জা“ফর কথাটি আবারও বলল । জল্লাদ আর-রশীদের কাছে ফিরে গেল এবং বলল, সে 
বলছে সম্ভবত আপনি ব্যস্ত । আর-রশীদ বললেন, হে মায়ের ভগাঙ্কুর চোষণকারী ! তার মাথা 
আমার কাছে নিয়ে আস। সে জা“ফরের কথাটি পুনরাবৃত্তি করল । তৃতীয় বারের সময় আর-রশীদ 
বললেন, এখন আর আমি খলীফা আল-মাহদীর কাছে দায়বন্ধ নই, যদি তুমি আমার আদেশ 
অমান্য কর ও তার মাথা আমার কাছে নিয়ে না আস আমি এমন ব্যক্তিকে প্রেরণ করব যে তোমার 
ও তার উভয়ের মাথা আমার কাছে নিয়ে আসবে । এরপর জল্লাদ জা“ফরের কাছে ফিরে গেল 
এবং তার মাথা কেটে নিল । মাথা নিয়ে সে আর-রশীদের কাছে আগমন করল এবং এটা তার 
সামনে রেখে দিল। বাগদাদ ও অন্যান্য জায়গায় যে সব বারমাকী সদস্য বিদ্যমান ছিল তাদের 
সকলকে একেবারে খতম করার জন্য লোক প্রেরণ করেন । তাদের মধ্যে যাদের পাওয়া যায় 
একেবারে তাদের সকলকে পাকড়াও করার জন্য হুকুম দেয়া হল। তাদের একজনও বাকী রইল 
না। ইয়াহ্ইয়া ইব্‌ন খালিদকে তার ঘরে বন্দী করা হল এবং আল-ফযল ইব্ন ইয়াহ্‌ইয়াকে অন্য 

একটি ঘরে বন্দী করা হল। বারমাকীরা €যসব পার্থিব সম্পদ হস্তগত ও কুক্ষিগত করেছিল তার 
সব কিছুই বাজেয়াপ্ত করা হল । আর-রশীদের কাছে জাফরের মাথা ও শরীরটা প্রেরণ করা হল। 
মাথাটিকে উপরের সেতুর কাছে স্থাপন করা হল তার শরীরটাকে দু'খণ্ডে বিভক্ত করা হল এক খণ্ড 
নিচের সেতুর কাছে স্থাপন করা হল এবং অন্য খণ্ডটি অন্য সেতুর কাছে স্থাপন করা হল। এরপর . 
এগুলোকে পুড়িয়ে দেয়া হল । বাগদাদে ঘোষণা করা হল, বারমাকীদের জন্য কোন নিরাপত্তা নেই 
এবং যারা তাদের আশ্রয় দেবে তাদের নিরাপত্তা নেই। তবে মুহাম্মদ ইব্‌ন ইয়াহ্‌ইয়া ইব্‌ন 
খালিদের জন্য ব্যতিক্রম হুকুম রয়েছে। কেননা সে খলীফাকে সৎ উপদেশ দিয়েছিল । 
আর-রশীদের সামনে আনাস ইব্‌ন আবু শায়খকে আনা হল । কেননা সে ধিনদীক বলে অভিযোগ 
আনা হয়েছিল । সে ছিল জা“ফরের বন্ধু । আর-রশীদ ও তার মধ্যে বেশ কথা কাটাকাটি হয়। 

এরপর আর-রশীদ তার বিছানার নীচে থেকে একটি তলোয়ার বের করেন এবং এঁ তরবারি দ্বারা 
তাকে হত্যা করার হুকুম দেন। তিনি একটি কবিতা আবৃত্তি করেন যা আনাসের হত্যা সম্পর্কে 
পূর্বে রচিত হয়েছিল $ 


আল-বিদায়া ওয়ান নিহায়া (১০ম খণ্ড)_-৪২ 


Wwww.almodina.com 


Contents 


৩৩০. আল-বিদায়া ওয়ান নিহায়া 


CRS ৪0 BAL UG + ১০০ dlrs ১০০ SEL 


অর্থাৎ 'আনাসের প্রতি আকুল আকাঙ্কায় তলোয়ারটি যেন স্বাদ খহণ করতে চায়। তাই 
তলোয়ার চূড়ান্ত নির্দেশের প্রতি তাকিয়ে রয়েছে আর ভাগ্যও অপেক্ষায় রয়েছে।' 

এরপর আনাসের গর্দান উড়িয়ে দেয়া হল । তলোয়ার রক্তের অগ্ৰে চলে গেল । আর-রশীদ 
তলোয়ারের রক্ষণাবেক্ষণ ছিল যুবায়র ইবনুল আওয়ামের জন্য । এরপর কায়েদখানাগুলো 
বারমাকীদের দ্বারা ভর্তি হয়ে গেল এবং তাদের সমুদয় সম্পত্তি বাজেয়াপ্ত করা হল । আর তাদের 
থেকে আশির্বাদ ও দানগুলো বিদায় হয়ে গেল । যে দিনের শেষে জা“ফরকে হত্যা করা হয়েছিল 
সে দিনের প্রথম অংশেও জাফর এবং আর-রশীদ দু'জনই শিকারের খোজে সওয়ারীতে উপবিষ্ট 
ছিলেন । যুবরাজদের বাদ দিয়ে তারা দু'জন আনন্দে বিভোর ছিলেন । আর-রশীদ হাত প্রসারিত 
করে তাঁকে স্বাগত জানান । যখন মাগরিবের সময় হয় আর-রশীদ তাকে বিদায় জানান ও তার 
সাথে কোলাকুলি করেন এবং বলেন, রাতের বেলা যদি আমি নারীদের সাথে একান্তে মিলিত না 
হতাম তাহলে আমি তোমা থেকে পৃথক হতাম না। তুমি তোমার ঘরে যাও, মদ পান কর, আনন্দ 
কর এবং এমনভাবে সুখের জীবন যাপন কর যেমন আমি সুখের জীবন যাপন করে থাকি । এ 
ব্যাপারে তুমি যেন আমার ন্যায় মহা-আনন্দে মেতে থাকতে পার এটাই আমার কামনা । জাফর 
বললেন £ আল্লাহ্‌র শপথ, হে আমীরুল মু'মিনীন ! আমি তোমাকে ছাড়া এসব আনন্দ করতে চাই 
না। আর-রশীদ বললেন, “না, এরূপ করো না নিজের ঘরে বিদায় নিয়ে ফিরে যাও। এরপর 
' জাফর তার থেকে বিদায় নিলেন । তবে রাতের একাংশ পার হওয়ার পর বিপর্যয় সংঘটিত হল 

যেমন পূর্বে বর্ণনা করা হয়েছে। আর এ সময়টা ছিল মুহাররমের শেষ রাত শনিবারের রাত । কেউ 
কেউ বলেন, এটা ছিল এ বছরের সফর মাসের পহেলা তারিখের রাত । তখন জাফরের বয়স 
ছিল ৩৭ বছর ৷ যখন তার পিতা ইয়াহ্ইয়া ইব্‌ন খালিদের কাছে জা-ফরের নিহত হওয়ার সংবাদ 
পৌছে তখন তিনি বলেন, আল্লাহ্‌ যেন তার পুত্রকে হত্যা করেন। যখন তাকে বলা হল আপনার 
ঘর-বাড়ি ধ্বংস করে দেয়া হয়েছে তিনি বললেন, আল্লাহ্‌ যেন তার ঘর-বাড়ি ধ্বংস করে দেন। 
কথিত আছে ইয়াহইয়া যখন তার ঘর-বাড়িগুলোর দিকে নযর করেন যেগুলোর পর্দা ছিড়ে ফেলা 
হয়েছিল এবং ভবনগুলো ধুলিসাৎ করে দেয়া হয়েছিল আর ভিতরে যা ছিল তা লুটপাট হয়ে 
গিয়েছিল। তিনি বললেন, এভাবেই কিয়ামত সংঘটিত হবে । তার কোন এক সাবী তার উপর যে 
মুসীবত আপতিত হয়েছিল তার প্রতি সমবেদনা জ্ঞাপন করে একটি পত্র লিখেছিলেন। এ 
সমবেদনা পত্রের উত্তর প্রদানকালে তিনি লিখেন, আমি আল্লাহ্‌র সিদ্ধান্তে রাযী এবং তার শক্তি 
সম্বন্ধেও জ্ঞাত। আল্লাহ্‌ পাপের কারণে বান্দাদের শাস্তি দেন। আল্লাহ্‌ তার কোন বান্দার উপর যুলুম 
করেন না। আল্লাহ্‌ যা ক্ষমা করেন তা প্রচুর এবং সমস্ত প্রশংসা আল্লাহ্‌র জন্য। বারমাকীদের 
সম্বন্ধে বহু কবি শোকগাথা লিখেছেন । আর-রাক্কাশী এ সম্বন্ধে বলেন £ কেউ কেউ বলেন £ 

আবু নাওয়াস বলেন £ 

১১৯৪ Uk ১ El en + রা Ey ie ০১1 


শতশত 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৩৩১ 


১১০০৯ ১১৯০১০০১৪০০ ৩ + ১৬ ০১৮১ ১৪ 3০০] I, 
১৯৪৮৫ UE CL Uy + তিনি 
| - ৮১০) ৮০৩০৯ 4৯০০০ | + pe Ey 375 এ9১55 
অর্থাৎ 'এখন আমরা বিশ্রাম নিচ্ছি আমাদের সওয়ারীগুলোও বিশ্রাম করছে, থেমে গেছে উট 
চালকের গান, থেমে গেছেন যিনি উট চালনায় প্রতিযোগিতার হুকুম দিবেন । সুতরাং তুমি 
সওয়ারীদেরকে বলে দাও তোমরা রাতের বেলায় ভ্রমণ থেকে নিরাপদ হয়ে গেলে এবং কর্কশ 
আওয়ায তুলে বিস্তীর্ণ প্রান্তর অতিক্রম করা থেকে তোমরা নিরাপদ হয়ে গেলে । মৃত্যুকে বলে 
দাও তুমি জাফরের উপর আধিপাত্য বিস্তার করলে, আর কখনও তার পরে কোন কৃষ্তকায়ের 
উপর আধিপাত্য বিস্তার করতে পারবে না। উপহার ও উপটৌকনগুলোকে বলে দাও ফযলের পরে 
যেন এগুলো.বন্ধ হয়ে যায় ; বিপদ-আপদকে বলে দাও প্রতিদিনই যেন নতুন নতুন এলাকাকে গ্রাস 
করে, তোমার সামনেই পড়ে রয়েছে বারমাকীদের ধারালো তলোয়ার অথচ এগুলো হাশিমী 
তিলোয়ারের সামনে নিক্রিয় অবস্থায় অবস্থান করছে। জাফর যখন তার দেহের মধ্যবর্তী অংশে 
পতিত হয়ে রয়েছে তখন আর-রাক্কাশী জা'ফরের দিকে দৃষ্টিপাত করে বলেছেন ঃ | 


শে) তত ৫) ০ রে ace ৩:5৪ পু: 2১০ ৭ চারা পর 

১৮9 +-9০471 ০7523 79515 ৪৬৮ ১৩৭ dll 
পা পা শা £ Ed 

22 ৩ ee 58 PR HO Eat ৩৩ 6০. ০৬৪০ co8 

০4 ০৯৭৮] CK + CLL এ০১৯ ৩৯৮ ৮] 


ASN) 


PELL + CU ০০ Ci 
-951 এ i 5193 + 2৯2১4 ৮101 ০ 
অর্থাৎ “আল্লাহ্র শপথ, চুগলখোরের ভয় যদি বিদ্যমান না থাকত, খলীফার পক্ষে অতন্দ্র 
প্রহরীর ন্যায় গুপ্তচর যদি না থাকত তাহলে তোমার দেহের অংশের চতুর্দিকে আমরা তাওয়াফ 
করতাম এবং সম্মানার্থে তার মধ্যে চুমু খেতাম যেমন হজ্জব্ত পালনকারী লোকজন কালা পাথরে 
চুম্বন করে থাকে । হে ইব্‌ন ইয়াহইয়া ! তোমার পূর্বে এমন তলোয়ার আমি আর দেখিনি যাকে 
অন্য একটি ধারালো তলোয়ার ভোতা করে দিয়েছে, দুনিয়া ও দুনিয়ার উপভোগ্য দ্রব্যাদি এবং 
বারমাকীদের নিরাপদ সাম্রাজ্যকে গ্রাস করে ফেলেছে ।” 
বর্ণনাকারী বলেন, আর-রশীদ কবিকে ডাকলেন এবং তাকে বললেন, জা“ফর তোমাকে প্রতি 
"বছর কী পরিমাণ সম্পদ প্রদান করত ? কবি বললেন, এক হাজার দীনার । বর্ণনাকারী বলেন, 
আর-রশীদ তখন কবিকে দু'হাজার দীনার প্রদান করার নির্দেশ দিলেন । আয-যুবায়র ইব্‌ন রাক্কার 
তার চাচা মুসআব আয-যুবায়রী থেকে বর্ণনা করেন । তিনি বলেন, আর-রশীদ যখন জা“ফরকে 
হত্যা করেন একটি মহিলা একটি দ্রুতগামী গাধার উপর দাড়ালেন এবং বিশুদ্ধ ভাষায় বলতে 
লাগলেন ৪ আল্লাহ্র শপথ, হে জাফর ! আজকের দিনে তুমি একটি অমূল্য নিদর্শনে পরিণত 
হলে; সুমি তোমার পূর্ণ চরিত্র মাধব কাশ করলে । তারপর কৰি কবিতা আবৃত্তি করলেন ৪ 


০৩৯৩ 2 5440১055303 7 [8৮১41585415 Li 


www.almodina.com 


Contents 


৩৩২ আল-বিদায়া ওয়ান নিহায়া 


Lo LL নে EAD পপ - econ -e% পপ ০.০ 
2১4 ২3১01552৮01 ০০০৪ + 09 তি Bal ৬15 ৫ 
৪৪৩ 


৬1৫5০৮85955 BUSS + LTE THA 
-৪৬৯৪। DE dls hobs dali 25 + ২১০ ১৮158581251 
অর্থাৎ “যখন আমি তলোয়ারটিকে জা“ফরের সাথে প্রাণ সংহারের জন্য মিশতে দেখলাম 
তখন খলীফার একজন ঘোষক ইয়াহ্ইয়া সম্পর্কে ঘোষণা করল । তখন আমি দুনিয়ার জন্য ক্রন্দন 
করলাম এবং দৃঢ়ভাবে বুঝতে পারলাম যে যুবকের পার্শ্বদেশের ক্ষুদ্র ক্ষুদ্র হাড়গুলো একদিন 
দুনিয়াকে ছেড়ে যাবে । দুনিয়াটার নীতি হল একটি সাম্রাজ্যের পর অন্য একটি সাম্রাজ্যের উত্থান ৷ 
যখন সাম্রাজ্যটির আবির্ভাব হয় তখন তা বিভিন্ন ধরনের নিআমত নিয়ে আসে আর যখন তা পিছু 
টান মারে তখন তা বিভিন্ন ধরনের বিপদাপদ পিছনে সাক্ষী রেখে যায় । যখন রাজ্যশাসন ক্ষমতা 
তার সুউচ্চ মর্যাদার চূড়ায় উন্নীত হয় তখন তা পরে আবার দূরতম প্রান্তে পতিত হয়ে যায়। 
বর্ণনাকারী বলেন, মহিলাটি তার গাধাটি নিয়ে এত দ্রুত চলে গেল মনে হল একটি ঝটিকা 
এসেছিল যার কোন চিহ্ন বাকী রইল না এবং কোথায় চলে গেল তাও আর জানা গেল না। 
ইবনুল জাওযী উল্লেখ করেন £ জাঁফরের একটি দাসী ছিল। তার নাম ছিল ফাতীনা 
মুগান্িয়া । দুনিয়ায় তার কোন সমকক্ষ ছিল না। তার সাথে খরিদকৃত অন্য দাসীগুলোসহ তার 
বাবদ. মোট খরচ ছিল একলাখ দীনার। জা“ফর থেকে আর-রশীদ তাকে পেতে ইচ্ছা করলেন। 
জা“ফর অস্বীকৃতি জানালেন। আর-রশীদ যখন তাকে হত্যা করলেন তখন এ দাসীটিকে তিনি 
নিজের জন্য নির্বাচন করেন৷ একরাত মদ্যপানের মজলিসে তাকে হাযির করানো হল। খলীফার 
" কাছে ছিল তার একদল সাথী ও রাতের বেলার গল্প বর্ণনাকারী । দাসীটির সাথে অন্য যে সব দাসী 
গান গেত তাদেরকে গান গাওয়ার জন্য নির্দেশ দেয়া হল। তারা প্রত্যেকে গাইতে লাগল । 
ফাতীনা মুগান্নিয়ার পালা যখন আসল তখন আর-রশীদ তাকে গাইতে আদেশ করেন কিন্তু সে 
অশ্রু ফেলতে লাগল এবং বলল, তারপর নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ! ....তবে না .....আর রশীদ খুব 
রাগান্বিত হলেন এবং উপস্থিত সদস্যদের একজনকে আদেশ করলেন যেন সে তাকে আর- 
রশীদের কাছে ধরে নিয়ে আসে । আর তিনি তাকে এ দাসীকে দিয়ে দেবেন । তারপর যখন এ 
ব্যক্তি চলে যাওয়ার ইচ্ছা করল আর-রশীদ তাকে বললেন, তার মধ্যে এবং আর-রশীদের মধ্যে 
চুক্তি হল যে, তুমি তার সাথে সংগম করবে না। তারপর লোকটি বুঝতে পারল আর-রশীদ এটার 
দ্বারা তাকে দমাতে ইচ্ছা করেছিলেন । কিছুক্ষণ পর লোকটি তাকে হাযির করল এবং প্রকাশ করল 
যে, আর-রশীদ তার প্রতি রাধী এবং তাকে গান গাইতে নির্দেশ দিয়েছেন দাসীটি গান গাইতে 
অস্বীকৃতি জানাল এবং অশ্রু ফেলতে লাগল, বলতে লাগল . . . তারপর নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ . . 
. তবে না. . . , আর-রশীদ পূর্বের চেয়ে অধিক রাগান্বিত হলেন এবং বললেন, যে বিছানায় রেখে 
মানুষ যবাহ করা হয় তাও তলোয়ার হাযির করা হোক । জল্লাদ আগমন করল এবং দাসীর মাথার 
কাছে দাড়াল । আর-রশীদ তাকে বললেন, যখন আমি তোমাকে তিনবার নির্দেশ দিব ও তিনবার 
' আমার আঙ্গুলগুলো বন্ধ করব তখন তুমি তাকে আঘাত করবে । তারপর তিনি তাকে বললেন ঃ 
গান গাও । সে ক্রন্দন করতে লাগল এবং বলল, তারপর নেতৃস্থানীয় লোক . . . তবে না... 
‘তিনি তার কনিষ্ঠা অঙ্গুলি বন্ধ করেন এরপর তাকে দ্বিতীয়বার হুকুম দিলেন । কিন্তু সে গান গাওয়া 


www.almodina.com 


Contents 
. আল-বিদায়া ওয়ান নিহায়া | ৩৩৩ 


থেকে বিরত রইল । তখন তিনি দু'টি অঙ্গুলি বন্ধ করেন। উপস্থিত সদস্যগণ কেঁপে উঠলেন এবং 
চরমভাবে শংকিত হলেন। তার দিকে অনুরোধ মালা নিয়ে প্রায় সকলে এগিয়ে আসলেন যাতে 
সে গান গায় ও নিহত হওয়া থেকে নিজেকে রক্ষা করে এবং আমীরুল মুমিনীন যা ইচ্ছা করেন 
তার প্রতি যেন যথাযোগ্য সাড়া প্রদান করে। তারপর তাকে তৃতীয়বারের মত নির্দেশ দিলেন তখন 
সে ঘৃণাভরে গাইতে লাগলঃ রর 
- ৬০৫১4 01581 82751547151 Ll 

অর্থাৎ ‘যখন আমি দুনিয়াটাকে দেখলাম যে তা ধ্বংস হয়ে গেছে তখন আমি দৃঢ়ভাবে বিশ্বাস 
করতে লাগলাম যে নিঃসন্দেহে নিআ মত আর ফিরে আসবে না ৷’ বর্ণনাকারী বলেন, আর-রশীদ 
লক্ষ দিয়ে তার দিকে এগিয়ে গেলেন ও গান গাওয়ার বাদ্য যন্ত্রের কাঠটি তার হাত থেকে কেড়ে 
নিলেন এবং তার দ্বারা দাসীর চোখে, মুখে ও মাথায় আঘাত করতে লাগলেন যতক্ষণ না কাঠটি 
ভেঙ্গে গেল আঘাতই করতে ছিলেন। রক্ত প্রবাহিত হতে লাগল । অন্য দাসীরা তার কাছে থেকে 
দ্রুত পলায়ন করল । আর রশীদের সম্মুখ থেকে দাসীটিকে উঠিয়ে নেওয়া হল। তিনদিন পর সে 
মারা গেল। | 
. বর্ণিত রয়েছে যে আর-রশীদ বলতেন, বারমাকীদের সম্পর্কে যে আমার সাথে প্রতারণা 
করেছে তার প্রতি আল্লাহ্র অভিশাপ পতিত হোক । তাদের পর আমি আর কোন স্বাদ, শান্তি ও 
আশা ভরসা পাচ্ছি না। আল্লাহ্‌র শপথ! আমি চেয়েছিলাম আমার আয়ুর অর্ধেক ও রাজত্বের 
অর্ধেক তাদেরকে দান করে তাদেরকে তাদের অবস্থায় ছেড়ে দেব। 

ইব্‌ন খাল্লিকান বর্ণনা করেন, একদিন জা“ফর এক ব্যক্তি থেকে চল্লিশ হাজার দীনারের বিনিময়ে 
একটি দাসী ক্রয় করলেন । দাসীটি তার বিক্রেতার দিকে তাকাল এবং বলল, তোমার ও আমার 
মধ্যে যে চুক্তিটি আছে তা একটু স্মরণ কর। তুমি আমার মূল্য থেকে কিছু ভক্ষণ করো না। তখন 
তার মনীব ক্রন্দন করলেন এবং বললেন, তোমরা সাক্ষী থাক, নিশ্চয়ই এ দাসীটি মুক্ত । আর 
আমি তাকে বিয়ে করলাম । তখন জাফর বললেন, তোমরা সাক্ষী থাক, মূল্যটাও তারই জন্য । 


তিনি একদিন তার নায়িবের নিকট পত্র লিখলেন £ এরপর তোমার বিরুদ্ধে অভিযোগকারীর 
ংখ্যা বেড়ে গেছে, তোমার প্রশংসাকারীর সংখ্যা ত্রাস পেয়েছে । এখন তুমি ইনসাফ কর কিংবা 
সরে পড়। আর-রশীদের দুশ্চিন্তা দূরীকরণে যে আচরণ তিনি প্রদর্শন করেছেন তা অত্যন্ত 
প্রশংসনীয় । 
একদিন আর-রশীদের দরবারে একজন ইয়াহুদী জ্যোতির্বিদ প্রবেশ করে এবং তাকে সং 
পরিবেশন করে যে এ বছর তিনি ইনতিকাল করবেন । এতে আর-রশীদ অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে 
পড়েন। তারপর জা“ফর তার কাছে প্রবেশ করেন এবং প্রশ্ন করেন কী সংবাদ ? ইয়াহুদী যা 
বলেছিল তিনি তা জাফরের কাছে পেশ করলেন । জা“ফর ইয়াহুদীকে ডাকলেন এবং বললেন, 
তোমার হায়াত আর কত বাকী রয়েছে ? সে উল্লেখ করল একটি দীর্ঘ সময় ৷ তখন জা“ফর 
বললেন, হে আমীরুল মুমিনীন ! তাকে আপনি হত্যা করুন যাতে আপনি তার মিথ্যাটি সম্বন্ধে 
অবগত হতে পারেন। সে আপনাকে আপনার হায়াত সম্বন্ধে মিথ্যা খবর পরিবেশন করেছে। আর 
রশীদ ইয়াহুদীকে হত্যা করার হুকুম দিলেন আর আর-রশীদ থেকে দুশ্চিন্তা দূরীভূত হয়ে গেল। 


www.almodina.com 


. Contents 
৩৩৪ আল-বিদায়া ওয়ান নিহায়া 


বারমাকীদের হত্যাকাণ্ডের পর আর-রশীদ ইবরাহীম ইব্‌ন উছমান ইব্‌ন নুহায়ককে হত্যা 
করেন। আর এটার কারণ হল যে, তিনি বারমাকীদের জন্য দুঃখিত হয়েছিলেন । বিশেষকরে 
জাফরের জন্য তিনি অত্যন্ত দুঃখিত হয়েছিলেন্‌। তিনি তাদের জন্য অত্যন্ত কান্নাকাটি করতেন। 
তারপর তিনি কান্নাকাটির পর্যায় থেকে প্রতিশোধ নেয়ার পর্যায়ে উপনীত হন। তিনি যখন ঘরে 
মদ্যপান করতেন তার দাসীকে বললেন, আমার তলোয়ারটি আমাকে দাও । তারপর তিনি এটাকে 
কোষমুক্ত করতেন এবং বলতেন, আল্লাহ্‌র শপথ ! আমি নিশ্চয়ই তার হত্যাকারীকে হত্যা করব। 
তিনি এরূপ অধিকাংশ সময়ই ঘলতেন। তখন তার পুত্র উছমান আশংকা করলেন যে যদি খলীফা ' 
একথা জানতে পারেন তাহলে তাদের সকলকে তিনি ধ্বংস করে দেবেন । আর তিনি চিন্তা করে 
দেখলেন তার পিতা একাজ থেকে বিরত থাকছেন না। উছমান তখন আল-ফযল ইব্‌ন 
আর-রাবীর কাছে গমন করেন এবং এ বিষয়ে তাকে অবগত করেন । আল-ফযল খলীফাকে 
বিষয়টি জানান । খলীফা তাকে ডেকে পাঠান এবং তার কাছে এ খবর সম্পর্কে জিজ্ঞাসা করেন। 
তিনি তাকে যথাযথ সংবাদ দেন। এরপর তিনি বলেন, ইবরাহীমের বিরুদ্ধে সাক্ষী দেয়ার মতো 
তোমার সাথে আর কে আছেন ? তিনি বলেন অমুক খাদিম। তাকে ডাকা হল এবং সে সাক্ষ্য 
দিল। আর-রশীদ তখন বললেন, একজন গোলাম ও একজন অণ্ডকোষহীন ব্যক্তির কথা একজন 
বড় আমীরকে হত্যা করা হালাল নয়। সম্ভবত তারা দু'জনই এ কথার উপর ষড়যন্ত্র করেছে। 
তারপর আর-রশীদ তাকে শরাব পান করার সময় হাযির করান। আর তার সাথে একান্তে কথা 
বলেন ও মন্তব্য করে বলেন, তোমার দুর্ভাগ্য হে ইবরাহীম ! আমার কাছে একটি গোপনীয় তথ্য 
রয়েছে আমি শুধু তোমাকেই এ সম্বন্ধে অবগত করতে পসন্দ করছি। রাত ও দিনে আমার 
দুশ্চিন্তা অনেক হ্রাস পাবে । তিনি বললেন, এটা কী? আর-রশীদ বললেন, আমি বারমাকীদের 
হত্যার ব্যাপারে লজ্জিত রয়েছি, আমি চেয়েছিলাম আমার আয়ু থেকে ও রাজত্ব থেকে অর্ধেক 
বের করে দেই তবুও আমি তাদের সাথে যেন যে কাজটি করেছি সে কাজটি না করতাম । কেননা 
আমি তাদের পরে আর কোন স্বাদ কিংবা শান্তি পাচ্ছি না। ইবরাহীম বললেন, আবুল ফযল 
জাফরের উপর আল্লাহ্‌র রহমত বর্ষিত হোক । এরপর তিনি বললেন, আল্লাহ্‌র শপথ ! হে আমার 
মনীব ! তাকে হত্যা করে আপনি ভুল করেছেন। তখন আর-রশীদ বললেন, তোমার উপর 
আল্লাহ্র লানত বর্ষিত হোক। তুমি দাড়াও । এরপর তিনি তাকে বন্দী করেন ও তিন দিন পরে 
তাকে হত্যা করেন। এভাবে তার পরিবার ও তার সন্তানরা বেঁচে গেলেন। 


এ বছরই আর-রশীদ আবদুল মালিক ইব্‌ন সালিহের উপর রাগান্বিত হন। তার কারণ ছিল 
এই যে, আর-রশীদের কাছে সংবাদ পৌছেছিল যে, তিনি খিলাফতের ইচ্ছা রাখেন । তার 
কারণেই বারমাকীদের উপর তিনি খুব রাগান্বিত হয়েছিলেন । আর তারা সে সময় বন্দী অবস্থায় 
ছিল। এরপর আর-রশীদ তাকে বন্দী করেন। আর-রশীদের মৃত্যু পর্যন্ত তিনি কারাভোগ করেন। 
তারপর আল-আমীন তাকে কারাগার থেকে মুক্তি দেন ও তাকে সিরিয়ার নায়িব নিযুক্ত করেন। এ 
বছরই সিরিয়ায় আল-মুদারিয়া ও আল-নাযারিয়া সম্প্রদায়দ্য়ের মধ্যে দলাদলি দেখা দেয়। 
851 গত আহক গক তত্র নিকট হেগ। কজন: 
সন্ধি স্থাপন করেন। | 


এ বছরই মাসীসা নামক স্থানে বিরাট ভূমিকম্প সংঘটিত হয়। শহরের কিছু প্রাচীর ধ্বংস হয়ে 


www.almodina.com 


Contents 
আল-বিদায়া ওয়ান নিহায়া ৩৩৫ 


যায় এবং রাতের এক সময় শহরের পানি শুকিয়ে যায়। এ বছরই আর-রশীদ তার পুত্র 
আল-কাসিমকে গ্রীষ্মকালীন যুদ্ধ পরিচালনার জন্য রোমের শহরগুলোতে প্রেরণ করেন। তিনি 
তাকে কুরবানী ও ওসীলা হিসাবে উপস্থাপন করেন। তিনি তাকে সীমান্তের দুর্গসমূহের প্রশাসক 
নিযুক্ত করেন। এরপর তিনি রোমের শহরগুলোর উদ্দেশ্যে রওনা হন এবং তাদেরকে ঘেরাও 
করে ফেলেন। তারা বহু বন্দী রেখে যান। যাতে তারা ভবিষ্যতে এদেরকে মুক্ত করাতে পারেন 
এবং আল-কাসিমও তাদের থেকে প্রত্যাবর্তন করেন। এরপর তিনি তা করলেন। 


এ বছরই রোমকরা সন্ধি ভঙ্গ করে। এ সন্ধিটি তাদের মধ্যে ও মুসলমানদের মধ্যে 
আর-রশীদ দ্বারা সম্পন্ন হয়েছিল । আর-রশীদ রোমের রাণী রীনিইয়া যার উপাধি ছিল আগাসতা ও 
তার মধ্যে সন্ধি স্থাপন করেন। কিন্তু রোমকরা তাকে বরখাস্ত করে এবং আন-নাকফোরকে 
তাদের সম্রাট নিযুক্ত করে । আন-নাকফোর ছিলেন খুব সাহসী । কথিত আছে যে, তিনি ছিলেন 
আলে জুফনার বংশধর তারা সম্রাজ্ঞী রীনীয়াকে পদচ্যুত করে এবং তার চোখ উপড়ে ফেলে। 
আন-নাকফোর তখন আর-রশীদের কাছে লিখেন ৪ রোমের সম্রাট আন-নাকফোর থেকে আরবের 
সম্রাট হারুনুর রশীদের প্রতি তারপর সংবাদ এই যে, আমার পূর্বে যে সম্রাজ্ঞী ছিলেন তিনি 
আপনাকে আর- রুথ নামক বিরাট আকৃতির পাখি হিসেবে গণ্য করেছেন আর নিজেকে আল- 
বায়দাক নামক ক্ষুদ্র পদাতিক সৈন্য মনে করেছেন। তাই তিনি আপনার কাছে এমন সব সম্পদ 
উঠিয়ে দিয়েছেন যে পরিমাণ সম্পদ উঠাবার উপযুক্ত আপনি ছিলেন না । আর এটা ছিল নারীদের 
_ দুর্বলতা ও নির্ুদ্ধিতার ফসল স্বরূপ । আপনি আমার এ পত্র পড়ার পর আপনাকে সম্রাজ্ঞী যেসব 
সম্পদ দিয়েছিলেন তা আমার কাছে ফেরত পাঠাবেন এবং এটাকে নিজের মুক্তিপণ হিসেবে মনে 
করবেন। অন্যথায় আমাদের ও আপনার মধ্যে তলোয়ার সিদ্ধান্ত নিবে । হারূনুর রশীদ যখন তার 
এ পত্র পড়লেন তখন তিনি এত অধিক রাগাধিত হলেন যে, কেউ তার দিকে তাকাতে পারল না 
এবং কেউ তার সাথে কথা বলতে পারল না। তার সভাসদবর্গ তার ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে 
পড়েছিলেন। এরপর তিনি কালি কলম চেয়ে নিলেন এবং পত্রের অপর পৃষ্ঠায় লিখলেন ঃ পরম 
করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ্‌র নামে আমীরুল মু'মিনীন হারুনুর রশীদ হতে রোমের কুকুর 
আন-নাকফোরের প্রতি ঃ হে কাফির মহিলার পুত্র ! আমি তোমার পত্র পড়েছি উত্তর তুমি নিজ 
চোখে দেখবে, শুনবে না। বিদায় । তারপর তিনি তৎক্ষণাৎ নিজেকে সেনাপতি নির্ধারণ করেন 
এবং তিনি রওনা হয়ে যান। হিরাক্লিয়াসের দরজা পর্যন্ত তিনি পৌছে যান। এরপর তা জয় করেন 
এবং সম্রাটের কন্যাকে নিজের-জন্য মনোনীত করেন । গনীমত হিসেবে প্রচুর সম্পদ লাভ করেন। 
বিস্তীর্ণ এলাকা ধ্বংস করেন ও পুড়িয়ে দেন। তারপর আন-নাকফোর প্রতি বছর জিযিয়া কর 
আদায়ের শর্তে তার কাছে সন্ধির প্রস্তাব দেন। আর-রশীদ তা গ্রহণ করেন । যখন তিনি যুদ্ধ থেকে 
প্রত্যাবর্তন করেন এবং আর-রিক্কায় পৌছেন তখন কাফিরটি চুক্তি ভঙ্গ করে ও খিয়ানতের আশ্রয় 
নেয়। তখন খুব ঠাণ্ডা পড়ছিল । কেউই ঠাপ্তার দরুন জানের ভয়ে সেখান থেকে আসতে সক্ষম 
হল না এবং হারনুর রশীদকে এ ব্যাপারে সংবাদ পৌছতে পারল না যতক্ষণ না শীতের মৌসুম 
শেষ হল। | 
করেন। 


www.almodina.com 





Contents 
৩৩৬ আল-বিদায়া ওয়ান নিহায়া 
এই সনে যাদের ইনতিকাল হয় তাদের মধ্যে বিশিষ্ট ব্যক্তিবর্গ 


জা'ফর ইব্‌ন ইয়াহইয়া বারমাকী | 

এ তালিকায় রয়েছেন (বাগদাদের খিলাফতের) উষীরের পুত্র উধীর আবুল ফযল জা“ফর ইবৃন 
ইয়াহইয়া ইব্‌ন খালিদ ইবৃন বারমাক আল-বারমাকী । খলীফা হারুনুর রশীদ তাকে শাম (বৃহত্তর 
সিরিয়া) ও অন্যান্য প্রদেশের শাসনকর্তা, (গভর্নর) নিয়োগ করেছিলেন । হুরানে কায়স ও 
ইয়ামানের মধ্যে উথ্থিত দাংগা- যা আশীরান ফিতনা নামে অভিহিত- উত্থিত হলে তা নিয়ন্ত্রণের 
জন্য খলীফা বারমাকীকে দামেশকে পাঠিয়েছিলেন। এটি ছিল ইসলামী বিশ্বে কায়স ও ইয়ামানের 
মধ্যে প্ৰজ্বলিত প্রথম দাংগার আগুন। জাহিলিয়াতের সময়কাল হতে তাদের মধ্যকার সংঘাতের 
আগুন স্তিমিত ছিল, যা এ সময় তারা পুনরায় উজ্জীবিত করেছিল । 


জাফর বারমাকী তার বাহিনীসহ দামেশকে উপনীত হলে সব সন্ত্রাসের আগুন নির্বাপিত হয়ে 
সমাজ জীবনে সম্প্রীতি ও আনন্দের বায়ু প্রবাহিত হল । এ প্রসংগে সুন্দর সুন্দর কাব্য রচিত 
হয়েছিল। ইব্‌ন আসাকির তার তারীখ (ইতিহাস) খরন্থে জা'ফর বারমাকীর জীবন বৃত্তান্ত অংশে সে 
সব কবিতা উদ্ধৃত করেছেন। সেগুলোর কয়েক প্‌ 


(৯) (১6১১ 7041 015 হি ২১০ 01985 pill 55 5551 5] 
(5155) GES ELE (45 + 4০ 91 ০০ pad Ese MD fl 
(৯১০০৯১1১ ere AG ny + Mis il ১৯০ 0২০০ 
- (২১৮৮৩ tly রিশা El ৬১০ Jad এএ] ৩৪ 

অর্থাৎ “শামে দাংগার আগুন প্রজলিত করা হল। এখন শামের জন্য আগুন নির্বাপিত হওয়ার 


সময় সমাগত ৷ যখন বারমাকী সাগরের তরংগ সে আগুনের উপর উছলে পড়ল তখনই তার শিখা 
ও স্ফুলিঙ্গগুলো নিভে গেল। 


আমীরুল মু'মিনীন (খলীফা হারনুর রশীদ) জা“ফরকে দিয়ে তার উপর আঘাত শাণিত 
করলেন, যাতে ছিল তার মাথা বেদনার প্রতিষেধক ও প্রলেপ । পুণ্য ও তাকওয়ার জন্য তিনিই 
MC বাত টানি ব্রার সং কায়া: এ কবিতাটি 
বেশ দীর্ঘ । 


জা'ফর ছিলেন বাগ্মিতা, অলংকারপূর্ণ ভাষণ প্রতিভা, প্রবল মেধা ও দান-বদান্যতার অধিকারী । 
পিতা তাকে কাযী (ইমাম) আবূ ইউসুফ (র)-এরা সান্নিধ্যে অবস্থান করিয়ে তার নিকট হতে 
ফিক্হে বুৎপত্তি অর্জনের ব্যবস্থা করেছিলেন। হারূন রশীদের সংগে ও তার বিশেষ ঘনিষ্টতা গড়ে 
উঠেছিল । একরাতে তিনি হারূনুর রশীদের দরবারে এক হাজার দস্তাবেষে স্বাক্ষর করেন এবং 
সেগুলোর একটিতেও তিনি ফিকৃহের বিধান হতে বিচ্যুতির শিকার হননি । জা“ফর তার পিতা 
থেকে কাতিব হামীদ থেকে উছমান (রা)-এর কাতিৰ আবদুল মালিক ইব্‌ন মারওয়ান থেকে 
কাতিবুল ওয়াহী (ওয়াহী লিখক) যায়দ ইব্‌ন ছাবিত (রা) সনদে হাদীস বর্ণনা করেছেন যে, যায়দ 


Wwww.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৩৩৭ 


(রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলেছেন, ১১১১৮ ৮৮৮৮ 4015 ০০1 

4১০ ০০এ| তুমি যখন বিসমিল্লাহির রাহমানির রহীম লিখবে তখন তার “সীন (০) হরফটি স্পষ্ট 
করে লিখবে । খতীব ও ইবৃন আসাকির এটি আবুল কাসিম কা'বী মুতাকাল্লিম (যার নাম ছিল 
আবদুল্লাহ্‌ ইব্‌ন আহমদ বালখী । যিনি মুহাম্মদ ইব্‌ন যায়দ-এর কাতিব ছিলেন) তার পিতা 

আযৃর ইবৃন বাহ্র আল-জাহিয বলেছেন, জা“ফর হারুনুর রশীদকে বললেন, হে আমীরুল 
মু'মিনীন ! আমার পিতা ইয়াহ্ইয়া আমাকে বলেছেন, যখন দুনিয়া (-র সম্পদ) তোমার কাছে 
এগিয়ে আসবে তখন তুমি দান করবে এবং যখন দুনিয়া পিছিয়ে যাবে (সম্পদহীন হবে) তখনও 
তুমি দান করবে। কেননা, দুনিয়া স্থায়ী হবে না। পিতা আমাকে এ কবিতা শুনিয়েছেন ঃ 


5 £ ভি 2 Re A 2 রি As (536 ৫ 
a LE 25125 wall (555551 35175 sl 
“দুনিয়া যখন তোমার প্রতি প্রসন্ন হবে তখন তুমি কৃপণতা করবে না । কেননা, অপব্যয় ও 
অপচয় সম্পদের ঘাটতি করে না। আবার দুনিয়া অপ্রসন্ন হলে দান-বদান্যতা তখনও তোমার জন্য 


অধিক সংগত ৷ কেননা, ০০০০০০০০০০৪ রেখে 
যায়।” 


খতীব বলেছেন, সমুচ্চ মর্যাদা, দৃঢ়চিত্তা, শ্রেষ্ঠত্ব ও মাহাত্ম্ের বিচারে জা'ফর হারনুর 
রশীদের কাছে বিশিষ্ট ও একক আসনের অধিকারী ছিলেন । যাতে কেউ তার সংগে তুলনীয় ছিল 
না। তিনি ছিলেন চারিত্রিক উদারতা, অমায়িকতা ও সদা প্রসন্ন হাসিমুখের অধিকারী । তার 
বদান্যতা, দানের আধিক্য ও অপব্যয়তুল্য দানের খ্যাতি আলোচনার অপেক্ষা রাখে না। বাগ্মিতা ও 
অলংকারপূর্ণ বক্তব্য-ভাষণেও তীর খ্যাতি ছিল। ইব্‌ন “আসাকির' কাতী “আতুল আব্বাস ওয়াল 
আব্বাসিয়া'-এর তত্ত্বাবধায়ক আব্বাস ইব্‌ন মুহাম্মদ-এর হাজিব (সচিব) মুহাষ্যাব হতে বর্ণনা 
করেছেন যে একবার অর্থ ও খাদ্যসংকটে নিপতিত হয়েছিলেন এবং অতিশয় খণগ্রস্ত হয়ে 
পড়েছিলেন । পাওনাদাররা তাকে খণ পরিশোধের জন্য চাপ দিতে লাগল্‌। তার কাছে একটি 
মুক্তাখচিত সুগন্ধিপাত্র ছিল, যার ক্রয়মূল্য ছিল দশ লাখ । মুহায্যার পাত্রটি বিক্রির উদ্দেশ্যে 
জাফরের কাছে নিয়ে গেলেন এবং তাকে নিজের অর্থনৈতিক দৈন্যদশা ও পাওনাদারদের চাপ 
সৃষ্টির কথা অবহিত করে বললেন, এ পাত্রটি এখন তার শেষ সম্থল। জাফর বললেন, আমি দশ 
লাখেই এ পাত্রটি কিনলাম । পরে তিনি তার হাতে সম্পূর্ণ মূল্য তুলে দিলেন এবং পাত্রটি নিয়ে 
গেলেন। এ ঘটনা ছিল রাতের বেলা । জাফর তার একজন লোক দিয়ে পণ্যমূল্য বিক্রেতার 
বাড়িতে পাঠিয়ে দিলেন এবং বিক্রেতাকে রাতের গল্প-আসরে আপ্যায়ন করলেন। বিক্রেতা 
(মুহায্যাব) বাড়ি ফিরে গিয়ে দেখলেন যে, পাত্রটিও তার আগে বাড়িতে পৌছে গিয়েছে। 
7 27774802 


আল-বিদায়া ওয়ান নিহায়া (১০ম খণ্ড) -=-৪ত৩ 


জানার 


Contents 


৩৩৮ আল-বিদায়া ওয়ান নিহায়া 


অপেক্ষারত দেখতে পেলাম | তখন জা“ফর তাকে বললেন, আমি ভাই ফযলের কাছে তোমার 
অবস্থার কথা বলেছি । তিনিও তোমাকে দশ লাখ প্রেরণের আদেশ দিয়েছেন। আর আমার বিশ্বাস 
পাত্রটি তোমার আগেই তোমার বাড়িতে পৌছে গিয়েছে। এ ছাড়া আমি আমীরুল মু'মিনীনের 
কাছে ও তোমার প্রসংগে আলাপ করব । ভবনে প্রবেশ করার পর খলীফার কাছে তার অবস্থা ও 
খাণগ্রস্ত হওয়ার কথা বর্ণনা করলে খলীফা তাকে তিন লাখ দীনার স্বের্যুদ্রা) প্রদানের আদেশ 
দিলেন। 

জাফর এক রাতে তার কোন বন্ধুর সংগে গল্পের আসরে বিনোদন করছিলেন । তখন 
একটি গুবরে পোকা (৮5) উড়ে এসে তার কাপড়ের উপরে বসলে জাফর সেটি ধরে দূরে 
ফেলে দিলেন এবং বললেন, লোকে বলে, গুবরে পোকা যার প্রতি আগ্রহী হয় তার জন্য তা 
সম্পদ প্রাপ্তির সুসংবাদ। তখন জাঁ“ফর তাকে এক হাজার দীনার প্রদানের আদেশ দিলেন। 
পোকাটি আবার ফিরে এসে লোকটির গায়ে বসল । জা“ফার তাকে আরও এক হাজার দীনার 
দেয়ার আদেশ দিলেন। ূ্‌ 

একবার তিনি খলীফা রশীদের সংগে হজ্জে গেলেন। মদীনায় অবস্থানকালে জা'ফর তার 
সংগীদের একজনকে বললেন, সেরা সুন্দরী, সেরা গায়িকা ও কৌতুকপ্রিয়া এক বাদী খুঁজে দেখ, 
আমি সেটি ক্রয় করব । লোকটি বর্ণিত গুণের একটি বাদী খুজে পেল এবং মালিকের কাছে সেটি 
বিক্রয়ের প্রস্তাব করলে সে অনেক বেশী মূল্য দাবী করল এবং (মূল ক্রেতা) জাফরকে দেখিয়ে 
নেয়ার কথা বলল । জা“ফর বাদীর মালিকের বাড়িতে গিয়ে বাদীকে দেখে অভিভূত হলেন এবং 
তার গান শুনে আরও অধিক অভিভূত হলেন। মালিক তার দাম-দস্তর শুরু করলে জা'ফর বললেন 
আমরা কিছু মূল্য নিয়ে এসেছি। তাতে তুমি সম্মত হলে উত্তম, অন্যথায় আরও বাড়িয়ে দেব। 
তখন মালিক বীদীকে বলল, আমি এক সময় সচ্ছল ছিলাম এবং তুমি ও আমার কাছে বেশ 
সুখে-আনন্দে ছিলে । এখন আমি অভাব-অনটনে বিপর্যস্ত । এ কারণে আমি তোমাকে এ রাজার 
কাছে বিক্রি করে দিতে চাচ্ছি। যাতে তুমি আমার কাছে যেমন ছিলে তার কাছেও তেমন 
সুখ-আনন্দে থাকতে পার। বাদী তাকে বলল, আল্লাহ্র কসম ! হে আমার মালিক ! আমার উপরে 
আপনার যে রূপ মালিকানা অধিকার রয়েছে আপনার উপরে আমার সেরূপ অধিকার থাকলে আমি 
আপনাকে দুনিয়া ও তার সমগ্র সম্পদের বিনিময়েও বিক্রি করতাম না। আর আপনি যে আমাকে 
বিক্রি করে আমার মূল্য ভক্ষণ না করার ব্যাপারে আমার সংগে অংশীকার করেছিলেন তা গেল 
কোথায় ? তখন বাদীর মালিক জাফর ও তার সংগীদের বললেন, আপনার সাক্ষী থাকুন যে, আমি 
আল্লাহ্‌র উদ্দেশ্যে তাকে আযাদ (মুক্ত) করে দিলাম এবং তাকে স্ত্রীরূপে গ্রহণ করলাম । মালিক 
একথা বললে জাফর চলে যাওয়ার জন্য উঠে দাড়ালেন এবং তার সংগীরাও উঠে পড়ল ও 
বহনকারীকে সংগে নিয়ে আসা মুদ্রা তুলে নিতে বলল । জাফর বললেন, আল্লাহ্র কসম ! এ মাল 
আর আমার সংগে যাবে না। বাদীর মালিককে বললেন, আমি তোমাকে ও সম্পদের মালিক 
বানিয়ে দিয়েছি । এগুলো তোমার পরিবারের জন্য ব্যয় করবে । এ কথা বলে মাল রেখেই তিনি 
চলে গেলেন। এমনই ছিল তার বদান্যতা । তবুও ভাই ফযলের তুলনায় তিনি দানে পিছনে 
ছিলেন। তবে ফযল তার চেয়ে অধিক সম্পদের মালিক ছিলেন। 

ইব্‌ন আসাকির দারা কুতনী সূত্রে তার সনদে বর্ণনা করেছেন, জা“ফরের মৃত্যুর পর লোকেরা 


www.almodina.com 


Contents 
আল-বিদায়া ওয়ান নিহায়া | ৩৩৯ 


তার একটি কলসে এক হাজার স্বর্ণমুদ্রা পেয়েছিল। যেগুলোর প্রতিটির ওজন ছিল একশত 
দীনারের সমান । মুদ্রাগুলোর উপরিভাগে জাফরের নাম অংকিত ছিল। কবি বলেছেন- 


সক টি ol Cols 4০৫০০০৮৯১৪০, 
RCE CORE URC HERE TPE PO 

‘হলদে বরণ (সোনালী), রাজ ভবনের ছাপযুক্ত (কত মুদ্রা) ! যার মুখাবয়বে ‘জা“ফর' 
(শব্দটি) জ্বলজ্বল করছিল । যার একটির মূল্য এক শতটির অধিক । কোন অসচ্ছলকে তুমি তা 
দিয়ে দিলে সে সচ্ছল হয়ে যায় ৷” 
একটি কাব্যপত্র লিখল এ মর্মে যে, জা“ফর তীর পিতা ইয়াহ্‌ইয়াকে বলবেন, তিনি যেন খলীফা 
হারুনুর রশীদকে আনান-কে ক্রয় করার পরামর্শ দেন। এ পত্রে আনান জা“ফর সম্পর্কে তার এ 
কবিতা লিখে পাঠাল- 


০৪ ও ৮411০515105 + Sass 91 (9৬০ ৭) ১৬৯ ৮৯০৪ 0 
8০811 Crd bye + stl ০১০৬ 131 (৬০455 ৭)৮১৯1১3 
৮৯৮4 iy + ৭০০১১ ০৯। ৪৮০৭ 


“হে প্রেমে ভ€সনা তিরফ্কারকারী ! একটু বিরতি দাও, ভুমি থামছ না কেন? কে আছে এমন 
(বাহাদুর) যে প্রেমের অনল দাহে সবর করতে পারে? আমার প্রেম মদিরাপান করার পর আমাকে 
তা থেকে ফিরিয়ে রাখার জন্য ভর্সনা কর না ; কেননা প্রেম মিশ্রণের শরবত অতি মধুর। 
প্রেম-ভালবাসা আমাকে বেষ্টন করে ফেলেছে ; আমার পিছনে প্রেমের এক সাগর । সামনে সাগর 
আর সাগর ৷” 


১৫০০০ Hl ০৬৯৩ চে + ৬১১৪ 3$]1 ০০1০ ৩০৮৯৪ 
AC GHG এ 0 + MY Gol ও ৪৯১০ ০৩১ 
‘প্রেমের পতাকাগুলো অস্ত্র উচিয়ে (আমার ধ্বংসের বার্তা নিয়ে) আমার মাথার উপরে 
পত্পত্‌ করে উড়ছে, আর আমার চারপাশে অবস্থান নিয়েছে অনুরাগ-আকর্ষণের সেনাবাহিনী। 
প্রেমে ভর্তসনাকারী লঘু ভ€সনা করুক কিংবা ভারী । এ দু'টোই আমার কাছে সমান ।' 
oo Sl ৯৯ C4 A 11 


রা SUN Ce হে 
জাফর! কোন গুণ কীর্তনকারী তার গুণ বর্ণনায় তোমার মাহাত্ম্য-শ্রেষ্ঠত্বের মাত্র পর্যন্ত পৌছতে 
পারে না। তার দশমাংশও বর্ণনা করতে পারে না!’ 


www.almodina.com 





Contents 
৩৪০ আল-বিদায়া ওয়ান নিহায়া 


91451951985 + 51559 JO 950 ০5 
Na এক এ + এ) ৪০ LCs 
-১৯১। আসি (৯ Jia + Cs 0455 Ele 5০5, 

‘যে কেউ তার উদ্দেশ্যে সামনে রেখে সম্পদ সঞ্চয় করে (তা করুক)। কিন্তু জাফরের 
উদ্দেশ্যসমূহ পূর্ণাংগ সমুন্নত। রাজার মুখ সৌন্দর্য তার মুখাবয়বে। আর তার দু'হাতে রয়েছে 
বর্ষণশীল মেঘমালা। সে দু'হাতে আযাদের উপর বর্ষণ করে মুষলধারে বৃষ্টি। যা হতে ঢল প্রবাহিত 
হয় লাল স্বর্ণের ৷' 


৬১৪১ 


০5551 398 (১৯ ১০১১ + ৮০৬৯৯ ০৫৫ ০০০৪ 
‘তীর হস্তদ্বয় কোন নিরেট পাথরকে ছুঁয়ে দিলে ও তাতে সবুজ পত্র-পল্পব লক্লক্‌ করতে 
শুরু করে। 


7০ 2 CS 4১541 ১০৫ + Sally 
‘কেউ আভিজাত্যের চূড়ান্ত স্তরে উপনীত হতে পারে না। কিন্তু সে তরুণ যে তার 
সহনশীলতার ন্যায় ‘অপব্যয়' সহনশীল হয়।' 


‘ee . Eat শি ডগ ওরশ ৯ পপ ৬ প৪১ঠ ৩৪০ 
পিল ৬০ 28d cee EAI নিদ্রা 
১৯১৩ URI ৪ ৪০৪ 1 + 1015) ০১৭ 4421 


প৪৭৪৪৪০ 


-01981 48301 483 a + ০৯ ০1 ১০০ 415 

'রাজমুকুট তার মাথায় গর্বে আন্দোলিত হয় ; আর মিম্বর তার আসন হয়ে গর্ব অনুভব করে । 
পূর্ণিমার চাদ উদয়কালে তীর সংগে সাদৃশ্য সৃষ্টি করে। কিংবা উজ্জ্বল আভা তীর মুখমণ্ডলে 
জ্লজ্বল করে। আল্লাহ্‌র কসম ! আমি বুঝতে পারি না- আঁধার রাতের চাদ রয়েছে তীর মুখমণ্ডলে 
নাকি তার চেহারা আরো উজ্জ্বলতর ।' 


LS ০9918 EBT + এ] ১505১419৮০০ 
“আগন্তুক সাক্ষাতপ্রার্থীরা তোমার কাছে কামনা করে দান-দক্ষিণার বর্ষণ । আর তোমার 
চেহারা আনন্দে উদ্ভাসিত হয় সাক্ষাতপ্রাথীদের আগমনে ৷” | 
কবিতার নিচে সে তার কাম্য বিষয়টি উল্লেখ করল। জাফর তখনই বাহনোরাহী হয়ে পিতার 
কাছে চলে গেলেন এবং তাকে নিয়ে খলীফার দরবারে পৌছলেন। ইয়াহ্য়া বাদীটিকে খরিদ করার 
জন্য খলীফাকে পরামর্শ দিলে খলীফা বললেন, আল্লাহ্র কসম ! আমি তাকে খরিদ করব না। 
কেননা, কবিগণ তার সম্পর্কে ব্যাঙ্গ কবিতা লিখেছেন এবং তার (স্বভাব আচরণের) বিষয়টি 
সুবিদিত। এমন কি (সভা কবি) আবু নাওয়াস তো তার সম্পর্কেই বলেছেনঃ 


পাত 2 = a aA “৪ “Bee 
00৩ ৮০১৪ ০০০৩ 31 + 283 ০ক। 21 2০৮৪৪ এ 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৩৪১ 


বেশ্যার সন্তান কিংবা চরম ইতর খবীশ ব্যতীত কেউ তাকে খরিদ করবে না। 

ছুমামা ইব্‌ন আশরাস বর্ণনা করেন। আমি এক রাতের জাফর ইব্‌ন ইয়াহইয়া ইব্‌ন খালিদের 
সংগে অবস্থান করছিলাম । হঠাৎ তিনি ভীত-সন্ত্স্ত হয়ে ঘুম থেকে জাগ্রত হলেন ও কাদতে 
লাগলেন । আমি বললাম, আপনার কী হল ? তিনি বললেন আমি স্বপ্নে দেখলাম, এক বৃদ্ধ ব্যক্তি 
এসে এ দরজার চৌকাঠ দু'টি ধরে বলতে লাগল- 


55০ 


১০০৬ 25৯ ad IY mts + Call ord ০2৪ sk 

“মনে হয় যেন, হাজুন হতে সাদা (পাহাড়) পর্যন্ত কোন সুহৃদ ছিল না এবং যেন মক্কায় কোন 
গল্পকথক রাতের আসর জমায়নি ৷' 

'ছুমামা বলেন, আমি জবাবে তাকে বললাম- 


“ee ses 0 62753 


-১০155]1 ১১৯11) 10541 ০৪১০০ + GILG Gal EX ০৯০ এ: 

‘না, না (কেন নয় ?) আমরাই ছিলাম তার বাসিন্দা । পরে কালের চক্র ও অস্থির অপ্রসন্ন ভাগ্য 
তার মাথাটি পুলের উপরে লটকিয়ে রাখলেন । খলীফা সেখান হতে বের হয়ে গভীর দৃষ্টিতে তাকে 
দেখলেন এবং আবৃত্তি করলেন- 


56৩৫ 


Gall 355 455 9245 + 5 ০ ১৪০ JUGS 
4 002৮9 95৯, + ULI 90 9৮৯৯5 ১৩ 
‘যুগ ও কাল চক্র তোমাকে যা আগাম সরবরাহ করেছিল তার তাগাদা ছিল এবং পরিচ্ছন্নতার 
পরে তোমার জীবনকে তিক্ত করে দিল।" বিস্মিত হয়ো না, কেননা, সময় তার জুড়ে দেয়া 
সুহদদের বিচ্ছিন্রকরণে দায়বদ্ধ । | 


ছুমামা বলেন, আমি জাফরের দিকে তাকিয়ে বললাম, ওহো ! আজ তুমি (রোষানলের) 
প্রতীক হয়েছে। তুমি তো ছিলে দান-বদান্যতার চূড়ান্ত প্রতীক । 


ছুমামা বলেন, খলীফা আক্রমধোদ্দত জব উটের ন্যায় আমার দিকে চোখ পাকিয়ে আবৃতি 
করতে লাগলেন- 
004 (১২১ ১১১০০০ (৬ ১৯ ১১11 ৫০ 
প৪০ প৪প৪১০৪০৫১৩ EE কারা তা 
- ০২৬১২ ৬৯ 2 + ৮০৩ ১৬৯। ০৮ ৩। ১৬৬ ০০ 
'জাফরকে নিয়ে মানুষের এত বিন্ময়-মাতামাতি কেন ? তারা যা কিছু (তার যোগ্যতা- 
বদান্যতা) প্রত্যক্ষ করেছে তা তো আমাদের (আব্বাসী খলীফাদের) কারণেই ছিল জা“ফর কে? 
তার পিতাই বা কে এবং বনূ বারমাক গোত্রই বা কি ?- যদি না আমরা (তোদের সুযোগ দিয়ে) 
থাকতাম !" 
একথা বলে খলীফা তার ঘোড়ার মুখ ঘুরিয়ে দিয়ে চলে গেলেন। 


www.almodina.com 


Contents 
৩৪২ আল-বিদায়া ওয়ান নিহায়া 


জা‘ফরকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল একশত সাতাশি হিজরী সনের সফর মাসের সূচনায় 
শনিবার রাতে । তখন তার বয়স হয়েছিল সাইত্রিশ বছর এবং এর মধ্যে সতের বছর তিনি 
প্রধানমন্ত্রী ছিলেন। 


(জাফর পরিবারের করুণ পরিণতি এমন হয়েছিল যে,) এক ঈদুল আযহার দিনে জাফরের 
মা আব্বাসা শীত নিবারণের জন্য মানুষের কাছে একটি দুর্বার চামড়ার সাহায্য প্রার্থনা করছিল। 
লোকেরা তাকে তাদের পূর্বেকার প্রাচুর্য সম্পর্কে জিজ্ঞাসা করলে সে বলল, এমনি এক দিনে 
আমার অবস্থা এমন ছিল যে, আমার শিয়রে চারশ বাদী আমার সেবার জন্য দাড়িয়ে থাকত । আর 
আমি বলতাম, আমার ছেলে জাফর মাতৃভক্ত পুত্র নয়। 

খতীব বাগদাদী তার সনদে বর্ণনা করেছেন, হারুনুর রশীদ কর্তৃক জাফরকে হত্যা করা এবং 
বারমাকীদের উপর নেমে আসা ভাগ্য বিপর্যয়ের সংবাদ সুফিয়ান ইবৃন উয়ায়না (র)-এর কাছে 
পৌছলে তিনি কিবলামুখী হয়ে বললেন, ইয়া আল্লাহ্‌ ! জা“ফর আমার দুনিয়ার ঝামেলা মুক্তির 
জন্য যথেষ্ট হয়েছিলেন । আপনি তার আখিরাতের ঝামেলা মুক্তির জন্য যথেষ্ট হয়ে যান। 
একটি আশ্চর্য ঘটনা র 

আল-মুনতাজাম কিতাবে ইবনুল জাওযী উল্লেখ করেছেন, খলীফা মামুনের কাছে এ মর্মে 
সংবাদ পৌছল যে, জনৈক ব্যক্তি বারমাকীদের কবরস্থানে গিয়ে কান্নাকাটি করে ও তাদের জন্য 
বিলাপ-মাতম করে । খলীফা তাকে নিয়ে আসার জন্য লোক পাঠালেন। সে জীবনের ব্যাপারে 
নিরাশ হয়ে খলীফার দরবারে প্রবেশ করল। খলীফা তাকে বললেন, দুর্ভাগা ! তুমি এসব করছ 
কেন? লোকটি বলল, হে আমীরুল মু'মিনীন ! তারা আমাকে বিশাল অনুগ্রহ করেছিল এবং 
অনেক দান-দক্ষিণা দিয়েছিল । খলীফা বললেন, তারা তোমাকে কী দান করেছিল ? সে বলল, 
আমার নাম আল-মুনযির ইবনুল মুগীরা । আমার নিবাস দামেশকে । এক সময় আমি দামেশৃকে 
বিশাল সম্পদ ও প্রাচুর্যের অধিকারী ছিলাম । পরে আমার সে প্রাচুর্য নিঃশেষ হয়ে গেল এবং আমার 
অবস্থা এমন হল যে, আমি.আমার বসত বাড়িটি বেচে ফেলতে বাধ্য হলাম এবং আমি 
কপর্দকশূন্য হয়ে গেলাম । তখন আমার বন্ধুদের কেউ কেউ আমাকে বাগদাদে বারমাকীদের 
শরণাপন্ন হওয়ার পরামর্শ দিল। 

আমি বাড়িতে গেলাম এবং আমার পরিবার-পরিজনকে সংগে নিয়ে বাগদাদে পৌছলাম। 
তখন আমার সংগে ছিল বিশের অধিক নারী | আমি তাদের একটি অনাবাদ মসজিদে রেখে 
সালাত আদায়ের জন্য একটি আবাদ মসজিদের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম । আমি একটি মসজিদে 
পৌছলাম যেখানে এমন একদল লোক ছিল যাদের চেয়ে সুন্দর চেহারার মানুষ আমি দেখিনি । 
আমি তাদের সংগে বসলাম এবং আমার পরিজনের ক্ষুধা মেটাবার জন্য সামান্য খাদ্য প্রার্থনা 
করার কথাটি মনে মনে আওড়াতে লাগলাম । কিন্তু লজ্জা আমাকে তা মুখ হতে উচ্চারণে বাধা 
দিল। 

আমার এ অবস্থায় একজন খাদিম এসে লোকদের আহ্বান জানালে তারা সকলে উঠে পড়ল। 
আমি তাদের সংগে চললাম । তারা এক বিরাট ভবনে প্রবেশ করল । দেখলাম উষীর ইয়াহইয়া 
ইব্ন খালিদ সেখানে উপবিষ্ট রয়েছেন। লোকেরা তার চারপাশে আসন নিল। তখন তার এক 


www.almodina.com 


Contents 
আল-বিদায়া ওয়ান নিহায়া ৩৪৩ 


ভাতিজার সংগে তীর কন্যা আইশা-র আক্দ সম্পন্ন করা হল। মজলিসে মিশকের টুকরা ও 
আহ্বরের পাত্র ছিটানো হল । এরপর খাদিমরা মেহমানদের প্রত্যেকের কাছে রূপার তৈরি এক 
একটি উপহার পাত্র নিয়ে গেল। যাতে ছিল এক হাজার করে স্বর্ণমুদ্রা ও সেই সংগে মিশক চূর্ণ । 
লোকেরা তা নিয়ে উঠে চলে গেল। আমি একাকী বসে রইলাম । আমাকে দেয়া উপহার পাত্রটি 
আমার সামনেই ছিল । সেটি অতি মূল্যবান হওয়ার কারণে সেটি নিয়ে যেতে আমি অন্তরে শংকা 
বোধ করছিলাম । 


উপস্থিত কেউ আমাকে বলল, তুমি এটি নিয়ে চলে যাচ্ছ না কেন? তখন আমি হাত বাড়িয়ে 
পাত্রটি তুলে নিলাম এবং স্বর্ণমুদ্রাগুলো আমার পকেটে রাখলাম ও পাত্রটি বগলদাবা করে উঠে 
পড়লাম । আমার ভয় হচ্ছিল যে, সেটি হয়তো আমার কাছ হতে নিয়ে নেয়া হবে। আমি 
এদিক-সেদিক তাকাতে লাগলাম । উযীর আমার অজ্ঞাতে আমাকে দেখে চলছিলেন। আমি 
দরজার পর্দার কাছে পৌছলে লোকেরা তার আদেশে আমাকে তার কাছে ফিরিয়ে নিয়ে গেল। 
তখন আমি মালের ব্যাপারে নিরাশ হয়ে গেলাম । 

উমীর আমাকে বললেন, তুমি ভয় পাচ্ছ কেন? তখন আমি আমার সব কথা তাকে বর্ণনা 
করলে তিনি কেঁদে ফেললেন ও তার সন্তানদের বললেন, একে নিয়ে গিয়ে তোমাদের সংগে 
মিলিয়ে লও । তখন একজন খাদিম এসে আমার কাছ হতে স্বর্ণমুদ্রা ও পাত্রটি নিয়ে গেল । আমি 
তীর সন্তানদের কাছে একের পর এক দশ দিন অবস্থান করলাম । আমার মন পড়েছিল আমার 
পরিজনের কাছে। কিন্তু আমি তাদের কাছে ফিরে যেতে পারছিলাম না। দশদিন অতিক্রান্ত হলে 
খাদিম এসে আমাকে বলল, তুমি তোমার পরিবারের কাছে যাবে না ? আমি বললাম, আল্লাহ্‌র 
কসম ! অবশ্যই যাব । তখন খাদিম আমার সামনে হাটতে লাগল, কিন্তু পাত্র ও স্বর্ণমুদ্ধা আমাকে 
ফিরিয়ে দিল না। আমি (মনে মনে) বললাম, হায় ! এ ঘটনা যদি আমার কাছ হতে পাত্র ও 
্বর্ণমুদ্রা নিয়ে নেয়ার আগে ঘটত ! হায় আমার পরিবার-পরিজন যদি তা দেখতে পেত ! 

খাদিম আমার সামনে চলতে চলতে এমন একটি বাড়িতে পৌছল যার চেয়ে সুন্দর বাড়ি 
আমি দেখিনি বাড়ীর ভিতরে প্রবেশ করে আমি দেখলাম যে, আমার পরিবারের লোকেরা 
সেখানে স্বর্ণ (অলংকার) ও রেশমী বন্ত্রে লুটোপুটি খাচ্ছে। তারা বাড়িতে এক লাখ দিরহাম 
(রৌপ্য মুদ্রা) ও দশ হাজার দীনার (স্বর্ণমুদ্বা) পাঠিয়ে দিয়েছে । সেই সংগে সমুদয় আসবাবপত্রসহ 
বাড়ির মালিকানার দলীল ও দুইটি বিরাট গ্রামের লাখেরাজ বরাদ্দপত্রও পৌছে দেয়া হয়েছে। 

এরপর হতে আমি বারমাকীদের সংগে প্রাচূর্যময় জীবন যাপন করছিলাম । তারা দুর্ভাগ্যের 
উপর তার খারাজ (রাজস্ব) ধার্য করে দিল। এরপর হতে যখনই আমি অনটনের শিকার হই তখন 
তাদের (পরিত্যক্ত) বাড়ি-ঘর ও কবরের কাছে পৌছে তাদের স্মরণে কান্নাকাটি করি । 

এসব শুনে খলীফা মামুন গ্রাম দু'টি ফিরিয়ে দেয়ার ফরমান জারী করলেন । এতে বৃদ্ধ 
লোকটি ফুঁপিয়ে কাদতে শুরু করলে মামুন বললেন, কী ব্যাপার ? আমি কী তোমার সংগে নতুন 
করে সদাচরণ করলাম না ? সে বলল, তা অবশ্যই । তবে তা-ও তো বারমাকীদের বরকতে। 
মামুন বললেন, আচ্ছা সাহচর্য অব্যাহত রাখ । কেননা অংগীকার প্রতিপালন রবকতময় এবং উত্তম 
সাহচর্য ও প্রতিশ্রুতি রক্ষা করা ঈমানের অংগ । 


wWww.almodina.com 


Contents 


৩৪৪ আল-বিদায়া ওয়ান নিহায়া 


হযরত ফুযায়ল ইব্ন ইয়ায রে) 

'এ সনে যাদের ইনতিকাল হয় উল্লেখযোগ্যদের মধ্যে অন্যতম ছিলেন ফুযায়ল ইব্‌ন ইয়ায 
আবু আলী আত্-তামীমী । তিনি শীর্ষ স্থানীয় অধিক আবিদজুলের অন্যতম, প্রখ্যাত আলিম ও 
ওলীগণের অন্যতম । খুরাসানের দীন্দর অঞ্চলে জন্গ্রহণ করেন এবং বয়স্ক অবস্থায় কুফায় 
আগমন করেন। তিনি আ“মাশ, মানসূর ইবনুল মু'তামির, আতা ইবনুস সাইব, হুসায়ন ইবৃন 
আবদুর রহমান প্রমুখের কাছে থেকে হাদীস আহরণ করেন । পরে মন্ধায় চলে যান এবং সেখানে 
ইবাদতে নিমগন থাকেন। তিনি ছিলেন শ্রুতিমধুর তিলাওয়াতের অধিকারী এবং অধিক পরিমাণে 
সালাত-সিয়াম পালনকারী । তিনি ছিলেন হাদীসের আস্থাভাজন (ছিকা) ইমামরূপে মহান নেতৃত্বের 
আসনে বরিত। (আল্লাহ্‌ তাকে রহম করুন ও তার প্রতি সন্তুষ্ট হোন)। 

খলীফা হারুনুর রশীদ ও তীর মধ্যে একটি দীর্ঘ ঘটনা রয়েছে যা আমরা তার ঘরে খলীফার 
আগমনের অবস্থা প্রসংগে বিশদরূপে বর্ণনা করেছি। খলীফাকে ফুযায়ল ইব্‌ন ইয়া যা বলেছিলেন 
এবং হারুনুর রশীদ তাকে সম্পদ গ্রহণের অনুরোধ করলে তা গ্রহণে তীর অস্বীকৃতি ইত্যাদি বিষয় 
সেখানে আমরা উল্লেখ করে এসেছি। 

এ বছরের মুহাররাম মাসে তিনি মক্কায় ইনতিকাল করেন। 

বিভিন্ন বর্ণনায় আছে। এক সময় ফুযায়ল বিপথগামী দুর্ধর্ষ ডাকাত ছিল এবং রাহাজানি করে 
বেড়াত। সে এক তরুণীকে প্রেম নিবেদন করত । এক রাতে সে প্রেমিকার কাছে যাওয়ার জন্য 


একটি দেয়াল টপকাবার সময় সে কোন কুরআন তিলাওয়াতকারীকে এ আয়াত তিলাওয়াত করতে 
শুনতে পেল- 


cnn HU POO CASS 05938 Sb pl 
“যারা ঈমান এনেছে তাদের জন্য কি আল্লাহ্‌র স্মরণে তাদের অন্তর ভীত-সন্তরন্ত হওয়ার সময় 
এসে পৌছেনি ..... ? (সূরা হাদীদ £ ১৬)।” 

. তিলাওয়াতের আওয়ায কর্ণকুহরে আঘাত করলে সে আচমকা বলে উঠল, হ্যা, হ্যা এবং সে 
তওবা করে তার পেশা ও অপকর্ম সম্পূর্ণ পরিত্যাগ করল এবং একটি অনাবাদ স্থানে চলে গিয়ে 
সেখানে রাত অতিবাহিত করল । সেখানে সে একটি কাফেলার লোকদের বলতে শুনল, সাবধান ! 
সামনেই ফুযায়ল ডাকাতের আস্তানা ! ফুযায়ল বের হয়ে পথিকদের নিরাপত্তা দিল এবং নিজের 
তওবায় অবিচল রইল । এরপর হতে তিনি ইবাদাত ও দরবেশীর শীর্ষ স্তরে উপনীত হতে লাগলেন 
এবং এক সময় এমন বরেণ্য বুযুর্গে পরিণত হলেন যে মানুষ তার মাধ্যমে হিদায়াত পেতে লাগল 
এবং তার বাণী ও কর্মের অনুসরণ করতে লাগল। 


ফুযায়ল (র)-এর অমূল্য বাণী 
১. সমগ্র দুনিয়া যদি এমন হালাল হত যে, তার জন্য আমাকে কোন হিসাব দিতে হবে না 


তবুও আমি তা থেকে এমনভাবে আত্মরক্ষা করে চলতাম যেরূপ তোমরা মৃত দেহের পাশ দিয়ে 
পথ চলার সময় তা তোমাদের কাপড়ে লেগে যাওয়ার ভয়ে সতর্কতা অবলম্বন কর। 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৩৪৫ 


২. মানুষের জন্য আমল করা শিরক । মানুষের উদ্দেশ্যে আমল বর্জন করা রিয়া । আল্লাহ্‌ 
তোমাকে এ দুই অবস্থা হতে রক্ষা করলে তাই হল ইখলাস । 

৩. খলীফা হারুনুর রশীদ একদিন তীকে বললেন, আপনি কত বড় ত্যাগী সাধক ! ফুযায়ল 
(র) বললেন, খলীফা আমার চেয়ে বড় ত্যাগী সাধক ! কেননা, আমার ত্যাগ নগণ্য দুনিয়ার 
ব্যাপারে যা মশার পাখা হতেও নগণ্যতর। আর আপনার ত্যাগ অমূল্য আখিরাতের ব্যাপারে । 
সুতরাং আমার ত্যাগ হচ্ছে ক্ষয়িষ্ণু বিষয়ের ব্যাপারে । আর আপনার ত্যাগ স্থায়ী বিষয়ের ব্যাপারে ৷ 
নিশ্চয় একটি মুক্তার মায়া ত্যাগকারী উটের একটি লাদের মায়াত্যাগকারীর চেয়ে.অধিক ত্যাগী 
পুরুষ । (আবূ হাযিম সম্পর্কেও বর্ণিত আছে যে, তিনি খলীফা সুলায়মান ইবৃন আবদুল মালিককে 
অনুরূপ কথা বলেছিলেন)। 

8. ফুযায়ল (র) বলেছেন, আমাকে কবুল হওয়ার নিশ্চয়তাযুক্ত একটি দু'আর সুযোগ দেওয়া 
হলে সেটি আমি ইমাম (রাষ্ট্র প্রধান)-এর জন্য প্রয়োগ করতাম । কেননা, তাকে দিয়ে সমগ্র 
দেশবাসীর কল্যাণ সাধিত হয় । রাষ্ট্র প্রধান (প্রশাসক) ভাল হয়ে গেলে দেশ ও দেশবাসী আল্লাহ্‌র 
বান্দারা নিরাপত্তা লাভ করে। 

৫. আমি কখনও আল্লাহ্‌র না-ফরমানী করলে তার প্রতিক্রিয়া আমার গাধা, আমার খাদিম, 
আমার স্ত্রী ও আমার ঘরের ইঁদুরের আচরণে প্রত্যক্ষ করি। 

আল্লাহ্‌ তাআলার বাণী ঃ ১০০১০০৭০598 (আল্লাহ্‌ জীবন মৃত্যু সৃষ্টি করেছে, 
৮৮ তোমাদের মধ্যে কে উত্তম আমলকারী তা যাচাই করার জন্য . . . . (সূরা মুলক ৪ ২)।” 
সম্পর্কে তিনি বলেছেন, 5577 57৮- 
43 আমল অবশ্যই এঁকান্তিকরূপে আল্লাহ্‌র জন্য হতে হবে এবং নবী (সা)-এর অনুসরণে 
যথার্থ হতে হবে। | 

এ বছরে যাদের ইনতিকাল হয় তাদের মধ্যে উল্লেখযোগ্যদের তালিকায় আরও রয়েছেন 
দারওয়ারদী, আবদুল আযীয আল-আম্মী, আলী ইব্ন ঈসা যিনি আস্সাইফায় কাসিম ইবনুর 
রশীদের সংগে রোম অঞ্চলের আমীর (গভর্নর) ছিলেন, মু'তামিসর ইব্‌ন সুলায়মান । যাহিদ আবু 
শুআয়ব আল-বাররানী (আল বারবাঈ)। আবু শুআয়ব বার্রায় বোররানে) অবস্থানকারী প্রথম 
ব্যক্তি । তিনি সেখানে একটি ঝুঁপড়ীঘরে ইবাদতে নিমগ্ন থাকতেন । এক আমীর কন্যা তীর প্রতি 
আসক্ত হয়ে তার পারিবারিক জীবনে বিদ্যমান দুনিয়ার সুখ প্রাচুর্য ও জাঁকজমক পরিত্যাগ করে 
এবং আবু শুআয়রের সংগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে তার সে ঝুপড়ি ঘরে ইবাদতে নিমগ্ন হয়। 
স্বামী-স্ত্রী দু'জন সেখানে ইনতিকাল করেন । এ মহিলার নাম জাওহারা বলা হয়েছে। 


১৮৮ হিজরীর আগমন 


এ বছর ইবরাহীম ইব্‌ন ইসরাঈল সাইফা অভিযান পরিচালনা করেন এবং সাফসাফের 
গিরিপথে রোম সাম্রাজ্যে প্রবেশ করেন। রোম (বায়যান্টাইন) সম্রাট আন-নাকফোর তার 
মুকাবিলায় অবতীর্ণ হলে যুদ্ধে সে তিনটি আঘাতপ্রাপ্ত হয়ে পরাজয়বরণ করে । যুদ্ধে তার 


আল-বিদায়া ওয়ান নিহায়া (১০ম ১ম খণ্ড) 88০ রি 


Contents 


৩৪৬ আল-বিদায়া ওয়ান নিহায়া 


সহযোদ্ধাদের চল্লিশ হাজারের অধিক সৈনিক নিহত হয়। বিজয়ী দল চার হাজার অধিক পশু 
গনীমতরূপে লাভ করে। 

এ বছরে কাসিম ইবনুর রশীদ মারজ-দাবিক অবরোধ করেন। এ বছরে খলীফা হারুনুর রশীদ 
হজ্জে গমন করেন। এটি ছিল তার শেষ হজ্জ। তার হজ্জ সম্পাদন করে বাগদাদে ফেরার পথে 
কৃফা অতিক্রম করলে আবূ বকর খলীফাকে দেখে বলেছিলেন, হারূনুর রশীদ এরপর আর হজ্জ 
করবেন না এবং তার পরে (বাগদাদের) কোন খলীফাই হজ্জ করবে না। বাহলুল মাজনূনের সংগে 
হারুনুর রশীদের সাক্ষাত হলে বাহলুল খলীফাকে অনেক উত্তম উপদেশ দিলেন । এ প্রসংগে 
হাজিব ফাযল ইবনুর রাবী-এর সনদে আমাদের বর্ণনা-ফাযল বলেন, আমি হারূন রশীদের সংগে 
হজ্জে গেলাম । (ফেরার পথে) আমরা যখন কুফা অতিক্রম করছিলাম তখন দেখলাম বাহলুল 
পাগলা ‘প্রলাপ’ বকছে । আমি বললাম, চুপ ! আমীরুল মুমিনীন আসছেন । সে তখন নিরব হয়ে 
গেল । খলীফার হাওদা তার বরাবরে এসে পড়লে সে বলল, হে আমীরুল মু'মিনীন ! (শুনুন !) 
আয়মান ইব্‌ন নাইল কুদামা ইব্‌ন আবদুল্লাহ্‌ আমিরী হতে হাদীস বর্ণনা করেছেন । কুদামা বলেন, 
আমি নবী (সা)-কে (হজ্জের সময়ে) মিনায় উঠের পিঠে আরোহী দেখেছি। তার বাহনের গদী 
(হাওদা) ছিল জীর্ণ (সাধারণ মানের) ৷ সেখানে কোন প্রকার হাকডাক হৈ হুল্লোড় এবং সরে যাও, 
সরে যাও" ধ্বনি ছিল না। ইব্‌ন রাবী বলেন, আমি বললাম, হে আমীরুল মু'মিনীন ! সে তো 
বাহলুল (পাগল) ! তিনি বললেন, আমি তাকে চিনেছি। (বাহলুলকে বললেন) বলে যাও হে 
বাহলুল ! তখন বাহলুল বললেন ঃ 

BL ০৫১ ১০০এ। এ৫ গত 4159৮981585 4521 
১1958 ডিও SALLE ১2৯55 + ১১৪ ৪৬৯ ৩০০০ IE ll 

“মনে কর সমগ্র পৃথিবীর তুমি মালিক হয়েছে এবং সব মানুষ তোমার আনুগত্য স্বীকার করে 
নিয়েছে। তাতে হল কী ! আগামীকাল তোমার গন্তব্য কী কবরের গহ্বর নয় ! যেখানে মানুষ 
একের পর এক তোমার উপর মাটি দিতে থাকবে ।” 

খলীফা বললেন, বাহলুল ! অতি উত্তম বলেছ। আরও কিছু ? বাহলুল বললেন, হ্যা, হে 
আমীরুল মু'মিনীন ! ‘আল্লাহ্‌ যাকে সম্পদ ও সৌন্দর্য দিয়েছেন সে তার সৌন্দর্যের পবিত্রতা রক্ষা 
করলে এবং সম্পদ দিয়ে দুঃখীজনের প্রতি সহমর্মিতা করলে তান নাম আল্লাহ্র দফতরে 
পুণ্যবানদের তালিকায় লিপিবদ্ধ করা হবে’ | বর্ণনাকারী বলেন, এতে খলীফা মনে করলেন, 
বাহলুল তার কাছে কিছু পেতে চান। তাই খলীফা বললেন, আমি তোমার ঝণ পরিশোধের ব্যবস্থা 
' করার আদেশ দিচ্ছি। বাহলুল বললেন, এমন করবেন না, হে আমীরুল মু'মিনীন ! কেননা, খণ 
দিয়ে ঝণ পরিশোধ করা যায় না। বরং হকদারদের হক ফিরিয়ে দিন এবং আপনার নিজের খণ 
নিজে পরিশোধ করুন ! খলীফা বললেন, আমি তোমার জন্য ভাতা জারী করার আদেশ দিচ্ছি, যা 
দিয়ে তুমি তোমার খাদ্যের প্রয়োজন মেটাতে পারবে । বাহলুল বললেন, হে আমীরুল মু'মিনীন ! 
তার প্রয়োজন নেই । কেননা, আল্লাহ্‌ সুবহানাহু আপনাকে দিবেন আর আমাকে ভূলে থাকবেন 
এমন হবেই না। দেখুন ! আমার এত দীর্ঘ জীবন কাটিয়ে এলাম যখন আপনি ভাতা জারী 
করেননি । আপনি চলে যান ! আপনার ভাতা জারীতে আমার কোন প্রয়োজন নেই। খলীফা 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৩৪ 


বললেন, এ এক হাজার দীনার নিয়ে যাও। বাহলুল বললেন, এগুলো এর যথাযথ মালিকদের 
ফিরিয়ে দিন। সেটাই হবে আপনার জন্য উত্তম। আমি ওগুলো দিয়ে কী করব ? যাও, এখান 
থেকে চলে যাও, তুমি আমাকে কষ্ট দিয়েছ। বর্ণনাকারী বলেন, খলীফা তখন চলে গেলেন। 
দুনিয়া তার কাছে নিকৃষ্ট অনুভূত হল। : 

আবূ ইসহাক আল-ফাযারী 
মুহাম্মদ ইবনুল হারিছ ইব্‌ন ইসমাঈল ইবৃন খারিজা, যিনি আবূ ইসহাক নামে খ্যাত। প্রখ্যাত 
মাগাযীবিদ ও গ্রন্থকার । মাগাযী ও অন্যান্য বিষয়ে সিরিয়ার ইমাম । তিনি ছাওরী ও আওযাঈ প্রমুখ 


হতে হাদীস আহরণ করেছেন। তিনি একশ আটাশি হিজরী সনে (মতান্তরে এর পূর্বে) ইনতিকাল 
করেন। 


ইবরাহীম আল-মাওসিলী 


উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে এ বছরে যাদের ইনতিকাল হয় তাদের অন্যতম ব্যক্তি খলীফার 
সভাসদ- সাহিত্য সংস্কৃতি আসরের সদস্য ইবরাহীম ইব্‌ন মাহান ইব্‌ন রহমান । তার উপনামও 
আবূ ইসহাক । খলীফা হারুনুর রশীদের অন্যতম সভা কবি। শ্রেষ্ঠ গায়ক এবং হারুনুর রশীদ ও 
অন্যান্য খলীফাগণের আসরের বন্ধু । তার পূর্ব পুরুষ ছিল পারস্য দেশীয় । কৃফায় জনুখহণকারী 
ইবরাহীম সেখানকার যুবা-তরুণদের সংগ লাভ করে তাদের কাছে গানের তা“লীম গ্রহণ করেন। 
পরে তিনি মাওসিলে (মসুল) চলে যান এবং পুনরায় কুফায় ফিরে আসেন। এ কারণে তাকে 
মাওসিলী বলা হত। পরে তিনি খলীফাদের দরবারী হয়ে যান। প্রথমে তিনি খলীফা মাহদীর 
দরবারে স্থান লাভ করেন এবং হারুনুর রশীদের বিশেষ সুনজর লাভ করেন । তিনি ছিলেন হারুনুর 
রশীদের রাতের আসরের মোসাহেব, সভাসদ ও অন্যতম গায়ক । ইবরাহীম মাওসিলী অঢেল 
সম্পদের মালিক হয়েছিলেন । কথিত আছে যে, তার পরিত্যক্ত সম্পদের পরিমাণ ছিল দুই কোটি 
চল্লিশ লাখ দিরহাম । তিনি ছিলেন কৌতুক রসিক ও অভিনব কথকতার অধিকারী । একশ পনের 
হিজরীতে তিনি কৃফায় জন্মখহণ করেন এবং বনূ তামীম গোত্রের তত্বাবধানে প্রতিপালিত হওয়ার 
কারণে তাদের নিকট হতে বিদ্যা আহরণ করেন ও তাষীমী নামে অভিহিত হন । গীতিমালায় তিনি 
ছিলেন শ্রেষ্ঠ পারদর্শী । যুলযুল (4১13) উপাধিধারী আল-মানসূরের বোন ছিল তার স্ত্রী। (যুলযুল 
অর্থ দক্ষ তবলাবাদক ৷) গায়ক ইবরাহীমের সূর মুঙ্ছনা ও তবলা বাদক মানসুরের বাদ্যতাল 
আসরকে আন্দোলিত করত। 

প্রামাণ্য বর্ণনামতে এ বছরেই ইবরাহীম মাওসিলীর মৃত্যু হয়। প্রয়াতদের তালিকাগ্রস্থ আল- 
ওয়াফায়াতের গ্রন্থকার ইব্‌ন খাল্লিকান বর্ণনা করেছেন। ইবরাহীম (কবি-গায়ক) আবুল আতাহিয়া 
ও আবু আমর আশ-শায়বানী দুইশ তের হিজরীতে একই দিনে বাগদাদে ইনতিকাল করেন। তবে 
প্রথম বর্ণনাটি প্রামাণ্য । 


511 Balle Ss ea bl he : 


www.almodina.com 


Contents 


৩৪৮ আল-বিদায়া ওয়ান নিহায়া 


“আল্লাহ্‌র কসম ! আমার রোগ নির্ণয় ও ব্যবস্থাপত্র প্রদানে আমার চিকিৎসক ক্লান্ত হয়ে 
গিয়েছে। অচিরেই মৃত্যুর ‘শোক সংবাদ’ শোনা যাবে। যা ঘোষিত হবে বন্ধু ও শত্রুর 
উদ্দেশ্যে ৷” 

এ বছরে আরও ইনতিকাল করেন জাবীর ইব্‌ন আবদুল হামীদ, রুশ্দ ইবৃন সা'দ, আবদা 
ইব্‌ন সুলায়মান উকবা ইব্‌ন খালিদ আবিদ উমর ইব্‌ন আইউব । যিনি ইমাম আহমদ ইব্ন হাম্বল 


রে)-এর মাশাইখদের অন্যতম এবং একটি বর্ণনা মতে ঈসা ইবৃন ইউনুসও এ বছরেই ইনতিকাল 
করেন। 


১৮৯ হিজরীর আগমন 


এ সনের প্রারস্তকালে হারুনুর রশীদ হজ্জ থেকে ফিরে এসে রায় অভিমুখে সফর করেন এবং 
প্রশাসনে রদবদলের জন্য নিয়োগ ও বরখাস্ত করেন। এ ধারায় আলী ইব্‌ন ঈসাকে খুরাসানের 
প্রশাসক পদে পুনঃনিয়োগ প্রদান করেন। এসব অঞ্চলের শাসকগণ ‘ফসল’ হরেক রকমের জন্য 
ও সম্পদের হাদিয়া-তোহফা নিয়ে তার নিকট সমবেত হয়। পরে খলীফা বাগদাদ অভিমুখে 
প্রত্যাবর্তন করেন। পথিমধ্যে কামরুল লুসুস-এ ঈদুল আযহা সমাগত হলে সেখানেই কুরবানীর 
অনুষ্ঠান উদযাপন করেন এবং যিলহজ্জের তিন দিন অবশিষ্ট থাকাকালে বাগদাদে প্রবেশ করেন। 
আদেশ দেন। সেটি নামিয়ে পোড়ানো হয় ও পরে দাফন করা হয়। লাশটি নিহত হওয়ার সময় 
হতে এদিন পর্যন্ত শুলীবিদ্ধ অবস্থায় ছিল। 

তারপর হারূনুর রশীদ আর রাক্কায় (আর-রশীদ নগরী) বসবাস করার উদ্দেশ্যে বাগদাদ 
ত্যাগ করেন। রাক্কায় অবস্থানে তার উদ্দেশ্য ছিল সেখানকার সন্ত্রাসীদের দমন করা । অন্যথায় 
বাগদাদ ও তার মনোরম আবহাওয়া -পরিবেশের জন্য তার মনে দুঃখবোধ ছিল । বিষয়টি আব্বাস 
ইবনুল আহনাফের কবিতায় ফুটে উঠেছে। খলীফার সংগে বাগদাদ ত্যাগ প্রসংগে আব্বাসের 
কবিতায় আছে- 


৫১২1১ LU ০০৪ ০৯৫ ০৮৯ 005০1 li 
- 01০41014555 5১85 0555 SAG 05 0100 
“আমরা (হজ্জ থেকে ফিরে এসে) উট বসাতে না বসাতেই (অবিলম্বে) পুনরায়য় চলতে শুরু 
করলাম । এমন যে, আমাদের উট বসানো ও প্রস্থানের মধ্যে ব্যবধান রেখা ছিল না ৷ 
আমরা আগমন করলে লোকেরা আমাদের অবস্থা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করল। আমরা 
বিদায়কে তাদের জিজ্ঞাসার (জবাবের) সংগে সংযুক্ত করে দিলাম। 


আনলেন । এমনকি লোকেরা বলতে লাগল যে, সেখানে একজন মুসলিম বন্দীও অবশিষ্ট রাখলেন 
না। এ প্রসংগে কোন কবি বলেছেন- 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৩৪৯ 


Uy ree HC ০০১০ 6 5০8৬ Al Sr El, 
bic Pall yee Ll UKE lL 0০ ০০৮ ke 
‘তোমাকে দিয়ে মুক্তি লাভ করল সে বন্দী দল যাদের জন্য তৈরি করা হয়েছিল কঠিন 
কারাগার । যেখানে কোন বন্ধুর সাক্ষাত লাভ করা যেত না। এমন এক কঠিন সময়ে যখন তাদের 
মুক্ত করার বিষয়টি মুসলমানদের অপারগ করে দিয়েছিল নিওরিজির বধ যায করছিল: 
মুশরিকদের কারাগারগুলোই হবে বন্দীদের কবর ৷’ 

এ বছর রোমানদের অবরোধ করার উদ্দেশ্যে আল কাসিম ইবনুর রশীদ মারজ দাবিক 
হতে হলা কয়ল কল বহত আকল তব ফা] বল 4557 
আবদুল্লাহ্‌ ইবৃন আব্বাস (রা)-এর পরিচালনায় মুসলমানরা হজ্জ সম্পদান করে। 


এ বছরে যেসব বিশিষ্ট ব্যক্তিদের ইনতিকাল হয় তাদের সম্পর্কে আলোচনা 

এঁদের মধ্যে রয়েছেন বিখ্যাত ব্যাকরণবিদ আবুল হাসান আলী ইব্‌ন হামযা. ইব্‌ন আবদুল্লাহ্‌ 
ইব্‌ন ফীরোয মাওলা (মিত্রতা) সূত্রে আসাদী এবং কিসাঈ নামে সমধিক পরিচিত । এ পরিচিতির 
কারণ সম্পর্কে বলা হয়েছে তিনি মাত্র এক চাদরে (কিসা' অর্থ চাদর) ইহরাম বাধার কারণে এবং 
মতান্তরে তার শায়খ হামযা আয্-যায়্যাতের দরবারে এক কাপড়ে অবস্থানের কারণে তিনি এ নামে 
পরিচিতি লাভ করেন। তিনি ছিলেন একাধারে অভিধান (লুগাত ও ভাষা)-বিদ। ব্যাকরণবিদ ও 
প্রখ্যাত কিরাআত বিশেষজ্ঞ সাত ইমামের অন্যতম | তার মূল নিবাস ছিল কুফায়। পরে তিনি 
বাগদাদের নিবাসী হন। তিনি হারুনুর রশীদ ও তার পুত্র আল-আমীনের গৃহ শিক্ষক ছিলেন। 

তিনি ইলমুল কিরাআত শিক্ষা করেছিলেন হামযা ইব্‌ন হাবীব আয্‌-যায়্যাতের নিকটে । প্রথম 
দিকে তিনি উস্তাদের কিরাআত অনুসরণে পাঠদান করতেন। পরে তিনি নিজস্ব কিরাআত পদ্ধতি 
গ্রহণ করে তদনুসারে পাঠদান করেন । আবূ বক্র ইব্‌ন আইয়াশ, সুফিয়ান ইবৃন উয়ায়না প্রমুখ 
হতে রিওয়ায়াত করেছেন এবং তার নিকট হতে রিওয়ায়াত করেছেন ইয়াহইয়া ইব্‌ন যিয়াদ 
আল-ফাররা, আবু উবায়দ প্রমুখ । 

ইমাম শাফিঈ বলেছেন, ‘কেউ নাহু আহরণ করতে চাইলে তাকে কিসাঈর খণ গ্রহণ করতে 
হবে’ কিসাঈ নাহু শাস্ত্র নাহুবিদ ইমাম খলীলের নিকট শিক্ষা করেছেন। একদিন তিনি উসতাদকে 
জিজ্ঞাসা করলেন, আপনি এ ইলম কার কাছে শিখেছেন ? খলীল বললেন, হিজাজের বেদুঈনদের 
কাছে। তখন কিসাঈ হিজাজের পল্লী অঞ্চলে চলে গেলেন এবং মূল আরবী বেদুঈনদের নিকট 
হতে অনেক কিছু লিপিবদ্ধ করলেন । পরে তিনি উসতাদ খলীলের কাছে ফিরে এলে দেখতে 
পেলেন যে তিনি ইনতিকাল করেছেন তার স্থানে ইউনুস শীর্ষ আসন দখল করে নিয়েছেন। এতে 
তাদের দু'জনের মধ্যে বিষয়ভিত্তিক একাধিক তর্কবিবাদ অনুষ্ঠিত হল এবং অবশেষে ইউনুস তার 

কিসাঈ বলেছেন, একদিন আমি হারুনুর রশীদকে নিয়ে সালাত আদায় করছিলাম । তখন 
আমার কিরাআত আমাকে মোহিত করল এবং আমি এমন একটি ভুল করলাম যে ভুল শিশুরাও 


www.almodina.com 


Contents 
৩৫০ আল-বিদায়া ওয়ান নিহায়া 


তাতে লুকমা দিতে দুঃসাহসী হলেন না। আমি সালাত ফেরাবার পর তিনি বললেন, এটি আবার 
কোন লুগাত (কোন গোত্রের ভাষা) ? আমি বললাম চৌকস ঘোড় সওয়ারও কখনও পিছলে 
পড়ে । হারূন বলল, তা হলে তো কিছু বলার নেই। 

কেউ কেউ বলেছেন, আমি একবার কিসাঈর সংগে সাক্ষাত করলাম । তীকে চিন্তিত দেখতে 
পেয়ে আমি বললাম, আপনার কী হয়েছে? তিনি বললেন, উীর ইয়াহ্‌ইয়া ইব্‌ন খালিদ আমাকে 
সংবাদ পাঠিয়েছেন । তিনি আমার কাছে কোন কোন বিষয়ে জিজ্ঞাসা করবেন । আমার ভুল করে 
ফেলার ভয় হচ্ছে। আমি বললাম, আপনার যা ইচ্ছা জবাব দিবেন। আপনি তো কিসাঈ । তিনি 
বললেন, আল্লাহ্‌ যেন সেটিকে - অর্থাৎ তার জিহ্বাকে কেটে দেন। যদি আমি এমন কিছু বলি যা 
আমি জানি না. একদিন কিসাঈ এক কাঠ মিন্ত্রীকে বললেন, এ দরজা দু'টির দাম কত ? ১4) 
(১041 013 মিস্ত্রী তখনই বলল ০৯০০ |; ০০৭০০ হে চড় খেকো ( অধিক ভুল 
করার কারণে যে সাধারণত অধিক পরিমাণে চড়-থাপ্পর খেয়ে থাকে । দুই সালিজ-এর বদলে । 
(অর্থাৎ কিসাঈ তার প্রশ্নে ব্যাকারণগত ভুল করার কারণে মিস্ত্রী ও ইচ্ছা করে ব্যাকরণে ভুল করে 
উত্তর দিল এবং কিসাঈ চড়-থাঞ্সড় খেতে অভ্যস্ত হওয়ার ইংগিত করে তাকে হেয় প্রতিপন্ন 
করল) । 

প্রসিদ্ধ মতে কিসাঈ এ বছর (১৭৯ হি.) ইনতিকাল করেন। তখন তার বয়স হয়েছিল সত্তর 
বছর। এ সময় তিনি রায় অঞ্চলে হারূনুর রশীদের সংগে ছিলেন। রায় অঞ্চলে একই দিনে 
কিসাঈ ও ইমাম মুহাম্মদ ইবনুল হাসান (র)-এর মৃত্যু হয়। এ সম্পর্কে হারূনুর রশীদ বলতেন, 
ফিকাহ্‌ ও আরবী ভাষাকে আমি রায় -এ দাফন করেছি। ইব্‌ন খাল্লিকান বলেছেন, কারো কারো 
তাঁকে স্বপ্নে দেখল, তীর চেহারা ছিল পূর্ণিমার চাদের ন্যায় । সে তাকে জিজ্ঞাসা করল, আপনার 
মালিক আপনার সংগে কি আচরণ করেছেন ? কিসাঈ বললেন কুরআনের ওসীলায় আমাকে 
মাগফিরাত দান করেছেন । আমি বললাম, হামযা-র অবস্থা কি ? কিসাঈ বললেন, তার অবস্থান 
তো ইল্লরিয়টানে (সুউচ্চ মাকামে) আমরা তাকে দূরে অবস্থানকারী তারকার (গ্রহের) ন্যায় 
দেখতে পাই। 


ইমাম মুহাম্মদ ইবনুল হাসান ইব্ন যুফার রে) 

এ বছরে যাদের ইনতিকাল হয় তাদের মধ্য উল্লেখযোগ্যদের তালিকায় অন্যতম- ইমাম 
আবু হানীফা (র)-এর বিশিষ্ট ছাত্র আবু আবদুল্লাহ্‌ মুহাম্মদ ইবনুল হাসান (ইমাম মুহাম্মদ) 
আশ-শায়বানী- মাওলা সূত্রে শায়বান গোত্রের । তার মূল নিবাস ছিল দামেশকের কোন জনপদে । 
তার পিতা ইরাকে আগমন করেন এবং একশ বত্রিশ হিজরীতে ওয়াসিতে ইমাম মুহাম্মদ জন্গ্রহণ 
করেন। তিনি কৃফায় লালিত হন। আবু হানীফা, মিসআর,সাওরী, উমর ইব্‌ন যার্র ও মালিক ইব্‌ন 
মিসওয়াল (র) প্রমুখের কাছে শিক্ষা লাভ করেন । ইমাম মালিক ইব্‌ন আনাস, আওযাঈ ও আবু 
ইউসুফ রে) প্রমুখ হতে হাদীস ও ফিকাহ লিপিবদ্ধ করেন । তিনি বাগদাদে বসবাস করেন এবং 
সেখানে হাদীসের দরস দান করেন। ইমাম শাফিঈ (র) বাগদাদ আগমন করলে একশ চৌরাশি 
হিজরীতে ইমাম মুহাম্মদের নিকট হতে ইল্ম লিপিবদ্ধ করেন। 


www.almodina.com 


Contents 
আল-বিদায়া ওয়ান নিহায়া ৩৫১ 


হারুনুর রশীদ তাকে রাক্কা-র কাষী নিয়োগ করেন ও পরে অব্যাহতি প্রদান করেন। ইমাম 
জিজ্ঞাসা করে আমার মনকে তাতে নিমগ্ন করবে না। বরং তোমরা আমার সম্পদ হতে তোমাদের 
চাহিদা অনুসারে নিয়ে নিবে (এবং প্রয়োজন সমাধা করবে)। কেননা, তা আমার দুশ্চিন্তা লাঘব 
করবে এবং আমার মনকে একাগ্র রাখবে । 

ঈমাম শাফিঈ রে) বলেছেন, তার মত বিশাল পরিধির আলিম, তার চেয়ে অধিক বাগ্মী ও 
সাবলীল জীবন ও সরল প্রাণের অধিকারী আর কাউকে আমি দেখিনি । আমি যখন তাকে কুরআন 
তিলাওয়াত করতে শুনতাম তখন মনে হত যেন, তীর ভাষায়ই কুরআন নাযিল হচ্ছে। তিনি আরও 
বলেছেন, আমি তার চেয়ে অধিক জ্ঞানবান কাউকে দেখিনি । তার প্রভাব ও বুদ্ধিমত্তা দর্শকের 
চোখ ও অন্তর পূর্ণ করে রাখত । ইমাম তাহাবী (র) বলেছেন, ইমাম শাফিঈ (র) ইমাম মুহাম্মদ 
ইবনুল হাসানের কাছে তার কিতাবুস সিয়ার গ্রন্থটি দেয়ার জন্য আবদার করেছিলেন। ইমাম 
মুহাম্মদ তা ধারে প্রদানে সম্মত না হলে শাফিঈ রে) তাকে লিখে পাঠালেন- 

42 ১555 ৪ 6০০৭ 9৫ ৬১১ + le ০০ 590 ৩ 

“বল সে মহান ব্যক্তিকে যার তুলনা আমার দু'চোখ দেখেনি ; এমনকি তিনি এমন যে, যে 
তাকে দেখল সে যেন তীর পূর্বসূরী (বরণীয়)-দের দেখল । ইলমের বিষয় (কিতাব) তার যোগ্য 
ব্যক্তিকে দেয়া হতে বিরত থাকতে ইল্ম-ই তার অধিকারীকে নিষেধ করে । কেননা, তা তো তার 
যোগ্যতাসম্পন্নকে দেয়ার জন্যই হয় তো”... . 

বর্ণনাকারী বলেন, এ কাব্যপত্র পাওয়া মাত্র ইমাম মুহাম্মদ (র) তার কিতাবটি হাদিয়ারপেই 
(ধাররূপে নয়) শাফিঈ (র)-এর জন্য পাঠিয়ে দিলেন। ইবরাহীম আল-হারবী বলেছেন, কেউ 
ইমাম আহমদ ইবৃন হাম্বল (র)-কে বলল, এ সব সূক্ষ্ম মাসআলা আপনি কিরূপে হাসিল করেছেন? 
তিনি বললেন, মুহাম্মদ ইবনুল হাসান রে)-এর কিতাব হতে। | 

আগে উল্লেখ করা হয়েছে যে, ইমাম মুহাম্মদ ও কিসাঈ একই দিনে ইনতিকাল করলে 
খলীফা হারুনুর রশীদ বলেছিলেন, আজ ভাষা ও ফিকাহ্‌কে একত্রে সমাহিত করলাম । মৃত্যুকালে 
ইমাম মুহাম্মদের বয়স হয়েছিল আটান্ন বছর। 


১৯০ হিজরীর আগমন 
এ বছরের উল্লেখযোগ্য ঘটনার. মধ্যে একটি ছিল সমরকান্দ অঞ্চলের শাসনকর্তা (গভর্নর) 
ও স্বাধীনতা দাবী করেন। এতে তার রাজধানী ও সন্নিহিত অঞ্চলের তার অনুগামী হয় এবং বিষয়টি 
জটিল আকার ধারণ করে । খুরাসানের নায়েব আলী ইব্‌ন ঈসা তাকে দমন করার জন্য অভিযান 
পরিচালনা করলে রাফি‘ তাকে পরাজিত করে । এতে বিষয়টি আরও সংগীন আকার ধারণ করে । 
এ বছর রজব মাসের বিশ তারিখে খলীফা নিজেই রোমানদের বিরুদ্ধে অভিযানে বের হন। 
এ সময় তিনি মাথায় বিশেষ ধরনের টুপী (কোলানমুওয়া) পরিধান করেছিলেন । এ প্রসংগে আবুল 


www.almodina.com 


Contents 
৩৫২ আল-বিদায়া ওয়ান নিহায়া 
ol ৬৮৯1 sl all 85 + ১১০৪১ এত ০1৮০ ১৯৪ 
০১35 ৩০০ + ih le Al 
-১১০৪। ৮০ ০৯৫১৭] ll ০, + 3১ Jl ০১৯1 9 55 

“কেউ তোমার দর্শন লাভের প্রার্থী হলে তা সে লাভ করতে পারে দুই হারাম (মক্কা-মদীনায়) 
অথবা দূর সীমান্তে । কেননা, শত্রুর দেশে তোমার অবস্থান তাজী ঘোড়ার পিঠে এবং 
সুখ-বিনোদনের দেশে (হজ্জের সফরে) তোমার অবস্থান উটের পিঠের হাওদায়। ব্যস্ততার 
অজুহাতে পশ্চাতে অবস্থানকারী লোকেরা তোমার সংগ ব্যতীত সীমান্ত দখল ও সংরক্ষণ 
করেনি ।” 

হারনুর রশীদ সীমান্তে পৌছে তিওয়ালা দুর্গে সেনা ঘাটি স্থাপন করলেন। এ সংবাদ পেয়ে 
খৃষ্টান রাজা আন-নাকফো আনুগত্যের পত্র পাঠাল এবং খারাজ ও জিয্য়া পাঠিয়ে দিল। এমনকি 
সমগ্র দেশবাসীর সংগে তার সন্তান ও নিজের জিযয়াও পাঠিয়ে দিল । যার পরিমাণ ছিল বার্ষিক 
পনের হাজার দীনার । আন-নাকফো খলীফার কাছে মুসলিম বাহিনীর হাতে বন্দী এক তরুণীকে 
ফিরিয়ে দেয়ার অনুরোধ জানাল । এ বন্দিনী ছিল রোম সম্রাটের রাজকন্যা এবং সে তার পুত্রের 
বাগদত্তা ছিল। হারুনুর রশীদ বহু হাদিয়া তোহফা ও উপহার সামগ্রীসহ এবং আন-নাকফো 
কাজ্কিত মূল্যবান সুগন্ধিসহ বন্দিনীকে ফেরত পাঠিয়ে দিলেন এবং বার্ষিক তিন লাখ দীনার কর 
পাঠিয়ে দেয়ার ও হিরাক্লা পুনরায় আবাদ না করার শর্ত আরোপ করলেন। 

পরে হারূনুর রশীদ যুদ্ধাভিযানের জন্য উকবা ইব্‌ন জা“ফরকে তার নায়েব নিয়োগ করে 
রাজধানীতে ফিরে এলেন। 

এ বছর সাইপ্রাস (কুবরুস) দ্বীপের বাসিন্দারা চুক্তি ভংগ করলে মা'য়ূদ ইব্‌ন ইয়াহ্‌ইয়া 
তাদের দমনে যুদ্ধ করলেন এবং বিদ্রোহীদের হত্যা করলেন এবং বহু লোককে বন্দী করলেন। 
আবদুল কায়স গোত্রের এক ব্যক্তি বিদ্রোহ উসকানী দিলে তাকে হত্যা করার জন্য হারনুর রশীদ 
লোক পাঠিয়ে দিলেন। এ বছর ঈসা ইব্‌ন মূসা আল-হাদী আমীরুল হজ্জরূপে মুসলিম জনতাকে 
নিয়ে হজ্জ পালন করেন। 

এ বছর যাদের মৃত্যু হয় সে সব বিশিষ্ট ও খ্যাতিমান শীর্ষস্থানীয়দের তালিকা ঃ এ তালিকার 
মধ্যে রয়েছেন- আবুল মুনযির আসাদ ইব্‌ন আয্র ইব্‌ন আমির আল-বাজালী । কৃফা নিবাসী ও 
আবু হানীফা (র)-এর ছাত্র । তিনি বাগদাদ ও ওয়াসিতে বিচারপতির দায়িত্ব পালন করেছেন । পরে 
দৃষ্টিশক্তি ব্যাহত হলে নিজেই কাষীর পদ হতে অব্যাহতি গ্রহণ করেন। 

আহমদ ইবৃন হাম্বল (র) বলেছেন, আবুল মুনযির সত্যভাষী ছিলেন। ইব্ন মঈন তাকে 
আস্থাভাজন (ছিকা) বলেছেন। আলী ইবনুল মাদীনী ও বুখারী তার ব্যাপারে বিরূপ মন্তব্য 
করেছেন। তাকে 'পাগল' আখ্যায়িত করা হয়েছে। ষাট বছর যাবত সিয়াম পালনের কারণে তার 
মস্তিষ্ক (শুকিয়ে) লঘু হয়ে গিয়েছিল । এ কারণে লোকেরা মাজনুন বলতে লাগল । একদিন আবুল 


মুনযির যুনুন মিসরীর হালক্কার কাছে দাড়িয়ে তার বয়ান শুনছিলেন। তখন হঠাৎ চিৎকার করে উঠে 
তিনি এ কবিতা আবৃত্তি করলেন- 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৩৫৩ 


০০১ SEEN ২ GEESE 51485 ০5 ০58 
‘যে অভিযোগের সমাধান দিতে পারে না তার কাছে অভিযোগ উত্থাপনে কোন লাভ নেই ; 
আর সবর করার হিম্মত না থাকলে অভিযোগ না করেও কোন উপায় নেই’ । 


আসমাঈ বলেছেন, একদিন চলার পথে আমি দেখলাম, আবুল মুনযির এক মাতাল বৃদ্ধের 
মাথার কাছে বসে বসে তার শরীর হতে মশা-মাছি তাড়াচ্ছেন। আমি বললাম, এ বুড়োর মাথার 
কাছে বসে কী করছেন ? তিনি বললেন, লোকটি উন্মাদ । আমি বললাম, আপনি উন্মাদ না সে 
উন্মাদ ? আবুল মুনযির বললেন, আমি নই, সে-ই উন্মাদ । কেননা, আমি তো যুহর ও আসর 
জামাআতের সংগে আদায় করে এসেছি। সে জামাআতেও সালাত আদায় করেনি, একাকীও নয়। 
তাছাড়া সে মদ খেয়েছে। আমি তা খাইনি । আমি বললাম এ প্রসংগে আপনার কাব্য প্রতিভার 
বিকাশ ঘটাননি ? তিনি হ্যা বলে, কবিতা আবৃত্তি করতে লাগলেন- 


(০15550194২০ + উন এ) 94 ৫০ 
EUs 31 01৬০এ। ৬৪৩ + PAUL 941 9 
- EY tll 131 ১০ all (০ + ০0 1১২ ls ০৫ ১0 
“আমি “নাবীয' (খেজুর ভেজানো রস) পরিত্যাগ করেছি মাদকসেবীদের জন্য এবং খাটি পানি 
পানে অভ্যস্ত হয়েছি’ । কেননা, নাবীয তো “আযীয' (সম্মানিত ব্যক্তি)-কে নীচ বানিয়ে দেয় এবং 


সুন্দর মুখগুলোকে করে কালিমালিপ্ত। যৌবনে তা বৈধ হওয়ার অবকাশ মেনে নিলেও- 
বার্ধ্যক্য(-এর শুভ্রতা) উদিত হওয়ার পরেও তার জন্য কী অজুহাত থাকতে পারে ? 


আসমাঈ বলেন, আমি বললাম, তুমি ঠিকই বলেছ, তুমি জ্ঞানবান। সে-ই পাগল | এই সালে 
রহমান তামীমী কৃফী, (হারনপুত্র) আল-আমীনের গৃহশিক্ষক । তিনি আ“মাশ হতে হাদীস বর্ণনা 
করেছেন এবং তার নিকট হতে বর্ণনা করেছেন আহমদ ইব্ন হাম্বল (র)। তিনি তার সম্পর্কে 
উত্তম মন্তব্য করতেন। 


ইয়াহ্‌ইয়া ইব্‌ন খালিদ ইব্‌ন বারমাক 

এ বছরে মৃত্যুবরণকারী বিশিষ্টদের অন্যতম ছিলেন উযীর জা'ফর বারমাকীর পিতা উযীর আবু 
আলী ইয়াহইয়া ইব্‌ন খালিদ । খলীফা মাহদী তার পুত্র হারুনুর রশীদকে এ ইয়াহ্‌ইয়া-এর হাতে 
তুলে দিয়েছিলেন এবং ইয়াহইয়া তাকে পুত্রের ন্যায় লালন-পালন করেন । তীর স্ত্রী তাকে নিজপুত্র 
ফাযল ইবৃন ইয়াহ্‌ইয়ার সংগে স্তন্য দান করেন। ্‌ 

হারুনুর রশীদ খিলাফতের মসনদে আসীন হলে তার এ পালক পিতাকে যথাযথ মর্যাদা প্রদান 
করেন। তিনি প্রকাশ্যে বলতেন, “আমার পিতা’ বলেছেন, “আমার পিতা ...... খিলাফাতের 
গুরুত্বপূর্ণ বিষয়গুলো তার নিয়ন্ত্রণে সমর্পিত করলে এবং বারমাকীদের উপর দুর্যোগ নেমে 
আসার পূর্ব পর্যন্ত এ অবস্থা চলতে থাকে । তাদের ভাগ্য বিপর্যয় শুরু হলে জা“ফরকে হত্যা 


আল-বিদায়া ওয়ান নিহায়া (১০ম খ্ড)-78৫ 1. 
wWww.almodina.com 


Contents 


৩৫৪ আল-বিদায়া ওয়ান নিহায়া 


করা হয় এবং তার পিতা ইয়াহ্‌ইয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। কারাগারে থাকা অবস্থায় এ 
বছরই তার মৃত্যু হয়। 

ইয়াহইয়া ছিলেন অভিজাত মানসের অধিকারী ও বাগী, EE 
অধিকারী প্রাজ্ঞ । তার সিদ্ধান্ত ও কর্ম ছিল কল্যাণবহ । একদিন তিনি পুত্রদের বললেন, সব বিষয় 
সম্পর্কেই কিছু না কিছু জ্ঞান আহরণ করবে। কেননা, কেউ কোন বিষয়ে অজ্ঞ হলে তার 
বিরোধিতায় অবতীর্ণ হয়। তিনি আরও বলতেন ঃ | 


ধা “0 ৪:22 প পপ প8ঠঞ্ জুল) EE BE MAG 7 ৬১221555155 
of ০৪ 


55568 
কিরেত ভিন ভিখ যা লিখবে তার উত্তমণ্ডলো মুখস্থ করবে এবং 
যা মুখস্থ করবে তার উত্তমগুলো (শুধু) ব্যক্ত করবে ।” 

তিনি পুত্রদের আরও বলতেন, যখন দুনিয়া (পার্থিব সম্পদ) এগিয়ে আসে তখনও ব্যয় 
করবে। কেননা তা স্থায়ী হবে না এবং যখন দুনিয়া পিছিয়ে যাবে তখনও ব্যয় করবে কেননা, সে 
অবস্থাও স্থায়ী হবে না। 

কেউ চলার পথে তীর আরোহী থাকা অবস্থায় ও সাহায্য প্রার্থনা করলে তখনও তীর সর্বনিম্ন 
বরা রা 

০০৯ (০4০৯৪ ১০ DE + ০০৯৩ ১১০০৯ (০১৪ 
905৮1 এলি ১0 + 6 28৮৭ ye bn 

“হে ‘হাসূর’ (নারী আকর্ষণমুক্ত পৃত পবিত্র নবী) ইয়াহ্‌ইয়া (আ)-এর “মিতা”! আপনার জন্য 
আমাদের পালনকর্তার দু'টি জান্নাত তৈরি করে রাখা হয়েছে। (কেননা,) যে কেউ পথ চলতে 
আপনাদের পাশ দিয়ে যায় তার জন্য আপনাদের দান বরাদ্দ রয়েছে দুইশ । (কিন্তু) আমার মত 
লোকের জন্য দুইশ দিরহাম স্বল্প ; তা তো ব্যস্ত অশ্বারোহী পথচারীর জন্য ৷' - 

এ কবিতা শুনে ইয়াহ্‌ইয়া বললেন, তুমি সত্য বলেছ। একথা বলে তাকে তার বাড়িতে নিয়ে 
যাওয়ার আদেশ দিলেন। বাড়িতে পৌছে তার খবরাখবর জিজ্ঞাসা করলে সে বলল যে, সে 
ইদানিং বিয়ে করেছে এবং সে তার স্ত্রীকে তুলে আনতে চায়। তখন ইয়াহইয়া তাকে তার 
মহরানা বাবদ চার হাজার, তার বাড়ি বাবদ চার হাজার আসবাবপত্র বাবদ চার হাজার । বউ তুলে 
আনার খরচ বাবদ চার হাজার এবং আনুষঙ্গিক অনুষ্ঠান খরচ বাবদ চার হজার দিরহাম দিয়ে 
দিলেন। 

আর একদিন এক ব্যক্তি এসে তার কাছে,কিছু চাইলে তিনি বললেন, পৌড়া কপাল 
কোথাকার ! এমন সময় তুমি আমার কাছে এসেছ যে, আমার কাছে বিশেষ কোন সম্পদ নেই। 
তবে (এক কাজ কর) আমার এক বন্ধু আমাকে আমার পসন্দনীয় কিছু হাদিয়া দেয়ার জন্য 
অনুমতি চেয়ে পাঠিয়েছে । আমি জানতে পেরেছি যে, তুমি তোমার একটি বাদী বিক্রি করতে 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৩৫৫ 


চাও । সে বাদীর মূল্য তোমাকে তিন হাজার দীনার প্রস্তাব করা হয়েছে। আমি বন্ধুর কাছে হাদিয়া 
রূপে সে বাদীটী চাইবো । তুমি কিন্তু সেটি তার কাছে ত্রিশ হাজার দীনারের কমে বেচবে না। 

তখন সে লোকেরা এসে আমার সংগে বাদীর দরদাম করে তা বিশ হাজার দীনার পর্যন্ত 
পৌছল। এত বেশী মূল্য শুনে তা প্রত্যাখ্যান করার ব্যাপারে আমার মন দুর্বল হয়ে গেলে আমি 
তা বিক্রয়ে সম্মতি দিয়ে দিলাম । তারা বাদী নিয়ে গেল এবং আমি বিশ হাজার দীনার বুঝে নিলাম । 
তারা বাদীটি ইয়াহ্ইয়াকে হাদিয়া দিল। পরে আমি ইয়াহ্ইয়ার সংগে সাক্ষাত করলে তিনি 
বললেন, কত মূল্যে বিক্রি করেছিলে ? আমি বললাম, বিশ হাজার দীনার । ইয়াহইয়া বললেন, 
তুমি ছোট মনের লোক ! যাও তোমার বাদী তোমার কাছে নিয়ে যাও। আর ইতোমধ্যে আমার 
আর ঘোড়সওয়ার / পারসিক (৬,১6৪) বন্ধু অনুরোধ করেছে। আমি যেন তার কাছে হতে 
পসন্দনীয় কোন হাদিয়া চেয়ে নেই । আমি তার কাছে এ বাদীটিই চাইব । তুমি কিন্তু এটি পঞ্চাশ 
হাজার দীনারের কমে তার কাছে বিক্রি কর না। পরে মে লোকেরা আমার কাছে এল এবং বাদীর 
মূল্য ত্রিশ হাজার দীনার পর্যন্ত বাড়িয়ে দিল। আমি সেটি তাদের কাছে বেঁচে দিলাম । পরে আমি 
ইয়াহ্ইয়ার কাছে গেলে এবারও তিনি আমাকে ভর্সনা করলেন এবং বাদী আমাকে ফিরিয়ে 
দিলেন। তখন আমি বললাম, আমি আপনাকে সাক্ষী করছি যে সে মুক্ত (আযাদ) এবং আমি 
তাকে স্ত্রীরূপে গ্রহণ করলাম । আমি বললাম, যে বাদী আমাকে পঞ্চাশ হাজার দীনার পাইয়ে দিল 
আমি কোন দিন তার অবমূল্যায়ন করব না। 

খতীব বর্ণনা করেছেন, হারূনুর রশীদ মানসূর ইব্‌ন যিয়াদের কাছে এক কোটি দিরহাম দাবী 
করলেন । তখন তার কাছে দশ লাখের অধিক ছিল না। ওদিকে খলীফা তাকে চব্বিশ ঘণ্টার মধ্যে 
এ অর্থ প্রদান না করলে তাকে হত্যা করা ও তার বাড়ি-ঘর মিসমার করে দেয়ার হুমকি দিলেন । 
সুতরাং মানসূর অত্যন্ত দুশ্চিন্তায় পড়ে গেলেন। তিনি ইয়াহ্‌ইয়া ইব্‌ন খালিদের কাছে গিয়ে তাকে 
তার সংকটের বিষয়টি অবহিত করলে তিনি নিজে তাকে পঞ্চাশ লাখ দিলেন এবং পুত্র ফলের 
নিকট হতে বিশ লাখ এনে দিলেন। পুত্রকে তিনি বললেন, বাবা ! আমি শুনেছি যে, তুমি এ অর্থ 
দিয়ে একটি জমি খরিদ করার ইচ্ছা করেছিলে । এটি (সাহায্য প্রদানে) এমন এক সম্পদ যা 
কৃতজ্ঞতার ফসল ফলাবে এবং যা যুগ যুগ ধরে বিদ্যমান থাকবে । তিনি তার অপর পুত্র জাফরের 
নিকট হতে দশ লাখ এনে দিলেন এবং তীর বাদী দানানীরের নিকট হতে একটি হার নিয়ে নিলেন 
যেটি একলাখ বিশ হাজার দীনারে (তখনকার বারলাখ দিরহামের সমমূল্য) খরিদ করা হয়েছিল 
এবং তাতে কারুকাজকারী (১,১24 ট্যাক্স আদায়কারী! প্রার্থী)-কে বলেছিলেন, এটি বিশ লাখ 
হিসাবে ধরলাম । 

এসব অর্থ সম্পদ হারুনুর. রশীদ সমীপে উপস্থিত করা হলে তিনি হারটি ফিরিয়ে দিলেন। 
কেননা, তিনিই এটি ইয়াহ্ইয়ার বাদীকে হিবা করে দিলেন। সুতরাং একবার হিবা প্রদত্ত বস্তু 
ফিরিয়ে নেয়া পসন্দ করলেন না। 
অঢেল প্রাচুর্যের পরে আমরা আজ এ অবস্থায় পৌছেছি। ইয়াহইয়া বললেন, বাবা ! মজনুমের বদ 
দু'আ আমরা রাতের আঁধারে চলছিলাম এবং সে বদ দু'আর ব্যাপারে উদাসীন ছিলাম । আল্লাহ্‌ 
তাতে ‘উদাসীন’ থাকেননি । এরপর তিনি এ কবিতা আবৃত্তি করলেন- 


www.almodina.com 


Contents 


৩৫৬ আল-বিদায়া ওয়ান নিহায়া 
35০৫০545055 + 93 2 OES pS 
- GES ০১৯ Ci AC + Mie 0053 ১৮ ভন । 
54৮৮8551578 
ন সংকট দেখা দেয় না)। সময় দীর্ঘদিন তাদের ব্যাপারে নীরবতা অবলম্বন করে থাকে, পরে 
8512, 
হা জা 
দিরহামের অনুদান বরাদ্দ করে রেখেছিলেন । এ কারণে সুফিয়ান সিজদায় পড়ে তার জন্য দু'আ 
করতেন ও বলতেন, ইয়া আল্লাহ্‌ ! সে আমার দুনিয়ার ঝামেলা মিটিয়ে দিয়েছে এবং আমাকে 
ইবাদাতের জন্য অবসরযুক্ত করে দিয়েছে । সুতরাং আপনি তার আখিরাতের সমস্যা মিটিয়ে দিন। 
ইয়াহ্‌ইয়ার মৃত্যু হলে তার কোন বন্ধু তাকে স্বপ্নে দেখে বলল, তোমার পালনকর্তা তোমার সংগে 
কী আচরণ করেছেন ? ইয়াহ্ইয়া বললেন, সুফিয়ানের দু'আর বরকতে আমাকে মাফ করে 
দিয়েছেন। | 
ইয়াহইয়া রাফিকা কারাগারে অন্তরীণ থাকা অবস্থায় এ বছরের মুহাররম মাসের তিন তারিখে 
ইনতিকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল সত্তর বছর । পুত্রে ফযল তার জানাযার সালাতে 
_ ইমামতী করেন এবং ফোরাত তীরে তাকে দাফন করা হয়। তার পকেটে একটি চিরকুট পাওয়া 
গিয়েছিল যাতে তার নিজ হস্তাক্ষরে লেখা ছিল ৪ 


20s 620 


১১৯২ - Hl Jad Hd pS - ১৪৪০ 45 0০৮০৩ ৫০০১৭ 95 
০০058) 
‘প্রতিপক্ষ (বাদী) আগে চলে গিয়েছে। বিবাদী পিছনে পিছনে চলছে । বিচারপতি হবেন সে 
ন্যায় বিচারক যিনি যুলুম করেন না এবং যার সাক্ষ্য গ্রহণের প্রয়োজন হয় না। চিরকুটটি হারুনুর 
রশীদের কাছে পৌছানো হল? তিনি সেটি পাঠ করলেন এবং সেদিন দিনভর কীদলেন। পরে 
দীর্ঘদিন পর্যন্ত তার মুখাবয়বে মর্মবেদনা প্রস্কুটিত ছিল। | 
ইয়াহ্ইয়ার স্ুতিতে জনৈক কবি বলেছেনঃ 
05505584158 085 4 Se ESL nll 
এড 05215 95 595 + 8509 022 05 0৮5 Cl 
“আমি দান-বদান্যতাকে জিজ্ঞাসা করলাম । তুমি কি স্বাধীন ? সে বলল, না, আমি তো 
ইয়াহইয়া ইব্‌ন খালিফের গোলাম । আমি বললাম, ক্রয়সূত্রে ? সে বলল, না বরং সে মীরাছ 
সূত্রে । প্রজন্ম পরম্পরায় পুরুষানুক্রমে আমার গোলাম সত্তার মীরাছ লাভ করেছে ।” 


১৯১ হিজরীর আগমন 


এ বছরের উল্লেখযোগ্য ঘটনাসমূহ $ ছারাওয়ান ইব্‌ন সায়ফ নামের এক ব্যক্তি ইরাকের 
শ্যামল সমভূমি অঞ্চলে বিদ্রোহ করে এবং নগর হতে নগরে ঘুরে ঘুরে বিদ্রোহ ছড়িয়ে দেয়। 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৩৫৭ 


তাকে দমন করার জন্য হারুনুর রশীদ তাওক ইব্‌ন মালিককে অভিযানে প্রেরণ করেন। তাওক 
তাকে পরাস্ত করে । ছারাওয়ান আহত হয় এবং তার অনুসারীরা ব্যাপকহারে নিহত হয় । তাওক 
খলীফার কাছে বিজয়বার্তা প্রেরণ করেন। 

ইয়াহইয়া ইব্‌ন মুআযকে প্রেরণ করেন এবং তাকে শামের নায়েব নিযুক্ত করেন৷ এবছর বাগদাদে 
প্রচণ্ড বরফপাত হয়। 

এ বছর ইয়াধীদ ইব্‌ন মাখলাদ হুবায়রী দশ হাজার যোদ্ধাসহ রোমানদের বিরুদ্ধে অভিযান 
পরিচালনা করেন। রোমানরা তাকে সংকীর্ণ পরিসরে কোণঠাসা করে তুরসূস হতে দুই মনযিল 
দূরবর্তী স্থানে পঞ্চাশজন সহযোদ্ধাসহ তাকে হত্যা করে । অবশিষ্টরা পরাজিত হয় ।. হারূনুর রশীদ 
সাইকা গ্ৰীষ্মকালীন) অভিযানের দায়িত্ব প্রদান করণ হারছামা ইব্‌ন আয়্যানকে । তার সহযোদ্ধা 
তালিকাভুক্ত করা হয় ত্রিশ হাজার। এদের অন্যতম ছিলেন ব্যয় নির্বাহের দায়িত্ব প্রাপ্ত মানসূর 
আল-খাদিম। 

হারনুর রশীদ নিজেও কাছাকাছি অবস্থানের উদ্দেশ্যে হাদাছের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন । 
তিনি সব গির্জা ও যাজকদের ঝুপড়ি নিবাস ধ্বংস করার আদেশ দেন এবং বাগদাদ ও অন্য সব 
নগরের যিম্মীদের পোশাক ও বেশভুষায় পার্থক্য রক্ষার আদেশ জারী করেন। এ বছরেই খলীফা 
আলী ইব্ন মৃসাকে খুরাসানের শানসকর্তার পদ হতে বরখাস্ত করে তার স্থলে হারছামা ইব্‌ন 
আয়্যানকে সেখানকার শাসনকর্তা নিয়োগ করেন। এ বছরের শাওয়াল মাসে হারুনুর রশীদ 
হিরাকাল জয় করে তা ধ্বংস করে দেন এবং সেখানকার বাসিন্দাদের বন্দী করেন। রোমের 
প্রত্যন্ত অঞ্চলে আয়ান যারাবা ও আল কানীসাতুস সাওযা (কৃষ্ণ গীর্জা) অভিমুখে ক্ষুদ্র বাহিনী প্রেরণ 
করেন এবং সমগ্র অঞ্চলে বাহিনী ছড়িয়ে দেন। এ সময় হিরাকালায় প্রতিদিন এক লাখ পঁয়ত্রিশ 
হাজার ভাতাভোগী লোকের (ভারাটে সৈনিকের) প্রবেশ ঘটেছিল । 


খলীফা হুমায়দ ইব্‌ন মা'মুফকে শামের উপকূলবর্তী অঞ্চলসমূহ হতে মিসর পর্যন্ত এলাকার 
শাসনকর্তা নিয়োগ করেন এবং কুবরুস (সাইপ্রাস) দ্বীপে প্রবেশ করে সেখানকার বাসিন্দাদের 
বন্দী করে তাদের রাশিয়ায় নিয়ে আসেন এবং সেখানে দাস-দাসীরূপে তাদের বিক্রয় করা হয়। 
এমনকি আজকের মূল্য দুই হাজার দীনারে উঠেছিল । তাদের বিক্রয় সম্পাদন করেন কাষী আবুল 
বুখতারী। | 


এ বছরে ফাযল ইব্ন সাহ্‌ল মামূনের হাতে ইসলাম গ্রহণ করেন। এ বছর হজ্জের আমীর 
ছিলেন ফাযল ইবৃন আব্বাস ইবৃন মুহাম্মদ ইবৃন আলী আব্বাসী । তিনি ছিলেন মক্কার প্রশাসক ৷ এ 
বছর হতে দুইশ পনের হিজরী সন পর্যন্ত লোকেরা গ্রীষ্মকালীন ভাতা পায়নি। 

এ বছরে যাদের ইনতিকাল হয় তাদের শীর্ষস্থানীয়দের মধ্যে রয়েছেন - সালামা ইবনুল ফাযল 
ইসহাক হতে হাদীস বর্ণনা করেছেন। তিনি হারুনুর রশীদের কাছে আগমন করলে খলীফা তাকে 
বিপুল অর্থ প্রায় পঞ্চাশ হাজার প্রদানের আদেশ দিয়েছিলেন । কিন্তু তিনি তা গ্রহণ করতে সম্মত 
হননি। উেল্লেখযোগ্যদের মধ্যে আরও ছিলেন) ফাযল ইব্‌ন মুসা শায়বানী, মুহাম্মদ ইব্‌ন সালামা । 


www.almodina.com 


Contents 
৩৫৮ আল-বিদায়া ওয়ান নিহায়া 


মুহাম্মদ ইবনুল হুসায়ন আল মিসসীসী । আস্থাভাজন দুনিয়া ত্যাগী সাধকদের অন্যতম । যিনি 
বলতেন, বিগত পঞ্চাশ বছর ধরে আমি এমন কোন কথা বলিনি যার জন্য আমার ক্ষমা প্রার্থনার 
প্রয়োজন হবে । এ বছরে মৃত্যুবরণকারীদের মধ্যে অন্যতম ছিলেন মা“মার আর-রাকৃকী । 


১৯২ হিজরীর আগমন 

এ বছরে হারছামা ইব্‌ন আ'য়্যান খুরাসানের শাসনকর্তারূপে সেখানে গমন করে পূর্ববর্তী 
শাসনকর্তা আলী ইব্‌ন ঈসাকে গ্রেফতার করেন এবং তার সব সম্পদ ও মূল্যবান সংগ্রহ বাজেয়াপ্ত 
করেন। পরে তাকে উটের পিঠে উল্টোমুখো বসিয়ে সমগ্র খুরাসান অঞ্চলে তার 'কুকীর্তি'র 
বিবরণ প্রচার করা হয়। হারছামা এসব বিষয়ে পত্র লিখে খলীফাকে অবহিত করলে খলীফা এতে 
সন্তুষ্টি প্রকাশ করেন.। পরে হারছামা আলীকে খলীফার দরবারে পাঠিয়ে দিলে তিনি তাকে তার 
বাগদাদের বাড়িতে অন্তরীণ করে রাখেন। এ বছর হারুনুর রশীদ ছাবিত ইব্‌ন নাস্র ইব্‌ন 
মালিককে সীমান্তবর্তী অঞ্চলের শাসনকর্তা নিয়োগ করেন। ছাবিত রোম অঞ্চলে অভিযান 
পরিচালনা করে মাতমূরা জয় করেন নেন। এ বছর ছাবিতের মাধ্যমে মুসলমান ও রোমানদের 
মধ্যে সন্ধি সম্পাদিত হয়। 

এ বছর যুররাসিয়া (ভ্রান্ত ধর্মদ্রোহী) সম্প্রদায় জুববাল ও আযারবায়জান অঞ্চলে বিদ্রোহ করলে 
হাজার অশ্বারোহী সেনাসহ প্রেরণ করেন । আবদুল্লাহ্‌ বিদ্রোহীদের বিপুল সংখ্যককে হত্যা ও বন্দী 
করেন এবং তাদের নারী ও সন্তানদের বন্দী করে সকল বন্দী বাগদাদে পাঠিয়ে দেন। খলীফা 
তাদের পুরুষদের হত্যা করার এবং নারী ও সন্তানদের বাগদাদে বিক্রয়ের আদেশ প্রদান করেন। 
খুযায়মা ইব্‌ন খাযিমও ইতোপূর্বে এ ধর্মদ্বোহীদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। . 

এ বছরের রবীউল আউয়ালে হারুনুর রশীদ রাক্কা হতে নৌপথে বাগদাদ আগমন করেন। 
অভিযান পরিচালনা করা । কেননা, রাফি বিদ্রোহ করে সমরকন্দ ও পার্শ্ববর্তী বিশাল অঞ্চলে কর্তৃত্ব 
প্রতিষ্ঠা করেছিল । শাবান মাসে হারুনুর রশীদ খুরাসান অভিমুখে রওনা করেন। বাগদাদে তিনি 
পুত্র মুহাম্মদ আল-আমীনকে তার স্থলাভিষিক্ত নিয়োগ করেন। অপর পুত্র মামুন তার ভাই 
আমীনের বিশ্বাসঘাতকতার ভয়ে পিতার সংগে যাওয়ার অনুমতি প্রার্থনা করলে তিনি তাকে 
অনুমতি প্রদান করেন এবং মামূন খলীফার সফর সঙ্গী হন। 


পথিমধ্যে হারূন তার জনৈক আমীরের কাছে তার তিন পুত্রের দুর্মতি ও অসদাচরণের 
অভিযোগ করেন। অথচ তিনি তাদের ‘যুবরাজ’ ঘোষণা করে রেখেছিলেন । তিনি আমীরকে তার 
দেহের একটি ব্যধির অবস্থা দেখিয়ে বলেন, আমীন, মামূন ও কাসিম- এ তিনজনের প্রত্যেকেই 
আমার কাছে গোয়েন্দা নিয়োগ করে রেখেছে। তারা আমার শ্বাস-প্রশ্বাস গণনা করছে এবং আমার 
সময় ফুরিয়ে যাওয়ার বাসনা পোষণ করছে। এ অবস্থা তাদের জন্য অকল্যাণকর । হায় যদি তারা 
বুঝত। ! তখন আমীর তীর জন্য দু'আ করলেন এবং খলীফা তাকে তার কর্মস্থলে ফিরে যাওয়ার 
আদেশ প্রদান করে তাকে বিদায় জানালেন । এটাই ছিল তাদের শেষ দেখা। 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৩৫৯ 


এ বছর হারূরীরো (খারিজী) বসরার প্রান্ত বিদ্রোহ ছড়িয়ে দেয় এবং খলীফার আমিলকে হত্যা 
করে। হারুনুর রশীদ এ বছর হায়সাম ইয়ামানীকে হত্যা করেন। ঈসা ইব্‌ন জা“ফর হারূনুর 
রশীদের সংগে সাক্ষাতের উদ্দেশ্যে রওয়ানা করলে পথিমধ্যে তার মৃত্যু হয়। এ বছর হজ্জের 
আমীর ছিলেন আববাস ইবৃন আবদুল্লাহ্‌ ইবৃন জা“ফর ইব্‌ন আবূ জাফর আল-মানসূর । 

এ বছরে মৃত্যুবরণকারী বিশিষ্ট ব্যক্তিবর্গ 

এদের মধ্যে অন্যতম ছিল আবুল কাসিম ইসমাঈল ইব্‌ন জামি‘ ইব্‌ন ইসমাঈল ইব্‌ন 
আবদুল্লাহ্‌ ইবনুল মুত্তালিব ইবৃন আবু ওয়াদাআ। সে ছিল বিখ্যাত গীতি শিল্পী । তার গীতি প্রতিভা 
ছিল প্রবাদতুল্য । প্রথম দিকে সে কুরআন হিফ্জ করতে শুরু করেছিল । পরে গীতি শিক্ষার প্রতি 
আকৃষ্ট হয়ে কুরআন বর্জন করে । 

আল মাগানী-র গ্রন্থকার আবুল ফারজ ইব্‌ন আলী ইবনুল হুসায়ন তার সম্পর্কে বিস্ময়কর 
কাহিনী বর্ণনা করেছেন। আবুল কাসিম বলেছেন, আমি একদিন হাররানে একটি কুঠরীর উপর 
থেকে নিচে রাস্তার দৃশ্য দেখছিলাম । তখন সেখানে একটি কাল দাসী এল । তার সংগে ছিল পানি 
বহনের জন্য একটি মশক । সে মশকটি রেখে বসে পড়ল এবং উচ্ছ্বাসের সংগে গাইলে লাগল- 

(81511১555০০ 0০5 Ul + 5৯ এ ৫ চন lt এ 
- ০০১০ SEO 424 39 + als ০০০1 ll ০৮০ রতি 

‘আল্লাহ্‌র কাছেই অভিযোগ করি তার কৃপণতা ও আমার দান-বদান্যতার। আমি তাকে দিয়ে 
যাচ্ছি মধু, সে আমাকে ‘দান’ করছে তিক্ত মাকাল। প্রেমের আহতকে ফিরিয়ে দাও ...... তুমিই 
তাকে করেছ খুন ; তাকে করে রেখ না দিশাহারা চিত্ত, আসক্তিতে নিমজ্জমান। 

আবুল কাসিম বলেন, আমার কান এমন কিছু শুনল যা আমাকে ধৈর্যহারা করে দিল । আমি 
তা দাসীর মুখে আর একবার শোনার প্রতীক্ষায় রইলাম । কিন্তু সে দাড়িয়ে চলতে শুরু করল। 
আমি দ্রুত উপর হতে নেমে তার পিছনে ছুটলাম এবং তাকে কলি দু'টি আবার শোনাতে বললাম। 
সে বলল, আমাকে প্রতিদিন আমার উপরে মালিকের বরাদ্দকৃত “খারাজ' দুই দিরহাম উপার্জন 
করে দিতে হয়। তখন আমি তাকে দুই দিরহাম দিয়ে দিলে কলি দু'টি আবার শোনাল। আমি তা 
মুখস্ত করে নিলাম এবং সেদিন সারা দিন আমি তা আবৃত্তি করতে লাগলাম । কিন্তু সকাল হলে তা 
আমি ভুলে গেলাম । সে দিনও কাল দাসী এলে আমি তাকে তা পুনরায় শোনাতে বললাম । আজও 
সে দুই দিরহাম নিয়েই তা আমাকে শোনাল । পরে বলল, তোমার কাছে চার দিরহাম ভারী মনে 
হচ্ছে মনে হয়। কিন্তু, আমার তো মনে হয়, এ দিয়ে তুমি চার হাজার দীনার উপার্জন করবে। 

আবুল কাসিম বলেন, পরে এক রাতে আমি কলি দু'টি হারূনুর রশীদকে গেয়ে শুনালাম। 
তিনি আমাকে এক হাজার দীনার দান করলেন এবং পরপর তিনবার তিনি আমাকে তা পুনরায় 
শোনাতে বললেন ও আমাকে. তিন হাজার দীনার দিলেন । তখন আমার মুখে মৃদু হাসি দেখে 
খলীফা জিজ্ঞাসা করলেন, তুমি হাসলে কেন ? তখন আমি বাদীর ঘটনাটি শোনালাম । তিনি হাসি 
দিয়ে এক হাজারের দীনারের একটি থলে আমার দিকে ছুঁড়ে দিলেন এবং বললেন, কাল বাদীকে 
মিথ্যাবাদী বানাতে চাই না। তার অপর একটি ঘটনা এই- আবুল কাসিম বলেন, একদিন সকালে 
আমার কাছে মাত্র তিনটি দিরহাম ছিল । আমি দেখলাম, এক বাদী ঘাড়ে কলসী নিয়ে কূপের দিকে 
যাচ্ছে এবং ছুটতে ছুটতে বেদনা ভরা কঠে সুর করে গাইছে- 


www.almodina.com 


Contents 


৩৬০ আল-বিদায়া ওয়ান নিহায়া 


(১১৮০ LD ১১10০101915 + GO 1১৮ 5০ Al 0545৬ 

১1২18 এ৯৬ ই উল কত ০41৮012 এ 

Gy 3 LIE Ay (১০১৯ + ssl sh alt 02) Cs (২ 51 

“বন্ধুদের কাছে আমাদের রাত সুদীর্ঘ হওয়ার দুঃখের কথা বললাম । তারা বলল, আমাদের 
রাত যে কত ছোট ! (দ্রুত ফুরিয়ে যায়।) এ অবস্থা এ কারণে যে, সুখ নিদ্রা দ্রুত তাদের 
চোখগুলোকে আচ্ছাদিত করে। কিন্তু সে নিদ্রা আমাদের চোখ আচ্ছাদিত করে না। জ্বালাতনকারী 
রাত যখন প্রেমিকের নিকটবর্তী হয় তখন তার অস্থিরতা বাড়তে থাকে । আর রাতের নিকট 
আগমনে ওরা হয় (সুখ ন্দ্রার খেয়ালে) আনন্দিত । আমাদের যে দুরবস্থায় রাত কাটে তারাও যদি 
সে অবস্থার সম্মুখীন হত, তবে অবশ্যই শয্যায় তাদের অবস্থা আমাদের মতই হত ।” 

আবুল কাসিম বলেন, আমার দিরহাম তিনটি তাকে দিয়ে দিলাম এবং গানটি আর একবার 
শোনাতে বললাম । সে বলল, তুমি তো এর বিনিময়ে এক হাজার দীনার, এক হাজার দীনার, এক 
হাজার দীনার উসুল করবে। পরে এক রাতে হারূনুর রশীদ এ গানটির জন্য আমাকে তিন হাজার 
দীনার দান করলেন। 
বক্র ইবনুন নাত্তাহ্‌ 

এ বছরে মৃত্যুবরণকারী বিশিষ্টদের অন্যতম আবু ওয়াইল বকর ইবনুন নাতৃতাহ্‌ আল-হানাফী 
আল-বসরী | খ্যাতিমান কবি, হারুনুর রশীদের যুগে বাগদাদে বসবাস করেন । কবি আবুল 
আতাহিয়্যার সংগে উঠা-বসা ছিল । আবূ আফ্ফান বলেছেন, মুহাদ্দিসদের মধ্যে সুরুচিপূর্ণ কাব্য 
প্রতিভায় খ্যাতিমান ছিলেন চারজন । তাদের প্রথমজন বক্র ইবনুন নাত্তাহ্‌। মুবাররাদ বলেছেন, 
আমি হাসান ইব্‌ন রাজাকে বলতে শুনেছি, একদল কবি কাব্যচর্চার আসরে সমবেত হল । তাদের 
অন্যতম ছিলেন বক্র ইবনুস নাত্তাহ্‌। কবিরা তাদের দীর্ঘ কবিতা শুনিয়ে শেষ করলে বক্র 
" ইবনুন নাত্তাহ্‌ তীর স্বরচিত কবিতা পাঠ করলেন £ 


(51০81185725 + Eb SS 91 005০ 


FHCs জনি 
- ০০০০1 032 4০2 + 8505 ০০ 98৯5। ১১১০7] 

“যদি সে তার সম্মতিটুকু লিখে দিত এবং তাতে চোখের পাতা (চলমান ক্রন্দন হতে) শুকিয়ে 
যেত কিংবা চোখের পাতা নির্মিলিত হত (ন্দ্রা এসে যেত), তাতে তার কোন ক্ষতি হয়ে যেত 
না- অর্থাৎ এমন এক প্রেমিকের ব্যাপারে সুপারিশ যার বাসনা, আর যদি নিঃশেষ হয়ে যেত। যে 
সুপারিশ তার কাছে প্রত্যাখ্যাত-ই হত । হে মন ! ধৈর্যধারণ করে রাখ, আর জেনে রাখ, তার 


কাছে তেমনই আলা রাখা যায় যেমন বিগত দিনে হয়েছে। দৃষ্টিবানে হত্যাকারীর কারণে চোখের 
পাতাগুলো ব্যাধ্গ্স্ত হয়েছে শুধু এ কারণে যেন আমি ব্যাধিগ্রস্ত হই।” | 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৩৬১ 


বর্ণনাকারী বলেন, উপস্থিত কবিগণ তার এ কবিতা লুফে নিল এবং সকলে ছুটে এসে তার 
মাথায় চুমু খেতে লাগল। | | 


ইবনুন নাত্তাহের মৃত্যুতে আবুল আতাহিয়া তার শোকগাথায় বললেন ঃ 
(GL) 00 35 ll ৮০০0 ০৩৫ + 455 ৯21 005 ০০ ৩০। 


আবূ ওয়াইল বক্র ইবনুন নাত্তাহ্‌ ইনতিকাল করল, কবিতাও বিচ্ছিন্ন হয়ে গেল (ঘুমিয়ে 
পড়ল)। 


বাহলুল পাগল 

এ বছরে মৃত্যুবরণকারীদের অন্যতম ছিলেন (আল্লাহ্র, পাগল বাহলুল মজনূন। বাহলুল 
সাধারণত কুফার কবরস্থানে অবস্থান করতেন। তার বাণী-বক্তব্য ছিল অতি মূল্যবান । হারূনুর 
রশীদ ও অন্যান্যদের তার উপদেশ দেয়ার বিষয়টি পূর্বে আলোচিত হয়েছে। 


আবদুল্লাহ্‌ ইব্ন ইদরীস 

এ বছর যাদের ইনতিকাল হয় তাদের অন্যতম বিশিষ্ট ব্যক্তি ছিলেন আবদুল্লাহ্‌ ইব্‌ন ইদরীস 
আল-আওফী আল-কৃফী । তিনি আ'“মাশ, ইব্‌ন জুরায়জ, শু“বা, মালিক ও আরও অনেকের নিকট 
হতে হাদীস আহরণ করেছেন। তার নিকট হতে হাদীস শাস্ত্রের ইমামগণের একদল হাদীস 
রিওয়ায়াত করেছেন। 


হারুনুর রশীদ তাকে কাষী নিয়োগ করার জন্য আহ্বান করেছিলেন । তিনি “আমি এর উপযোগী 
নই’ বলে কঠোর রূপে আত্মরক্ষা করলেন। তীর পূর্বে ওয়াকী' (র)-কে এ পদের প্রস্তাব দেয়া 
হয়েছিল এবং তিনিও তা গ্রহণে অস্বীকৃতি জানালেন। পরে হাফ্স ইব্‌ন গিয়াছকে প্রস্তাব দেয়া হলে 
তিনি তা গ্রহণ করলেন। খলীফা তাদের প্রত্যেককে সফর করে আসার কষ্ট স্বীকারের সূত্রে পাচ 
হাজার করে “যাতায়াত ভাতা" প্রদানের আদেশ দিলে ওয়াকী“ ও ইব্‌ন ইদরীস তাও গ্রহণ করলেন 
না। হাফ্স তা গ্রহণ করলেন। এ কারণে ইব্‌ন ইদরীস আজীবন তার সংগে কথা না বলার কসম 
করলেন। কোন এক হজ্জের সফরে হারুনুর রশীদের সংগে তার দুই পুত্র আমীন ও মামূন এবং 
কাষী ইমাম) আবু ইউসুফ তার সংগে ছিলেন। কৃফায় পৌছে খলীফা সেখানকার মুহাদ্দিসগণকে 
সমবেত হওয়ার আদেশ দিলেন। উদ্দেশ্য ছিল তার পুত্রদ্বয়ের জন্য হাদীস আহরণের ব্যবস্থা করা। 
মুহাদ্দিসগণ সকলে উপস্থিত হলেন । কিন্তু ইব্‌ন ইদরীস ও ঈসা ইব্‌ন ইউনুস উপস্থিত হলেন না। 
সমরেত মাশায়খগণের নিকট হতে হাদীস শ্রবণ সম্পন্ন করার পর আমীন ও মামুন ইব্‌ন ইদরীসের 
কাছে গেলেন । তিনি তাদের একশ হাদীস শোনালেন । তখন মামূন বললেন, চাচা, আপনি চাইলে 
আমি হাদীসগুলো এখনই মুখস্থ শুনিয়ে দিতে পারি । শায়খ অনুমতি দিলে মামূন তা হুবহু শুনিয়ে 
দিলেন। শায়খ তার মেধা ও মুখস্থ শক্তিতে অভিভূত হলেন। পরে মামুন তাকে কিছু সম্পদ 
দেয়ার ইচ্ছা প্রকাশ করলে তিনি তার কিছুই গ্রহণ করলেন না। ৃ 

পরে দুই ভাই ঈসা ইব্‌ন ইউনুসের কাছে গিয়ে তার কাছেও হাদীস শুনলেন। মামুন শায়খকে 
দশ হাজার মুদ্রা দেয়ার ইচ্ছা করলে তিনি তা গ্রহণে সম্মতি দিলেন না। শায়খ পরিমাণটি কম মনে 
করেছেন এ ধারণায় মামুন পরিমাণ দ্বিগুণ করার কথা বললে শায়খ বললেন, আল্লাহ্র কসম ! ছাদ 
পর্যন্ত এ মসজিদ পূর্ণ করে মাল দেয়া হলেও আমি তার কিছুই রাসূলুল্লাহ্‌ (সা)-এর হাদীসের 
বিনিময়ে গ্রহণ করব না। 


আল-বিদায়া ওয়ান নিহায়া (১০ম খণ্ড)-৪৬ 
www.almodina.com 


Contents 
৩৬. আল-বিদায়া ওয়ান নিহায়া 


ইবৃন ইদরীসের মৃত্যুর সন্নিকট হলে তার মেয়ে কাদতে লাগল । তিনি বললেন, তুমি কীদছ 
কেন ? মেয়ে বলল, আপনি এ ঘরে পাচ হাজারবার কুরআন শরীফ খতম করেছেন (আপনার 
মৃত্যুতে আমরা এর বরকত হতে মাহরম হয়ে যাব)। 
সা“সা“আ ইব্‌ন সাল্লাম 

এ বছর ৃত্যুবরণকারী বিশিষ্ট ব্যক্তিবর্গের অন্যতম ছিলেন আবূ আবদুল্লাহ্‌ সা'সা'আ ইব্‌ন 
সান্লাম- মতান্তরে ইব্‌ন আবদুল্লাহ- আদ-দামেশকী | পরে তিনি আন্দালুসিয়া (স্পেনে) বসবাস 
করেন। সেটি ছিল আবদুল মালিক ও তার পুত্র হিশামের শাসনকাল । সা“সা'আ-ই প্রথম ব্যক্তি 
যার মাধ্যমে ইলমে হাদীস ও আওযাঈর মাযহাব স্পেনে পৌছে। তিনি কর্ডোভা জামি‘ মসজিদের 
ইমামের দায়িতৃ পালন করেন। তার সময়েই জামি‘ মসজিদের (কর্ডোভা) চত্বরে গাছ লাগানো 
হয়। যা আওযাঈ শামী ফকীহদের মাযহাবের অনুকূল এবং ইমাম মালিক ও তার অনুসারীদের 
মতে মাকরূহ । 

সাসা“আ ইমাম মালিক, আওযাঈ ও সাঈদ ইব্‌ন আবদুল আহীয প্রযুখ হতে হাদীস রিওয়ায়াত 
করেছেন এবং আবদুল মালিক ইব্‌ন হাবীব আল ফাকীহ-এর ন্যায় একদল তার নিকট হতে হাদীস 
বর্ণনা করেছেন । আবদুল মালিক তাকে ফকীহ্‌ তালিকার অন্তর্ভুক্ত করেছেন। ইব্‌ন ইউনুস তার 
ইতিহাস গ্রন্থ তারীখু মিসর-এ তার আলোচনা করেছেন এবং হুমায়দী তারীখুল উন্দুলুসে তার 
আলোচনা সন্নিবেশিত করেছেন। ইউনুসের বর্ণনায় এ বছরে তার মৃত্যু হয়। তিনি তার শায়খ 
ইব্‌ন হাযৃমের বরাতে উল্লেখ করেছেন যে, সা“সা'আই স্পেনে আওযাঈর মাযহাব প্রচারকারী প্রথম 
ব্যক্তি। ইব্‌ন ইউনুস বলেছেন, সা“সা'আ প্রথম ব্যক্তি যিনি স্পেনে ইলমুল হাদীসের বিস্তার ঘটান । 
তার বর্ণনামতে সা“সাআর মৃত্যু হয়েছিল একশ আশি হিজরীর কাছাকাছি সময়ে ৷ হুমায়দীর 
বর্ণনায় একশ বিরানব্বই হিজরীতে সা“সা“আ ইনতিকাল করেন এবং এটি অধিক প্রামাণ্য । 
আলী ইব্ন জুবয়ান 

এ বছর মৃত্যুবরণকারী উল্লেখযোগ্যদের অন্যতম আবুল হাসান আলী ইবৃন জুবয়ান আল- 
আবসী । বাগদাদের পূর্বাঞ্চলের জন্য হারুনুর রশীদের নিযুক্ত কাষী ছিলেন । তিনি ছিলেন আবু 
হানীফা (র)-এর অন্যতম ছাত্র এবং আস্থাভাজন আলিম । খলীফা পরে তাকে “কাযিউল কুযাত' 
(প্রধান বিচারপতি) নিয়োগ করেন। তিনি হারূনুর রশীদের দরবার হতে বের হওয়ার সময় 
রি নিরসন Las ALLL 
আব্বাস ইবনুল আহমাদ 

এ বছর মৃত্যুবরণকারী বিশিষ্টদের অন্যতম ছিলেন বিখ্যাত কবি আল-আব্বাস ইবনুল আহমদ 
ইবনুল আসওয়াদ । তার জন্ম হয়েছিল খুরাসানের আরব অধ্যুসিত অঞ্চলে এবং তিনি প্রতিপালিত 
হন বাগদাদে ৷ তিনি ছিলেন সুভাষী, অমায়িক ও পাঠক নন্দিত সরস কাব্য রচনাকারী । আবুল 
আব্বাস বলেন, আবদুল্লাহ্‌ ইবনুল মু'তায বলেছেন, আমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে, আপনার 
জানা মতে কাব্য বিচারে সর্বোত্তম ব্যক্তি ও শ্রেষ্ঠ কবি কে ? আমি অবশ্যই বলব, আল-আব্বাস। 
তিনি বলেছেন ঃ | 


পল ৩৬০ তে পর, হু ৮8: ৪ ৭৮৫. পপ AAA 
Sx MHS (৪ MO ৮৯৩ + ০০৬51 40551 wll এ 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৩৬৩ 


8০ 5 5552 3০5 + LE 0410 ০০০ 2 ও 
“লোকেরা আমাদের সম্পর্কে ধারণার জাল বিস্তার করে চলেছে এবং তারা আমাদের সম্পর্কে 
বিভিন্নমুখী কথা ছড়িয়েছে । তাদের কেউ মিথ্যাবাদী, যে কুধারণার জন্য অন্যকে দোষারোপ 
করেছে ; কেউ সত্যবাদী, কিন্তু সে জানে না যে, সে সত্যবাদী ।” 
পড়লেন এবং ঘরের নারীরা অমংগল আশংকায় ভীত হল । দরবারে উপস্থিত হয়ে খলীফার সামনে 
দাড়ালে তিনি বললেন, দুর্ভাগা ? আমার মনে এক বাদী সম্পর্কে একটি পংক্তির উদয় হয়েছে, আমি 
চাইলাম যে, তুমি ভাব ও মর্ম রক্ষা করে সেটির মোড় তৈরি করে দিবে । কবি বললেন, আমীরুল 
মু'মিনীন ! আজ রাতের মত এত অধিক ভয় আমি আর কোন দিন পাইনি । খলীফা বললেন, 
কবি তখন গভীর রাতে তার বাড়িতে পুলিশের হানা দেয়ার বিষয়টি উল্লেখ করলেন। 
পরে তিনি আসন গ্রহণ করলেন এবং বুকের কম্পন দূর হয়ে শান্ত হওয়ার পরে বললেন, 
আমীরুল মু'মিনীন ! আপনার পংক্তিটি বলুন। খলীফা বললেন £ 
সে 


- ES 45500 131 (১৯ es Jey + se Gl ১১71 GCN CS 
“মমতাময়ী ! তাকে দেখলাম, তার মত কোন মানুষ দেখিনি ; তার মুখের দিকে যতবার 
তুমি দেখবে, তার সৌন্দর্য তোমার চোখে বৃদ্ধি পেতেই থাকবে ।” 
৮7 বললেন, 7 


Aer 


“রাত যখন তার আঁধার রাবি 
হয় ও জমাট বেঁধে যায় এবং তুমি ভোরের ক্ষীণ আলোও দেখতে পাওনা ; তখন তাকে উনুক্ত 
কর। তুমি আঁধারের মাঝে) চাদ দেখতে পাবে ।” 

হারূনুর রশীদ বললেন, আমি তা-ই দেখেছি ; এখন তোমার জন্য দশ হাজার দিরহামের 
আদেশ দিচ্ছি। 

তার যে কবিতার জন্য বাশশার ইব্‌ন বুর্দ তার কাব্য প্রতিভার স্বীকৃতি প্রদান করেছিল এবং 
মেকছ কারা তারে নত করিদের তরিকা করা হয়েছিল তাতে আছে- 


soe tee e280 শিপ পণ ৫ 


১১১০ lst ৮১০ + Coa 3 তা 
‘আমার কান্না তাদের কারণে যারা আমাকে তাদের ভালবাসার স্বাদ আস্বাদন করিয়েছিল এবং 


যখন তারা আমাকে প্রেমানুরাগের জন্য ‘জাগ্রত’ করে দিল তখন তারা ঘুমিয়ে পড়ল (আমাকে 
উষ্ণ করে দিয়ে শীতল হয়ে গেল)। 

আমাকে তারা উঠে দাড়াতে উদ্বুদ্ধ করল এবং যখন আমি সটান দাড়িয়ে গেলাম তাদের তুলে 
দেয়া বোঝার ভার বহন করে (প্রেম সাগরে ঝাপ দিলাম) তখন তারা বসে গেল (নিথর হয়ে 
গেল)। 


www.almodina.com 


Contents 


৩৬৪ আল-বিদায়া ওয়ান নিহায়া 


অন্য এক কবিতায় আছে - 

baa CS Lids 75259812555 ৪০১55805755 0253 

MTOM UGTA + 8 Cl GS এ এ০৯ ০০০ 

“হে সা'দ ! তুমি আমার কাছে তার কথা বলেছ এবং বলে বলে পাগলামী বাড়িয়ে দিয়েছ ; 
হে সাদ তোমার কথা আরও বেশী করে বল। তার প্রেমই আমার জন্য প্রেমের অংকুরোদগম, 
হৃদয় তাকে ব্যতীত আর কাউকে চিনেনি ; সুতরাং তার নেই পূর্ববর্তী, নেই তার পরবর্তীও ৷” 


আসমাঈ বলেছেন, আমি বসরায় আব্বাস ইবনুল আহমাদের কাছে গেলাম । তখন তিনি মৃত্যু 
শয্যায় মরণাপন্ন ; তখন তিনি বলছিলেন- 


০৯০০১ SS ke + by ১০৯ ০5 
- 45১2০508581 590 + 4 ails Lk 
‘নিজের দেশ হতে দূর দেশে অবস্থানকারী হে নিঃসংগ ; যে তার যখমের জন্য ক্রন্দন করছে; 
যখনই দুঃখ ভরা কান্নার চিৎকার তীব্র হয় তখন তার দেহের রোগ ব্যাধি বৃদ্ধি পেতে থাকে ।' 


এরপর কবি অচেতন হয়ে গেলেন এবং গাছের উপরে বসা এক পাখির ডাকে চেতনা ফিরে 
পেয়ে বললেন ঃ 


555০ (250 + টি 961 95 15 
নিযে ০12১1580510 4505 
‘অন্তরের ক্ষত বেড়েই চলছে ; শাখায় বসছে করুণ সুরে কাদছে অদৃশ্য ধ্বনিদাতা। যা 
আমাকে উদ্বেলিত করেছে তা-ই তাকেও উদ্বেলিত করেছে, তাই সে কেঁদেছে। আমাদের 
প্রত্যেকেই কীদছে তার নিবাসের আকর্ষণে ।' 
আসমাঈ বলেন, এখন সে আর একবার চেতনা হারিয়ে ফেলল। আমি তার দেহে নাড়া 
দিলাম । দেখলাম প্রাণ পাখি উড়ে গিয়েছে। 
আসসূলী বলেছেন £ আল আব্বাস এ বছর (১৯৩ হি.) ইনতিকাল করেন। কারো মতে 
এর পরে এবং অন্য কারো এর আগে একশ অটাশি হিজরীতে তার ইনতিকাল হয়। আল্লাহ্‌ 
সমধিক অবগত । কেউ কেউ এমনও বলেছেন যে, আল-আব্বাস হারুনুর রশীদের ইনতিকালের 
পরেও জীবিত ছিলেন । 
ঈসা ইব্ন জাফর | 
জাফর আল মানসুর ৷ হারুনুর রশীদের শাসনামলে তিনি বসরার নায়িব ছিলেন। এ বছরের 
মধ্যবর্তী কোন সময়ে তার মৃত্যু হয়। 
ফাযল ইব্‌ন ইয়াহইয়া 


ফাযল ইব্‌ন ইয়াহ্ইয়া ইব্‌ন খালিদ ইব্‌ন বারমাক- আল-বারমাকী | ফাযল ও হারুনুর রশীদ ছিলেন 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া . ৩৬৫ 


পরস্পর দুধ ভাই । (হারুনুর রশীদের মাতা) খায়যুরান ফাযলকে স্তন্য পান করিয়েছেন। আবার 
ফাযলের মাতা যুবায়দা বিনৃত ইবৃন বুরায়হ হারূন আর-রশীদকে স্তন্য পান করিয়েছেন। এ যুবায়দা 
257 বংশজাত। 


প্রসংগে কবি বলেছেন ঃ 
Als Ll, 455 Lik + ৪১৯58101955 ৩] 4k 
- AC 5৪1১00১০০৯৫ 90 LE + ৫ ১১০২, ০০৯2 Si এ 
“তোমার জন্য (হে ফাযল !) এ ফযীলাত ও মাহাত্ম্য যথেষ্ট যে, শ্রেষ্ঠ মহীয়মী নারী তোমাকে 
ও খলীফা (হোরূন)-কে একই স্তনের দুধ পান করিয়েছে। সব কীর্তি অবদানেই.তুমি (পিতা) 
ইয়াহইয়ার সমতুল্য। যেমন কীর্তি অবদানে ইয়াহ্ইয়াও ছিলেন (তোর পিতা) খালিদের সমতুল্য 
(ও সুযোগ্য উত্তরসূরী) ৷ 
এঁতিহাসিকগণ বলেছেন, ফাযল ছিলেন তার ভাই জা“ফরের তুলনায় বড় দানবীর । তবে তার 
মধ্যে প্রচণ্ড আত্মন্তরিতা ছিল এবং স্বভাব আচরণে ছিলেন রূঢ় প্রকৃতির ও গোমড়া মুখো। তার 
তুলনায় জাফর ছিলেন অমায়িক সদাচারী ও হাসিমুখ এবং দান-দক্ষিণায় ফাযলের চেয়ে পিছনে । 
মানুষের আকর্ষণ ছিল তার প্রতি অধিক । কিন্তু দানের স্বভাব এমন একটি গুণ যা সব দোষ ও 
অসুন্দরকে ঢেকে দেয়। ফাযলের ক্ষেত্রে তার দান তার মন্দ স্বভাবকে আচ্ছাদিত করে রেখেছিল। 
ফাযল একবার তার বাবুর্চিকে এক লাখ দিরহাম দান করলে পিতা এ ব্যাপারে তাকে ভর্সনা 
করলেন। তিনি বললেন, আব্বা, এ লোকটা তো সুখে-দুঃখে ৷ সচ্ছলতায় ও সংকটে এবং 


অভাব-অনটনের জীবনের সময়ও আমাকে সংগ দিয়েছে । সর্বাবস্থায় সে আমার সংগে রয়েছে 
এবং উত্তম সংগ দিয়েছে। কোন কবি বলেছেন £ 


- ২৮১৯ ০১১৭ ৪৪৯5০ ০৫ ৬৭ + 19585 ssl 05191715901 9 

‘শরীফ লোকেরা জীবনে সচ্ছলতা লাভ করলে তাদের স্মরণে রাখে যারা জীবনের কঠিন 
পরিস্থিতিতে তাদের সুসংগ দিয়েছিল ৷’ 

একদিন তিনি কোন সাহিত্যসেবীকে দশ হাজার দীনার দান করলে সে লোকটি কেঁদে 
ফেলল । ফাযল তাকে বললেন, কাদছ কেন ? পরিমাণটা কি কম হয়েছে? সে বলল, না। 
নিসার SLL AA a অরিন 
করে দেয়। 

ডি পারার জরা নত হার রান 
আমি একটি কপর্দকেরও মালিক ছিলাম না। এমনকি আমার বাহনের জন্য পশুখাদ্য ক্রয়ের 
ব্যবস্থাও ছিল না। এ অবস্থায় আমি ফাযল ইব্‌ন ইয়াহ্ইয়ার উদ্দেশ্যে বের হলাম । পথে দেখলাম 
তিনি খিলাফত ভবন থেকে দলবল পরিবৃত্ত হয়ে বেরিয়ে আসছেন। আমাকে দেখে মারহাবা 
(স্বাগতম) জানিয়ে বললেন, এসো আমার সংগে ৷ আমি তার সংগে চলতে লাগলাম । পথিমধ্যে 
একস্থানে তিনি শুনতে পেলেন যে, এক গোলাম একটি বাড়ির সামনে এক বাঁদীকে ডাকছে। 
গোলাম-বাদীকে যে নামে ডাকছিল ফাযলেরও সে নামের এক বাদী ছিল যাকে তিনি 


www.almodina.com 


Contents 


৩৬৬ আল-বিদায়া ওয়ান নিহায়া 


ভালবাসতেন। এতে তিনি অস্থির হয়ে গেলেন এবং তার মনের অবস্থা আমাকে অবহিত 
করলেশ। আমি বললাম, আপনার দুরবস্থা তো বনু আমিকের সে ব্যক্তির দুরবস্থার ন্যায় যে 
বলছিলঃ 


১5253 SGOT হে + Se “ 87881575825 


১১০০ ৬৪ 0412৮ ৮349 ০0৮ + (৮১4৫১ ye dp LS 

“আমরা যখন মিনার পর্বত পাদদেশে ছিলাম তখন এক আহবানকারী ডাকল 
অজ্ঞতাসারে হৃদয়ের দুঃখগুলোকে উস্কে দিল । সে ডাকল লায়লা ! এ আমার লায়লা ব্যতীত 
গেল ।” 

ফাযল বললেন, কবিতার লাইন দু'টি আমাকে লিখে দাও। বর্ণনাকারী (জাহম) বলেন, আমি 
এক দোকানদারের কাছে গিয়ে এক পাতা কাগজের মূল্যের বিনিময়ে আমার আংটিটি তার কাছে 
বন্ধক রাখলাম এবং লাইন দু'টি তাকে লিখে দিলাম । ফাযল তা নিয়ে নিলেন এবং সুখে থাক ! 
বলে আমাকে বিদায় করে দিলেন। আমি বাড়িতে ফিরে এলে আমার গোলাম আমাকে বলল, 
আপনার আংটিটি দিন, সেটি বন্ধক রেখে আমাদের খাবার ও ঘোড়ার দানা- পানির ব্যবস্থা করি। 
আমি বললাম, আমিই সেটি বন্ধক রেখে এসেছি। 

সেদিন সন্ধ্যা হওয়ার পূর্বেই ফাযল ত্রিশ হাজার স্বর্ণ মুদ্রা ও দশ হাজার রৌপ্যমুদ্রা পাঠিয়ে 
দিলেন। এ পরিমাণ অর্থ আমার জন্য মাসিক বরাদ্দ করলেন এবং এক মাসের বরাদ্দ অগ্রিম 
পাঠিয়ে দিলেন। 

কোন শীর্ষস্থানীয় ব্যক্তি একদিন ফাযলের কাছে আগমন করলে ফাযল তাকে নিজের সংগে 
পালংকে বসালেন এবং যথাযগোযে সম্মান প্রদর্শন করলেন । সে ব্যক্তি তার খণপ্রস্ত হওয়ার কথা 
জানিয়ে এ বিষয়ে আমীরুল মু'মিনীনের সংগে আলাপ করার অনুরোধ জানালেন । ফাযল বললেন, 
ঠিক আছে, তা তোমার খণ কত ? তিনি বললেন, তিন লাখ দিরহাম । তার এ দায়সারা ও দুর্বল 
জবাবে আহত ও মনংক্ষুণ্ন হয়ে তিনি বেরিয়ে গেলেন এবং মনের দুঃখে বাড়িতে না গিয়ে কোন 
বন্ধুর বাড়িতে গিয়ে সেখানে বিশ্রাম করলেন। পরে বাড়িতে গিয়ে দেখলেন তার পৌছার আগেই 
ফাযলের পাঠানো অর্থ তার বাড়িতে পৌছে গিয়েছে। 


বা AO EA 


[৮:2৫ পা ose 


Eds TES + LE alr SOE IEG 
(ফযীলত-মাহাত্ম্য) ; কারো নাম ফায্ল হলেই সে ফাযল ও মাহাত্ম্যের অধিকারী হয়ে যায় না। 


আল্লাহ্‌ মানবকুলের মধ্যে তোমার ভিতরে ফাযল মাহাত্ম্য দেখতে পেয়ে তোমাকে নাম দিলেন 
‘ফাযল’ । ফলে (নাম ও কায-বিশেষ্য ও ক্রিয়া) সম্মিলিত হয়ে গেল । 


www.almodina.com 


Contents 
আল-বিদায়া ওয়ান নিহায়া ৩৬৭ 


তিনি খলীফা হারনুর রশীদের দৃষ্টিতে জা“ফরের তুলনায় মধিক মর্যাদার অধিকারী ছিলেন। 
তবে জা“ফর খলীফার সুনজর ও বিশেষ অনুগ্রহ ভাইয়ের চেয়ে অধিক লাভ করেছিলেন। তিনি 
ফাযলকে ও বড় বড় দায়িত্বের পদে নিয়োজিত করতেন । যেমন খুরাসান ও অন্যান্য অঞ্চলের 
প্রশাসকের পদ । 

হারূনুর রশীদ যখন বারমাকীদের প্রতি ক্ষুব্ধ হয়ে তাদের হত্যা করছিলেন তখন ফাযলকে 
একশ বেত্রাঘাতের দণ্ড দিলেন এবং যাবজ্জীবন কারাদণ্ড দিলেন। রাক্কায় হারুনুর রশীদের মৃত্যুর 
কয়েক মাস আগে কারাগারেই এ বছর (১৯২ হি.) তার মৃত্যু হল। যে ভবনে তার মৃত্যু হয়েছিল 
তার সেখানকার সংগী-সাথীরা তার জানাযা আদায় করল । পরে লাশ কারাগারের বাইরে নিয়ে 
আসা হলে জনতা তার জানাযা পড়ল এবং সেখানে দাফন করা হল। মৃত্যুকালে তার বয়স 
হয়েছিল পয়তাল্লিশ বছর । তীর মৃত্যুর কারণ ছিল জিহ্বার ব্যাধি যা বৃহস্পতি ও শুক্রবার অত্যন্ত 
কঠিন রূপ ধারণ করেছিল। শনিবার ফজরের আযানের পূর্বক্ষণে তীর মৃত্যু হয়। ইব্‌ন জাবীরের 
বর্ণনায় তার মৃত্যু হয়েছিল একশ তিরানব্বই হিজরীর মুহাররাম মাসে এবং ইবনুল জাওযীর মতে 
একশ বিরানব্বই হিজরীতে । আল্লাহই সম্যক অবহিত । 

ইব্ন খাল্লিকান বিশদ পরিসরে তার জীবন বৃত্তান্ত লিখেছেন এবং তার কীর্তি অবদানের দীর্ঘ 
ফিরিস্তি উল্লেখ করেছেন। তিনি লিখেছেন খুরাসানের-গভর্নর থাকা অবস্থায় তিনি একবার বলখ 
পরিদর্শনে গিয়েছিলেন। সেখানে অগ্নিপূজারীদের একটি মন্দির ছিল এবং তার পূর্বপুরুষ বারমাক 
এ মন্দিরের অন্যতম সেবায়েত ছিল । ফাযল সেটি আংশিক ধসিয়ে সেখানে আল্লাহ্র নামে একটি 
৮8 
সম্ভব হয়নি। 

ইবৃন খাল্লিকান বর্ণনা করেছেন। ফাযল কারাগারে নিম্নের পংক্তিগুলো আবৃত্তি করতেন ও 
কাদতে থাকতেন - 

410117৮5০01 154 12 + এই ১০ Cl সে 401 ll 
৮০৯৪। 53 655 এ ০1১5১। ০০৪ ০৯০১ 9৩ + (121০ ০৯১৪ Cle 0৯০৬ 
৮0141557155 + ২৯৮৯ (১2 oll ৩০৯19 

“আমাদের উপরে নেমে আসা দুর্যোগে ফরিয়াদ শুধু আল্লাহ্র কাছেই ; কেননা, তার 
ক্ষমতায়ই রয়েছে দুঃখ-কষ্ট ও বিপদ বিদূরীত করা । আমরা দুনিয়ার বাসিন্দা হয়েও সেখান হতে 
বহিষ্কৃত ; এখন মৃতদের অন্তর্তুক্তও নই আবার জীবতদেরও নয় ।” 

কোন দিন কোন প্রয়োজনে জেল দারোগা আমাদের কাছে এলে আমরা আশ্চর্যাবিত হয়ে বলি, 
এ লোকটি দুনিয়ার জগত হতে এসেছে। 
কবি মুহাম্মদ ইব্ন উমায়্যা 

এ বছর মৃত্যুবরণকারীদের অন্যতম ছিলেন। ক্ষবি ও সাহিত্যিক মুহাম্মা ইব্‌ন উমায়্যা। তিনি 


এমন এক পরিবারের সদস্য যাদের সকলেই কবি ছিলেন। তবে তাদের একজনের কবিতা 
অপরজনের সংগে মিশ্রিত হয়ে গিয়েছে। 


www.almodina.com 


Contents 
৩৬৮ _... আল-বিদায়া ওয়ান নিহায়া 


মানসূর ইবনুষ যাবরিকান - 

যাবরিকান ইব্‌ন সালামা । হারুনুর রশীদের স্তুতিকাব্য রচনাকারী । তার মূল বংশধারা ছিল 
আল-জাযীরা নিবাসী । পরে তিনি বাগদাদে বসবাস করেন.। তার দাদাকে বলা হত “দুম্বা দ্বারা 
শকুনের আপ্যায়নকারী' ৷ এ নামকরণের কারণ ছিল এই যে, একদিন তিনি আপ্যায়নের ব্যবস্থা 
করলে শকুন দল মেহমানদের চারদিকে চক্কর দিতে লাগল । তিনি শকুনদের জন্য একটি দুম্বা 
জবাই করার আদেশ দিলেন। যাতে মেহমানরা তাদের কারণে কষ্ট ভোগ না করেন। এ আদেশ 
৮5775 


সি 


ভিডি নতি RET UE EEN OPE EY 
আপ্যায়নকারী ! 

তার রয়েছে অনেক সরস কবিতা । কুলছুম ইবৃন আমর হতে তিনি বর্ণনা করতেন । যিনি তার 
সূরের উসতাদ ছিলেন। 
ইউসুফ ইব্‌ন কাযী আবূ ইউসুফ 

NES LAO METS TE TOE TE ET 
ইউসুফ । তার হাদীসের শায়খ ছিলেন আস-সারিয়্যু ইব্ন ইয়াহ্‌য়া ও ইউনুস ইব্‌ন আবূ ইসহাক 
প্রমুখ । তিনি রায় চর্চাকারী (মুজতাহিদ) ফকীহ ছিলেন। পিতা আবূ ইউসুফের জীবনকালেই 
বাগদাদের পূর্বাঞ্চলের কাধী নিযুক্ত হয়েছিলেন এবং জামি' আল-মানসুরে খলীফার হুকুমে জুমুআর 
খতীবের দায়িত্ব পালন করেন। বাগদাদের কাধীপদে থাকা অবস্থায় এ বছর রজব মাসে তিনি 
ইনতিকাল করেন। 


১৯৩ হিজরীর আগমন 

ইবনুল জাওযীর বর্ণনায় একশ বিরানব্বই হিজরীতে ফাযলের মৃত্যু হয় (যেমন পূর্বে উল্লিখিত 
হয়েছে)। ইব্‌ন জারীরের বর্ণনাই অধিক সংগতিপূর্ণ । তার বর্ণনায় আরও আছে, এ বছর সাঈদ 
আল-জাওহারী ইনতিকাল করেন। 

ইব্ন জারীরের বর্ণনায়- এ বছর হারুনুর রশীদ মুরজান গমন করেন । সেখানে তার কাছে 
এক হাজার পাচশ উট বোঝাই হয়ে আলী ইব্‌ন মুসার সম্পদ ভাণ্ডার নীত হয়। এটি ছিল সফর 
মাসের ঘটনা । পরে হারূনুর রশীদ সেখান হতে তুস শহরে গমন করেন। তখন তিনি অসুস্থ 
ছিলেন । এখানে অবস্থান কালেই তার ইনতিকাল হয়। এ বছরেই ইরাকের নায়িব হারছামা ও 
রাফি' ইবনুল লায়ছ-এর মধ্যে সংঘর্ষ ঘটে এবং হারছামা রাফি“কে পরাস্ত করে বুখারা দখল 
করেন ও রাফি'-এর ভাই বুশায়র ইবনুল লায়ছকে বন্দী করে খলীফার কাছে পাঠিয়ে দেন। খলীফা 
তখন তুসে অবস্থান করছিলেন এবং অধিক অসুস্থতার কারণে সফরে অপারগ ছিলেন । 

বন্দীকে খলীফার সামনে উপস্থিত করা হলে সে অনুনয়-বিনয় করে খলীফার করুণা উদ্রোকের 
চেষ্টা করল। খলীফা বিগলিত হলেন না বরং কঠোর ভাষায় বললেন, আল্লাহ্র কসম! আমার 
জীবনের যদি শুধু এতটুকু সময় অবশিষ্ট থাকে যে, তোমাকে মৃত্যুদণ্ড দেয়ার আদেশ প্রদানের 


www.almodina.com 


Contents 
আল-বিদায়া ওয়ান নিহায়া ৩৬৯ 


জন্য আমার ঠোট নাড়াতে পারি তবুও আমি তোমার মৃত্যুদণ্ডের আদেশজারী করব । তারপর তিনি 
জল্লাদকে ডেকে পাঠালেন । জল্লাদ খলীফার সামনেই তাকে কেটে চৌদ্দ টুকরা করল । এরপর 
হারুনুর রশীদ আকাশের দিকে তার দুই হাত তুলে আল্লাহ্‌র কাছে দু'আ করলেন, যেন তিনি 
বুশায়রকে তার আয়ত্তে এনে দিয়েছেন তদ্রুপ তার ভাই রাফি‘কে তার আয়ত্তে এনে দেন। 


খলীফা হারুনুর রশীদের ইনতিকাল 

কুফায় অবস্থানকালে হারুনুর রশীদ একটি স্বপ্ন দেখেছিলেন যা তাকে ঘাবড়ে দিয়েছিল এবং 
দুশ্চিন্তাগ্রস্ত করেছিল। এ সময় জিবরীল ইব্‌ন বুখৃতইয়াশ (৬১২৯) তার কাছে আগমন 
করল (এবং তাকে চিন্তিত দেখতে পেয়ে) বলল, আমীরুল মু'মিনীন ! কী ব্যাপার ? হারূন 
বললেন, “আমি স্বপ্নে দেখলাম একটি হাত । যাতে রয়েছে লাল মাটি যা আমার খাটের তলা হতে 
বের হয়ে এসেছে এবং একজন বক্তা বলছে, এটি হারূনের মাটি (কবর)। তখন জিবরীল তার 
কাছে স্বপ্নের বিষয়টি লঘু করার উদ্দেশ্যে বললেন, এটা মনে কল্পনা প্রসূত বাজে স্বপ্ন, সুতরাং 
আপনি হে আমীরুল মু'মিনীন ! এটির কথা ভুলে যান। পরবর্তীকালে যখন হারুনুর রশীদ 
খুরাসানের উদ্দেশ্যে সফরে বের হলেন তখন তৃস অতিক্রম করার সময় ব্যাধি তাকে আক্রান্ত 
করল । স্বপ্নের কথা তার স্মরণ এল এবং তা তাকে ভয়ার্ত করে দিল। তিনি জিবরীলকে বললেন, 
কপালপোড়া ! আমি তোমাকে যে স্বপ্নের কথা শুনিয়েছিলাম তা কি তোমার মনে পড়ে ? জিবরীল 
বললেন, জী হ্যা ! তখন হারূন খাদিম মাসরূরকে ডেকে বললেন, এ স্থানের কিছু মাটি আমার 
কাছে নিয়ে এস । খাদিম তার হাতে করে কিছু লাল মাটি নিয়ে এল ৷ হারূন তা দেখে বললেন, 
আল্লাহ্‌র কসম ! এ-ই সে হাত্‌ যা আমি দেখেছিলাম এবং এ-ই সে হাতের মাটি । 


জিবরীল বলেন, আল্লাহ্র কসম ! এরপর তিনদিন যেতে না যেতেই তার মৃত্যু হয়ে গেল। 
তিনি যে বাড়িতে অবস্থান করছিলেন মৃত্যুর আগেই সেখানে তার কবর খনন করার হুকুম 
দিয়েছিলেন। সেটি ছিল হুমায়দ ইব্‌ন গানিম তাঈ-র বাড়ি । তিনি কবরের দিকে দেখতে লাগলেন 
এবং বলতে লাগলেন, হে আদম সন্তান ! তুমি এখানেই যাবে ! পরে তিনি তার কবরে কুরআন 
তিলাওয়াত করার হুকুম করলেন। তারা তিলাওয়াত করে যবে খতম সম্পন্ন করল। এ সময় 
হারূন কবরের পাড়ে একটি “খাটিয়ায়' ছিলেন । মৃত্যু সময় সন্নিকট হলে তিনি একটি চাদর দিয়ে 
নিজেকে জড়িয়ে নিলেন এবং বসে বসে মৃত্যু যাতনা ‘ভোগ’ করতে লাগলেন। উপস্থিতদের 
কেউ তাকে বলল, আপনি শুয়ে পড়লে তা আপনার জন্য অধিক সহজ হত । এতে তিনি সুস্থ 
ব্যক্তির হাসি হাসলেন । পরে বললেন, তুমি কি কবির কবিতা শোননি - 


sere 29g see oe [d রশ eof se oe পর &/ 5. & ০ 
- ০০৯৯৭ Ele 1১০ Ll + Mas AK en x ০১১ 
“আমি তো সে অভিজাত সম্প্দ্রীয়ের সদস্য, দুর্যোগের প্রচণ্ততা যাদের ধৈর্য ও প্রতিরোধ স্পৃহা 
বাড়িয়ে দেয়”। 


শনিবার (পূর্ব) রাতে, মতান্তরে রবিবার রাতে একশ তিরানব্বই হিজরী সনের জুমাদাল 
৪5575557757] 
সাতচন্লিশ বছর । তার খিলাফতকাল ছিল তেইশ বছর। 


আল-বিদায়া ওয়ান নিহায়া (১০ম খণ্ড)_-৪৭ 


www.almodina.com 


Contents 
৩৭০ আল-বিদায়া ওয়ান নিহায়া 


জীবন বৃত্তান্ত 

নাম £ আমীরুল মু'মিনীন হারুনুর রশীদ ইব্ন আল-মাহদী মুহাম্মদ ইবনুল মানসূর আবূ 
জা‘ফর আবদুল্লাহ্‌ ইবৃন মুহাম্মদ ইব্‌ন আলী ইব্‌ন আবদুল্লাহ্‌ ইব্ন আব্বাস (রা.) ইব্‌ন আবদুল 
মুত্তালিব আল-কুরাশী আল-হাশিমী । কুনিয়াত £ আবু মুহাম্মদ ও মতান্তরে আবূ জা“ফর। তার 
মাতা ছিলেন খায়যুরান তিনি ছিলেন পিতার উম্মু ওয়ালাদ (দাসী-মাতা)১। তার জন্ম সন ছিল একশ 
ছেচল্লিশ হিজরী সনের শাওয়াল মাসে । মতান্তরে একশ সাতচল্লিশ বা আটচল্িশ সনে এবং কারো 
কারো মতে একশ পঞ্চাশ হিজরী সনে । তার ভাই মূসা আল-হাদীর মৃত্যুর পরে একশ সত্তর 
হিজরীর রবীউল আউয়ালে তার খিলাফতের বায়আত গ্রহণ করা হয়। এটি ছিল তীর পিতার 
তাকে ‘পরবর্তী যুবরাজ’ ঘোষণা অনুসারে । তিনি তার পিতা ও দাদা হ তে হাদীস রিওয়ায়াত 
করেছেন। আর মুবারক ইবন ফুযালা হতে হাসান হতে আনাস ইবৃন মালিক (রা) সনদে এ হাদীস 
বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ্‌ (স) বলেছেন, ৪০০০ 5০৪ 93 50411১8 -আগুন 
(জাহান্নাম) হতে আত্মরক্ষা কর- এটি খুরমার টুকরো দিয়ে হলেও ' । মিশ্বরে জনতার সামনে 
ভাষণ দেয়ার সময় তিনি এ হাদীস বর্ণনা করেছেন। তার কাছ হতে হাদীস বর্ণনাকারীদের মধ্যে 
রয়েছেন তার ছেলে, ইসহাকের পিতা সুলায়মান আল-হাশিমী ও নাকাতা ইব্ন আমর প্রমুখ । 
রশীদ ছিলেন শ্বেতবর্ণের দীর্ঘকায় এবং সুন্দর স্বাস্থ্যবান মানুষ । তার পিতার জীবনকালেই 
কয়েকবার সাইফা অভিযান পরিচালনা করেন। কনস্টান্টিনোপল অবরোধের পর মুসলিম ও 
রোমানদের মধ্যে সন্ধি সম্পাদিত করেন । এ অভিযানে মুসলমানরা অবর্ণনীয় ক্লেশ ও প্রচণ্ডভীতির 
সম্মুখীন হয়েছিল । এ সন্ধি হয়েছিল লায়ূন (১৬:।)-এর স্ত্রী “আগস্টা' উপাধিকারিণী রানীর সংগে 
মুসলমানদেরকে প্রতি বছর বিশাল পরিমাণের “পণ্যবোঝা" প্রদানের শর্তে । এতে মুসলমানরা 
অত্যন্ত আনন্দিত হয়েছিল। এ.ঘটনা ছিল একশ ষাট হিজরীর এবং এ ঘটনাই তার পিতাকে তার 
ভাইয়ের পরে তার জন্য খিলাফতের বায়আত গ্রহণের যুবরাজ) ঘোষণা প্রদানে উদ্বুদ্ধ করেছিল। 
পরে একশ সত্তর হিজরীতে খিলাফতে মসনদে অভিষিক্ত হওয়ার পর তিনি নিজেকে স্বভাব-চরিত্রে 
উত্তম মানুষরূপে প্রতিষ্ঠা করেন এবং তিনি ছিলেন অধিক যুদ্ধাভিজান ও অধিক হজ্জ 

সম্পাদনকারী। এ কারণেই কবি আবুস সুলা (৯! 521) তার সম্পর্কে বলেছেন- 

UST dl 0৮০৯1 2৪ + ১০:31 45] ২৮ ১০৪ 

০৬৫ ৩৫০ GX ৯৯০ ০০৩ + ৯৯৮ ০৫০ JA ১১০০ ০৫ 

2৮155 ১১৮১০] ০ + 31৯ Jl AE CE 
“যে কেউ আপনার সাক্ষাতপ্রার্থী কিংবা তার ইচ্ছা পোষণকারী হবে সে তা লাভ করতে পারে 
দুই পবিত্র নগরে (মক্কা-মদীনার হারাম শরীফে) অথবা ইসলামী রাজ্যের সীমান্তে । কেননা, 
আপনার অবস্থান হয় শত্রুর দেশে ত্যাজী ঘোড়ার পিঠে অথবা “সুখ-শান্তির' দেশে (উটের পিঠে) 


হাওদার উপরে । সীমান্ত সংরক্ষণে আপনি ব্যতীত অন্য মানুষেরা কঠোর কর্তব্য পালনের পরিচয় 
দিতে পারেনি।” 


১. যে দাসীর গর্ভে মালিকের সন্তান জন্ম নেয় তাকে উম্মু ওয়ালাদ বলা হয়। মনে রাখতে হবে যে, তখনকার 
রাজপরিবারের দাসীরা সাধারণত বিজিত রাজপরিবারের কন্যা হত। -অনুবাদক 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৩৭১ 


তিনি প্রতিদিন তার ব্যক্তিখত সম্পদ হতে এক হাজার দিরহাম সাদাকা করতেন। তিনি হজ্জে 
গমন করলে তার সংগে একশজন ফকীহ্‌ ও তাদের সন্তানদের হজ্জ করাতেন। আর নিজে হজ্জে 
না গেলে তিনশজনকে হজ্জ করাতেন এবং তাদের জন্য উন্নতমানের পোশাক ও প্রচুর অর্থ ব্যয় 
করতেন। দান ব্যতীত অন্যসব বিষয়ে দাদা আবু জাফর মানসুরের সাদৃশ্য গ্রহণ করা পসন্দ 
করতেন। দানে তিনি ছিলেন দ্রুতগামী ও বিশাল পরিমাণে দানকারী । ফকীহ্‌ ও কবিদের 
ভালবাসতেন এবং তাদেরকে দান-দক্ষিণা দিতেন। তার কাছে কারো সৎকর্ম ও সদাচরণ বিনষ্ট ও 
অনাদূত হত না। তার আংটিতে অংকিত বাণী ছিল- (কালিমা) £111 %। $1| 4 -তিনি দৈনিক 
একশ রাকাআত নফল সালাত আদায় করতেন। বিশেষ কোন কারণ ব্যতীত পৃথিবীর শেষ দিন 
পর্যন্ত তার এ নিয়মে কোন ব্যতিক্রম হতো না। 

ইব্‌ন আবূ মারয়াম ছিলেন হারূনকে আনন্দদানকারী বিনোদন সংগী। হিজায ও অন্যান্য 
অঞ্চলের বিশেষ তথ্য প্রবাহের অবগতিতে তার বৈশিষ্ট্য ছিল। হারুনুর রশীদও তাকে তার 
রাজকীয় ভবনে স্থান দিয়েছিলেন এবং তাকে নিজ পরিবারের সদস্য করে নিয়েছিলেন । একদিনের 
ঘটনা £ হারুনুর রশীদ ইব্‌ন আবু মারায়ামকে ফজরের সালাতের উদ্দেশ্যে জাগিয়ে দিলে তিনি 
উঠে উষু করলেন। পরে হারুনুর রশীদকে সালাতে 5১৮% (5341 ১০1 % (1১ (আমার কী 
যুক্তি আছে যে, যিনি আমাকে সৃষ্টি করেছেন আমি তার ইবাদত করব না -) পাঠ করতে শুনতে 
পেয়ে ইব্‌ন আবু মারয়াম (রসিকতার উদ্দেশ্যে) বললেন, “আল্লাহ্‌র কসম ! আমি তা জানি না.. 
.| এ রসিকতায় হারুনুর রশীদ হেসে দিয়ে সালাত ছেড়ে দিলেন। পরে তাকে লক্ষ্য করে 
বললেন, কপাল পোড়া ! সালাত ও কুরআন (রসিকতার ক্ষেত্র করা) হতে দূরে থেকে অন্য সব 
বিষয়ে বলতে পার। 

একদিন আব্বাস ইব্ন মুহাম্মদ হারূনুর রশীদের কাছে আগমন করলেন । তার সংগে ছিল 
রূপার তৈরি একটি পোড়ামাটির বৈয়াম, যাতে অতি মূল্যবান উত্তম সুগন্ধি ছিল। আব্বাস এ 
সুগন্ধির অত্যধিক প্রশংসা ও গুণগান করতে লাগলেন এবং খলীফাকে তা গ্রহণ করার আবেদন 
জানালে তিনি তা গ্রহণ করলেন । তখন ইব্‌ন আবূ মারয়াম তা দানরূপে প্রার্থনা করলে খলীফা 
তাকে দান করে দিলেন । এতে ক্ষুব্ধ হয়ে আব্বাস তাকে বললেন, ‘দুর্ভাগা কোথাকার ! আমি 
এমন কিছু নিয়ে এলাম যা হতে আমি নিজেকেও পরিবারের লোকদের বঞ্চিত রেখে আমার মনীব 
আমীরুল মু'মিনীনকে অগ্রাধিকার প্রদান করলাম । আর তুমি তা নিয়ে নিলে ? তখন ইব্‌ন আবূ 
মারয়াম সে সুগন্ধি তার পাছায় মাখবার কসম করলেন এবং তখনই তা হাতে লাগিয়ে পাছায় 
ঘষতে লাগলেন এবং সমস্ত অংগ-প্রতঙ্গে মালিশ করলেন। হারুনুর রশীদ এ অবস্থায় তার হাসি 
সংবরণ করতে পারছিলেন না । পরে ইব্‌ন আবু মারয়াম সেখানে দাড়িয়ে থাকা 'খাকান' নামের 
এক খাদিমকে বললেন, আমার গোলামকে খুঁজে নিয়ে এসো । খলীফা তাকে বললেন, ‘যাও, তার 
গোলামকে ডেকে নিয়ে এসো । গোলাম উপস্থিত হলে তাকে বললেন, যাও এ সুগন্ধি (বাদী) 
“সাতাক'-এর কাছে নিয়ে যাও। তাকে বলবে, “সে যেন তা তার নিতম্বে মালিশ করে । আমি 
এসে তার সংগে সংগম সুখ ভোগ করব।” এতে হারুনুর রশীদের হাসি সর্বমাত্রা ছাড়িয়ে গেল। 


পরে ইব্ন আবু মারয়াম আব্বাস ইব্‌ন মুহাম্মদকে লক্ষ্য করে বললেন, তুমি আমীরুল 


www.almodina.com 


Contents 


৩৭২ আল-বিদায়া ওয়ান নিহায়া 


মু'মিনীনের কাছে এ সুগন্ধি নিয়ে এসে তার প্রশংসা করতে শুরু করেছ যার রাজত্ব এত বিশাল 
বে আৰ্লি যা কিছুৰ কৰে এৰং রি 
হয়ে থাকে। বরং এর চেয়ে বড় বিস্ময়ের ব্যাপারে এই যে, মালাকুল মাওতকে বলা হল, “এ 
লোক তোমাকে যা আদেশ করবে তা তুমি বাস্তবায়িত করবে।” আর তুমি কি না তারই সামনে এ 
দামী সুগন্ধির প্রশংসা করছ এমনভাবে যেন তিনি তরকারী বিক্রেতা । কিংবা রুটি তৈরিকারী বা 
বাবুর্চি অথবা খেজুর বিক্রেতা । এ কথা শুনে হাসির দমকে হারুনুর রশীদ প্রায় মারা যাচ্ছিলেন। 
পরে তিনি ইব্‌ন আবু মারয়ামকে এক লাখ দিরহাম দেয়ার আদেশ দিলেন। 

একদিন হারুনুর রশীদ উষধ পান করলেন। ইব্‌ন আবু মারয়াম সে দিন তার প্রহরীর 
(‘সচিবের’) দায়িত্ব পালনের আবেদন জানালেন এবং যা কিছু হোদিয়া-নজরানা রূপে) অর্জিত হবে 
তা তার ও আমীরুল মু'মিনীনের মধ্যে বণ্টিত হওয়ার শর্ত করলেন । হারূন তাকে প্রহরীর দায়িত্বে 
নিযুক্ত করলেন । চারদিক হতে দৃতেরা হাদিয়া নিয়ে আসতে লাগল । মহিয়ষী যুবায়দার কাছ হতে 
এবং বারমাকীদের ও বড় বড় আমীরদের কাছ হতে । এ দিনের মোট হাদিয়ার পরিমাণ ছিল ষাট 
হাজার দীনার । পরের দিন হারুনুর রশীদ তাকে প্রাপ্তির পরিমাণ সম্পর্কে জিজ্ঞাসা করলেন । তিনি 
তা অবহিত করলে হারূন বললেন, “আমার হিস্সা কোথায় ?' ইব্‌ন আবু মারয়াম বললেন, ‘আমি 
তার বিনিময়ে দশ হাজার আপেল দিয়ে আপনার সংগে আপোষ করলাম । 

একবার তিনি আবু মুআবিয়া আঘ্‌-যারীর (অন্ধ) মুহম্মদ ইব্‌ন হাষিমের কাছ হতে হাদীস 
শোনার উদ্দেশ্যে তাকে নিজের কাছে আহ্বান করে আনলেন। এ প্রসংগে আবু মু'আবিয়া বলেন, 
আমি তার কাছে যে কোন হাদীস উল্লেখ করলেই তিনি বলে উঠতেন ঃ PS Er 
1০৮, (আল্লাহ্‌ আমার মনিবের প্রতি সালাত ও সালাম বর্ষণ করুন।) এতে তিনি কোন 
ওয়াজ-উপদেশের বিষয় শুনতে পেলে কেঁদে কেঁদে মাটি ভিজিয়ে ফেলতেন। একদিন আমি তার 
কাছে আহার করেছিলাম । আমি হাত ধোয়ার জন্য উঠলে তিনি আমার হাতে পানি ঢেলে দিতে 
লাগলেন । আমি তো তাকে দেখছিলাম না । তিনি বললেন, আবু মুআবিয়া ! আপনি কি জানেন 
যে, কে আপনার হাতে পানি ঢেলে দিচ্ছে? আমি বললাম, না । তিনি বললেন, ‘আমীরুল 
মু'মিনীন' আপনাকে পানি ঢেলে দিচ্ছেন। আবু মুআবিয়া বলেন, তখন আমি তার জন্য দু'আ 
করলে তিনি বললেন, ‘আমি তো ইলমের তা‘জীম করার উদ্দেশ্যে এ কাজ করেছি! 

একদিন আবু মুআবিয়া তাকে আ“মাশ হতে আবূ সালিহ আবু হুরায়রা (রা) সনদে (বর্ণিত) 
আদম ও মূসা (আ)-এর বিতর্ক সংক্রান্ত হাদীস তাকে শোনাচ্ছিলেন। তখন হারুনুর. রশীদের চাচা 
বললেন, হে আবু মুআবিয়া ! এরা দু'জন কোথায় একত্রিত হয়েছিলেন ? এতে হারূন প্রচণ্ডরূপে 
রাগান্বিত হয়ে বললেন, “হাদীসের প্রতি কটাক্ষ করা হচ্ছে? তরবারী ও চামড়ার ফরাশ (মৃত্যুদণ্ড 
কার্যকর করার সময় বন্দীকে বসাবার জন্য ব্যবহারের চামড়া) নিয়ে এসো ।” তা নিয়ে আসা হলে 
লোকেরা তার জন্য সুপারিশ করতে লাগল । হারুনুর রশীদ বললেন, ‘এ তো ধর্মদ্রোহ।' পরে 
তাকে কারারুদ্ধ করার আদেশ দিলেন এবং কসম করে বললেন, ‘তার মাথায় কে এসব 
ঢুকিয়েছে তা আমাকে অবহিত না করা পর্যন্ত সে. বের হতে পারবে না।” তখন চাচা শক্ত-কঠিন 
কসম করে বললেন, “কেউ তাকে তা বলে দেয়নি, বরং কথাটি হঠাৎ আমার মুখ ফস্কে বেরিয়ে 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৩৭৩ 


CE ET EE ভরের রি TE SE 2 
করে দিলেন। 

কারো কারো বর্ণনায় আছে, আমি একদিন হারূনুর রশীদের দরবারে উপস্থিত হলাম । তখন 
তার সামনে গর্দান কর্তিত একটি লাশ পড়েছিল এবং জল্লাদ লাশের ঘাড়ে তার তরবারি মুছে 
নিচ্ছিল। তখন হারুনুর রশীদ বললেন, “আমি তাকে হত্যা করার আদেশ দিয়েছি, কারণ সে 
কুরআনকে 'সৃষ্ট' (মাখলৃক) বলেছে। এ কারণে তাকে হত্যা করা মহিয়ান-গরিয়ান আল্লাহ্র 
নৈকট্য পাওয়ার উপায়। কোন আলিম মনীষী তাকে বললেন, আমীরুল মু'মিনীন ! আপনি এঁদের 
প্রতি সুদৃষ্টি দিবেন যারা আবূ বকর (রা) ও উমর (রা)-কে ভালবাসে এবং তাদের অন্যদের চেয়ে 
অগ্রবর্তী সাব্যস্ত করে । আপনি আপনার প্রতিপত্তির মাহাত্ম্য তাদের মর্যাদামগ্তিত করবেন। হারনুর 
রশীদ বললেন, “আমি কি তা-ই করছি না ? আল্লাহ্‌র কসম ! অনুরূপই আমি তাঁদের ভালবাসি 
কক আর রিভি তত পোষণ করে 
আমি তাদের শাস্তি দিব। 

ইবনুস সিমাক তাকে বললেন, একার রত জা 
আপনার সাধনা হবে যেন কেউ আপনার চেয়ে আল্লাহ্‌র অধিক অনুগত না হয়। এ কথা শুনে 
হারূন বললেন, ‘আপনার বক্তব্য সংক্ষিপ্ত হলেও তার উপদেশ অত্যন্ত সারগর্ভ।" (বর্ণনাত্তরে) 
ফুযায়ল ইব্‌ন ইয়ায অথবা অন্য কেউ তাকে বললেন, দুনিয়াতে এদের কাউকে আল্লাহ্‌ আপনার 
উর্ধ্বে উন্নীত করেননি । সুতরাং আখিরাতে তাদের কেউ আপনার উর্ধ্বে না যেতে পারে আপনাকে 
সে সাধনাই করতে হবে । কাজেই নিজেকে মেহনত শ্রমে নিমগ্ন করুন এবং আপনার 
পালনকর্তার আনুগত্যের কাজে প্রবৃত্তিকে লাগিয়ে রাখুন। 

একদিন ইবনুস সিমাক তার কাছে প্রবেশ করলেন । তখন খলীফা পানি পান করতে চাইলে 
ঠাণ্ডা পানির একটি কলসী তার কাছে নিয়ে আসা হল । তিনি ইবনুস সিমাক বললেন, “আমাকে 
নসীহত করুন !' তিনি বললেন, “হে আমীরুল মু'মিনীন ! এ পানি আপনাকে দেয়া না হলে (এবং 
ক্রয় করে নিতে বাধ্য হলে) আপনি কত দাম দিয়ে তা ক্রয় করতেন ? তিনি বললেন, “আমার 
রাজত্বের অর্ধেক দিয়ে ।” ইব্‌ন সিমাক বললেন, স্বচ্ছন্দে পান করুন ! পান করার পরে তিনি 
বললেন, “বলুন তো, যদি আপনার দেহ হতে এ পানি বেরিয়ে যেতে বাধাগ্রস্ত হয় তবে কি 
পরিমাণের বিনিময়ে আপনি তার সুরাহার ব্যবস্থা করবেন ?' তিনি বললেন, “আমার রাজত্বের 
অবশিষ্ট অর্ধেক দিয়ে ।' তখন ইবৃন সিমাক বললেন, যে রাজত্বের অর্ধেকের দাম একবারের পান 
করার সমান এবং অপর অর্ধেকের দাম একবারের পেশাবের সমান তা অবশ্য তাতে 
প্রতিযোগিতায় লিপ্ত না হওয়ার উপযোগী বিষয় । এতে হারুনুর রশীদ কাদতে লাগলেন। 

ইবৃন কুতায়বা বলেন, আর-রিয়াশী আমাদের শুনিয়েছেন। তিনি আসমাঈকে বলতে 
শুনেছেন, “আমি হারুনুর রশীদের কাছে প্রবেশ করলাম । তিনি তখন তার নখ কাটছিলেন। দিনটি 
ছিল শুক্রবার । এ ব্যাপারে আমি তাকে জিজ্ঞাসা করলে তিনি বললেন, বৃহস্পতিবারে নখ কাটা 
সুন্নাতরূপে বিবেচিত ; তবে আমার কাছে এ তথ্য পৌছেছে যে, শুক্রবারে নখ কাটা দারিদ্র 
বিদূরীত করো ।”.আমি বললাম, ‘আমীরুল মু'মিনীন ! আপনিও দারিদ্রের ভয় করেন? তিনি 
বললেন, হে আসমাঈ ! দারিদ্রকে আমার চেয়ে অধিক ভয়য় করে এমন কেউ কি.আছে ? ইব্‌ন 


www.almodina.com 








Contents 


৩৭৪ | আল-বিদায়া ওয়ান নিহায়া 


আসাকির ইবরাহীম আল মাহদী হতে বর্ণনা করেন। তিনি বলেন, একদিন আমি হারূন রশীদের 
কাছে ছিলাম । তিনি তার বাবুর্চিকে ডেকে বললেন, তোমার খাদ্যের মধ্যে কি উটের গোশ্ত 
আছে? বাবুর্চি বলল, ‘জী হ্যা, বিভিন্ন ধরনের আছে । হারূন বললেন, খাবারের সংগে তা-ও 
পরিবেশন করবে । পরে তা সামনে পরিবেশন করা হলে তিনি তা হতে একটি গ্রাস তুলে নিলেন 
এবং তা মুখে দিলেন। এ সময় জা'ফর বারমাকী হেসে দিলে হারূনুর রশীদ তার গ্রাস চিবানো 
বন্ধ করে দিলেন এবং জা“ফরকে লক্ষ্য করে বললেন, তোমার হাসির কারণ কি ? জাফর 
বললেন, “আমীরুল মু'মিনীন ! সে কিছু নয়। বাদীর সংগে গত রাতের একটি কথা মনে পড়ে 
গিয়েছিল। হারুন বললেন, তোমার উপরে আমার অধিকারের. কসম ! যদি না তুমি আমাকে 
আসল কথা অবহিত কর ! জাফর বললেন, “ঠিক আছে । আপনি এ লুকমাটি খেয়ে নিন ! তখন 
হারূন সেটি মুখ থেকে ফেলে দিয়ে বললেন, আল্লাহ্‌র কসম ! তুমি অবশ্যই আমাকে আসল 
ঘটনা অবহিত করবে । তখন জা“ফর বললেন, হে আমীরুল মু'মিনীন ! আপনার ধারণায় আপনার 
এ উটের গোশ্তের খাবারের দাম কত পড়ছে ? খলীফা বললেন, “চার দিরহাম হবে ।' জাফর 
বললেন, না, আল্লাহ্‌র কসম ! হে আমীরুল মু'মিনীন ! বরং চার লাখ দিরহাম । খলীফা বললেন, 
তা কী রূপে? জাফর বললেন, অনেক দিন আগে আপনি একবার আপনার বাবুর্চির কাছে উটের 
গোশ্ত চেয়েছিলাম । কিন্তু সে দিন তার কাছে তা ছিল না। তখন বলা হয়েছিল, “অবশ্যই রান্নাঘর 
উটের গোশ্ত শূন্য থাকবে না।' সুতরাং আমরা সেদিন হতে আমীরুল মু'মিনীনের রান্নাঘরের 
জন্য দৈনিক একটি উট যবাই করে চলেছি। কেননা, আমরা বাজার হতে উটের গোশত খরিদ 
করি.না। কাজেই সেদিন হতে আজ পর্যন্ত উটের গোশ্ৃতের জন্য চার লাখ দিরহাম ব্যয় করা 
হয়েছে এবং ইতিমধ্যে আজকের দিন ব্যতীত আর কোন দিন আমীরুল মু'মিনীন উটের 
গোশৃতের চাহিদা প্রকাশ করেননি । জাফর বললেন, আমি হেসেছিলাম এ কারণে যে, আমীরুল 
মু'মিনীন আজই সে গোশত হতে এ লুকমাটি মুখে দিয়েছেন এবং বাস্তবে আমীরুল মু'মিনীনের 
জন্য তার দাম পড়েছে চার লাখ দিরহাম । 


বর্ণনাকারী বলেন, এসব কথা শোনার পর হারূনুর রশীদ প্রচণ্ডরূপে কাদতে লাগলেন এবং 
তার সামনে হতে দস্তরখান তুলে নেয়ার আদেশ দিলেন। পরে তিনি নিজে নিজেকে এই বলে 
ধমকাতে লাগলেন । “আল্লাহ্র কসম ! হারূন ! তুমি ধ্বংস হয়ে গিয়েছ।' তিনি এভাবে তিনি 
মুআয্যিন তাকে যুহর সালাতের সময় হওয়ার অবগতি প্রদান পর্যন্ত তিনি কাদতে থাকলেন । 
মুআযৃঘিনের আহ্বানে তিনি বের হয়ে লোকদের সংগে সালাত আদায় করলেন। পরে ফিরে এসে 
মুআয্যিনগণ তাকে আসর সালাতের আহ্বান জানানো পর্যন্ত কাদতে থাকলেন। এ সময় তিনি দুই 
হারমের (মক্কা-মদীনা) ফকীরদের জন্য বিশ লাখ দান করার আদেশ দিলেন। প্রতি হারামের জন্য 
দশ লাখ বরাদ্দ করলেন । অনুরূপ বাগদাদের পশ্চিম ও পূর্ব প্রান্তদ্বয়ে দশ লাখ করে বিশ লাখ এবং 
কৃফা ও বসরার ফকীরদের জন্য দশ লাখ সাদাকা করার আদেশ দিলেন। পরে আসরের সালাতের 
জন্য বেরিয়ে গেলেন। পরে আবার ফিরে এসে মাগরিবের সালাত পর্যন্ত কাদতে থাকলেন এবং 
সালাতের পরে ফিরে এলেন। তখন কাষী আবু ইউসুফ তার কাছে এলেন । তিনি বললেন, কী 
ব্যাপার ! আমীরুল মুমিনীন ! আজ দিনভর কেঁদে চলছেন? হারুনুর রশীদ তার ঘটনা বললেন 
এবং তার বাসনা পূরণের জন্য বিশাল অর্থ ব্যায়ের কথা এবং তা হতে মাত্র এক লুকমা আহার 


www.almodina.com 


Contents 
আল-বিদায়া ওয়ান নিহায়া ৩৭৫ 


করার কথা অবহিত করলেন। তখন আবূ ইউসুফ জা“ফরকে বললেন, আপনারা যে উট যবাই 
করতেন তার গোশ্ত কি নষ্ট হয়ে যেত কিংবা লোকেরা তা আহার করত ? তিনি বললেন, না, 
বরং লোকেরা তা আহার করত । আবু ইউসুফ বললেন, আমীরুল মু'মিনীন ! আপনি আল্লাহ্‌ 
তা'আলার পক্ষ হতে সওয়াবের সুসংবাদ গ্রহণ করুন- আপনার সে অর্থ ব্যয়ের জন্য যা বিগত 
দিনগুলোতে মুসলমানগণ আহার করেছে এবং সে সাদাকার জন্য যা করার তাওফীক আল্লাহ্‌ 
আপনাকে দান করেছেন এবং আজকের এদিনে আল্লাহ্‌ আপনাকে তার যে ভয় ও ভীতির তাওফীক 
দান করেছেন সে জন্য । আল্লাহ্‌ তা'আলা তো বলেছেন, ১0০৯ arr এ ৬১ “যে 
তার পালনকর্তার সামনে দীড়াবার (এবং জীবনের হিসাব নিকাশ দেয়ার) ভয়ে ভয়ার্ত, তার জন্য 
রয়েছে দু'টি জান্নাত ।” তখন হারুনুর রশীদ আবূ ইউসুফকে চার লাখ দেয়ার আদেশ দিলেন এবং 
সে সময় খাবার আনিয়ে তা আহার করলেন। ফলে এ দিনে তার সকালের খাবারই বিকালের 

আমর ইব্‌ন বাহ্র আল-জাহিজ বলেন, হারূন রশীদের জন্য ভাবগান্তীর্য ও রসিকতার এমন 
সমন্বয় ঘটেছিল যা তার পরে আর কারো ক্ষেত্রে ঘটেনি ৷ (যেমন) আবূ ইউসুফের ন্যায় ব্যক্তিত্ব 
ছিলেন তার কাষী (বিচারপতি), বারমাকী(দের ন্যায় বিদ্বান-গুণবান)-রা ছিল তার উধীর ও মন্ত্রী; 
অত্যন্ত সুসতর্ক ও ধীমান ফায্ল ইবনুর রাবী‘ ছিলেন তার প্রধান সচিব (প্রধানমন্ত্রী) ; উমর ইবনুল 
আব্বাস ইব্‌ন মুহাম্মদ তার একান্ত সহচর । মারওয়ান ইব্‌ন আবু হাফসা তার সভাকবি, তার গায়ক 
ইবরাহীম মাওসিলী - যিনি সংশ্লিষ্ট বিষয়ে সমকালে ছিলেন অতুলনীয় । ইব্‌ন আবূ মারয়াম' তার 
রসিক বন্ধু এবং তার সুরশিল্পী বারসূমা । আর (সর্বাধিক উল্লেখযোগ্য) তার জীবন সংগিনী উম্ম 
জাফর হতে যুবায়দা যিনি ছিলেন যে কোন ভাল কাজে সর্বাধিক আগ্রহী এবং যে কোন নেক ও 
পুণ্যের কাজে সকলের চেয়ে অগ্রগামী । হারুনুর রশীদের অস্বীকৃতির পরে যিনি হারামে পানি 
সরবরাহের ব্যবস্থা (নহ্‌রে যুবায়দা) সম্পন্ন করেছিলেন এবং তার হাত দিয়ে আল্লাহ্‌ তা'আলা এ 
ধরনের অনেক শুভকর্ম সম্পাদন করিয়েছিলেন। 

খতীব বাগদাদী বর্ণনা করেন। হারূনুর রশীদ বলতেন, আমরা এমন এক সম্প্রদায়ের সদস্য 
যাদের দর্শন প্রভাব বিস্তারকারী । যাদের উত্থান সুন্দর ৷ আমরা রাসূলুল্লাহ্‌ (সা)-এর উত্তারাধিকার 
ধন্য এবং আল্লাহ্র খিলাফত আমাদের মধ্যে বিদ্যমান । একবার হারূনুর রশীদ বায়তুল্লাহ্‌ তাওয়াফ 
করার সময় এক ব্যক্তি তার সামনে এসে বলল, “হে আমীরুল মু'মিনীন ! আমি আপনাকে একটি 
কথা বলতে চাই যাতে কিছু রূঢুতা থাকবে ।' তিনি বললেন, না এবং তা সুন্দর নয়। আল্লাহ্‌ 
তাআলা তো তোমার চেয়ে উত্তম ব্যক্তিকে আমার চেয়ে নিকৃষ্ট ব্যক্তির কাছে পাঠিয়েছিলেন এবং 
তাকে তার সংগে ‘কোমল’ কথা বলার আদেশ দিয়েছিলেন । 

শু“'আয়ব ইব্‌ন হারব হতে .বর্ণিত । তিনি বলেন, একবার আমি হারূনুর রশীদকে মক্কার রাস্তায় 
দেখতে পেলাম । আমি মনে মনে নিজেকে বললাম, “তোমার জন্য সৎ কাজের আদেশ প্রদান ও 
অন্যায় কাজে নিষেধাজ্ঞা প্রদান অপরিহার্য । তখন আমার প্রবৃত্তি আমাকে ভয় দেখাল যে, এখনই 
তিনি তোমার গর্দান উড়িয়ে দেয়া হবে। আমি বললাম, তবুও তোমাকে তা করতেই হবে ।” 
তখন আমি দূর থেকে তাকে ডাক দিলাম- “হে হারূন ! আপনি উম্মতকে ও পশুপালকে শান্ত 
করে দিয়েছেন। তিনি বললেন, “লোকটিকে ধর’ তখন আমাকে তার কাছে উপস্থিত করা হল। 


www.almodina.com 





Contents 


৩৭৬ আল-বিদায়া ওয়ান নিহায়া 


তখন তার হাতে ছিল লোহার তৈরি একটি কুঠার। যা দিয়ে তিনি ক্রীড়া করছিলেন। তিনি তখন 
একটি কুরসীতে উপবিষ্ট ছিলেন। তিনি বললেন, কোন্‌ গোত্রের লোক হে ? আমি বললাম, 
একজন মুসলমান । তিনি বললেন, “তোমার মা পুত্রহারা হোক ! তুমি কোন্‌ গোত্রের লোক ? 
আমি বললাম, আন্বার গোত্রের । তিনি বললেন, আমাকে আমার নাম ধরে ডাক দেয়ার হিম্মাত 
তোমাকে কে দিয়েছে ? শুআয়ব বলেন, “তখনই আমার মনে এমন কথার উদয় হল যা ইতোপূর্বে 
কখনও উদয় হয়নি।' আমি বললাম, আমি আল্লাহ্‌কে তার নাম ধরে ডাকি- ইয়া আল্লাহ্‌!” সুতরাং 
আপনাকে আপনার নাম ধরে ডাকব না কেন? আল্লাহ্‌ সুবহানাহু ওয়া তা'আলাও তার সৃষ্টির মধ্যে 
তার কাছে সর্বাধিক প্রিয়দের তাদের নাম নিয়ে ডেকেছেন- ‘হে আদম !, হে নূহ !, হে হুদ ! হে 
সালিহ !, হে ইবরাহীম !, হে মূসা !, হে ঈসা !, ওহে মুহাম্মদ বলে । আর তার সৃষ্টির মধ্যে তার 
সর্বাধিক অপসন্দনীয় ব্যক্তিকে উল্লেখ করেছেন তার উপনামে এবং এভাবে বলেছেন যে, 4১3 
শি ০১115 হারুনুর রশীদ এ কথা শুনে বললেন, তাকে বের করে দাও ! 


ইবনুস সিমাক একদিন তীকে বললেন, আপনি একাকী ইনতিকাল করবেন, একাকী কবরে 
প্রবেশ করবেন এবং সেখান হতে আপনাকে একাকী উঠানো হবে । সুতরাং মহিয়ান-গরিয়ান 
আল্লাহ্র সামনে উপস্থিত এবং জান্নাত ও জাহান্নামের মাঝে অবস্থানকে ভয় করুন ! যখন দুশ্চিন্তা 
আচ্ছাদিত করবে, পা পিছলে যাবে, অনুশোচনা আগত হবে । সে দিন কোন তওবা কবুল করা হবে 
না, কোন বিচ্যুতি ক্ষমা করা হবে না এবং মুক্তিপণ গ্রহণ করা হবে না। এতে হারুনুর রশীদ 
কাদতে লাগলেন এবং তার কান্নার আওয়াজ চড়ে গেল। তখন ইয়াহ্‌ইয়া ইব্‌ন খালিদ ইবনুস 
সিমাককে বললেন, হে ইবনুস সিমাক ! আপনি আমীরুল মু'মিনীনের জন্য আজকের রাতটি 
কঠিন করে দিলেন । তখন তিনি উঠে সেখান হতে কাদতে কাদতে বেরিয়ে গেলেন । ফুযায়ল 
ইব্‌ন ইয়ায মক্কায় তার ওয়াজের রাতে তার দীর্ঘ বক্তব্যের মধ্যে বলেছিলেন, “হে সুশ্রী চেহারার 
অধিকারী ! আপনাকে এদের সকলের ব্যাপারে জবাবদিহি করতে হবে । আল্লাহ্‌ তাআলা 
বলেছেনঃ ০0491 ৮ ৩০-০৮%, (এর ব্যাখ্যায় লায়ছ মুজাহিদ হতে বর্ণনা করেছেন)। 
পৃথিবীর জীবনে সংযোগের সব সূত্র ছিন্ন হয়ে যাবে। এতে হারূন কাদতে লাগলেন এবং পরে 
হেঁচকি দিতে লাগলেন। 


ফুযায়ল বলেন, একদিন হারুনুর রশীদ আমাকে ডাকলেন। সেদিন তিনি তার ঘরগুলো 
সুসজ্জিত করেছিলেন এবং বহুল পরিমাণে খাদ্য পানীয়ের ও সুস্বাদু খাবারের ব্যবস্থা করেছিলেন । 
পরে তিনি (কবি) আকুল" আতাহিয়্যাকে ডেকে বললেন, ০০০০০ 
কবিতা রচনা কর । আবুল আতাহিয়্যা বললেন £ 


১১০৯৪] 811 58৯05 ০৪ + CD Il 55 
SIC 25 মিড ভে LL Le 
৬5 


০১] ২৯১০৯ Fun ০৪ + ০৪:২০ EI LG 
os ০ 91০0০ + (০০১০ ০155 JU 


www.almodina.com 


Contents 
আল-বিদায়া ওয়ান নিহায়া ৩৭৭ 


“তোমাদের যতদিন মনে চায় সুউচ্চ অট্রালিকার ছায়ায় নিরাপদ জীবন কাটাও। সকাল হতে 
সন্ধ্যা অবধি তোমার চাহিদা পূরণের মেহনত চলতে থাকবে । যখন বুকের শ্বাস সংকটের কারণে 
প্রাণ অস্থির হয়ে তড়পাতে থাকবে । তখনই শুধু তুমি নিশ্চিতরূপে জানতে পারবে যে, তুমি ছিলে 
প্রতারণার শিকার ।” 

বর্ণনাকারী বলেন, কবিতা শুনে হারূনুর রশীদ প্রচণ্ড ও প্রবল কান্নায় ভেংগে পড়লেন । তখন 
ফাযল ইব্‌ন ইয়াহ্‌ইয়া কবিকে বললেন, আমীরুল মুমিনীন আপনাকে ডেকেছিলেন তাকে আনন্দ 
দেয়ার জন্য ; আপনি তাকে দুঃখ দিলেন ? হারুনুর রশীদ তাকে বল্লেন, তাকে ছেড়ে দাও, সে 
আমাদের অন্ধত্রে মধ্যে দেখতে পেয়েছিল এবং আমাদের অন্ধত্‌ আরো বাড়িয়ে দেয়া সে পসন্দ 
করেনি । অপর এক সূত্রের বর্ণনায় আছে, হারুনুর রশীদ আবুল আতাহিয়্যাকে বললেন, সারগর্ভ 
সংক্ষিপ্ত কবিতার কিছু লাইন বলে আমাকে উপদেশ দিন। তখন তিনি বললেন ঃ . 


১০১৯০ ০০ 16 ০০০০ ভিডি ১০৪০৩ ৪১৮ A ০১০] aly 
15 + ০০০০৭] ৫০ নিও 
০৭1 15 ৪০৯০৯ 255৮1 Ol + GEL Ud 105 মিন 28১ 

“এক পলক ও এ নিঃশ্বাসের জন্যও তুমি মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হবে না। পর্দা-আবরণ ও 
পাহারাদার দিয়ে তুমি সুরক্ষার ব্যবস্থা করে থাকলেও । জেনে রাখবে, মৃত্যুর তীর হতে আত্মরক্ষায় 
বর্ম পরিধানকারী ও ঢাল ব্যবহারকারী যে কোন ব্যক্তিকে তা আঘাত করেই ছাড়বে । তুমি মুক্তির 
আশা করছ অথচ তার উপযোগী পথ ধরে চলছ না । শুক্‌নো জায়গায় নৌকা চলতে পারে না।” 

বর্ণনাকারী বলেন, কবিতা শুনে হারূনুর রশীদ অচেতন হয়ে পড়ে গেলেন। 

একবার হারূনুর রশীদ আবুল আতাহিয়্যাকে কারারদদ্ধ করেছিলেন । জেলখানায় সে কি বলে 
তা পৌছাবার জন্য খলীফা লোক লাগিয়ে রেখেছিলেন। এ সময় আবুল আতাহিয়্যা একদিন 
জেলখানার দেয়ালে লিখলেন ঃ 


(11 ১৯ ৩০০০] 001০5 RC । 4015 তে 


202 পা 


tral ৮৮০ 440 5৪3 + ৮৯০৪ ০৫ 752505 dl 

“শোন ! আল্লাহ্র কসম ! যুলুম অবশ্যই দুর্ভাগ্য । মন্দ লোকেরাই বড় যুলুমবাজ হয়ে 
থাকে । বিচার দিনের বিচারপতি সকাশে তোমাকে যেতেই হবে । আল্লাহ্‌র কাছেই সমবেত হবে 
বাদী ও বিবাদী । 

বর্ণনাকারী বলেন, খলীফা তখন তাকে ডেকে আনলেন ও অভিযোগ মুক্ত করে ছেড়ে দিলেন 
এবং এক হাজার দীনার তাকে হিবা করলেন। 

হাসান ইব্‌ন আবুল ফাহ্‌ম বলেন, মুহাম্মদ ইব্‌ন আব্বাদ সুফিয়ান ইব্‌ন উয়ায়না (র) হতে 
বর্ণনা করেন। তিনি বলেছেন, আমি হারুনুর রশীদের কাছে প্রবেশ করলে তিনি বললেন, 
মিনির বডির 


নর ওয়ান নিহায়া (১০ম খণ্ড)-_৪৮; 


www:almodina.com 


Contents 
৩৭৮ আল-বিদায়া ওয়ান নিহায়া 


“ঘরগুলো যা গোপন করে রাখে তা-ও আল্লাহ্‌র দৃষ্টিতে রয়েছে ; ধৈর্যধারণ ও নিরবতা 
অবলম্বন দীর্ঘমেয়াদী হয়েছে ।” 

তখন হারুনুর রশীদ বললেন, ‘হে অমুক . .. . ! ইব্‌ন উয়ায়নার জন্য এক লাখ, যা তীকে ও 
তার উত্তরসূরীদের প্রয়োজন মিটিয়ে দিবে। অথচ রশীদের মোটেই লোকসান করবে না। 

আসমাঈ বলেন, আমি হজ্জের সফরে হারুনুর রশীদের সংগে ছিলাম । আমরা একটি 
উপত্যাকায় পথ চলছিলাম, দেখলাম তার পাড়ে এক সুন্দরী নারী বসে আছে। তার সামনে রয়েছে 


একটি পেয়ালা এবং সে এই কবিতা আবৃত্তি করে করে সাহায্য প্রার্থনা করছে- 
791 ১০০১০ ০০5 + rises ৩০৮৯৮ Gibb 
pL SS 5১০০ + US SCL 


SES 3৮090 এ + Ca LONG 3 yd 
- ০৫০ 059 ৮০4০51৮০৯০০ + 51৯53 15 I A ore 
“দুর্ভিক্ষের নিম্পেষণ আমাদের নিষ্পেষিত করে দিয়েছে এবং কালের চক্র আমাদের ছুঁড়ে 
ফেলে দিয়েছে। তাই আমরা তোমাদের কাছে এসেছি এবং তোমাদের খাদ্য ও পাথেয় হাতে 
পাওয়ার আশায় হাত পেতেছি। সুতরাং তোমরা আমাদের কাছে প্রতিদান ও বিনিময় অন্বেষণ কর; 
হে বায়তুল হারামের যিয়ারাতে আগত যাত্রীরা । যে আমাকে দেখল- সে আমাকে ও আমার 
বাহনকে দেখল, তোমরা আমার দারিদ্র এবং আমার অবস্থানের হীনতার প্রতি দয়া কর।” 
আসমাঈ বলেন, আমি হারূন রশীদের কাছে গিয়ে সে নারীর কথা অবহিত করলে তিনি নিজে 
তার কাছে এলেন এবং তার বক্তব্য শুনে তার প্রতি দয়াদ্র হলেন ও কেঁদে ফেললেন । পরে খাদিম 
মাসরূরকে তার পেয়ালাটি স্বর্ণ দিয়ে ভরে দেয়ার জন্য আদেশ দিলেন । সে তা পূর্ণ করে দিল। 
এমনকি তা থেকে ডানে-বামে গড়িয়ে পড়তে লাগল। 


একবার হারুনুর রশীদ হজ্জের পথে এক পল্লীবাসী বেদুঈন উট চালাবার হুদী সংগীত গাইতে 
শুনলেন £ 


১৯০ ৮০৯]। 419 ৮৮585 591 + EY (০১ ৮৮৯০] ৫21 
এ ||) ১০ ২৯। ৩৮৮০ + MENS 33 ১০১০ ০8০৫ 
“হে চিন্তার বাহক চিস্তাগ্রস্ত হয়ো না ; তুমি অতিবাহিত করছ আর তাপদাহ তোমার জন্য 


উত্তপ্ত হচ্ছে। সে কী রূপে তোমাকে মন্ত্র করবে ; অথচ বিধির লিখন শুকিয়ে গেছে ; আর 
তোমার সুস্বাস্থ্য ও ব্যাধি নেমে গিয়েছে। 

তখন হারুনুর রশীদ তার কোন খাদিমকে বললেন, তোমার সংগে কী আছে ? সে বলল, 
চারশ দীনার । খলীফা বললেন, সেগুলো এ বেদুঈনকে দিয়ে দাও ! সে দীনারগুলো হাতে নেয়ার 
পর তার সংগীরা তার কীধে হাত দিয়ে আঘাত করল এবং কবিতা আবৃত্তি করে বলল, 


Fy 5১০ নি Lat চিল Ld i od সার বোর 
- ols 888 ০৮2 ২৩ + gr ০৭ fli এখন এও 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৩৭৯ 


“আমি তো ছিলাম কাকা ইব্‌ন “আম্রের পাশে উপবেশনকারী ; কা'কা'-এর পাশে বসা 
ব্যক্তি দুর্ভাগা হয় না।” 

তখন হারুনুর রশীদ কোন খাদিমকে আদেশ করলেন, তার কাছে বিদ্যমান স্বর্ণ এ কবিতা 
আবৃত্তিকারীকে দেয়ার জন্য । দেখা গেল যে, তার কাছে আছে দুইশ দীনার। 

আবু উবায়দ বলেছেন, এ কবিতাটি একটি প্রবাদ বাক্য এবং এর মূল ঘটনা এই যে, মুআবিয়া 
ইব্ন আবু সুফিয়ান (রো)-কে কিছু স্বর্ণের পেয়ালা হাদিয়া দেয়া হলে তিনি তা তার সভাসদদের 
মধ্যে বন্টন করে দিলেন। তখন তার পাশে বসা ছিলেন কাকা‘ ইব্‌ন আম্র এবং কা'কা'-এর 
পাশে ছিল জনৈক বেদুঈন। যার জন্য কোন পেয়ালা অবশিষ্ট ছিল না। বেদুঈন লজ্জায় মাথা নত 
করে বসে রইল । তখন কা'কা তার ভাগের পেয়ালাটি তাকে দিয়ে দিলেন। তখন বেদুঈনটি উঠে 
দাড়াল এবং এ বলতে লাগল . .... pli ০০ ok 


একদিন হারূনুর রশীদ মহিয়ষী যুবায়দার কাছ থেকে বেরিয়ে এলেন, তখন তিনি হাসছিলেন। 
কেউ বলল, আমীরুল মু’মিনীনের হাসির কারণ ? তিনি বললেন, আজ আমি এ নারীর - অর্থাৎ 
যুবায়দার নিকট প্রবেশ করলাম এবং তার কাছে বিশ্রাম করলাম ও ঘুমিয়ে পড়লাম । পরে স্বর্ণ 
ঢেলে রাখার আওয়াজ আমার ঘুম ভেংগে দিলে লোকেরা বলল, এই তিনলাখ দীনার মিসর হতে 
এসেছে। তখন যুবায়দা বলল, ‘এগুলো আমাকে হিবা করে দিন !' (হে চাচাত ভাই !) আমি 
বললাম, ঠিক আছে, তা তোমারই ! পরে আমি তার কাছ হতে বেরিয়ে আসার আগেই সে মুখ 
ভেংচিয়ে (কৃত্রিম ক্ষোভ দেখিয়ে) বলল, “তোমার কাছে কী সদাচরণ পেলাম এ জীবনে ?” 

একদিন হারুনুর রশীদ মুফায্যল আয্যাবীকে বললেন, “নেকড়ে সম্পর্কে সর্বাধিক সুন্দর 
কবিতা কি আছে বল। তা হলে তুমি এ আংটি পাবে। যা এক হাজার ছয়শ দীনারে কেনা 
হয়েছে।' তখন ফাযল কবির এ পংক্তি আবৃত্তি করলেন- 





- 69৬৪০ সহ CUAL + লিও এই এড 

“সে তার এক পুতলী (চোখ) দ্বারা ঘুমায় এবং অপরটি দ্বারা সকল হতে আত্মরক্ষা করে। 
সুতরাং (বলা যায় যে,) সে একই সংগে জাগ্রত ও নিদ্রিত।” 

হারুনুর রশীদ বললেন, ‘তুমি আমার কাছ হতে আংটিটি ছিনিয়ে নেয়ার জন্যই এমন করে 
বললে । পরে আংটিটি তার দিকে ছুঁড়ে দিলেন । পরে যুবায়দা তার কাছে লোক পাঠালেন এবং 
এক হাজার ছয়শ দীনার দিয়ে আংটিটি মুফায্যলের নিকট হতে কিনে আনলেন এবং এ কথা বলে 
তা রশীদের কাছে পাঠিয়ে দিলেন যে, আমি লক্ষ্য করেছি যে, এটি আপনার বেশ পসন্দনীয় । 
সির মরলেন “আমরা 
কোন কিছু হিবা করে তা পুনরায় ফিরিয়ে নেই না।” 

হারুনুর রশীদ একদিন আববাস ইব্‌ন আহ্মাদকে বললেন, আরবীদের সর্বাধিক প্রেম রসাত্মক 
সর 2 


পে EL 


www.almodina.com 





Contents 


৩৮০ আল-বিদায়া ওয়ান নিহায়া 


“হায় আমি যদি (প্রেমের) অন্ধ ও (দুর্নামে) বধির হতাম, বুছায়না আমাকে নিয়ে চলত এবং 
তার কথা আমার কাছে গোপন.না হত ৷” 


রশীদ আব্বাসকে বললেন, এ ধরনের প্রসংগে তোমার কবিতা আরও লালিত্যপূর্ণ। তা এই- 
4, 6: টিক ০১ |3| ৬১০ + ls 4111 ১৮১০ ৮৪ ৫11 305 
“ প্রেম আল্লাহ্র সকল বান্দার কাছেই চক্কর দিল ; শেষে যখন তাদের মধ্য হতে আমার কাছে 
এল তখন (চক্কর দেয়া বন্ধ করে) থেমে গেল।' 


তখন আব্বাস খলীফাকে বললেন, আমীরুল মু'মিনীন ! তা হলে আপনার বক্তব্য এ সবের 
চেয়ে সৃক্্ম রসাত্মক- | 


27576 25584577510 
০2১০১145182 আগা ৬ 8555৮ এন, 
“তোমার জন্য কি যথেষ্ট নয় যে, তুমি আমার মালিকানা অর্জন করেছ। আর সকল মানুষই 


আমার গোলাম । আর তুমি আমার হাত-পা কেটে ফেললেও প্রেমাতিশয্যে আমি বলব, উত্তম 
করেছ, আরো কর ।” 


বর্ণনাকারী বলেন, হারুনুর রশীদ এত আনন্দিত হলেন এবং হেসে দিলেন। 
হারুনুর রশীদের তিন স্তর বিশিষ্ট প্রেয়সী দাসী প্রসংগে তার কবিতায় রয়েছে - 


পণ তি ৫ 5 + ৪4 ৩ ETS EEE LA #4 eee 
SEL ০85 ০5 ০০ 15 + ০05 ০৮1 ৯৯41 AL 


0০০০১ Sal + Uk পি এ ৫5 0 
ALL it al Sal ssl La YUL 
“তিন উত্তিন্না আমার ‘লাগামের’ মালিকানা দখল করেছে এবং আমার হৃদয়ের সর্বত্র 
অনুপ্রবেশ করেছে। এ কী ব্যাপার- জগত তো আমার আনুগত্য করে আর আমি আনুগত্য করি 
তাদের- অথচ তারা লিপ্ত আমার অবাধ্যতায় । ব্যাপার এ ছাড়া আর কিছু নয় যে, প্রেমের রাজত্ব 
কর্তৃত্ব যার বলে তারা বলীয়ান- আমার রাজত্বের চেয়ে অনেক প্রবল ।” 


এবং আল-ইকদের গ্রন্থকার তার কিতাবে যে কবিতা উল্লেখ করেছেন - 

29550811721 Galil 8 Mle Cad ais 

“বাইরে দেখায় প্রত্যাখ্যান । অন্তরে লুকিয়ে রাখে প্রেম- সে প্রেমিকা মনে মনে রাযী, চোখে 
(কৃত্রিম) ক্রোধের প্রকাশ ।” 

ইব্‌ন জারীর প্রমুখ বর্ণনা করেছেন, হারুনুর রশীদের ভরণে দাসী-সেবাদাসী, খাস বাদী এবং 
তাদের খাদিমা এবং তার স্ত্রী ও বোনদের খাদিমা মিলিয়ে চার হাজার বাদী ছিল। একদিন এদের 


সকলেই তার সামনে উপস্থিত হল এবং তাদের মধ্যের গায়িকারা তাকে গান গেয়ে শোনান। 
এতে তিনি অত্যন্ত মাতোয়ারা হয়ে তাদের মাঝে মুদ্রা ছিটিয়ে দেয়ার আদেশ দিলেন । এতে সে 


www.almodina.com 


Contents 
আল-বিদায়া ওয়ান নিহায়া ৩৮১ 


দিন প্রত্যেকের প্রাপ্ত সম্পদের পরিমাণ ছিল তিন হাজার দিরহাম ৷ ইব্‌ন আসাকিরও এটি বর্ণনা 
করেছেন। 

একটি বর্ণনায় আছে, তিনি মদীনা হতে একটি বাদী খরিদ করেছিলেন। সে তাঁকে প্রচণ্ডরূপে 
মোহাবিষ্ট করে ফেলেছিল । একদিন তিনি তার সাবেক মালিকদের ও তাদের সংশ্লিষ্ট আশ্রিতদের 
প্রয়োজন মিটিয়ে দেয়ার উদ্দেশ্যে তাদের উপস্থিত করার আদেশ দিলেন। তখন তারা আশিজন 
লোক উপস্থিত করল । খলীফা তার প্রধানমন্ত্রীকে অর্থাৎ ফাযল ইবনুর রাবী“ফে তাদের সংগে 
সাক্ষাত করে তাদের প্রয়োজনগুলো লিখে নেয়ার আদেশ দিলেন। তাদের মধ্যে একজন লোক 
এমন ছিল যে, সে এ বাদীর প্রেমে পড়ার কারণে মদীনায় অবস্থান গ্রহণ করেছিল । বাদী তার কাছে 
লোক পাঠালে তাকেও নিয়ে আসা হল । ফাযল তাকে বললেন, তোমার প্রয়োজন বল। সে বলল, 
_ আমার বাসনা এই যে, আমীরুল মুমিনীন আমাকে অমুক (বাদীর) পাশে বসাবেন, আমি তিন 
রিত্ল (প্রায় পাউন্ড) সুরা পান করব আর সে আমাকে তিনটি গান শোনাবে । ফাযল বললেন, তুমি 
কি উন্মাদ ? সে বলল, “না । তবে আমি (অনুমতি পেলে) আমার এ বাসনা সরাসরি আমীরুল 
মু'মিনীনের কাছে নিবেদন করতে পারি ।” তখন খলীফার কাছে বিষয়টি উল্লেখ করা হলে তিনি 
প্রেমিককে উপস্থিত করে বাদীকে তার পাশে এমনভাবে বসাবার আদেশ দিলেন যাতে তিনি 
(খলীফা) তাদের দেখতে পান এবং তারা তাঁকে দেখতে না পায়। তখন বাদীকে একটি চেয়ারে 
বসান হল । খাদিমরা তার সামনে ছিল এবং প্রেমিক পুরুষকে উপস্থিত করে একটি চেয়ারে 
বসানো হল। সে এক রিত্ল (সুরা) পান করে বাদীকে বললো, আমাকে এ গান গেয়ে শুনাও- 


(৬০৪ ৫৮১০ ১১৯ ১৫5০ 903 + Lead ১৫ ৯৬০ শ্ুও 
fe SUL (১১৯ 0513 + নি 


tes of 


- SLs Lr 5319515553 + 1১০১ 0৮০ Sys AS Tuk 

‘আমার বন্ধুদ্বয় ! থাম ! আল্লাহ্‌ তোমাদের বরকতময় করুন। যদিও হিন্দ (প্রেয়সী) স্বেচ্ছায় 
তোমাদের দেশে অবস্থান করেনি । তাকে বলবে পথের ভ্রান্তি আমাদের অতিক্রান্ত করায়নি, বরং 

আমরা ইচ্ছাকৃতরূপে তোমাদের সংগে সাক্ষাতের উদ্দেশ্যে অতিক্রম করেছি। আগামী কাল 

তানি 
নিবাসের দূরত্ব বাড়তে থাকবে ।' 

বর্ণনাকারী বলেন, তখন বাঁদী তাকে গান গেয়ে শোনাল এবং খাদিমরা তাকে উদ্ুদ্ধ করলে 
সে আর এক রিতল পান করে বাদীকে বলল, ৬০৮০০০০০০০০ 
আমাকে এ গানটি শোনাও- 


গত ৩ [| 7 oss 2 2 2 EAA রে 
Moc sls ০৬৭৬ ০৯৯৪ + 0১৬০০ ১১৯৩৭ ৪ 0 AS 


0 ১ Gin 05 ১৩ + 0১৬৮০০০৯০১৩ ০০৩৯ Sy 
| “জনসমক্ষে আমাদের (চেহারার) চোখগুলো কথা বলে ; আমরা (আমাদের মুখগুলো) 
নীরবতা পালন করে। আর প্রেমাসক্তি কথা বলে । কখনো আমরা রাগ করি এবং আমার চোখে 
থাকে সন্তুষ্টির ঝিলিক ; তা আমাদের অভ্যন্তরে থাকে, অন্যরা তা জানে না”। 


www.almodina.com 








Contents 


৩৮২ আল-বিদায়া ওয়ান নিহায়া 


বর্ণনাকারী বলেন, বাদী তাকে গেয়ে শোনাল এবং সে তৃতীয় রিত্ল পান করে বলল, আল্লাহ্‌ 

আমাকে তোমার জন্য উৎসর্গীত করুন। এ গানটি আমাকে শোনাও- 
(15555111655. 15511 
ES LEC 515 58515181545 

“উত্তমই ছিল আমাদের (মিলন ও) বিচ্ছেদ ; কাল আমাদের সংগে বিশ্বাসঘাতকতা করেছে, 
আমরা বিশ্বাস ভংগ করিনি । হায় যদি সে যুগ আমাদের জন্য তেমন একটি দিন ফিরিয়ে দিত 
যেমন আমরা এক সময় ছিলাম ৷” 

বর্ণনাকারী বলেন, পরে সে তরুণ সেখানকার একটি সিঁড়ির উপরের ধাপে উঠল এবং সেখান 
হতে মাথা নিচের দিকে দিয়ে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করল । হারূনুর রশীদ বললেন, এ তরুণ 
অতি ব্যস্ততা দেখিয়েছে । আল্লাহ্র কসম! সে তাড়াহুড়া না করলে আমি অবশ্যই বাদীটি তাকে 
হিবা করে দিতাম ৷ 

হারুনুর রশীদের মাহাত্ম্য ও বদান্যতার বিবরণ সুদীর্ঘ। মনীষিগণ এর অনেক কিছু উল্লেখ 
করেছেন। আমি তার একটি যথাযোগ্য ‘নমুনা’ উপস্থাপন করলাম । ফুঘায়ল ইবৃন ইয়া বলতেন, 
অন্য কারো মৃত্যু হারুনুর রশীদের মৃত্যুর চেয়ে আমাদের জন্য কঠিন নয়। কেননা, তার পরে 
আমি বহু কঠিন সংকটের আশংকা করছি এবং (এজন্য) আমি আল্লাহ্‌র কাছে দু'আ করি। তিনি 
যেন আমার বয়স হতে নিয়ে তার বয়স বাড়িয়ে দেন। মনীষিগণ বলেন, যখন হারুনুর রশীদের 
মৃত্যু হল এবং সে সব সংকট মাথাচাড়া দিয়ে উঠল এবং জাতীয় জীবনে কঠিন বিরোধ ও হাংগামা 
দেখা দিল। এমনকি বুরআান সৃষ্ট মোখলুক) হওয়ার মতনাদ প্রকাশ পেল। তখন আমরা ফুযায়ল 
যে সবের আশংকা করেছিলেন তা স্পষ্টরূপে বুঝতে পারলাম । 

হাত ও লাল মাটি এবং জনৈক (নেপথ্য) বক্তার “এটি আমীরুল মু'মিনীরের কবর’ সংক্রান্ত 
স্বপ্নের বিবরণ আগে উল্লেখ করা হয়েছে। তৃসে তার মৃত্যু হয়েছিল। ইব্‌ন আসাকির বর্ণনা 
করেছেন, হারূনুর রশীদ স্বপ্নে দেখলেন যেন কোন বক্তা বলছে- (কবিতা) 


55255 +:41৯| 30 ১5 all এ ০১৪ 

যেন আমি এ প্রাসাদে, যার বাসিন্দারা ধ্বংস হয়েছে .. .... (শেষ পৰ্যন্ত) আগে আরো 
বর্ণিত হয়েছে যে, এ স্বপ্নে দেখেছিলেন তার ভাই মূসা আল-হাদী এবং তার পিতা মুহাম্মদ 
আল-মাহদী । (আল্লাহ্ই”সমধিক অবগত) । আমরা আরো বর্ণনা করে এসেছি যে, হারুনুর রশীদ 
তীর জীবনকালে নিজেই তার কবর খনন করার এবং তাতে একবার পূর্ণ কুরআন খতম করার 
আদেশ দিয়েছিলেন । তাকে কবরের কাছে নিয়ে আসা হয়েছিল এবং তিনি তখন কেঁদে কেঁদে 
বলছিলেন, ‘হে আদম সন্তান ! এখানেই হবে তোমার ঠাই । তিনি বুক বরাবর স্থানটি প্রশস্ত ও 
পায়ের দিক লম্বা করার আদেশ দিয়েছিলেন। পরে তিনি বলতে লাগলেন । "৮০ (4১81 175 
sll ৪০ এ UIC -আমার সম্পদ আমার প্রয়োজন মিটায়নি ; আমার প্রতিপত্তি 
নিঃশেষ হয়ে গিয়েছে । এ সময়ও তিনি কেঁদে চলছিলেন। একটি বর্ণনায় আছে, তার মুমূর্ষু 
অবস্থায় তিনি বললেন, ‘ইয়া আল্লাহ্‌ ! অনুগ্রহ দ্বারা আমাদের উপকৃত করুন ! আমাদের মন্দ কাজ 


www.almodina.com 


Contents 
আল-বিদায়া ওয়ান নিহায়া ৩৮৩ 


ক্ষমা করে দিন। হে সেই সত্তা যার মৃত্যু নেই। যারা মারা যায় তাদের প্রতি রহম করুন। তার 
ব্যাধি ছিল রক্তের এবং মতান্তরে ফুসফুসের (শ্বাস কষ্টের)। 

তার ব্যক্তিগত চিকিৎসক জিবরীল তার ব্যাধির কথা তার থেকে গোপন করেছিলেন । হারুনুর 
রশীদ এক ব্যক্তিকে বোতলে করে তার পেশাব নিয়ে যাওয়ার এবং তা কার পেশাব তা অবহিত না 
করে (হাকীম) জিবরীলকে তা দেখিয়ে আনার আদেশ দিলেন । তাকে বলে দিলেন যে, চিকিৎসক 
কার পেশাব জানতে চাইলে তাকে বলবে, “এটা আমাদের এক রোগীর পেশাব" | জিবরীল পেশাব 
পরীক্ষা করে তার কাছের এক ব্যক্তিকে বললেন, “এ পেশাব সে ব্যক্তির পেশাবের ন্যায়’ । ‘সে 
ব্যক্তি’ দ্বারা কে উদ্দেশ্যে তা পেশাব.নিয়ে আসা ব্যক্তি অনুধাবন করে ফেলল । সে চিকিৎসককে 
বলল, “আপনাকে আল্লাহ্র কসম দিয়ে বলছি, এ পেশাব যার তার সম্পর্কে আমাকে অবহিত 
করুন। (তোর রোগের অবস্থা কেমন ?) কেননা, তার কাছে আমার কিছু পাওনা রয়েছে। এখন 
তার ব্যাপারে আশা ভরসা থাকলে . . ,.. অন্যথায় আমার পাওনা উসুল করে নিব। তিনি 
বললেন, যাও, তার কাছ হতে উসুল করে নাও, কেননা অল্প কয়দিনই তার জীবন আছে। লোকটি 
এসে হারুনুর রশীদকে সব কথা অবহিত করলে তিনি জিবরীলকে ডেকে আনার জন্য লোক 
পাঠালেন। জিবরীল হারনুর রশীদের মৃত্যু হওয়া পর্যন্ত আত্মগোপন করে থাকলেন। হারূনুর রশীদ 
তার এ অবস্থায় কবিতা বলেছিলেন- 

Ge 2 - চা 4 ৪০4 
৮০১১৪ dl + ০০৪ 
(০.১ এও] + ১৯০ ও 5 ভ ০০৮11 ৩৯০। 
ALE ৮13 + lap Sid + Peal ১১০৪৪ 

“আমি এখন তৃস শহরে অবস্থান করছি ; তুূসে আমার কোন অন্তরংগ বন্ধু নেই। আমার 
অবস্থার ব্যাপারে আমি আমার মা’বূদের কাছে আশাবাদী ; কেননা, তিনি আমার প্রতি অতি 
দয়াবান। আমাকে তৃসে নিয়ে এসেছে তারই অলঙ্নীয় ফায়সালা । এতে আমারও রয়েছে পূর্ণ 
তুষ্টি । সবর ও আত্মসমর্পণ ৷”. 

হিজরী একশ তিরানব্বই সনে ৩রা জুমাদাল উথ্রা শনিবার তিনি ইনতিকাল করেন। 
মতান্তরে তীর মৃত্যু হয়েছিল জুমাদাল উলা মাসে এবং মতান্তরে রবীউল আউয়ালে। তখন তার 
বয়স হয়েছিল পয়তাল্লিশ অথবা সাতচল্লিশ অথবা আটচল্লিশ বছর । তার খিলাফতের সময়কাল 
ছিল তেইশ বছর এক মাস আঠার দিন- মতান্তরে তেইশ বছর তিন মাস। তার পুত্র সালিহ তার 
জানাযার সালাত আদায় করেন। তুসের অন্তর্গত সানাবায (১.১৬) নামের জনপদে তাকে 
সমাহিত করা হয়। কেউ কেউ বলেছেন, হারূনুর রশীদের মৃত্যুর পরে তৃস হতে লোকদের 
পরত্যাবর্তনকালে আমি সানাবাযে তার আবাসস্থলে এ কবিতা পাঠ করলাম- 


Ge ৬০ এ 2 নে তত 2 ০০ 22৮ 
৮৯4০ ৮ 31 0১১০9 + Sg yall 4১৮৮ 


রহ ৰ 12 
111 45181 ৬০ ৮৮০০ + sll ০145 441 45 
শা 28 ৬.৫ Ed ৪ পা পুপ ৪4 


. Www.almodina.com 


Contents 
৩৮৪ আল-বিদায়া ওয়ান নিহায়া 


“সেনাবাহিনীর নিবাসগুলো রয়েছে অবাদ, কিন্তু প্রধান নিবাসটি এখন পরিত্যক্ত । আল্লাহ্র 
খলীফা চলে গিয়েছেন জীর্ণতার জগতে ; তার কবরের উপরে ছুটাছুটি করছে ছাগল ছ'নারা। এক 
কাফিলা এগিয়ে এল তাকে নিয়ে গর্ব করতে করতে এবং কাফেলা চলে গেল এমন অবস্থায় যে 


আবুশ শীস তার মৃত্যুতে শোকগাথা রচনা করেন। তাতে আছে- 
IIL + eh Gl ৪৪ 5255 
ৰ 2১: ভিডি ‘ SLT, 
“পূর্বদেশে একটি সূর্য অস্তমিত হল । তার জন্য দু'চোখ অশ্রু টলমল । এমন সূর্য আমরা 
কোন দিন দেখিনি যা যে দিকে উদিত হয় সেদিকেই অস্তমিত হয়।” 
অন্যান্য কবিগণও তার শোকগাথা রচনা করেছেন। ইবনুল জাওযী বলেছেন, হারনুর রশীদ 
এত পরিমাণ মীরাছ রেখে যান যে, অন্য কোন খলীফা তা রেখে যাননি । ভূ-সম্পদ ও বাড়ি-ঘর 


ব্যতীত তার রেখে যাওয়া মণিমুক্তা ও মূল্যবান আসবাবপত্রের মূল্য ছিল দশকোটি পয়ত্রিশ হাজার 
্বর্ণমুদ্রা ৷ ইব্‌ন জারীর বলেছেন, বায়তুল মালে রিজার্ভ মুদ্রার পরিমাণ সত্তর কোটিরও অধিক ছিল। 


খলীফা হারূনুর রশীদের স্ত্রী, দাসী ও সন্তান-সন্ততি 


হারুনুর রশীদ তার চাচাত বোন অর্থাৎ চাচা জাফর ইব্‌ন আবূ জাফর আল-মানসূরের কন্যা 
যুবায়দা উম্মু জা“ফরকে বিয়ে করেন। এ বিয়ে হয়েছিল পিতা মাহদীর জীবনকালে একশ পঁয়ষটি 
হিজরী সনে। এ স্ত্রীর গর্ভে জন্ম হয় পুত্র মুহাম্মদ আল-আমীনের। যুবায়দার মৃত্যু হয়েছিল দুইশ 
ষোল হিজরীতে (বিবরণ সমাগত) পরে তিনি তার ভাই মূসা আল-হাদীর ‘উম্মু ওয়ালাদ' 
(আমাতুল আযীয)-কে বিয়ে করেন এবং এ স্ত্রীর গর্ভে পুত্র আলী ইবনুর রশীদের জন্ম হয়। তিনি 
সালিহ আল-মিসকীনের কন্যা উম্মু মুহাম্মদকে এবং তার চাচা সুলায়মান ইব্‌ন আবূ জাফরের কন্যা 
হলে আল-আব্বাসাকে বিয়ে করেন এবং আর-রাক্কায় একশ সাতাশি হিজরীতে একই রাতে এ 
দুই স্ত্রীর সংগে বাসর যাপন করেন। তিনি আযীযা বিনতুল গিতরীফ অর্থাৎ মামাত বোন-তার মা 
খায়যুবানের ভাইয়ের কন্যাকে বিয়ে করেন এবং উছমানী বংশের আবদুল্লাহ্‌ ইব্‌ন মুহাম্মদ ইব্‌ন 
আবদুল্লাহ্‌ ইব্ন আমর ইব্‌ন উছমান ইব্‌ন আফ্ফান (রা)-এর কন্যাকে বিয়ে করেন। একে 
আল-জুরাশিয়াও বলা হয়। কেননা, ইয়ামানের জুরুশে তার জন্ম হয়েছিল৷ হারুনুর রশীদ চার 
জন স্ত্রী রেখে মারা যান। এরা ছিলেন যুবায়দা, আব্বাসা, সালিহের কন্যা এবং এ শেষোক্ত 
উছমানিয়া । আর বিশিষ্ট ও একান্ত দাসী-বাদীর সংখ্যা ছিল HN ভি 
যে, তার ভবনে চার হাজার সুন্দরী সেবাদাসী ছিল। 

তার পুত্র সন্তানদের মধ্যে রয়েছেন যুবায়দার সন্তান মুহাম্মদ আল-আমীন মারাজিল নানী বাদীর 
ঘরে আবদুল্লাহ্‌ আল-মামুন । মারিদা নানী উম্মু ওয়ালাদের ঘরে আবূ ইসহাক মুহাম্মদ আল- 
মু'তাসিম। কাসফ নামী বাদীর গর্ভে কাসিম আল-মু'তামান। আমাতুল আযীযের গর্ভে আলী, 


রাঈম (১২) নানী বাদীর ঘরে সালিহ। এছাড়া আবু ইয়াকুব মুহাম্মদ, আবু ঈসা মুহাম্মদ, আবুল 
আব্বাস মুহাম্মদ ও আবু আলী মুহাম্মদ-এরা সকলেই উম্মু ওয়ালাদের সন্তান । আর কন্যা সন্তানদের 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৩৮৫ 


মধ্যে ছিল জাসমের কন্যা সাকীনা, মারিদার কন্যা উম্মু হাবীব। এছাড়া আরওয়া উম্মুল হাসান, উম্ম 
মুহাম্মদ হামদুনা ও ফাতিমা- যার মা ছিল গামাস এবং উম্মু সালামা, খাদীমা, উদ্থুল কাসিম রামলা, 
উম্মু আলী, উম্মুল গালিয়া ও রায়তা-এরা সকলে উম্মু ওয়ালাদের সন্তান । 


মুহাম্মদ আল-আমীনের খিলাফাত ' 

এ বছর অর্থাৎ একশ তিরানব্বই হিজরী সনের জুমাদাল উখরা মাসে তুস নগরীতে হারনুর 
রশীদের ইনতিকাল হয়ে গেলে সালিহ ইবনুর রশীদ তার ভাই এবং পিতার পরে ‘যুবরাজ’ রূপে 
বিঘোষিত মুহাম্মদ আল-আমীন ইব্‌ন যুবায়দার কাছে পত্র লিখে তাকে পিতার মৃত্যুর সংবাদ 
অবহিত করলেন এবং তাকে সান্তনা দিলেন । আমীন তখন বাগদাদে অবস্থান করছিলেন । পত্রটি 
খাদিম রাজার মাধ্যমে পৌছল। পত্রের সংগে ছিল (রাজকীয়) আংটি, লাঠি ও চাদর শোযলা)। 
এটি ছিল জুমাদাল উখরার চৌদ্দ তারিখ বৃহস্পতিবার । তখন আল-আমীন তার আল-খুল্দ প্রাসাদ 
হতে আবূ জা'ফরের ভবন কামরুয যাহাবে (সোনালী ভবনে) চলে গেলেন। এ ভবন ছিল 
বাগদাদের শহরতলীতে । আল-আমীন লোকদের নিয়ে সালাত আদায় করলেন এবং পরে মিম্বরে 
উঠে ভাষণ দিলেন । এতে তিনি হারুনুর রশীদের মৃত্যুতে সমবেদনা প্রকাশ করলেন। লোকদের 
আশ্বাসবাণী শোনালেন এবং তাদের কল্যাণের প্রতিশ্রুতি দিলেন । এ সময় তার সম্প্রদায়ের বিশিষ্ট . 
লোকেরা এবং বনু হাশিমের শীর্ষস্থানীয়রা ও আমীররা তার হাতে বায়আত করল । সেনাবাহিনীকে 
তিনি দুই বছরের অনুদান-ভাতা প্রদানের আদেশ জারী করলেন । পরে তিনি'মিম্বর থেকে নেমে 
চাচা সুলায়মান ইবৃন জা“ফরকে অবশিষ্ট লোকদের বায়আত গ্রহণের নির্দেশ প্রদান করলেন । 
এভাবে আল-আমীনের কর্তৃত্ব সুষ্ঠু ও স্থির হলে তার ভাই আল-মামূন তার প্রতি হিংসা করতে 
থাকেন এবং তাদের দু'জনের মধ্যে বিরোধ দেখা দিল (ইনশাআল্লাহ্‌ আমরা একটু পরে তার 
বিবরণ উল্লেখ করব)। , 


আমীন ও মামূনের বিরোধ 

এ বিরোধের মূল সূত্র ছিল এই যে, হারুনুর রশীদ খুরাসান অঞ্চলের (প্রদেশ) প্রারম্ভিক 
অংশে পৌছে সেখানকার সঞ্চিত ধনভাণ্তার ৷ পশুপাল ও অন্ত্রভাপ্তার পুত্র মামূনকে হিবা করলেন 
এবং তার পক্ষে বায়আত নবায়ন করালেন । এদিকে আল-আমীন বকর ইবনুল মুআমিরকে গোপন 
পত্র দিয়ে তা হারূনুর রশীদের মৃত্যুর পর আমীর (আঞ্চলিক প্রশাসক ও কেন্ত্রীয় সরকারের বিশিষ্ট 
ব্যক্তিবর্গ)-দের কাছে পৌছবার দায়িত্ব অর্পণ করলেন। হারূনুর রশীদের মৃত্যু হলে এসব পত্র 
আমীরদের এবং সালিহ ইবনুর রশীদের কাছে অর্পণ করা হল। এসব পত্রের মধ্যে মামুনের 
প্রতিও একটি পত্র ছিল যাতে তাকে আনুগত্য করার আদেশ দেয়া হয়েছিল । সালিহ জনতার কাছ 
হতে আমীনের জন্য বায়আত গ্রহণ করলেন । ফাযল ইবনুর রাবী সেনাবাহিনী সহকারে বাগদাদের 
উদ্দেশ্যে রওনা করলেন। সেখানকার অধিবাসীদের অন্তরে মামূনের জন্য গৃহীত বায়আতের . 
কারণে কিছুটা সংকটবোধ ছিল । মামূনও তাদের কাছে তার পক্ষে বায়আতের আহ্বান জানিয়ে 
পত্র লিখেছিলেন। কিন্তু তারা তাতে সাড়া দেয়নি। এ পরিস্থিতি দুই ভাইয়ের মধ্যে অসম্প্রীতি সৃষ্টি 
করল । কিন্তু সেনাবাহিনীর বিপুল অংশ আমীনের প্রতি আনুগত্যশীল ছিল । এ অবস্থায় মামূন ও 
ভাই আমীনের প্রতি আনুগত্য ও শ্রদ্ধাপূর্ণ পত্র লিখলেন এবং নিজেকে খুরাসানে তার নায়িবরূপে 


আল-বিদায়া ওয়ান নিহায়া (১০ম খণ্ড)__৪৯ 


www.almodina.com 


Contents 


৩৮৬ আল-বিদায়া ওয়ান নিহায়া 


প্রকাশ করে সেখানকার পশুপাল ও মিশকসহ বিভিন্ন উপহার-উপটৌকন পাঠাল । শুক্রবারে 
বায়আত পর্ব সমাপ্তির পর শনিবার সকালে আল- আমীন শিকার প্রমোদের জন্য দুইটি ময়দান 
তৈরি করার আদেশ দিলেন। এ প্রসংগে কোন কোন কবি বলেছেন- 


Ll Gd ag #4 Clie Gal 
1১55 lan + LU OS 0১১৯) lk, 

“আল্লাহ্র আমীন’ একটি ময়দান নির্মাণ করেছেন ; আংগিনাকে বাগানে পরিণত করেছেন। . 
হরিণপাল ছিল সেখানে স্পষ্ট দৃশ্যমান ; তাতে তার জন্য দিক নির্দেশ করছিল মৃগয়ার ৷” 

এ বছরের শাবান মাসে যুবায়দা রাক্কা হতে ধনভাপ্তার এবং (স্বামী) হারূনুর রশীদের কাছ 
হতে পাওয়া উপহার সামগ্রী ও মহামূল্যবান পোশাক-পরিচ্ছদ নিয়ে বাগদাদে আগমন করলেন। 
পুত্র আমীন বিশিষ্ট ব্যক্তিবর্গকে নিয়ে আম্বার পর্যন্ত এগিয়ে গিয়ে জননীকে স্বাগতম জানালেন। 
আমীন তার ভাই মামুনকে খুরাসান ও রায় এবং সন্নিহিত অঞ্চলের শাসনকর্তৃত্বে বহাল রাখলেন 
এবং অপর ভাই কাসিমকে আল-জাযিরা ও সীমান্ত অঞ্চলের কর্তৃত্বে বহাল রাখলেন এবং পিতার 
. নিযুক্ত শাসনকর্তাদের মধ্যে হতে অল্লসংখ্যক ব্যতীত অন্যদের বহাল রাখলেন। 


এ বছর রোম সম্রাট আন-নাকফোর (১৬_১৪১) মৃত্যুবরণ করে । বারজান তাকে হত্যা 
করে । তার রাজত্বকাল ছিল নয় বছর। তারপরে তার পুত্র ইস্তাবরাক দুইমাস রাজত্ব করে মারা 
যায় এবং আন-নাকফোরের ভগ্মীপতি মীখাঈল সিংহাসন দখল করে। (আল্লাহ্‌ তাদের লা'নত 
করুন !) এ বছর খুরাসান নায়িব (প্রশাসক) ও রাফি“ ইবনুল লায়ছের মধ্যে সংঘর্ষ সংঘটিত 
হয়। রাফি“ তুকীদের সাহায্য প্রার্থনা করে। পরে তারা পালিয়ে গেলে রাফি‘ একাকী হয়ে পড়ে 
এবং তার প্রতিরোধ দুর্বল হয়ে যায়। এ বছর হিজাযের নায়িব দাউদ ইব্ন'ঈসা ইব্‌ন মুসা 
ইব্‌ন মুহাম্মদ ইব্‌ন আলী লোকদের নিয়ে হজ্জ করেন। এ ০০০০ 
মধ্যে ছিলেন-_. 


ইসমাঈল ইব্‌ন উলায়্যা 

ইনি শীর্ষস্থানীয় আলিম ও বিশিষ্ট মুহাদ্দিসগণের অন্যতম । ইমাম শাফিঈ ও আহমদ ইব্‌ন 
হাম্বল তীর কাছে হাদীস শ্রবণ করেছেন । বাগদাদে “মাযালিম' (যুলুম নিরসন ও বিচার) বিভাগের 
প্রধানের দায়িত্ পালন করেন এবং বসরায় সাদাকা বিভাগের তত্ত্বাবধায়ক ছিলেন । তিনি ছিলেন 
অভিজাত, আস্থাভাজন এবং মর্যাদাবান প্রবীণ । তিনি কম হাসতেন। তিনি ছিলেন বায্য (রেশমী) 
বস্তু ব্যবসায়ী এবং এ ব্যবসায়ের আয় হতে সংসারের ব্যয় নির্বাহ করতেন । হজ্জ সম্পাদন করতে 
এবং সুফিয়ান ইবৃন উয়ায়না, সুফিয়ান ছা ওরী প্রমুখের ন্যায় বন্ধুদের জন্য ব্যয় করতেন। হারুনুর 
রশীদ তাকে বিচারপতি পদে নিয়োগ করেছিলেন । তার বিচারপতির পদ গ্রহণের সংবাদ. ইবনুল 
মুবারকের কাছে পৌছলে তিনি তাকে গদ্যে ও পদ্যে ভ€সনামূলক পত্র লিখলেন। এতে ইব্‌ন 
উলায়্যা বিচারপতির পদে ইস্তফা দিলে খলীফা তার ইস্তফাপত্র গ্রহণ করলেন। তার মৃত্যু হয়েছিল 
এ বছরের যিলকাদ মাসে । আবদুল্লাহ্‌ ইব্‌ন মালিকের কবরস্থানে তাকে দাফন করা হয়। 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৩৮৭ 


মুহাম্মদ ইব্‌ন জা“ফর 
আবদুল্লাহ্‌ ইব্‌ন জা“ফরের উপাধি ছিল 'গুনদার' ৷ তিনি শু“বা, পদিনা ভাব 
আরো অনেক মনীষী হতে হাদীস রিওয়ায়াত করেছেন। তার কাছ হতে রিওয়ায়াতকারীদের 
সংখ্যাও অনেক । তাদের মধ্যে উল্লেখযোগ্য ইমাম আহমদ ইব্ন হাম্বল প্রমুখ । তিনি ছিলেন ছিকা 
(আস্থাভাজন) সুদৃঢ় স্মৃতি শক্তির অধিকারী । তার সম্পর্কে এমন বহু কাহিনী বর্ণিত হয়েছে যা 
দুনিয়ার প্রতি তার অনীহা ও উদাসীনতার প্রমাণ বহন করে। এ বছরে তিনি বসরায় ইনতিকাল 
করেন এবং মতান্তরে এর পূর্ববর্তী বছর এবং কারো কারো মতে এর পরবর্তী বছর তিনি 


ইনতিকাল করেন । পূর্বসূরী ও উত্তরসূরী মনীষীদের মধ্যে অনেকেরই'তীার অনুরূপ (গুনদার) 
উপাধি ছিল। ' 


আবূ বকর ইব্ন আইয়াশ 

তিনি ছিলেন অন্যতম ইমাম। আবু ইসহাক সাবীঈ। আ'মাশ, হিশাম, তা 
প্রমুখ ছিলেন তার হাদীসের শায়খ । তার অনেক ছাত্রের মধ্যে বিশেষ উল্লেখযোগ) ইমাম আহমদ 
ইব্‌ন হাম্বল ৷ ইয়াধীদ ইব্‌ন হারূন বলেছেন, তিনি ছিলেন শ্রেষ্ঠ বিদ্বান । চল্লিশ বছর যাবত মাটিতে 
পাজর সংযুক্ত করেননি । ষাট বছর যাবত প্রতিদিন পূর্ণ এক খতম কুরআন পাঠ করেছেন । আশি 
রমযান সিয়াম পালন করেছেন। ছিয়ানববই বছর বয়সে ইনতিকাল করেন। মৃত্যু সন্নিকট হলে 
তার পুত্র তার জন্য কাদতে লাগলে তিনি বললেন, “প্রিয় পুত্র ! কাদছ কেন ? আল্লাহ্র কসম! 
তোমার পিতা কখনো কোন অশ্লীল কাজ করেনি। 


১৯৪ হিজরীর আগমন 

এ বছর হিমসবাসীরা তাদের শাসনকর্তাকে বিতাড়িত করলে আল-আমীন তাকে বরখাস্ত করে 
আবদুল্লাহ্‌ ইব্‌ন সাঈদ হাবশীকে তাদের শাসনকর্তা নিয়োগ করেন । নতুন শাসনকর্তা সেখানকার 
শীর্ষস্থানীয় একদলকে হত্যা করেন এবং প্রান্তিক অঞ্চল পুড়িয়ে দেন। তখন তারা তার কাছে 
নিরাপত্তার আবেদন জনালে তিনি তাদের নিরাপত্তা দেন। পরে তারা আবার বিশৃংখলা সৃষ্টি করলে 
তিনি পুনরায় তাদের অনেককে হত্যা করেন। এ বছর আমীন তার ভাই কাসিমকে আল-জাযীরা ও 
সীমান্ত অঞ্চলের শাসনকর্তা পদ হতে বরখাস্ত করে খুযায়মা ইব্‌ন খাযিমকে তার স্থলে নিয়োগ 
করেন এবং ভাইকে তীর কাছে বাগদাদে অবস্থান করার আদেশ প্রদান করেন । 

এ বছরই আমীন সকল নগরীর (মসজিদের) মিম্বরগুলোতে তার পুত্র মূসা ইবনুল আমীনের 
জন্য দু'আ করার এবং তার পরবর্তী আমীর হওয়ার ফরমান জারী করেন এবং পুত্রকে 'আন- 
নাতিকু বিল হাকি' (সত্যভাষী) খিতাবে ভূষিত করেন। এ ফরমানে পুত্রের পরে ভাই মামূনের 
জন্য এবং তার পরে অপর ভাই কাসিমের জন্য দু'আ করার আদেশ দেয়া হয়। প্রথমদিকে 
তাকে পরামর্শ দিতে থাকেন এবং ক্রমান্বয়ে ভাইদের ব্যাপারে তার মনোভাবের পরিবর্তন ঘটাতে 
থাকেন । উষীর মামূন ও কাসিমকে পদচ্যুত করতে উদুদ্ধ করেন এবং মামুনের বিষয়টি তার 
কাছে তুচ্ছ করে উপস্থাপন করেন। মামূন খলীফা হলে ফাযলকে উধীরের পদ হতে সরিয়ে দিবেন 


www.almodina.com 


Contents 


৩৮৮ আল-বিদায়া ওয়ান নিহায়া 


এ আশংকাই উযীরকে এসব করতে উদ্বুদ্ধ করেছিল । আমীনও শেষে এ ব্যাপারে উষীরের সংগে 
একমত্য পোষণ করেন এবং পুত্র মুসার জন্য দু'আ করার ও তার পরে ‘যুবরাজ’ হওয়ার ফরমান 
জারী করেন। এটি ছিল এ বছরের রবীউল আওয়ালের ঘটনা । মামুনের কাছে এসব সংবাদ 
পৌছলে মামুন কেন্দ্রের সংগে ডাক যোগাযোগ বন্ধ করে দিলেন এবং মুদ্রা ও রাজকীয় বস্ত্র 
খলীফার (আমীনের) নামের মোহরের ছাপ দেয়া বন্ধ করে দিলেন এবং তার সংগে সম্পর্কের 
অবনতি ঘটালেন। এ পরিস্থিতিতে (বিদ্রোহী) রাফি' ইবনুল লায়ছ নিরাপত্তা প্রার্থনা করে মামূনের : 
কাছে পত্র লিখলে তিনি তাকে নিরাপত্তা দিলেন। রাফি“ তার সহযোদ্ধাদের নিয়ে মামুনের কাছে 
চলে এল। মামুন তাকে সম্মান ও মর্যাদার সংগে গ্রহণ করলেন । তার পরপরই হারছামাও আগমন 
করলে মামুন গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে তাকে স্বাগতম জানালেন এবং তাকে বিশেষ গার্ড বাহিনীর 
অধিনায়ক করলেন। সেনাবাহিনী মামুনের প্রতি আকৃষ্ট হওয়ার সংবাদ অবগত হয়ে আমীন ক্ষুব্ধ ও 
দুশ্চিন্তাথন্ত হলেন। তিনি মামুনের কাছে একাধিক পত্র লিখলেন এবং শীর্ষপর্যায়ের তিনজন 
আমীরকে দূতরূপে পাঠালেন. এতে তিনি তার পুত্রকে অগ্রবর্তী মেনে নেয়ার জন্য মামূনকে 
অনুরোধ করলেন এবং তাকে “আন-নাতিকু বিল হান্ধি' খিতাবে ভূষিত করার বিষয়টি অবহিত 
করলেন। মামূন এতে তার অসম্মতি প্রকাশ করলে আমীরগণ তাকে বুঝিয়ে শুনিয়ে সম্মত করার 

বং আমীনের আহ্বানে সাড়া প্রদানে রাষী করার জন্য জোর প্রচেষ্টা চালালেন। এতে মামুন 
848585১5878 “আমার 
পিতাও নিজেকে বায়আত থেকে অবমুক্ত” করেছিলেন । তাতে কী ফায়দা হয়েছিল ? মামুন 
বললেন, ‘তোমার পিতা ছিলেন একজন অপসন্দনীয় ব্যক্তি। পরে মামূন আব্বাসকে বিভিন্ন 
প্রতিশ্রুতি প্রদান ও প্রলোভন দিতে থাকলেন । অবশেষে আব্বাস তার হাতে খিলাফতের বায়আত 
করলেন। পরে তিনি বাগদাদ প্রত্যাবর্তন করার পর বাগদাদে আমীনের কার্যক্রম সম্পর্কে তাকে 
অবহিত করতেন এবং প্রয়োজনীয় উপদেশ দিতেন। 


দূতগণ আমীনের কাছে ফিরে এসে তার ভাইয়ের বক্তব্য তাকে অবহিত করলেন। এ সময় 
ফাযল ইবনুর রাবী মামূনকে বরখাস্ত করার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত খহণে আমীনকে উদ্ুদ্ধ করলেন। 
সুতরাং আমীন মামূনকে বরখাস্ত করলেন এবং সমগ্র দেশে তীর পুত্রের জন্য দু'আ করার আদেশ 
জারী করলেন । মামুনের সমালোচনা ও তার দোষ চর্চার জন্য সারা দেশে লোক নিয়োগ করা 
হল। হারূনুর রশীদ যে লিপিটি লিখেছিলেন এবং কা'বা শরীফে গচ্ছিত রেখেছিলেন । মক্কায় 
লোক পাঠিয়ে সেটি নিয়ে আসা হল। আমীন সেটি ছিড়ে টুকরো টুকরো করলেন এবং পুত্র 
_আন-নাতিকু বিল হাক্ধি-র মনোনয়নের ব্যাপারে চূড়ান্ত বায়আত গ্রহণ করলেন। এ সময় আমীন ও 
মামূনের মধ্যে পত্রের আদান-প্রদান ও দূতের গমনাগমন চলতে থাকে । যার বিশদ আলোচনা 
বেশ দীর্ঘ। ইব্‌ন জারীর তার তারীখ (ইতিহাস) গ্রন্থে সে সবের বিশদ বিবরণ উপস্থাপন 
করেছেন। পরবর্তী পরিস্থিতি এই দীড়াল যে, দু'জনের প্রত্যেকে নিজ নিজ দখলভুক্ত ও দুর্গের 
প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করলেন এবং সেনাবাহিনী প্রস্তুত করলেন ও জনগণের মনোরঞ্জনে 
সচেষ্ট হলেন। | 

এ বছরেই রোমানরা' তাদের সম্রাট মীখাঈলের প্রতি বীতশ্রদ্ধ হয়ে তাকে উৎখাত ও হত্যা 
করার সিদ্ধান্ত গ্রহণ করে। মীখাঈল রাজ ক্ষমতা পরিত্যাগ করে সন্যাস্ব্রত রোহ্বানিয়াত) গ্রহণ 


www.almodina.com 


Contents 
আল-বিদায়া ওয়ান নিহায়া | ৩৮৯ 


করে। ॥ রোমানরা তার স্থলে ইলিয়ন (লিয়োন)-কে তাদের রাজা মনোনীত করে। এ বছরের 
হিজাযের শাসনকর্তা (নায়িব) দাউদ ইব্ন ঈসা মতান্তরে আলী ইবনুর রশীদ লোকদের নিয়ে হজ্জ 
সম্পাদন করেন। এ বছরে মৃত্যুবরণকারী বিশিষ্টদের তালিকায় রয়েছেন। 


আবূ বাহ্র সালিম ইব্‌ন সালিম আল-বালখী 

তিনি ছিলেন (বাল্খ হতে আগত) বাগদাদ প্রবাসী । এখানে ইবরাহীম ইব্‌ন তাহমান ও 
সুফিয়ান সাওরী হতে হাদীস বর্ণনা করেন । তীর কাছ হতে হাদীস বর্ণনাকারীদের মধ্যে রয়েছেন 
হাসান ইব্ন আরাসা । তিনি ছিলেন দুনিয়া বিমুখ আবিদ । চল্লিশ বছর তার জন্য শয্যা বিছানো হয়নি 
এবং দীর্ঘ কাল তিনি ঈদের দিন ব্যতীত প্রতিদিন রোযা রাখতেন এবং আকাশের দিকে মাথা 
তুলতেন না। তিনি মুরজিআ মতবাদের দাঈ ছিলেন এবং হাদীস বর্ণনায় দুর্বল বিবেচিত হতেন। 
তবে সৎ কাজের আদেশ ও অন্যায়ের নিষেধে তিনি ছিলেন নেতৃত্দানকারী । বাগদাদ আগমনের 
পর তিনি হারনুর রশীদের বহু কাজে প্রতিবাদ করেন ও তার কঠোর সমালোচনা করেন। খলীফা 
তাকে বারটি বেড়ি পড়িয়ে অন্তরীণ করেন । আবূ মুআবিয়া তার জন্য সুপারিশ করতে থাকলে 
তাকে চারটি বেড়িতে আবদ্ধ রাখা হয় । পরে তিনি নিজ পরিবার-পরিজনের সংগে মিলিত হওয়ার ' 
জন্য দু'আ করতে থাকেন। হারুনুর রশীদের মৃত্যু হলে যুবায়দা তাকে মুক্ত করার ব্যবস্থা করেন। 
তিনি তার পরিবারের কাছে ফিরে যান । তারা তখন হজ্জ উপলক্ষে মক্কায় অবস্থান করছিল । তিনি 
মন্কায় অসুস্থ হয়ে পড়েন। একদিন তার শীলা খাওয়ার বাসনা হল । সে বাসনা হওয়ার দিনেই শীলা 
বর্ষিত হল এবং তিনি তা ভক্ষণ করলেন। এ বছরের জিলহাজ্জ মাসে তিনি ইনতিকাল করেন। 


আবদুল ওয়াহ্হাব ইব্‌ন আবদুল মজীদ 
ছাকীফ গোত্রের লোক। বার্ষিক প্রায় পঞ্চাশ হাজার আমদানীর মালিক ছিলেন যার সবই. 
মুহান্দিসগণের খিদমতে ব্যয় করতেন। তিনি চুরাশি বছর বয়সে ইনতিকাল করেন। | 
আবুন নাস্র আল-জুহানী আল-মুসাব 
ছিলেন দীর্ঘ সময় নিরবতা পালনকারী । কোন বিষয়ে জিজ্ঞাসা করা হলে অত্যন্ত সুন্দর জবাব 
দিতেন এবং অত্যন্ত মূল্যবান কথা বলতেন যা অমূল্য বাণীরূপে উদ্ধৃত ও লিপিবদ্ধ করা হত। 


জুমুআর দিন তিনি সালাতের আগে বের হতেন এবং মুসল্লীদের বিভিন্ন দলের কাছে গিয়ে ওয়াজ 
করতেন। তিনি বলতেন (কুরআনের বাণী -) 


৩৪ ৮৪৪৩৪ পতল পর ও প পোপ ৪ ss fe ocd 225৩1022512 5 247 
৬৯ ১1১ ১৩ ১৩ ০০ এও sr? Ls IMS IS ha ৯ Ml 2 


(হে মানুষ ভাসি জাত এবং ভয় কর লা না 
সন্তানের কোন উপকারে আসবে না । সন্তানও কোন উপকারে আসবে না তার পিতার (সূরা 
লুকমান ৪ ৩৩) এবং 


৫৭১০৩ ৮০:৪৪ ৫৪ ৪৩ কপ ৪5122 20৮1৮ 57 25 5৩ ৩ Loo Le 


www.almodina.com 





Contents 
৩৯০ ...... আল-বিদায়া ওয়ান নিহায়া 


(এবং তোমরা সে দিনকে ভয় কর যেদিন কেউ কারো কোন কাজে আসবে না, কারো 
সুপারিশ গ্রহণ করা হবে না। কারো কাছ হতে বিনিময় গ্রহণ করা হবে না- সূরা বাকারা 8 ৪৮)। 
একদলকে ওয়াজ করার পর আর এক দলের কাছে গিয়ে অনুরূপ বলতেন এভাবে একের পর 
এক বিভিন্ন দলকে ওয়াজ করতে করতে মসজিদে প্রবেশ করতেন এবং সেখানে জুমুআর সালাত 
আদায় করতেন। পরে ইশার সালাত আদায় না করা পর্যন্ত সেখান হতে বের হতেন না। 

একবার তিনি খলীফা হারনুর রশীদকে অত্যন্ত সারগর্ভ ওয়াজ করলেন। তিনি বললেন, 

“জেনে রাখবেন যে, আল্লাহ্‌ আপনাকে তার নবীর উম্মত সম্পর্কে জিজ্ঞাসা করবেন। আপনি এর 

৮ টিভি 


চে 


রাত উঠ নার EOE TOMA ১5 আল্লাহ্‌ আমাকে 
সেটি সম্পর্কেও জিজ্ঞাসা করবেন” । তখন হারুনুর রশীদ বললেন, আমিও উমর (রা)-এর মত নই 
এবং আমার যুগও তার যুগের. মত নয়” । আবু নাসর বললেন, “এ যুক্তি আপনার কোন কাজে 
আসবে না” । হারুনুর রশীদ তাকে তিনশ দীনার দেয়ার আদেশ করলে তিনি বললেন, “আমি 
সুফ্ফা নিবাসীদের একজন ; সুতরাং আমিও তাদের একজন হব এ হিসাবে এ মুদ্রা তাদের মধ্যে 
বন্টন করে দেয়ার আদেশ দিন। 


১৯৫ হিজরীর আগমন 

এ বছরের সফর মাসে আমীন যে মুদ্রায় তার ভাই মামূনের নাম অংকিত রয়েছে তা দিয়ে 
লেনদেন না করার আদেশ দিলেন । তার জন্য মিম্বরে দু'আ করতে নিষেধ করলেন এবং তার জন্য 
ও তার পরবর্তীতে তার পুত্রের জন্য দু'আ করার আদেশ দিলেন। এ বছরই মামুন নিজেকে 
ইমামুল মু'মিনীন’ নামে ভূষিত করেন। এ বছরের রবীউল আখিরে আমীন আলী ইব্‌ন ঈসা ইব্‌ন 
মাহানকে জাবাল, হামাদান, ইস্পাহান, কুম ও সন্নিহিত অঞ্চলের শাসনকর্তৃতে নিয়োগ করেন 
এবং মামুনের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হওয়ার আদেশ দিলেন। এ উদ্দেশ্যে বিশাল সেনাবাহিনী 
প্রস্তুত করে দিলেন এবং তাদের জন্য. বিপুল পরিমাণ ব্যয় করলেন । আলীকে দুই লাখ দীনার এবং 
তার পুত্রকে পঞ্চাশ হাজার দীনার অনুদান দিলেন। এছাড়া খেলাত দেয়ার জন্য কারুকাজ খচিত 
দুই হাজার তরবারী ও ছয় হাজার জোড়া যন্ত্র প্রদান করলেন। আলী ইব্‌ন মূসা ইব্‌ন মাহান চল্লিশ 
হাজার ঘোড় সওয়ার যোদ্ধ] নিয়ে বাগাদাদ হতে প্রস্থান করলেন। তার সংগে মামুনকে বন্দী করে 
আনার জন্য রূপার তৈরি একটি বিশেষ বেড়ি ছিল । আমীনও বিদায় দেয়ার জন্য তার সংগে বের 
হলেন এবং রায় পর্যন্ত পৌছে বিদায় নিলেন। এ সময় আমীর তাহির চার হাজার সৈন্য নিয়ে তার 
(আলীর) সংগে সাক্ষাত করলেন । এ সময় তাদের মধ্যে কিছু ব্যাপারে (তর্ক-বিতর্ক) সংঘটিত 
হল। যার পরিণতিতে তাদের মধ্যে যুদ্ধ বেধে গেল। এতে আলী ইব্‌ন ঈসা নিহত হল এবং তার 
সহযোদ্ধারা পরাস্ত হল। আলীর মাথা ও ধড় আমীর তাহিরের কাছে পৌছানো হল। তাহির এ 
বিষয়ে অবহিত করে মামুনের উীর যু-র রিয়াসিতালের কাছে পত্র লিখলেন । আলী ইব্‌ন ঈসা-র 
হত্যাকারী ছিল তাহির আস-সগীর (ছোট তাহির) নামের এক ব্যক্তি। পরে তার নাম রাখা হল 
“যুল ইয়ামীনায়ন' ৷ কেননা, তার বাঁকা হয়ে যাওয়া দুই হাতে তরবারি দি 


‘www.almodina.com 


Contents 


_আল-বিদায়া ওয়ান নিহায়া ৩৯১ 


আলী ইবৃন ঈসা ইবৃন মাহানী কবযাই করেছিল। এতে মামূন ও তার দলের লোকেরা আনন্দিত 
হল । এ দুঃসংবাদ যখন বাগদাদে আমীনের কাছে পৌছল তখন তিনি দজলায় মাছ শিকার 
করছিলেন। তিনি (সংবাদ বাহককে) বললেন, রেখে দাও ওসব ! কাওছার দু'টি মাছ শিকার 
করেছে । আমি এখনও এরুটি শিকার করতে পারলাম না। 

বাগদাদের বাসিন্দারা আতংকিত হল এবং এ ঘটনার বিভীষিকার আশংকায় ভীত হল! মুহাম্মদ 
আল-আমীন তার কৃতকর্ম-অংগীকার ভংগ করা, ভাই মামূনকে বরখাস্ত করা এবং পরে সংঘটিত 
ভয়ংকর ঘটনার কারণে অনুতপ্ত হলেন । দুঃসংবাদ তার কাছে পৌছেছিল এ বছরের শাওয়াল 
মাসে। পরে তিনি বিশ হাজার যোদ্ধার বাহিনী দিয়ে আবদুর রহমান ইব্‌ন জাবালা আযৃবারীকে 
হামদানে পাঠালেন তাহির ইবনুল হুসায়ন ইব্‌ন মুসআব ও তার অনুগামী খুরাসানবাসীদের সংগে 
যুদ্ধ করার উদ্দেশ্যে । এ বাহিনী প্রতিপক্ষের কাছাকাছি পৌছলে তারাও সামনের দিকে এগিয়ে 
এল এবং উভয় প্রচণ্ড যুদ্ধে লিপ্ত হল। যাতে উভয়পক্ষে বহু সংখ্যক সৈন্য নিহত হল। শেষ দিকে 
আবদুর রহমান ইব্‌ন জাবালার বাহিনী পরাস্ত হয়ে হামাদানে আশ্রয় গ্রহণে বাধ্য হল। তাহির 
সেখানে তাদের অবরোধ করে রাখল এবং অবশেষে তাদের সন্ধির প্রস্তাব নিয়ে এগিয়ে আসতে 
বাধ্য করল । তখন তাহির তাদের সংগে সন্ধিবদ্ধ হয়ে তাদের নিরাপত্তা দিল এবং বিশ্বস্ততার 
আচরণ করল । আবদুর রহমান ইব্‌ন জাবালা ও বাগদাদ প্রত্যাবর্তনের লক্ষ্যে ফিরে চলল । কিন্তু 
পরে তাহিরের বাহিনীর সংগে বিশ্বাসঘাতকতা করে তাদের অসতর্কতার সুযোগে তাদের উপর 
আক্রমণ পরিচালনা করল এবং তাদের বিশাল সংখ্যায় হত্যা করল। তাহিরের বাহিনী দৃঢ় 
অবস্থানের পরিচয় দিল এবং পরে তারা নিজেদের প্রস্তুত করে পাল্টা আক্রমণ চালাল এবং 
প্রতিপক্ষকে পরাজিত করল । এতে আবদুর রহমান ইব্‌ন জাবালা নিহত হলেন এবং তার বাহিনী 
ব্যর্থ হয়ে পালিয়ে গেল। পরাস্ত বাহিনী বাগদাদে পৌছলে সেখানে অস্থিরতা ছড়িয়ে পড়ল এবং 
বিভিন্ন ধরণের গুজবের বিস্তার ঘটল । এসব ছিল এ বছরের জিলহজ্জ মাসের ঘটনা ৷ তাহির 
কায্বীন ও সংলগ্ন অঞ্চল হতে আমীনের শাসনকর্তাদের তাড়িয়ে দিলেন এবং এ সব অঞ্চলে 
মামুনের কর্তৃত্ব অত্যন্ত জোরদার হয়ে গেল। 

এ বছরের যিলহাজ্জেই শামে আস্সুফিয়ানীর বিদ্রোহের ঘটনা সংঘটিত হয়। তার প্রকৃত নাম 
আলী ইব্‌ন আবদুল্লাহ্‌ ইব্‌ন খালিদ ইব্‌ন ইয়াযীদ ইব্‌ন মুআবিয়া ইব্‌ন আব সুফিয়ান (রা) সে 
শামের শাসনকর্তাকে সেখান হতে বিতাড়িত করে তার কর্তৃত্বের প্রতি আহ্বান করে. । আমীন তার 
বিরুদ্ধে বাহিনী প্রেরণ করেন। কিন্তু বাহিনী তার দিকে না গিয়ে রাক্কায় অবস্থান গ্রহণ করে। 
তার পরবর্তী অবস্থার বিবরণ পরে উপস্থাপন করছি। এ বছর লোকদের নিয়ে হজ্জ সম্পাদন করেন 
হিজাযের নায়িব দাউদ ইব্‌ন ঈসা । এ বছর অনেক বিশিষ্ট ব্যক্তি মৃত্যুবরণ করেন। এদের মধ্যে 

হাদীস শাস্ত্রের অন্যতম ইমাম, আহমদ প্রমুখ তার কাছ হতে হাদীস বর্ণনা করেছেন। 

_. বাক্কার ইব্ন আবদুল্লাহ 
ইনি বাক্কার ইবৃন আবদুল্লাহ্‌ ইব্‌ন মুসআব ইব্‌ন ছাবিত ইব্‌ন আবদুল্লাহ্‌ ইবনু যুবায়র (রা)। 


www.almodina.com 


Contents 
৩৯২ | আল-বিদায়া ওয়ান নিহায়া 


বার বছর এক মাস যাবত মদীনায় হারুনুর রশীদের নায়িব (শাসনকর্তা) পদে নিয়োজিত ছিলেন। 
হারনুর রশীদ তার মাধ্যমে সদীনাবাসীদের জন্য বার লাখ দীনার বু) অনুদান বন্টন করেন। 
তিনি নিজেও ছিলেন অভিজাত, দানবীর ও সম্মানের পাত্র। 


কবি আবু নুওয়াস 


তার নাম ও বংশধারা- হাসান ইব্ন হানি ইব্‌ন সাব্বাহ ইব্‌ন আবদুল্লাহ্‌ ইবনুল জাররাহ ইব্‌ন 
হানাব ইব্‌ন দাউদ ইব্‌ন গানাম ইব্‌ন সুলায়ম । আবদুল্লাহ্‌ ইব্‌ন সাদ তাকে আল-জাররাহ ইব্‌ন 
আবদুল্লাহ্‌ আল-হাকামীর সংগে সম্বন্ধিত করেছেন। তাকে আবু নুওয়াস আল-বিসরীও বলা 
হয়েছে । তার পিতা ছিলেন দামিশক নিবাসী এবং মারওয়ান ইব্‌ন মুহাম্মদের অঞ্চলের লোক । 
পরে তিনি আহওয়াযে বসবাস শুরু করেন এবং খালবান নামের এক নারীকে বিয়ে করেন। এ 
স্ত্রীর ঘরে আবূ নুওয়াস ও আবু মুআয নামে অপর এক পুত্র সন্তানের জন্ম হয়। পরে নুওয়াস 
বসরায় চলে যান এবং সেখানে আবু যায়দ ও আবূ উবায়দার কাছে আদব (সাহিত্য) অধ্যয়ন 
করেন, সীবাওয়াহ-র কিতাব অধ্যয়ন. করেন এবং খালাফ' আল-আহমারের ঘনিষ্ঠ সান্নিধ্যে অবস্থান 
করেন এবং ইউনুস ইব্ন হাবীব আল-জারামী আন্‌ নাহ্বীর সান্নিধ্য অর্জন করেন । কাষী ইব্‌ন 
খাল্লিকান বলেছেন, আবু নুওয়াস আবূ উসামা ও ইবনুল হুবাব কৃফীর সংসর্গ লাভ করেন। তিনি 
হাদীস বর্ণনা করেছেন আযহার ইব্‌ন সা'দ, হাম্মাদ ইব্‌ন যায়দ, হাম্মাদ ইবৃন সালামা, আবদুল 
ওয়াহিদ ইব্‌ন যিয়াদ। মুতামির ইব্‌ন সুলায়মান, ইয়াহ্‌ইয়া আল কাত্তান প্রমুখ হতে এবং মুহাম্মদ 
ইবৃন ইবরাহীম ইব্‌ন কাছীর আস্-সুফী তার কাছ হতে হাদীস বর্ণনা করেছেন। তার কাছ হতে 
হাদীস বর্ণনাকারীদের মধ্যে রয়েছেন শীফিঈ। আহমদ ইব্‌ন হাম্বল, গুনদার এবং অন্যান্য 
খ্যাতিমান আলিমগণ । তার বরাতে বর্ণিত প্রসিদ্ধ হাদীসসমূহের মধ্যে রয়েছে মুহাম্মদ ইব্‌ন 
ইবরাহীম ইব্‌ন কাছীর সুফী হতে হাম্মাদ ইব্‌ন সালামা হতে ছাবিত আনাস (রা) সনদে বর্ণিত 
হাদীস । আনাস রো) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলেছেন $' 
১০৭ dit ০০০৭ ০০১35 dt 9৮০ ৮৮৯৫১১১৪৫০০ ১৮০৪ 
* isl 
“তোমাদের কেউ যেন আল্লাহ্‌র প্রতি সুধারণা পোষণ করা ব্যতীত মৃত্যুবরণ না করে। 
কেননা, আল্লাহ্‌র প্রতি সুধারণা পোষণ করা জান্নাতের মূল্য ।' 
মুহাম্মদ ইব্‌ন ইবরাহীম বলেন, আমরা আবু নুওয়াসের মৃত্যু সন্নিকট অবস্থায় তার কাছে 
গেলাম । তখন সালিহ ইব্‌ন আলী হাশিমী তাকে বললেন, ‘হে আবু আলী ! এখন আপনি দুনিয়ার 
জীবনের শেষ দিন এবং আখিরাতের জীবনের প্রথম দিনটিতে রয়েছেন। আপনার ও আল্লাহ্র 
মাঝে কিছু ছোটখাট অমীমাংসিত বিষয় রয়েছে । সুতরাং আপনার আমলের ব্যাপারে আল্লাহ্‌র 
কাছে তওবা করুন ! আবু নৃওয়াস বললেন, “আমাকে ভয় দেখাচ্ছ ? আল্লাহ্র কসম ! আমাকে 
হেলান দিয়ে বসিয়ে দাও । বর্ণনাকারী বলেন, আমরা তাকে হেলান দিয়ে বসিয়ে দিলে তিনি 
বললেন, হাম্মাদ ইব্‌ন সালামা ইয়াধীদ আর-রুকাশী হতে আমাকে এ হাদীস শুনিয়েছেন, তিনি 
আনাস ইব্‌ন মালিক (রা) হতে । তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলেছেন ৪ | 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৩৯৩ 
শি ভিত 52591 95 25005 5 08 
* ll 
7. “প্রত্যেক নবীর জন্য একটি শাফাআত (সুপারিশ বরাদ্ধ) রয়েছে, আমার শাফআতটি আমি 
কিয়ামতের দিনে আমার উম্মতের কবীরা গোনাহকারীদের জন্য লুকিয়ে রেখেছি ।” পরে তিনি 
বললেন, “এখন তুমি কি আমাকে তাদের অন্তর্ভুক্ত দেখছ না?” 
আবু নুওয়াস বলেছেন, “খানসা ও লায়লার ন্যায় বিশ্বখ্যাত ষাটজুন মহিলা কবির কবিতা 
শেখার আগে আমি কবিতা বলিনি ; সুতরাং পুরুষ কবিদের সংখ্যা তুমি বুঝে নাও। ইয়াকুব 
ইবনুস সিক্কীত বলেছেন, জাহিলী কবি ইমরুল কায়স ও আ*শ হতে ইসলামী কবি জারীর ও 
ফারাযদাক হতে এবং নতুন প্রজন্মের কবি আবু নুওয়াস হতে কবিতার প্রশিক্ষণ লাভ করলে তা 
তোমার জন্য যথেষ্ট । আসমা“ঈ, জাহিয ও নাজ্জাম প্রমুখের ন্যায় অনেক মনীষী তার সাহিত্য 
দক্ষতার প্রশংসা করেছেন। আবূ আম্র শায়বানী বলেছেন, আবু নুওয়াস যদি তার কবিতাকে 
ময়লা-দুর্গন্ধ দেয় নষ্ট না করত তবে অবশ্যই আমরা তার কবিতা প্রমাণরূপে পেশ করতাম । এর 
দ্বারা উদ্দেশ্য তার মদের স্তুতি মূলক এবং অপ্রাপ্ত বয়স্ক সুন্দর বালক-কিশোরদের বিষয়ে তার 
কবিতা । এদের প্রতি তার আকর্ষণ ছিল এবং এ ধরনের অন্যান্য বিষয়, যা তার কবিতায় সুবিদিত 
এ সব তার অপকর্ম ও আপত্তিকর হওয়ার কারণ। 
একবার একদল কবি মামুনের কাছে সমবেত হল । তাদের বলা হল- এ কবিতার রচনাকারী 
কে-? 
- 64৫০৫ ৮১5 ১৮১31 ০৪ 1955 ১১ + LA 0৪৩ alos LD 
“যখন সে তাকে “ঢোক ঢোক' করে গলধকরণ করছিল, আমরা তখন থেমে গেলাম, যেন 
আমরা দেখছিলাম, মাটিতে অবস্থানরত একটি চাদ তারকাকে গিলে ফেলেছে ।” 
লোকেরা বলল, (এর রচয়িতা মিতা) আবু নুওয়াস, মামুন বললেন, তা হলে এ কবিতা কার-? 
৮1৮54150875 55 8881115481710155515518 
“যখন তরুণের কণ্ঠনালীর প্রান্তে (আল্‌ জিহ্বার) কাছে তা নেমে আসে, তখন তাকে ছাড় 


দাও- যার সংকল্প তার হৃদয় হতে প্রস্থানোদ্যত।” লোকেরা বলল, আবু নুওয়াসের কবিতা । তিনি 
বললেন, তা হলে এ কবিতা কার ? 


pill ০৪৪ sey ৮২০৫ + Melis ei 
“তাদের অংগ সন্ধিসমূহে (রন্ধে রক্ধে) প্রবিষ্ট হল- রোগের রন্ধে রন্ধে আরোগ্য নিরাময় 
প্রবিষ্ট হওয়ার ন্যায় ।” লোকেরা বলল, এ-ও আবু নুওয়াসের কবিতা । মামুন বললেন, সুতরাং আবু 
নুওয়াসই তোমাদের সেরা কবি। 


হা যর নিত তোমাদের আবু নুওয়াসের এ কবিতা কত 
বসাত্মক ! 


আল-বিদায়া ওয়ান নিহায়া (১০ম ২৩1৫৫ 


www.almodina.com 


Contents 
৩৯৪ আল-বিদায়া ওয়ান নিহায়া 


০০০২৯ ২০০ ১7১০০ + AT ১১১০] 
১০৫০ AIL + ০০ ০০91 ৩০১৪ ০৫5 
গাও 2 0870 + GOAT Eye YS 
‘আহরে ! সে চাদমুখ যা দেখে ছিলাম এক শোক অনুষ্ঠানে । যে এক পশলা রিলাপ করছিল 
সখাদের মাঝে বসে । মাতম অনুষ্ঠানই তাকে 'আমার সামনে প্রকাশমান করেছিল ; প্রহরী ও 
দ্বাররক্ষীদের নাকে ধুলো মাখিয়ে ; অসস্তুষ্টির সংগে । কীদছিল আর মুক্তা করছিল তার চোখ হতে; 
আর (শোকে সে) গোলাপ পাপড়িতে আঘাত করছিল ‘উন্নাব’ দিয়ে (লাল ফুলের ন্যায় হাত দিয়ে 


গাল চাপড়াচ্ছিল)। তার আপনজনের মধ্যে মৃত্যুধারা চলমান থাক! আর এভাবে আমার তাকে 
দর্শন লাভ করাও চলমান থাক! 


ইবনুল আ'রাবী বলেছেন, আবু নুওয়াস তার এ কবিতায় জেরা কৰির আসনে অ্িঠিত 


৬। 


০152 ১০০4৩ ৪১৯৭ ০৩ এগ + al IS ৪০৯৩ ০১০ ০৮০৪ 
- pl lel ০০৫ ডিএ + sl ০০ pli ০১০০ ৩৩ 
“আমার কালচক্র হতে আমি আত্মগোপন করেছি তার যাবতীয় আশ্রয়-আচ্ছাদন দিয়ে ; ফলে 
আমার চোখ দেখতে পায় আমার কালচক্রে, কিন্তু সে দেখে না আমাকে ৷” 


সুতরাং ৬১৮৪৮ এভন রাত 
পারবে বা) এবং আমার অবস্থান কোথায় তা জিজ্ঞাসা করলে আমার অবস্থান চিহ্নিত করতে 
পারবে না। | 


আবুল আতাহিয়্যা বলেছেন, “যুহদ' (দুনিয়ার প্রতি অনীহা) প্রসংগে আমি বিশ হাজার কবিতা 
বলেছি; তবুও আমার বাসনা হয় যে, নিন UT 
পেয়ে যেতাম- যা তার কবরে লিখা রয়েছে- তা এই । 


RE OE 75225. 
১০৯০ ও] ১৪৯০ | + ১৪৪১ spl 
85 ৬5০07150811 
48118 05 4111 555 + dll 841 
“হে নুওয়াস (নওয়াস্যা) ! গান্তীর্য ধারণ কর, অথবা মেজায বিকৃত কর অথবা ধৈর্যের মহড়া 
দেখাও ! সময় যদি কখনো তোমার সংগে মন্দ আচরণ করে থাকে ; তবে অবশ্যই অনেক অধিক 


পরিমাণে সে তোমাকে আনন্দ দিয়েছে। হে অধিক পরিমাণের পাপের পাপী ! আল্লাহ্‌র ক্ষমা 
তোমার পাপের চেয়ে অনেক অধিক। 


কোন আমীরের স্তুতিগাথায় আবূ নুওয়াসের কবিতায় আছে- 
২0১ Ys এড ০ + di Lids Si 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৩৯৫ 
৮১3 5101 ৮৮৯20 + Ks ৭1 ৮5 ০ 
“আল্লাহ্‌ তাকে ‘নব উদ্ভাবন’ করেছেন । সুতরাং তার অনুরূপ কে-উই তার সন্ধানী অনুসন্ধানী 


নয়। আল্লাহ্‌র জন্য কোন “অভিনব' বিষয় নয় যে, সমগ্র বিশ্বকে একের মধ্যে সমন্বিত করে 
দিবেন।” 


লোকেরা সুফিয়ান ইব্‌ন উয়ায়নাকে আব নুওয়াসের এ কবিতা আবৃত্তি করে শোনাল- যাতে 
রয়েছে- 
০2022 লে + EU ০5 ০ 
নে ত৬ তত ৩ cg eee ZS t-te: 
চি IG ৩ + ৪ li NI 


১৯০১১345০৯5 + ৪3516 2511 
টে ৪55 
পা তলে + bal ole 
“যে কোন ‘আসক্তি'-র পিছনে রয়েছে কোন না কোন সূত্র ও কারণ ; যা. থেকে হয় তার 
সূচনা ও ক্ৰমবিকাশ । আমার অন্তরকে আসক্তিগ্রস্ত করেছে এক ‘পর্দানশীনা’, যে তার চেহারাকে 
সৌন্দর্যে নিকাব দ্বারা আচ্ছাদিত করেছে। খেয়াল করে দেখলাম তাকে ও সৌন্দর্যকে ; যা সে 
চয়ন করে করে ও তুলে তুলে আহরণ করছিল। সে পরিধান করল যে সৌন্দর্যের বাছাইকৃত 
অংশগুলো এবং তা হতে যা অনুমান প্রদত্ত হয়েছিল তারও কিছু ফিরিয়ে নিল। এখন তার অবস্থা 
এই যে, যদি তার জন্য সৌন্দর্যের ব্যাপারে পুনঃ প্রত্যাবর্তনের ব্যবস্থা করা হয় তবে কোন 
চাহিদাই তাকে ফিরিয়ে আনবে না । কৌতুক ও তামাশার বিষয়টিই বাস্তবের রূপ ধারণ করল ; বহু. 
বাস্তবই এমন রয়েছে যা ক্রীড়া ও 'তামাশা'-র উৎপাদিত সুফল ৷” 
ইবৃন উয়ায়না এ কবিতা শুনে বললেন, “আমি এ নারীর স্রষ্টার প্রতি ঈমান আনয়ন করলাম । 


ইব্‌ন দুরায়দ বলেন, আবূ হাতিম বলেছেন, জনতা কবিতার এ লাইন দু'টি বদলে দিলে আমি 
তা স্বর্ণের পানি দ্বারা লিখতাম 


8501 49558 ৬1711 ০০ + al Ll ৪০৬৩ 


| 1555০211৯১০ ১৮০১১৯০০০৪৯ dl ৩ ০০৮৪ Sy | 

আমি যে পরিমাণ বিপদ-মুসীবতে আক্রান্ত, তোমার কাছে তার চেয়ে বেশী চাইলে সে “ 

বেশী" (না থাকার কারণে) তোমাকে অনটনগ্রস্ত করে দিত । আমার জীবনের অনুরূপ (দুঃখময়) 

পির যার দর কাছে নয় হলা তায়ালা গেতে সন 
হবেনা। 


www.almodina.com 


Contents 


৩৯৬ আল-বিদায়া ওয়ান নিহায়া 


আবু হুরায়রা (রা) হতে সুহায়ল হতে আবু সালিহ সনদের এ হাদীস আবু নুওয়াস শুনেছিলেন 
যে, রাসূলুল্লাহ্‌ (সা) বলেছেন 


- 30351 Gis CACY এ + 81585657517 


কলবগুলো যৃথবদ্ধ (সমবেত) বাহিনীর ন্যায় (ছিল); সুতরাং (রূহের জগতে) যাদের মধ্যে 
পরস্পর পরিচয় গড়ে উঠেছিল তারা (পৃথিবীতে) সম্প্রীতিসম্পন্ন হয় এবং যারা পরস্পর অপরিচিত 
ছিল তারা মতবিরোধে লিপ্ত হয় । আবু নুওয়াস তারপর এক কবিতায় হাদীসটি ছন্দোবদ্ধ করলেন 
এভাবে- | 


TSAI SSS 584 4 8১65 THANG 
25885 sta 655৮5155153 + 85548155805 55 
“অন্তরগুলো অবশ্যই আল্লাহ্‌র যুখবদ্ধ বাহিনী, পৃথিবীতে প্রেম-গ্রীতির সুত্রে তারা পরিচিত 
গা কটক হরির 
যারা পরস্পর পরিচিত তারা সম্প্রীতিবদ্ধ।” 
তিনদিন রিটা জা পাজি রাতে 
উপস্থিত হলেন । আবদুল ওয়াহিদ তাদের বললেন, আপনাদের প্রত্যেকে দশ দশটি হাদীস পসন্দ 
করুন, যা আমি তাকে শোনাব। তখন আবু নুওয়াস ব্যতীত তাদের প্রত্যেকেই তা গ্রহণে সম্মতি 


প্রকাশ করলেন । আবদুল ওয়াহিদ আবু নুওয়াসকে বললেন, তারা যেরূপ সম্মতি প্রকাশ করেছে 
তুমি সেরূপ করছ না কেন? তখন তিনি আবৃত্তি করতে লাগলেন- 


৯50 ০০ ০০৮০০ ০০ + (১১154 3219 
১১০০ ০ ৮০৭১ ০ + Fall ৩৯ ১৪৮ ০৪ 
59৩১ 8১5 এ+ Ay ভিন ০০৪ 
55031 4০1 ০০৬০ + ০৫৯১ ১০৯৪। ১৪৪ 


৪ পি ঠপণা 


5575 ৩৯1 এও + cli 


“আমরা তো রিওয়ায়াত করতাম- সাঈদ হতে কাতাদা হতে সাঈদ ইবনুল মুসায়্যাব তারপর 
সা'দ ইব্‌ন উবাদা (রা) সনদে.এবং শা‘বী হতে, শা'বী তো দৃঢ়চেতা শায়খ এবং উত্তম ব্যক্তিদের 
হতে ও বিদ্বানবর্গ হতে- আমরা তা উদ্ধৃত করি যে, “যে প্রেমিকরূপে (বিরহে) মারা যাবে, তার 
জন্য শহীদের সওয়াব ৷” 

তখন আবদুল ওয়াহিদ তাকে বললেন, “পাপাচারী ! আমার এখান হতে বেরিয়ে যাও ! 
তোমাকেও হাদীস শোনাব না এবং তোমার কারণে এদের কাউকেও হাদীস শোনাব না। এ সংবাদ 
মালিক ইবৃন আনাস ও ইবরাহীম ইব্‌ন আবু ইয়াহ্‌ইয়ার কাছে পৌছলে তারা বললেন, তাকে 
হাদীস শোনানোই (আমাদের দৃষ্টিতে) সমীচীন ছিল, হয়তো আল্লাহ্‌ তার সংশোধনের ব্যবস্থা 
করতেন। 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৩৯৭ 


গ্রন্থকারের বক্তব্য ৪ আবু নুওয়াস তার রচিত এ কবিতায় যা বলেছেন তা ইব্‌ন আদী তার 
আল-কামিলে ইব্‌ন আব্বাস (রা) হতে মাওকৃফ ও মারফু'রূপে রিওয়ায়াত করেছেন 8 ০০০, 
1১১৫ 51০81549৮৮৯ (যে প্রেমে পড়ল এবং পবিত্র রইল ও গোপন করল এবং 
মারা গেল সে শহীদরূপে মারা গেল।) এর মর্ম এই যে, কেউ নিজের ইচ্ছার বাইরে প্রেমাক্রান্ত 
হলে এবং সবর ও ধৈর্যধারণের মাধ্যমে নিজের চারিত্রিক পবিত্রতা রক্ষায় অশ্লীল কাজ হতে বেঁচে 
থাকলে এবং মানুষের কাছে ফাস না করলে এবং এ কারণে মৃত্যুবরণ করলে সে অনেক অনেক 
সওয়াবের অংশীদার হবে। এ হাদীস সহীহ্‌ হলে এটিও এক ধরনের শাহাদাত (শহীদী মৃত্যু) 
হবে । আল্লাহই সমধিক অবহিত । 

খতীবও বর্ণনা করেছেন, শু“বা আবু নুওয়াসের সংগে সাক্ষাত করে বললেন, ‘আপনার 
অভিনব সংগ্রহ হতে আমাদের হাদীস শোনান । আবু নুওয়াস তাৎক্ষণিকরূপে বলতে লাগলেন- 
খাফফাফ ওয়াইল ও খালিদ হায্যা হতে আমাদের হাদীস শুনিয়েছেন, তারা জাবির (রা) হতে এবং 
মিসআর তার কোন সংগী থেকে শায়খ এটি আমির পর্যন্ত পৌছিয়েছেন, তারা সকলে বলেছেন, 
“যে কোন কালিমার প্রতি কোন পবিত্র স্বভাবধারী আসক্ত হল এবং সে তাকে মিলনে সৌভাগ্যবান 
করল ও স্মরণকারী সংরক্ষণকারীর মিলন স্থায়ী করল তার জন্য জান্নাত উন্মুক্ত হল এবং যার 
কুসুমাস্তীর্ণ চারণ ভূমিতে সে বিচরণ করবে । আর যে প্রেমাম্পদ তার প্রেমিককে পূর্ণাংগ স্থায়ী 
মিলনের পরে নিপীড়ন করবে সে তো দুর্ভাগারূপে আল্লাহ্‌র আযাবে- আর বিতাড়ন ও চিরস্থায়ী 
দুর্ভাগ্য .. . . (মূল পাঠ অস্পষ্ট । অনুবাদক) ৷ তখন শু“বা তাকে বললেন, আপনি সুন্দর চরিত্রের 
অধিকারী এবং সেই সুবাদে আমি আপনার ব্যাপারে আশাবাদী । 

আবু নুওয়াস আরও আবৃত্তি করলেন, 


০০1১০ ৬০ ০5 Gy + 9 এও ১৯5৪ 
১১০৬০ LS ০০ ০১৪৩ + ০০৪/৯৩ len ১১০১১ 
১৬৯৭ ০৯1 ০০২১৬০৩০৮৮৬ + ১০ ১০ GOIN ০5 

| - ১১৮০০ all এ a Aly + ৪১০৫ ০১০ Sed ALES CL 

“হে যাদুময়ী দুইপুতলী (নয়ন) ও গ্রীবার অধিকারী এবং ওয়াদা করে করে আমাকে 
হত্যাকারী । আমাকে মিলনের ওয়াদা দিয়ে পরে তা ভংগ কর ; হায় আমার দুর্ভাগ্য- আমার সংগে 
তোমার ওয়াদা ভংগের কারণে । 

(এ প্রসংগে) মুহাদ্দিস আল-আযরাক শাহ্‌্র ও আওযা সূত্রে ইব্‌ন মাসউদ (রা) হতে হাদীস 
বর্ণনা করেছেন। ইজিিনিনিহনরারলিডিও অজিত বাত রড রি 
করে না।” 

, আবু নুওয়াসের এ কবিতা ইসহাক ইব্‌ন ইউসুফ আল-আযরাকের কাছে পৌছলে তিনি 
বললেন, আল্লাহ্‌র দুশমন আমার নামে, তাবিঈদের নামে এবং মুহাম্মদ (সা)-এর সাহাবীদের নামে 
মিথ্যা বলেছে। 


www.almodina.com 


Contents 
৩৯৮ | আল-বিদায়া ওয়ান নিহায়া 


সালীম ইব্‌ন মানসূর ইব্‌ন আম্মার হতে বর্ণিত । তিনি বলেন, আমি আবু নুওয়াসকে আমার 
পিতার মজলিসে প্রচণ্ডরূপে কীদতে দেখলে আমি বললাম, আমি আশা করি, এ প্রচণ্ড কান্নার পর 
আল্লাহ্‌ আপনাকে আযাব দিবেন না । তখন সে এ কবিতা বলতে লাগল- 


১১৯1৩ ২৯ dl (3১5 + Jr mle ও এ 
০১285258511 SAT 4 AG la 


১৬৯৪ ৯ ০০ তি + মা ৯ ০০ a 


CE মজলিসে আমার ANE EE TOT আকর্ষণের কারণে ছিল না 
এবং কবর ও তার ভয়ংকর অবস্থার ভয়েও ছিল না এবং শিংগার ফুঁকে প্রলয়ের ভয়েও ছিল না। 
জাহান্নাম ও তার বেড়ি-শিকলের ভয়ও ছিল না ; কিংবা সহায়হীনতা ও নির্যাতিত হওয়ার কারণেও 
ছিল না। আমার কান্না ছিল সে “হরিণ শাবকের' জন্য ; আমার সত্তা যাকে সব সংকট হতে সুরক্ষা 
করে। পরে সে বলল, আমি তো কেঁদেছি আপনার পিতার কাছে বসা এ সুন্দর বালকের কান্নার 
কারণে । সে ছিল একটি সুশ্রী বালক, যে ওয়াজ শুনে মহিয়ান-গরিয়ান আল্লাহ্‌র ভয়ে কীদছিল।” 

আবু নুওয়াস নিজেই বর্ণনা করেছেন, একবার এক তীতী আমাকে দাওয়াত করল এবং তার 
বাড়িতে আমাকে আপ্যায়ন করার জন্য অত্যন্ত বিনীত আবদার করল এবং আমি তার আহ্বানে হ্যা 
না বলা পৰ্যন্ত আমার পিছনে লেগে থাকল । আমি সম্মত হলে সে তার বাড়ির দিকে চলল এবং 
আমিও তার সংগে চললাম । দেখলাম, তার বাড়িটি ভালই । দেখলাম, তাতী মোটামুটিভাবে 
একটি আপ্যায়ন অনুষ্ঠানের ব্যবস্থা করেছে এবং অন্য তাতীদেরও সমবেত করেছে । আমরা 
পানাহার পর্ব শেষ করলে মেযবান আমাকে বলল, ‘জনাব ! আমার একান্ত কামনা, আপনি আমার 
দাসী সম্পর্কে কিছু কবিতা বলবেন। সে তার এক দাসীর প্রতি প্রবলরূপে আসক্ত ছিল । আমি 
তাকে বললাম, তাকে আমার সামনে নিয়ে এস, তবে আমি তাকে দেখে তার গঠনাকৃতি ও তার 
রূপ সৌন্দর্য নিয়ে কবিতা বলব । সে তাকে পর্দার বাইরে নিয়ে এলে আমি দেখলাম আল্লাহ্‌র এক 
কুস্রী ও বিদঘুটে সৃষ্টি, কৃষ্ণ, চুলে সাদা-কালোর মিশ্রণ বদ-সূরত, যার মুখের লালা বুকে গড়িয়ে 
পড়ছিল । আমি তার মালিককে জিজ্ঞাসা করলাম, তার নাম কি? সে বলল, তাসনীম (সুপের 
পানি)। তখন কবিতা রচনা করলাম- 


pl rsa ৩০ ২১১৯ এ+ ভিন ৫ CA 
-7৩১|। alle 8৮০ ০০১ + 2৮০৬ UW ০৯ ০১১ by 
“তাসনীমের প্রেম আমার রাতকে বিনিদ্র করে রেখেছে, সে এক কিশোরী (বাদী) সৌন্দর্যে 


সে পেঁচার সেরা ; তার মুখের ঘ্রাণ যেন ঝাঁঝাল সিরকা কিংবা রসূনের এক গীট । তার প্রতি 
আমার প্রেমে সে এমন এক ‘বায়ু’ ছাড়ল যা দিয়ে সে রোম সম্রাটকে কীপিয়ে দিল ।” 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৩৯৯ 


বর্ণনাকারী বলেন, কবিতা শুনে তাতী আনন্দে আত্মহারা হয়ে নাচতে লাগল এবং সারা দিন হৈ 
চৈ করে আনন্দ প্রকাশ করল । সে বলতে লাগল, আল্লাহ্র কসম ! কবি আমার প্রেয়সীকে রোম 
সম্রাটের সংগে তুলনা করেছেন। 


আবু নুওয়াসের আর একটি কবিতা - 
CEO peasy + ১৬৩৬ ৮০।০০০ 
-52019411 2 Cl SC + 2 ০811 DU AS 

“লোকেরা আমাকে ত্যক্ত-বিরক্ত করে দিয়েছে তাদের ধারণা প্রসৃত এ কথা বলে যে, আমার 
গোনাহের বোঝা অনেক হয়ে গিয়েছে । (আচ্ছা,) আমি জাহান্নামে যাই কিংবা জান্নাতে ; তাতে 
তোমাদের কী সমস্যা- হে জারজ সন্তানেরা ! 

মোটকথা, এতিহাসিক ও সমালোচকগণ তার সম্পর্কে এ ধরনের বহু আপত্তিকর বিষয় 
লজ্জাহীনতা অশ্লীলতা সম্পন্ন গর্হিত কবিতার কথা উল্লেখ করেছেন। মদের স্তুতি ও কুকর্ম 
সংক্রান্ত এবং শুশ্রুবিহীন সুশ্রী কিশোর ও তরুণীদের নিয়ে তার প্রেম-ত্রীড়া সংক্রান্ত বহু অশ্লীল ও 
দুর্ঘন্ধময় কবিতা রয়েছে। এ কারণে একদল তাকে ফাসিক বলেছেন এবং অশ্লীলতায় অভিযুক্ত 
করেছেন, একদল তাকে ধর্মদ্রোহী বলে অভিযুক্ত করেছেন। কেউ কি মনে করেন, সে ছিল 
ভনিতাকারী । তবে তার কবিতার প্রতি লক্ষ্য করলে প্রথম মতটি অধিক স্পষ্ট সাব্যস্ত হবে। আর 
ধর্মদ্রোহী হওয়ার অভিযোগ অবশ্যই স্বীকৃত নয় । তবে তার মধ্যে চরম লঙ্জাহীনতা ও অশ্লীলতা 
ছিল। তার শৈশব ও বার্ধক্যে তার সম্পর্কে এমন কিছু বিষয়ের কথা বলা হয়েছে যার যথার্থতা 
আল্লাহ্‌ মা‘লুম'। জনসাধারণের মধ্যে তার সম্পর্কে এমন অনেক কথা প্রচলিত রয়েছে যার কোন 
ভিত্তি নেই । জামি' দামিশকের আংগিনায় একটি গন্ধজ আছে যা থেকে পানি উথলে বের হয় ৷. 
দামিশকবাসীরা এটিকে আবু নুওয়াসের গন্থুজ নামে অভিহিত করে থাকে । এটি তার মৃত্যুর দেড় 
শত বছরের চেয়ে বেশী সময় পরে নির্মিত হয়েছে। সুতরাং এটিকে তার নামে সম্পর্কিত করার 
প্রকৃত কারণ আমার জানা নেই। আল্লাহই সমধিক অবহিত । 

মুহাম্মদ ইব্ন আবু উমর বলেন, আমি আবু নুওয়াসকে বলতে শুনেছি, আল্লাহ্‌র কসম ! আমি 
হারাম কাজের উদ্দেশ্যে কখনো আমার পাজামা খুলিনি । একবার হারুনুর রশীদের পুত্র মুহাম্মদ 
আল-আমীন তাকে বলেছিলেন, তুমি তো যিনদীক- রিম 
কী করে যিনদীক হব- যেখানে আমি এ কবিতা বলেছি- 


Cal al sally ATs + (ay ৯8৯1 Hell Lal 
(০০ এ 1241 55০5 50 + ৯ ৫ 1০০১ ০০৯) 
(০১৮০০ 5০৪০০ 2৮ dl + yes wll ০০০ ১15 ily 
Gal) eel I 8 429 + ১০০ সী ০ ০০০ tly 


‘ এ চে পপ ৫ রিতা LOE Ae 
(৮৪১ As ১৮০৯4 ৭1১ ৮০৪ + Sms ১৬৩ ৬১1৬৯ ৪1৬২৩ 


www.almodina.com 


Contents 


৪০০ আল-বিদায়া ওয়ান নিহায়া 


০০৮০ ১০ ৪৪ €৬৬৪০৯১৯৪এ + Ml ০৯৪1৩০|। bls LS 

“আমি তো পাচ ওয়াক্ত সালাত আদায় করি যথাসময়ে ; আর আল্লাহ্‌র জন্য অনুগত হয়ে তার 
তাওহীদ ও একতৃবাদের সাক্ষ্য প্রমাণ করি। “জানাবাতে' লিপ্ত হলে আমি সুন্দর করে গোসল করি; 
কোন মিসকীন আমার কাছে এলে তার জন্য বাধা হই না। আবার “সাকী'-র ডেরায় (ক্লাবে 
রেস্তোরায়) কোন “পেয়ালার' আহ্বান পেলে আমি তাতে সাড়া দেই অতি দ্রুত । তা পান করি 
নিরেট রূপে, দুম্বার ভুনা পাজর সহকারে এবং চর্বিদার ছাগল ছানা- যা সকালে দুধ পানে অভ্যস্ত 
ছিল এবং চিত্তহরী ধবধবে সাদা ময়দা-র রুটি) তিতিরের রোষ্ট, বাদাম আর মিষ্টি ; সুরাসেবীর 
জন্য এ সব অত্যন্ত উপাদেয় ৷ রাফিযীদের সংমিশ্রণকে তো আমি সানন্দচিত্তে (চিকিৎসক) 
বাখতীশূ-র ফুঁ-এর উদ্দেশ্যে আগুনে ফেলে দিব ।” 

কবিতা শুনে আমীন তাকে বললেন, অথর্ব কোথাকার ! বাখতীশূ‘-এর ফুঁকের আশ্রয় নিতে 
তোমাকে বাধ্য করল কে ? আবু নুওয়াস বললেন, “তাকে দিয়ে “কাফিয়া' (কবিতার ছন্দ মিল) 
পূর্ণাংগ হয়েছে । আমীন তাকে রাজকীয় পুরস্কার প্রদানের আদেশ দিলেন । (তার উল্লিখিত 
বাখতীশূ' ছিলেন খলীফাগণের ব্যক্তিগত চিকিৎসক) । জাহিয বলেন, আবু নুওয়াসের উক্তির চেয়ে 
অধিক সুক্ষ্ম মর্ম সম্পন্ন ও সৌন্দর্যমপ্তিত উক্তি কবিদের কবিতায় আমি দেখিনি । তার উক্তি - 


0১001 81৯13 + 05৩41 05 ০০ ২ 

20011555307558-85587511551 

০০০1 41 ৯|| ৮৫৮০৬ + ৬1 60131 2811 জল, 

০11 3৯৯) ০৯ ste + ৪৬০০ ০11 di li 

al 491১3০৮৯০1২ + 0৯০০৪ 5 ৪ ৮1১৬৯ ০12৯১ 
“আগুন প্রজ্লনকারী যে কোন আগুন প্রজ্ুলিত করুক ; কৌতুক-মশকরাকারী যে নিরেট 
বাস্তবেই উপনীত হোক- আল্লাহ্‌ রে ! বার্ধক্য কতই উত্তম উপদেশদাতা ও নসীহতকারী, সাধারণ 
উপদেশদাতা ভুল করলেও- উচ্ছল তরুণ শুধু তার প্রবৃত্তিরই অনুসরণ করে'; অথচ সত্যের 


পথ-পন্থা তার জন্য অত্যন্ত স্পষ্ট । তোমার দু'চোখ তোল সে (জান্নাতী) নারীদের দিকে, যাদের 
মহরানা হচ্ছে নেক আমল ৷ | 


সুন্দরী হুরীদের আচ্ছাদনমুক্ত করতে পারে শুধু সে ব্যক্তি যার মীযান (আমলের পাল্লা) ভারী 
হবে। 
1০1 ০৯0 11 Ge + HL এ 4101 এটা ০০ 
এটি ০০10 0১৩ + ২৮121 ১3১] এ Li ১21 
“যে আল্লাহ্‌কে ভয় করে চলল (তাকওয়া অবলম্বন করল) সে-ই সে ব্যক্তি যার কাছে, 


লাভজনক ব্যবসাক্ষেত্র পৌছে দেয়া হল। দীনে কোন গলদ বিষয় ও ধাধা নেই; ; সুতরাং তুমি 
সকাল-বিকাল যাত্রা কর । যে জন্য তোমার যাত্রা করার ইচ্ছা হয়।” 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া - 8০0১ 


আবু আফ্ফান তাকে একবার সে কাসীদাটি আবৃত্তি করতে বললেন, যার শুরুতে আছে- 3 
২১৯ || ০১০ 53 5121 ০4৯৪ লোয়লাকে ভুলে যেয়ো না, হিন্দার দিকে নজর দিও না ....) 
আবৃত্তি শেষ করলে আবূ আফ্ফান তার সামনে সিজদাবনত হল। তখন আবু নুওয়াস তাকে 
বললেন, আল্লাহ্‌র কসম ! দীর্ঘদিন (এক মুদ্দত) পর্যন্ত আমি তোমার সংগে কথা বলব না। আবু 
আফ্ফান বলেন, তার এ কসম আমাকে দুশ্চিন্তায় ফেলে দিল । পরে যখন আমি চলে যেতে 
উদ্যত হলাম তখন তিনি বললেন, তোমাকে আবার কবে দেখব ? আমি বললাম, আপনি না কসম 
করলেন? তিনি বললেন, ২ 2 0555 01 ০০ “১.৪1“১৯]| (সম্পর্ক বর্জন'-এর চেয়ে 
'দীর্ঘকাল' ও “দাহার'-এর মেয়াদ অবশ্যই সংক্ষিপ্ত)। 

আবু নুওয়াসের অন্যতম শ্রেষ্ঠ কবিতায় আছে - 

৯১১১ ০১1০এ। ৪০০৯ 25৩ + Se lA এ নও ১51 

2১ cll Agi robs + ৬৭৯১৩ lA ৬১,১৯১ 25 

Glib oud! 5৮505 এ lM ২৪১৭ এ ই 

৯০০০ ১৫141 ০৪ ৯৮০ 1১৩ + 410 ১2 এ (৬ ৮৯1৫ ৪১1 

Lol ৮ 35৪ 9541 + LLG EM ili 

“শোন ! বহু স্বাধীন-মর্যাদাবান চেহারা মাটিতে মিশ গিয়েছে ; বহু আকর্ষণীয় সৌন্দর্যও 
মাটিতে মিশে বিলীন হয়েছে। কতই গান্থীর্য স্ৈর্য ও অভিজাত্য মিশিছে মাটির সাথে ; কতই সৃদৃঢ় 
অভিমত বিলীন হয়েছে মাটিতে । কাছে বসবাসকারীকে বল, তুমি অবশ্যই প্রস্থান করবে বহু 
দূর-দূরান্তের গন্তব্যাভিমুখী সফরে । সকল জীবন্তকেই আমি দেখতে মৃত্যুপথযাত্রী এবং 
মৃত্যুপথযাত্রী পুত্র ; আর অভিজাত বংশধরও রয়েছে ধ্বংসবরণকারীদের তালিকায় । কোন 
বুদ্ধিমান যখন দুনিয়াকে পরীক্ষা করে দেখবে তখন দুনিয়া তাকে বন্ধুর বেশে শত্রুকে উন্মুক্ত করে 
দেখাবে ।” | 

অনুরূপ তার উক্তি - 

45119501189 71০1 ৬৮ Sally + ০১৪০ 5 (141 91010৯59 
5504 55341 ০0০3 ০০৫ ৬| + ১০৯ ০৯ এল ০১:৮০] ৪৪, 
ALLL pall 2414511851 4 25285441458 55411 

“লোভাতুর হয়ো না। কেননা, লোভে রয়েছে যিল্লতী ; আর ইয্যত রয়েছে স্থৈর্যে ; হঠাৎ 
রাগে কিংবা নির্বুদ্ধিতায় নয়। আহম্মকীর কারণে অহংকারের নিমগ্রকে বল, তুমি অহংকারের 
পরিণতি সম্পর্কে অবহিত হলে কখনো অহংকার করতে না। অহংকারে দীনকে ধ্বংস করে। 
বুদ্ধিমত্তাহাস করে দেয় এবং মর্যাদা ধ্বংস করে দেয় । সুতরাং সতর্ক- সচেতন হও ৷” 

আবুল আতাহিয়্যা কাসিম ইব্‌ন ইসমাঈল এক কাগজ বিক্রেতার (লাইব্রেরীর) দোকানে বসে 
ছিলেন। তিনি সেখানে একটি খাতার মলাটে এ কবিতা লিখলেন- 
আল-বিদায়া ওয়ান নিহায়া (১০ম খণ্ড)-_৫১ . 


www.almodina.com 





Contents 


৪০২ আল-বিদায়া ওয়ান নিহায়া 
১১। ১০৯৯৩০১৫৮15 + 21 ০০৮2 4 হইছি তে 
= all Le * 88155 -85 
“ওহে বিশ্বয় ! কী রূপে কেউ আল্লাহ্র নাফরমানী করে অথবা অস্বীকারকারী তাকে অস্বীকার 


করে ? অথচ সব কিছুতে তার জন্য এ কথার নিদর্শন বিদ্যমান যে তিনি এক একক ।” 

পরে আবু নুওয়াস সেখানে আগমন করলেন এবং এ কবিতা পাঠ করে বললেন, আল্লাহ্‌র 
কসম ! কবি অত্যন্ত সুন্দর কবিতা বলেছেন, আল্লাহ্র কসম ! আমার মনে চায় যে, আমি যত 
কবিতা রচনা করেছি তার সবের বিনিময়ে এ কবিতা আমার হত ! এটা কার রচনা ? লোকেরা 
বলল, আবুল আতাহিয়্যার । তখন আবু নুওয়াস সে খাতাটি হাতে নিয়ে তার পাশে লিখলেন- 

১1১৪ dl + J ১০০ 49৫ 
টি টিভি Gaia lt SA 
LOS এই Gye + SEs 555 ০০৯ 


'পবিত্র-নিফলুষ সে সত্তা যিনি সৃষ্ট জগতকে সৃষ্টি করেছেন হীন-লাঞ্কনাকর দুর্বলতা হতে। 
তাকে পরিচালিত করতে থেকেছেন এক স্থিরতার ক্ষেত্র হতে পরবর্তী স্থিরতার ক্ষেত্রের দিকে । 
একটু একটু করে ক্রমান্বয়ে সৃষ্টি করেন দৃষ্টির অন্তরালে পর্দার অভ্যন্তরে । অবশেষে প্রকাশ পেল 


সৃজিতস্পন্দন স্থিরতার মাঝে ৷”. 
তার শ্রেষ্ঠ কবিতার তালিকায় রয়েছে- 


৮৯19310৪০৪৫ ৮১৪] ০ + MAU 5 ০০১০৮ 40851 
০৯০ 44055 05 SALLY + Jad ৮ 94৭5 tll এও 
86551 abel die YY #4 all 14520 (81115 
sll 358 ০0০1 ১০৪ p92 + LaSS Hb LUGeUY 
LUN ৬০ ৩০৮০ ০০ 2b) + ৮৪15 5০1 ste Bl le 
“আমার যৌবনের শক্তি বিচ্ছিন্ন হয়ে গেল এবং খেলাধূলায় ভাটা পড়ল- যখন বার্ধক্য আমার 
সিথিকে মহাপ্রলয়ের সংবাদ দিল এবং বুদ্ধি-বিবেক আমাকে নিষেধ করল । ফলে আমি ন্যায় 
পরায়ণতার দিকে আকৃষ্ট হলাম এবং আমাকে সতর্ককারীর বক্তব্য সন্ত্রস্ত হলাম। হে উদাসীন, 
ভুলের স্বীকারোক্তিকারী ! ভুলকারীর জন্য পুনরাবৃত্তির ওযর গ্রহণযোগ্য নয় । আমরা আমাদের 
আমল দ্বারা মুক্তি লাভের ক্ষমতা রাখি না- সে দিন, যে দিন আকাশ কপালের কাছেই প্রকাশমান 
হবে । তবুও মন্দ কাজ ও ঘটতে-বিচ্যুতি সত্তেও আমরা আল্লাহ্‌র উত্তম ক্ষমার প্রতি আশাবাদী ।” 
এবং তার কালজয়ী এ কবিতা- 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৪০৩ 


91585955815 57551861558 SE AS ign 
- ৮০৪1 4215 OLAS 05৩৯4508053 তত এও (১ 91 
“আমরা মরে যাই এবং জীর্ণ হয়ে যাই ; কিন্তু আমাদের পাপগুলো আমরা মারা গেলেও- 


মরে যায় না ও জীর্ণ-বিলীন হয়ে যায় না। ওহে শোন ! বহু দুই চোখওয়ালা এমনও আছে যে, 
চোখ তাদের উপকারে আসে না এবং যার অন্তর অন্ধ চোখ তার উপকার করে না।” 


অনুরূপ তার এ কবিতা - 
৪০৮০৭] ১৮ lull ৬৪ + ii ১০৬ 05501 9 
৮৪৬ 1৩০৪ ৯৯০০ ০৬৯০ + এল 15544 এও ০৯৯৭৪ 
AE pie Om nll + Eo Bolte ০01 358 
‘কোন সত্তা তার চোখের কাছে হিসাব দিবসের দৃশ্য চিত্রিত করে উপস্থাপন করলে সে চোখ 
আর পলক ফেলবে না। পুত-পবিত্র মহা রাজত্বের অধিকারী আল্লাহ্‌ ! কোন সে রাত- যার 


সকালকে নিম্প্রভ করা হয়েছে (হাশরে) অবস্থানের দিন দ্বারা । সৃষ্টির পালনকর্তা সৃষ্টির জন্য বিনাশ 
লিখে দিয়েছেন ; সুতরাং মানুষ রয়েছে আগমন ও প্রত্যাগমনের মাঝে ৷” 


বর্ণিত আছে, আবু নুওয়াস হজ্জের ইহরাম বাধার ইচ্ছা করলে এ কবিতা রচনা করলেন- 
UM 04 els 44115105016 5 
এ] ০১ ১45১ + এ] ৯ 91 এ 
1515৯ 41 ০1 + df Jal 5৪ ০০ 
এ ০৯৯ 01 আট + ULL YY 
UE 01 0 450115 + এ] এ১১ ১115 
1০ ১৮৯০ ০1৪ + JE ৬৪ ০৯১৮৪ 
1০ 01 এল] AL esl + 71515505581034548 
7515 4) ১৪1১ 105 00১ ৯০০ + desl ৮০ 0৮১০15৫০০৯১ এ//1ও 
এ] 4১১৪ ১0111 eal ৩। এ] + Ue ০৯৯৪৩ এ ১১৪৩ Je 
" “হে মালিক ! কতই ন্যায়পরায়ণ তুমি ? যারাই কোন কিছুর মালিক, তাদের হে মহা মালিক! 
লাব্বায়কা- হাযির বান্দা হাযির- নিশ্চয় সব প্রশংসা তোমার, আর রাজত্ব ; তোমার কোন শরীক 
নেই। তোমার বান্দার তোমার উদ্দেশ্যে ইহ্রাম বেঁধেছে ; সে যেখানেই পথ চলুক ৷ তুমিই তার 
জন্য, হে আমার পালনকর্তা তুমি না হলে তো সে ধ্বংস হয়েই যেত। লাববায়ক- হাযির, হাযির, 


সব প্রশংসা তোমার । এবং রাজত্ব ; তোমার কোন শরীক নেই । রাত- যখন তার আঁধার ঘনীভূত 
হয় এবং মহাকাশে সন্তরণকারীরা তাদের কক্ষপথে চলমান হয়। সকল নবী ও ফেরেশতা এবং 


www.almodina.com 


Contents 


808 আল-বিদায়া ওয়ান নিহায়া 


যারাই তোমার উদ্দেশ্যে ইহরাম বাধে (ও তালবিয়া উচ্চারণ করে)- তাসবীহ পাঠ করে কিংবা 
সালাত আদায় করে তা তোমারই জন্য ; লাব্বায়ক- হাযির- সব প্রশংসা তোমার এবং রাজত্ব 
(তোমার), কোন শরীক নেই তোমার । হে পাপাচারী ! কতই মূর্খ তুই ! সে পালনকর্তার অবাধ্য 
হয়েছ যিনি তোমাকে সুপরিমিত করেছেন, তোমাকে ক্ষমতাবান’ করেছেন এবং তোমাকে 
অবকাশ দিয়েছেন। তোমার আশা-বাসনা (দুরাশী)-কে অতিক্রম করে দাড়িয়ে যাও এবং তোমার 
আমলকে উত্তম কিছু দিয়ে সমাপ্ত কর ; লাব্বায়ক- হাযির বান্দা হাযির ! সব প্রশংসা তোমার এবং 
বর্ণনা করেছেন। তিনি বলেন, আমি আহমদ ইয়াহইয়া ইব্‌ন ছা“লাবকে বলতে শুনেছি, আমি 
আহমদ ইব্‌ন হান্বলের নিকট প্রবেশ করলাম । আমি এমন এক ব্যক্তিকে দেখলাম যার সত্য 
তাকে চিন্তাগ্রস্ত করে রেখেছে এবং তিনি নিজের কাছে অনেক মানুষের উপস্থিতি পসন্দ করছেন 
না। যেন আগুন তার সামনে প্রজলিত করে রাখা হয়েছে। আমি তার মনোরঞ্জন করতে লাগলাম 
এবং আমি শায়বান গোত্রের মাওলা- এ কথা বলে তার কাছে পৌছার উপায় খুঁজতে লাগলাম । 
অবশেষে তিনি আমার সংগে কথা বলতে সম্মত হলেন । তিনি বললেন, আপনি কোন প্রকারের 
ইল্ম নিয়ে চর্চা করেছেন ? আমি বললাম, অভিধান ও কাব্য নিয়ে । তিনি বললেন, আমি বসরায় 
এক দল লোককে দেখলাম, তারা এক ব্যক্তির কাছ হতে কবিতা লিখছে। আমাকে বলা হল, ইনি 
আবু নুওয়াস। আমি লোকদের ডিংগিয়ে তার কাছে পৌছলাম । আমি তার কাছে বসলে তিনি 
আমাদের এ কবিতা লেখালেন- 


ED SE ৬ 043 ৬1৯ + ৫85 95 0০৪ ১১এ। 5৬৯ CSI 
৬১১ ABIL LAS + CALS ৬৬৯ ply oe Uy 
PEM 05055 ০৪ 9355 + Sb ১৪৪11 91 ০54৪৪ 

‘দীৰ্ঘ জীবনকালে কোন দিন তুমি নির্জনে অবস্থান করলেও এ কথা বলনা যে, আমি নির্জনে 
রয়েছি (সুতরাং যা ইচ্ছা তা করতে পারি) বরং নির্জনেও রয়েছে গোপন পর্যবেক্ষণকারী । কক্ষণো 
আল্লাহকে এক মুহূর্তের জন্য ‘অমনোযোগী’ ধারণা কর না এবং কোন গোপনে পাপকারীও তার 
কাছে অদৃশ্য থাকে না। আমরা পাপের কাজে উদাসীনতা প্রদর্শন করেছি ; ফলে পাপের পরে 
পাপের ধারা প্রবাহিত হয়েছে। হায় বাসনা ! যদি আল্লাহ্‌ বিগত বিষয়গুলো মাফ করে দেন এবং 
আমাদের তওবা করার অনুমতি দেন। তবে আমরা তওবা করব । 

কারো কারো বর্ণনায় এ কবিতার সংগে আবু নুওয়াসের নিম্নের কবিতার উল্লেখ রয়েছে - 


9 2 2 4০০ ০ - ৪ ০ 2 পু 
০৬৬১ ১৬৮৫ 182 ০4৯৩ + ৯1৬০ ০৮154505151 4১৪ 
Fs lll dls 545 + bE ploy ৪১৪০ 4৬০] 
০১৬০০ 8০৩ ৮০০৪১ ৫৯১৪৩ + Lal ২১৯০ ৮১১৯৩ ৮৪ ৩১৪৪ 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৪০৫ 


০০ ১১৪০ ৬৯১1৬ ৪৯০৪ + sol ০০1৪১54। sic rs 

- ০৪০০ SSL LAS ৬৮৯৪ + WL LEO ০১৪ ৬৪ ৮৮৯৪ 

“আমার (জীবন) চলার পথ যখন আমার জন্য সংকীর্ণ হয়ে যায় এবং আমার হৃদয় জগতে 
দুশ্চিন্তার জন্য বিলাপ নেমে আসে তখন আমি বলি- আমার অপরাধের দীর্ঘ ফিরিস্ত ও আমার 
ভ্রান্তির বিশাল পরিধির কারণে আমি ধ্বংস হয়ে গিয়েছি এবং তওবায় আমার কোন অংশ নেই। 
আমি নিরাশায় ভীতির সাগরে ডুবে যাই (হাবুডুবু খাই) --- এবং কখনো আমার সত্তা ফিরে এসে 
এবং তওবা করে। সে আমাকে সৃষ্টির প্রতি দয়াবানের ক্ষমা স্মরণ করিয়ে দেয় । ফলে আমি জীবন 
ফিরে পাই এবং তার ক্ষমার প্রতি আশাবাদী হয়ে (তার দিকে) ধাবিত হই । তখন আমি আমার 
কথায় বিনয়ী হই এবং আগ্রহ ভরে (ক্ষমা) প্রার্থনা করি; আশা করি, বিপদ অবমুক্তকারী আমার 
তওবা কবুল করবেন” 

ইব্‌ন তাররায আল-জারীরী বলেছেন । আমি এ কবিতাগুলো উদ্ধৃত করেছি--জবাবে বলা হল, 
আবু নুওয়াসের । এগুলো তার 'যুহদ' (পৃথিবীর প্রতি অনীহা ও বিরাগ) বিষয়ক কবিতার অন্তর্ভুক্ত 
নাহুবিদগণ বু স্থানে এগুলো দ্বারা প্রমাণ উপস্থাপন করেছেন, যা আমরা উল্লেখ করেছি। 

হাসান ইবনুদ-দায়া বলেছেন, আবু নুওয়াসের মরণ-ব্যাধির সময় আমি তার কাছে গেলাম 
এবং তাকে বললাম, আমাকে উপদেশ দিন ! তখন তিনি আবৃত্তি করতে লাগলেন - 


Posie (১ (GY) 553 ১০৪ + ০৩০৮ ce ৮৮০০ 0১৪৫৩ 
1১3১৪ KL 1১২, ৮515৩ + 195 le 55555 ৩1 ১১০ 
-10৬১। UGG 55০5 + 0১ Lk 201০০ ০৯০৪ 
“কর, তোমার সাধ্যানুসারে বেশী বেশী গোনাহ কর ; কেননা তুমি তো এক মহা ক্ষমাশীল 
পালনকর্তার সাক্ষাত লাভ করবে। তুমি অচিরেই দেখতে পাবে- তার কাছে গেলেই - ক্ষমা 
এবং সাক্ষাত লাভ করবে এক ক্ষমতাবান মহিয়ান মালিকের । তখন তুমিএই আক্ষেপে হাত 
কামড়াবে যে, আগুনের (জাহান্নামের) ভয়ে তুমি মন্দ কাজ বর্জন করেছিলে ।” 
আমি বললাম, হতভাগা ! এরকম নাযুক পরিস্থিতিতেও তুমি আমাকে এমন উপদেশ দিলে? 
তিনি বললেন, চুপ থাক ! (হাদীস শোন-) হাম্মাদ ইবৃন সালামা ছাবিত সূত্রে আনাস (রা) হতে 
বর্ণনা করেন। তিনি বলেন, নবী (সা) বলেছেন, el ০ ALN 455 ৬০০০৩ ০০৯৭। 
আমি আমার শাফা'আত আমার উম্মতের কাবীরা গোনাহকারীদের জন্য সঞ্চয় করে রেখেছি। এ 
সনদেই তার সূত্রে পূর্বে বর্ণিত হয়েছে, হাদীস-) (৮]| ০.৯: ৬৯১ 914১৯] ৬০৪ 
4110 (তোমাদের কেউ যেন আল্লাহ্র প্রতি সুধারণা পোষণ না করে মৃত্যুবরণ না করে। রাবী" 
প্রমুখ শাফিঈ হতে বর্ণনা করেছেন । তিনি বলেন, আবু নুওয়াস যে দিন মৃত্যুবরণ করেন সেদিন 
আমরা তার কাছে প্রবেশ করলাম, তখন তার জীবন বায়ু নির্গত হচ্ছিল। আমরা বললাম, 
আজকের দিনের জন্য আপনি কী প্রস্তুত করে রেখেছেন? তিনি এ কবিতা আবৃত্তি করলেন- 


www.almodina.com 


Contents 


৪০৬ আল-বিদায়া ওয়ান নিহায়া 


[৮0১51 4৮5 0106 92) 019৪2 + 42555 045 ৪5 ০2052 

(১১৫5৬ 1৮০ ৬৬০১৩ ১৬৯৪ + ০১০11 Hl ০০১৯৪০)৩ ০4) ৮৬ 

CI 3৬০ sl By Uy + আও লেস ০৪০০ এখ 5 
“আমার পাপরাশি আমার দৃষ্টিতে বিশাল প্রতিভাত হয় ; পরে আমি তাকে আপনার ক্ষমার 
পাশাপাশি রাখলে- হে আমার পালনকর্তা ! আপনার ক্ষমা বিশালতম দেখা যায় । আপনি তো সদা 
সর্বদা গোনাহ ক্ষমাকারী এবং অনুগ্রহ ও বদান্যতার কারণেই আপনার ক্ষমা ও দানের ধারা সদা 


চলমান । আপনি (ও আপনার অনুগ্রহ) না হলে কোন আবিদ ইবলীসের খপ্পর হতে রক্ষা পেত না। 
কেননা, সে তো আপনার বিশিষ্ট নির্বাচিত আদম (আ)-কে বিভ্রান্তি করে ফেলেছিল। 


ইব্‌ন আসাকির এটি বর্ণনা করেছেন । তার বর্ণনায় আরো আছে যে, লোকেরা আবু নুওয়াসের 
মাথার কাছে এক টুকরা কাগজ পেয়েছিল যাতে তার নিজ হস্তাক্ষরে লেখা ছিল- 
১5০1 এ৬০ 91৮15 5815 4 5১৫ ৩২৪১১ 5০০০ 01 550 
5525 bad tds Susy LE + ds Sigal lt syed 
Mall aah ৯০৫ ২3115 ০০) + ০০৯5 31 dyed 08 ০1 
plus 0178 ১৯০ Laat GAY 20555 Ll AL 
‘হে আমার পালনকর্তা ! পরিমাণে আমার পাপ যদি হয় বিশাল, তবে আমি তো জানি, 
তোমার ক্ষমা বিশালতম ৷ হে আমার পালনকর্তা ! তোমার কাছে দু'আ করছি কান্নাকাটি সহকারে, 
যেমন তুমি আদেশ করেছ। তুমি যদি আমার হাত ফিরিয়ে দাও তবে কে আছে (আমাকে) দয়া 
করবে? যদি এমন হয় যে, শুধু পুণ্যবানই তোমার কাছে আশাবাদী হবে, তবে অপরাধী পাপাচারী 
কার কাছে আশা পোষণ করবে ? আশা ও বাসনা এবং তোমার সুমহান ক্ষমা ব্যতীত এবং এই 


ভরসা ব্যতীত যে, আমি একজন মুসলিম- আত্মসমর্পণকারী- তোমার কাছে আমার (দাবী করার) 
আর কোন উসীলা ও সূত্র নেই।” 


ইউসুফ ইবনুদ দায়া বলেন, আমি আবু নুওয়াসের কাছে গেলাম, তখন তিনি মুমূর্ষু অবস্থায় 
ছিলেন। আমি বললাম, কী অবস্থান এখন আপনার? তিনি দীর্ঘ সময় মাথা নত করে রাখলেন এবং 
পরে মাথা তুলে বললেন, (কবিতা) 


RE 1৬০০ ০৬০। ৮১1১1 + 1১153 ১০০ ০011 ৪ ও 
9১৯০৪ ২৮ aks + 81০০২৯৩০০৪০ 
1৬০১) «111 8০৮ 5১১৩৩ + ০৩০৪০ ৪৮১৯ ০০০৯১ 
1585185৩1৮1 + 90 ৯৮০৭ ২ ০৫ 0০৭ ১৪ 
“বিনাশ-বিলুপ্তি' আমার দেহের উপর-নিচ সর্বত্র ‘চলাচল’ করছে আর আমি দেখতে পাচ্ছি 


www.almodina.com 


Contents 
আল-বিদায়া ওয়ান নিহায়া ৪০৭ 


যে, এক এক অংগ করে আমার মৃত্যু হচ্ছে। এক একটি মুহূর্তে আমার উপর দিয়ে বয়ে যাচ্ছে 
আর তার অতিক্রমণ আমার এক একটি অংগ ক্ষয় করে দিচ্ছে। আমার হিম্মত ও সুস্থতার সময় 
অতিবাহিত হয়েছে জীবন ভোগের আনন্দ বিলাসে ; এখন জীর্ণ-শীর্ণ অবস্থায় স্মরণ করছি আল্লাহ্‌র 
আনুগত্যের কথা । আমরা মন্দ করেছি- পরিপূর্ণ মন্দ ; হে আল্লাহ্‌ ! মার্জনা ! মাগফিরাত !! ও 
ক্ষমা !!!” 

এরপর অবিলম্বে তার মৃত্যু হল। আল্লাহ্‌ আমাদের ও তাকে মার্জনা করুন আমীন ! 


তার আংটিতে খোদাইকৃত বাণী ছিল £ (০1১, 41] 31 «|| 3 তিনি সেটি গোসলের সময় 
তার মুখের মধ্যে দিয়ে দেয়ার ওসিয়ত করেছিলেন। লোকেরাও তা-ই করেছিল। মৃত্যুর পরে 
তার পরিত্যক্ত সম্পদের মধ্যে তার কাপড়-চোপড়, তার আসবাবপত্র ও তিনশ দিরহামের 
অতিরিক্ত কিছু পাওয়া গেল না। এ বছরেই বাগদাদে তার মৃত্যু হয়েছিল এবং ইয়াহুদী অধিত্যকায় 
(টিলাভূমি) শাওনীযী গোরস্থানে তাকে দাফন করা হয়। তখন তার বয়স হয়েছিল পঞ্চাশ বছর 
এবং মতান্তরে ষাট বছর অথবা উনষাট বছর । তার বন্ধুদের কেউ তাকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা 
করল” “আল্লাহ্‌ আপনার সংগে কেমন আচরণ করেছেন ? তিনি বললেন, আমাকে সে কবিতার 
জন্য মাফ করে দিয়েছেন যা আমি নার্গিস (ফুল) সম্পর্কে রচনা করেছিলাম- 


45411 ৮১০০ ০১০ ৮11 ৮১৮০৩ ০৯3১। ০০০ ভে ০৫৬০ 
Sul Doh Silt SASL Ses Sa Lge 
EAA aad SL 515855৮5815 
‘ভূমিতে উৎপাদিত গাছপালা নিয় চিন্তা-ভাবনা কর এবং মহা মালিক কী বিনির্মাণ করেছেন তা 
লক্ষ্য কর। (তুমি দেখতে পাবে, নার্গিস যেন,) রূপার তৈরি চোখ (এর বহিরাবয়ব) যা বিগলিত 
সোনা দিয়ে (তৈরি) দৃষ্টিশক্তি (চোখের অভ্যন্তর ভাগ) দিয়ে দর্শন করছে ; পান্নার তৈরি ডালের 
উপরে (দোলায়মান) - সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ্‌র কোন শরীক নেই !' 
অপর এক বর্ণনায় আছে, তিনি বলেছেন, আমাকে সে কয় লাইন কবিতার কারণে মাফ করে 


দেয়া হয়েছে। যা আমি রচনা করেছিলাম এবং তা আমার বালিশের নিচে রয়েছে। তখন তারা 
এসে এক টুকরা কাগজে তার হাতের লেখা দেখতে পেল- 


-pbel ১৬০ 01545 ৪5 + ১১৪১৫ ৬১৩ ৮৮০ ০1৯৩ ৪ 

সহ অন্যান্য লাইনগুলি, যা পূর্বে উল্লিখিত হয়েছে। ইব্‌ন আসাকিরের একটি বর্ণনায় আছে। 
কেউ বলেছেন, আমি স্বপ্নে আবু নুওয়াসকে উত্তম বেশভৃষা ও বিশাল প্রাচুর্যের মধ্যে দেখতে পেয়ে 
জিজ্ঞাসা করলাম । আল্লাহ্‌ আপনার সংগে কী আচরণ করেছেন ? তিনি বললেন, আমাকে মাফ 
করে দিয়েছেন। আমি বললাম, কিসের উসীলায়, আপনি তো নিজেকে ভাল-মন্দ কর্মে জড়িয়ে 
রেখেছিলেন ? তিনি বললেন, “এক রাতে একজন পুণ্যবান ব্যক্তি কবরস্থানে এলেন এবং তার 
চাদর (জায়নামায) বিছিয়ে দুই রাকআত সালাত আদায় করলেন, যাতে তিনি দুই হাজার বার সুরা 
ইখলাস (=! 411 ৩-৯ 3) পাঠ করলেন। পরে তার সওয়াব এ কবরস্থানের বাসিন্দাদের জন্য 


www.almodina.com 





Contents 


৪০৮ আল-বিদায়া ওয়ান নিহায়া 


হাদিয়া করলেন । আমিও তাদের সমষ্টির মধ্যে অন্তর্ভুক্ত হলাম এবং আল্লাহ্‌ আমাকেও মা“ফ করে 
দিলেন। 


ইব্‌ন খাল্লিকান বলেছেন, আবু উসামা ওয়ালিবা ইবনুল হুবাবের সংসর্গে অবস্থানকালে আবূ 
নুওয়াসের রচিত প্রথম কবিতা ছিল- 


| Gla ০৪] 0 3৯৫ এগ 91 + pol ২৯০০৭ mai gol ০0 
| ৩৯০২৯৮০০৪৮০ i টিটি ক CAD Ca lly ৯5 04555 

প্রেমাস্তির বোঝা বহনকারী ক্লান্ত, মত্ততা তাকে হেয় প্রতিপন্ন করে । সে কীদলে তা তার 
জন্য যথার্থই ; তার অবস্থা অবাস্তব ক্রীড়া নয়। তুমি হাসছ ফুর্তিতে । আর প্রেমিক চিৎকার করছে 


(বেদনায়) ; আমার কোন ব্যাধিতে তোমার বিস্ময় জাগে, (অথচ) আমার সুস্থতাই হল পরম 
বিম্ময়। 


মামূন বলেছেন, তার এ কবিতা কতই সুন্দর- (পূর্বে উল্লিখিত) 
তে 2 4 ¢ 2 ৮ ke 
১০০০ ৩৭ (41 IS + ৮৬ ১১1৬ 31 ls 
৯5355551515 55554 + 8857৯155511 55০1 081 


ইব্‌ন খাল্লিকান বলেছেন, পালনকর্তার প্রতি তার সীমাহীন আশার প্রমাণ পাওয়া যায় তার এ 
কবিতায় 


1১৬৪০ ro Gay LG + LUA ০০০ ০০৮০৭ Le aos 
ns 04714253125 ঁ ৩০০৫০ ০২০৪ ৩] পিস 


gl ১৭) DE 54০ + TE phe CE SE 
তোমার যত সমর্থ হয় পাপের বোঝা বহন কর, 


১৯৬ হিজরীর আগমন 
এ বছর হাদীস শাস্ত্রের প্রখ্যাত বরেণ্য মাশাইখের অন্যতম আবূ মুআবিয়া আয্যারীর এবং 
আওযাঈর শাগরিদ ওয়ালীদ ইব্‌ন মুসলিম.দামিশকী ইনতিকাল করেন। এ বছর আমীন আসাদ 
ইব্‌ন ইয়াধীদকে বন্দী করেন। কারণ, তিনি সংকটপূর্ণ সময়ও আমীনের ক্রীড়ামত্ততা, 
জনসাধারণের ব্যাপারে অমনোযোগ এবং সিটি নিত ডি ব্যাপারে তার তীব্র 
সমালোচনা করেছিলেন। 


এ বছরই খলীফা আমীন আহমদ ইব্ম ইয়াীদ ও আবদুল্লাহ্‌ ইব্‌ন হুমায়দ ইব্‌ন কাহ্তাবাকে 
চল্লিশ হাজার সৈন্য সহকারে মামুনের পক্ষে নিযুক্ত তাহির ইবনুল হুসায়নের সংগে যুদ্ধ করার জন্য 
হুলওয়ান অভিমুখে প্রেরণ করেন । এ বাহিনী হুলওয়ানের কাছাকাছি পৌছলে তাহির তার বাহিনীর . 
সুরক্ষার জন্য পরিখা খনন করেন এবং প্রতিপক্ষের দুই সেনাপতির মধ্যে বিরোধ সৃষ্টির কৃট- 
কৌশল চালাতে থাকেন। এতে সফলতা দেখা দেয় এবং তারা মতবিরোধে লিপ্ত হয়ে যুদ্ধ না 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৪০৯ 


করেই ফিরে চলে যায়। এ সময় তাহির হুলওয়ানে প্রবেশ করেন । তখন তার কাছে মামুনের পত্র 
আসে এ মর্মে যে, তুমি তোমার কর্তৃত্বাধীন অঞ্চল হায়ছামা ইব্‌ন আয়ানকে সমর্পণ করে 
আহওয়াষে চলে এস । তাহির এ হুকুম প্রতিপালন করেন । 

এ বছর মামুন তার উযীর ফাযল ইব্‌ন সাহ্‌লকে উন্নতি প্রদান করে তাকে বড় বড় কাজের 
দায়িত্বে নিযুক্ত করেন এবং 'যুর-রিয়াসাতায়ন' (দুই রাজত্বের অধিকারী) খিতাবে ভূষিত করেন। 
এ বছর আমীন শামের শাসনকর্তৃত্বে আবদুল মালিক ইব্‌ন সালিহ ইব্‌ন আলীকে নিযুক্ত করেন, 
যাকে তিনি হারুনুর রশীদ প্রদত্ত কারাবাস হতে মুক্তি দিয়েছিলেন। তাকে তাহির ও হারছামার 
পৌছে সেখানে অবস্থান গ্রহণ করেন এবং শামের নেতৃস্থানীয় ব্যক্তিদের কাছে মনোরঞ্জন ও 
সৌহার্দমূলক পত্র পাঠিয়ে তাদের আনুগত্যের প্রতি আহ্বান করেন । এতে তাদের বিপুল সংখ্যক 
লোক তার কাছে সমবেত হয়। পরে জনতার মধ্যে যুদ্ধ বেধে যায়। যার সূচনা হয়েছিল 
হিসমবাসীদের মধ্যে । সংকট ঘনীভূত হয় এবং যুদ্ধ দীর্ঘমেয়াদী রূপ ধারণ করে । এতে আবদুল 
মালিক ইব্ন সালিহ মৃত্যুবরণ করলে বাহিনী হুসায়ন ইবৃন আলী ইব্‌ন মাহানের পরিচালনায় 
বাগদাদে প্রত্যাবর্তন করে । বাগদাদবাসীরা তাকে সসম্মানে স্বাগতম জানায় । এ ছিল এ বছরের 
রজব মাসের ঘটনা । হুসায়ন বাগদাদে পৌছলে আমীন দূতের মাধ্যমে তাকে তলব করলে তিনি 
বললেন, “আল্লাহ্র কসম! আমি তো দরবারের গাল্পিকও নই, ভীড়ও নই ; আমি তার দ্বারা 
নিয়োজিতও নই এবং আমার হাতে রায় সম্পদ ও সংগৃহীত হয়নি । সুতরাং এ রাতে আমাকে 
তলব করার মতলব কী? 


আমীনের উৎখাত ও ভাই মামূনের খিলাফতের মসনদাসীন হওয়ার বিবরণ 

হাযির হলেন না। এটি ছিল তার শাম হতে প্রত্যাবর্তনের পরের ঘটনা ৷ বরং সকালে তিনি 
জনতার সামনে ভাষণ দিলেন এবং জনতাকে আমীনের বিরুদ্ধে উত্তেজিত করলেন । তিনি 
খলীফার খেলাধুলায় নিমগ্রতা ও ত্রীড়ামত্ততাসহ বিভিন্ন পাপাচারে নিমজ্জিত থাকার উল্লেখ করে 
বললেন, এই যার অবস্থা খিলাফত তার জন্য সংগত নয়। তিনি বললেন, সে তো জনতাকে 
সংঘাতের মুখে ঠেলে দিতে চায় । পরে তিনি জনতাকে তার বিরুদ্ধে করতে উদ্বুদ্ধ করলেন এবং 
তাদের প্রতি উদাত্ত আহ্বান জানালেন। এতে বিশাল জনতা তার আশপাশে সমবেত হল । 
অপরদিকে মুহাম্মদ আল-আমীন তাকে দমন করার জন্য অশ্বারোহী বাহিনী পাঠালে দিনের দীর্ঘক্ষণ 
দুইদল যুদ্ধে লিপ্ত রইল । পরে হুসায়ন তার বাহিনীকে পদাতিক অবস্থায় তরবারি-বন্লুম দ্বারা যুদ্ধ 
করার আদেশ দিলেন। এতে আমীনের বাহিনী পরাস্ত হল। আমীনকে মসনদগ্যুত করে তার ভাই 
আবদুল্লাহ্‌ আল-মামূনের পক্ষে বায়আত গ্রহণ করা হল। এটি ছিল এ বছরের রজব মাসের এগার 
তারিখ রবিবারের ঘটনা । মংগলবার আমীনকে তার (খিলাফত) ভবন ত্যাগ করে মধ্য বাগদাদে 
আবূ জা“ফরের ভবনে স্থানান্তরে বাধ্য করা হল এবং সংকীর্ণ পরিসরে বন্দী করে রাখা হল এবং 
তার জীবনযাত্রা সংকটাপন্ন করা হল । আববাস ইবৃন ঈসা ইবৃন মূসা আমীনের মাতা যুবায়দাকেও 
সেখানে স্থানান্তরের আদেশ দিল। তিনি তা প্রত্যাখ্যান করলে তাকে চাবুক দ্বারা প্রহার করে 
জবরদস্তি স্থানান্তরিত হতে বাধ্য করল । যুবায়দা তার সন্তানদের নিয়ে স্থানান্তরিত হলেন। 


আল-বিদায়া ওয়ান নিহায়া (১০ম খণ্ড)__৫২ 


www.almodina.com 


Contents 


8১০ আল-বিদায়া ওয়ান নিহায়া 


বুধবার সকালে লোকেরা হুসায়ন ইবন আলীর কাছে তাদের ভাতা দাবী করল এবং তার 
সংগে বিরোধে লিপ্ত হল। ফলে বাগদাদের বাসিন্দারা দুই দলে বিভক্ত হল। একদল খলীফা 
আমীনের পক্ষে এবং একদল তার বিপক্ষে । এ দুই দলে প্রচণ্ড যুদ্ধ বেধে গেল এবং তাতে 
খলীফার দল বিজয়ী হল। তারা হুসায়ন ইব্‌ন আলী ইব্‌ন ঈসা ইব্‌ন মাহানকে যুদ্ধবন্দীরূপে 
কারার্ধ করল এবং তাকে খলীফার সামনে উপস্থিত করল। খলীফাকে কারামুক্ত করে তারা 
তাকে পুনরায় মসনদাসীন করল । এ সময় খলীফা সাধারণ মানুষের মধ্যে যাদের কাছে অস্ত্র ছিল 
না তাদের সরকারী অস্ত্রভাপ্তার হতে অস্ত্র সরবরাহের আদেশ দিলেন । এ সুযোগে লোকেরা অন্তর 
গুদামের ভাণ্ডার লুট করে নিল । আমীনের হুকুমে হুসায়ন ইব্‌ন আলী ইব্‌ন ঈসাকে তার সামনে 
ক্ষমাপরায়ণতাই তাকে এরূপ করার দুঃসাহস যুগিয়েছে । খলীফা তাকে মাফ করে দিলেন এবং 
তাকে খিলাতে (বিশেষ রাজকীয় পুরস্কারে) ভূষিত করে উষীর পদে নিয়োগ করলেন এবং তাকে 
আংটির কর্তৃত্ব ও দরবার ফটকের বহিরাঞ্চলের কর্তৃত্ব প্রদান করলেন এবং যুদ্ধের কর্তৃত্ব নিয়োগ 
করে হুনওয়ান অভিমুখে অভিযানে বেরিয়ে পড়ার আদেশ দিলেন। 

হুসায়ন মিসর (পুল) অতিক্রম করার সময় তার একান্ত অনুগত সহচর ও খাদিমদের নিয়ে 
পলায়ন করলেন । আমীন তাকে ফিরিয়ে আনার জন্য লোক পাঠাল ৷ অশ্বারোহী দল তার পিছনে ' 
ধাওয়া করল এবং তাকে নাগালে পেয়ে গেলে উভয় দল যুদ্ধে লিপ্ত হল । খলীফার বাহিনী তাকে 
রজবের মাঝামাঝিতে হত্যা করল এবং তার কর্তিত মাথা আমীনের কাছে নিয়ে এল । লোকেরা 
শুক্রবার আমীনের প্রতি তাদের বায়আত-আনুগত্য নবায়ন করল । হুসায়ন ইব্‌ন ঈসা নিহত হলে 
হাজিব (প্রধানমন্ত্রী) ফাল ইবনুর রাবী পালিয়ে গেলেন। অপরদিকে তাহির ইবনুল হুসায়ন 
অধিকাংশ অঞ্চলে মামুনের পক্ষে প্রাধান্য বিস্তার করে সেসব স্থানে প্রশাসক নিয়োগ করলে 
অধিকাংশ অঞ্চলের লোকেরা আমীনের বায়আত-আনুগত্য প্রত্যাখ্যান করে মামুনের বায়আত 
গ্রহণ করল । তাহির মাদায়িনের কাছে পৌছে ওয়াসিত ও সন্নিহিত অঞ্চলসহ মাদায়িন করতলগত 
করল এবং হিজাষ, ইয়ামান, আল-জাযীরা ও মাওসিলে প্রভৃতি প্রদেশেও মামুনের পক্ষে নায়িব 
(প্রশাসক) নিয়োগ করল । তখন ইসলামী সাম্রাজ্যের অল্প পরিমাণ এলাকাই আমীনের দখলে 
অবশিষ্ট ছিল। | 

এ বছরের শাবান মাসে আমীন চারশ যুদ্ধপতাকা তৈরি করে প্রতি পতাকার জন্য একজন 
সেনানায়ক নিযুক্ত করলেন এবং তাদের হারছামার সংগে যুদ্ধ করার জন্য পাঠালেন । এ দুইদল 
রমাযানে যুদ্ধে লিপ্ত হল ৷ হারছামা তাদের শক্তিখর্ব করে তাদের অগ্রবাহিনীর অধিনায়ক আলী ইব্‌ন 
মুহাম্মদ ইব্‌ন ঈসা ইব্‌ন নাহীককে বন্দী করে মামুনের দরবারে পাঠিয়ে দিলেন। অপরদিকে 
তাহিরের বাহিনীর একটি দল পালিয়ে আমীনের কাছে পৌছলে আমীন তাদের বিপুল সম্পদ দান 
করলেন এবং মর্যাদামণ্তিত করলেন এবং সম্মানা স্বরূপ তাদের দাড়ি “গালিয়া* (মূল্যবান সুগন্ধি) 
দ্বারা আবৃত করলেন। এ কারণে এ বাহিনী 'জায়শুল গালিয়া' (গালিয়া বাহিনী) নামে অভিহিত 
হয়েছিল। পরে আমীন তাদের যুদ্ধাভিযানে উদ্বুদ্ধ করলেন এবং বিশাল বাহিনী দিয়ে তাহিরের 
সংগে যুদ্ধ করার জন্য পাঠালেন। তাহির এ বাহিনীকে পরাস্ত করে বিক্ষিপ্ত করে দিলেন এবং 
তাদের সকল সম্পদ (স্ত্র-শস্ত্) হস্তগত করলেন । তাহির ক্রমান্বয়ে বাগদাদের নিকটবর্তী হয়ে তা 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া 8১১ 


অবরোধ করলেন এবং আমীনের বাহিনীর মধ্যে বিশৃংখলা সৃষ্টির উদ্দেশ্যে গোয়েন্দা দল ও গোপন 
দূত পাঠালেন । এতে খলীফার বাহিনী বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেল । পরে বাহিনীর মধ্যে বিরোধ 
দেখা দিল এবং নবীণ-প্রবীণের মধ্যে সংঘাত শুরু হয়ে গেল । অবশেষে যিলহাজ্জের ছয় তারিখে 
আমীনের বিরুদ্ধে বিদ্রোহ সংঘটিত হল । এ প্রসংগে জনৈক বাগদাদী কবি বললেন ৪ 
LG ১১৪ ৬১৬ ০ + 48০ ডে বা] (554৩ 
২5140155119 41১ + Alb 15৩ ০০০৯১ ৯15৩ 
25041 2511 90085 + 486 ৮৪ 1০ ৮৮০৩ ৮৯০ 
2505 485 05 45325. + 48৩০ 4০৫০ iS 03 
২১৮৬ ৬০০] ৮৪ GSEs 4 43145 Sl) আশ 5৪ 
১33041131১4 ALG Ma ১০ একনি ১৩ AL 
“(খলীফা) আমীনুল্লাহ্‌কে বলে দাও- তার সম্পর্কে, গালিয়া ব্যতীত সেনাবাহিনীর মাঝে তুমি 
কিছুই বণ্টন করনি । আর তাহির, আমার সত্তা তাহিরের জন্য উৎস্গীত হোক ! তার দূত ও যথার্থ 
প্রতিশ্রুতি দ্বারা- বিদ্রোহী দলের সংগে যুদ্ধ করে রাজত্বের লাগাম তার হস্তগত হয়েছে। হে ওয়াদা 
ভংগকারী ! যার ওয়াদা ভংগ করা তাকে অসহায় করে দিয়েছে। যার অপকর্মজনিত দোষসমূহ 
স্বপ্রকাশ। সিংহ এসেছে তোমার দিকে তার সব শক্তিমত্তা নিয়ে ; হিংস্রতার সংগে-আক্রমণকারী 
সিংহের ন্যায় হুংকার ছেড়ে । সুতরাং পালিয়ে যাও- কিন্তু তার মত দুর্ধর্ষের কাছ হতে পালাবার 
স্থান আছে শুধু জাহান্নামে কিংবা 'হাবিয়া' দোযখে ৷” 
মোটকথা, আমীনের নিয়ন্ত্রণ হাতছাড়া হয়ে গেল এবং তিনি কিংকর্তব্যবিমূঢ় হয়ে গেলেন । 
তাহির ইবনুল হুসায়ন তার বাহিনীসহ অগ্রগামী হল এবং যিলহাজ্জের বার তারিখে মংগলবার আল- 
আম্বারের তোরণে পৌছে গেল। নগরবাসীদের জীবনযাত্রা সংকটাপন্ন হয়ে গেল। সন্ত্রাসী ও 
দাংগাবাজ লোকেরা ভাল মানুষদের ভীত-সন্ত্রস্ত করে তুলল । বাড়ি-ঘর ধ্বংস হল, জনতার মধ্যে 
ংগা-হাংগামা ছড়িয়ে পড়ল । এমনকি ভাই ভাইকে, পুত্র পিতাকে স্বার্থান্ধতার কারণে আঘাত 
করতে লাগল । চরম অরাজকতার বিস্তার ঘটল । সমগ্র জনতার মধ্যে স্বার্থ সংঘাত ছড়িয়ে পড়ল 
এবং নগর জুড়ে খুন-খারাবী ও হানাহানি চলতে লাগল । 
এ বছর তাহিরের পক্ষ হতে নিয়োজিত আব্বাস ইব্‌ন মুসা ইব্‌ন ঈসা হাশিমী মানুষের হজ্জের 
নেতৃত্ব দিলেন । তিনি মক্কা ও মদীনায় মামূনের খিলাফতের জন্য দু'আ করলেন । এটি ছিল প্রথম 
হজ্জের মওসুম যাতে মামূনের জন্য দু'আ করা হল। 


এ বছর হিমসবাসীদের বরেণ্য ইমাম, ফকীহ্‌ ও মুহাদ্দিস বাকিয়্যা ইবনুল ওয়ালীদ হিমসী 
ইনতিকাল করেন । এ বছরে মৃত্যুবরণকারী বিশিষ্টদের তালিকায় আরো রয়েছেন- 


কাষী হাফ্স ইব্ন গিয়াছ 
ইনি নব্বই বছরের অধিক জীবন লাভ করেন। তীর মৃত্যু সন্নিকট হলে তার কোন সহচর 


www.almodina.com 


Contents 
৪১২ আল-বিদায়া ওয়ান নিহায়া 


কাদতে শুরু করলে তিনি তাকে বললেন, ‘কেঁদ না, আল্লাহ্র কসম ! আমি কখনও হারামের 
উদ্দেশ্যে আমার পাজামা খুলিনি ; আর এমন হয়নি যে, বাদী-বিবাদী আমার সামনে বসেছে এবং 
হুকুম ও রায় কার বিরুদ্ধে গেল আমি তার পরোয়া করেছি- আপনজন হোক কিংবা অনাত্মীয় এবং 
রাজা-বাদশা (ক্ষমতাধর) হোক কিংবা সাধারণ নিম্নশ্েণীর হোক। 


আবদুল্লাহ্‌ ইব্‌ন মারযুক 
তিনি আবু মুহাম্মদ আযৃ-যাহিদ নামে পরিচিত । এক সময় হারুনুর রশীদের উধীর ছিলেন। 
পরে এর সব কিছু পরিত্যাগ করে দরবেশী গ্রহণ করেন এবং মৃত্যুর সময় ওসিয়ত করেন যে, 


তাকে ঘেন মৃত্যুর মুহুর্তে তাকে আস্তাকুড়ে নিক্ষেপ করা হয় ; এ আশায় যে, আল্লাহ্‌ তাকে রহম 
করবেন। 


মুহাম্মদ ইব্‌ন রাযীন ইব্ন সুলায়মান 
রিজাল কবিদের উস্তাদ । কবিতা রচনা করা ও ছন্দ তৈরি করা তার কাছে পানি 
জ্ঞান করার চেয়ে সহজতর ছিল। এ বক্তব্য ইব্‌ন খাল্লাকান প্রমুখের । কবি আবু শীস, আবু 
মুসলিম ইবনুল ওয়ালীদ, “সারীউল গাওয়ানী'- উপাধিধারী আবু নুওয়াস ও দিবিল আসর জমিয়ে 
কবিতা চর্চা করতেন । আবু শীস তার শেষ জীবনে অন্ধ হয়ে গিয়েছিলেন । তার শ্রেষ্ঠ কবিতার 
মধ্যে আছে- 


১80০ ১১ 4১০ ১৯৩০ + ০] ০০৫৯ 550 ৪০ (৪ 0৪৩411 is, 
১11 ০১৮35 এ০৫ তি + 8৪ dla ০৬ 5941 সী 

oso ক ৬১০৭ গর. ০41 + ্ রী ১ 521১210 51 

-১৫০ ০৯০ 4৪4০ ০৬৫৪ ৩৮৭ + 1১০৮০ ৮০৯১ ০৮১৩ nial, 
“প্রেম আমাকে সেখানেই দাড় করিয়ে দিয়েছে যেখানে রয়েছ তুমি ; সুতরাং আমার জন্য 
সামনে চলার ও পিছনে ফেরার কোন স্থান নেই । তোমার প্রেমের কারণে কৃত তিরঙ্কার-দুর্নাম 
আমার কাছে সুস্বাদু অনুভূত হয় ; তোমার আলোচনার প্রতি আসক্তির কারণে ; সুতরাং তিরঙ্কার- 
কারীরা তিরস্কার করে যাক । আমি এখন আমার দুশমনদের সংগে সাদৃশ্যপূর্ণ হয়েছি ; ফলে এখন 
তাদের ভালবাসতে শুরু করেছি- কেননা, তাদের কাছ হতে আমার উপভোগের বিষয়ই তোমার 


কাছ হতে ও উপভোগের বিষয় । তুমি আমাকে লাঞ্ছিত করেছ; কাজেই আমিও নিজেকে লাঞ্ছিত 
অপদস্থ করেছি ; তোমার কাছে যে লাঞ্ছনার পাত্র সে মর্যাদার পাত্র হতেই পারে না৷” 


১৯৭ হিজরীর আগমন 


নতুন বছরের সুচনা হল এ অবস্থায় যে, তাহির ইবনুল হুসায়ন হারছামা ইবন আয়ান ও তাদের 
সহযোগীরা বাগদাদ অবরোধ ও আমীনকে সংকীর্ণ গণ্ডীতে আবদ্ধ করার ব্যাপারে অত্যন্ত 
অনমনীয়তার পন্থা গ্রহণ করল । কাসিম ইবনুর রশীদ ও তার চাচা মানসুর পালিয়ে মামূনের কাছে 
পৌছলে মামূন তাদের সম্মানের সংগে গ্রহণ করলেন এবং ভাই কাসিমকে জুরজানের শাসনকর্তা 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৪১৩ 


নিয়োগ করলেন। বাগদাদে অবরোধ প্রচণ্ডরূপ ধারণ করল এবং কামান দাগানো হল ও পাথুরে 
গোলা বর্ষণ করা হল। আমীনের অবস্থা চরম সংকটাপন্ন হল। সেনাবাহিনীর ব্যয় নির্বাহ অচল হয়ে 
পড়লে আমীন সোনা-রূপার পাত্র গলিয়ে দিরহাম-দীনার তৈরি করতে বাধ্য হলেন। তার বাহিনীর 
অনেকে পালিয়ে তাহিরের কাছে চলে গেল। শহরে অধিক হারে খুন-খারাবি চলতে লাগল । 
সাধারণ মানুষের বহু সম্পদ লুণ্ঠিত হল । আমীন তার স্বার্থ রক্ষায় নগরীর বহু ভবনে এবং সুসজ্জিত 
মূল্যবান ঘর-বাড়িতে ও দোকান-পাটে আগুন লাগিয়ে দেয়ার নির্দেশ দিল। এসব তিনি করেছিলেন 
মৃত্যু হতে পলায়নের উদ্দেশ্যে এবং খিলাফত টিকিয়ে রাখার লক্ষ্যে কিন্তু তার সে বাসনা পূর্ণ 
হল না। তাকে হত্যা করা হল এবং তার ভবনগুলো ধ্বংস করা হল (বিবরণ সমাগত)। তাহিরও 
আমীনের ন্যায় জ্বালাও পোড়াও-এর পন্থা অবলম্বন করল এবং সমগ্র বাগদাদ ধ্বংস হওয়ার উপক্রম 
হল। এ পরিস্থিতির বিবরণে কেউ কেউ বলেছেন £ (কবিতা) 


oli LOS ১৪৫11 + 1৮ 2715 019 ১৮০1 15০০ 

2 + 9 ৪ 2. »লল 
Hl 03১1৮৮5894৩ + শি OK 5 এল ০৪11 
৩০৭] ২০৬1 RSIS IAAL AL 1১11 06৪ 
১০৮০০ | 20 ৩৪৯৩ 8) AIL LS Cl baad 

- ০০৬০০] ০৪৭ Ltrs Aly + ৭০১5৩০৯০৯৫১ 5৪ 1৬১ 

“হে বাগদাদ ! কে তোমাকে বদ নজর দিয়ে আক্রান্ত করল ? যুগ যুগ ধরে কি তুমি চোখের 
শীতলতা ছিলে না? তোমার এখানে কি একটি সম্প্রদায়ের অবস্থান ছিল না । যাদের নিবাস ও 
সান্নিধ্য ছিল সৌন্দর্য ও শোভা । (কুলক্ষণে) কাক তাদের মাঝে বিচ্ছেদের আওয়ায তুলল, ফলে 
তারা বিভক্ত হয়ে গেল। কেমন দেখলে তুমি তাদের বিভক্তির মর্মবেদনা । আমি আল্লাহ্‌র সোপর্দ 
করছি সে লোকদের, যাদের কথা মনে পড়লেই আমার দু'চোখ গড়িয়ে অশ্রু প্রবাহিত হয়৷ তারা 
ছিল সুখে আনন্দে কাল তাদের বিভক্ত ও বিক্ষিপ্ত করে দিল । কালচক্রের কাজই হচ্ছে দুই দলকে 
বিভক্ত-বিচ্ছিন্ন করা ।” 

কবিগণ এ বিষয়ে বহু কবিতা রচনা করলেন। ইব্‌ন জাবীর সে সব কবিতার নির্বাচিত অং! 
সংকলিত করেছেন। এ প্রসংগে তিনি অতি দীর্ঘ একটি. কবিতাও উদ্ধৃত করেছেন যাতে 
ঘটনাবলীর আনুপূর্বিক বিস্তারিত বিবরণ উপস্থাপিত হয়েছে। বিষয়টি মূলত এক ভয়ংকর প্রলয়ের 
বিবরণ । আমি যা সম্পূর্ণই পরিহার করলাম। 

এ সময় তাহির বাগদাদের আমীর-উমারা ও অন্যান্য ধনীদের যাবতীয় সম্পদ ও আমদানীর 
উপর দখলদারী প্রতিষ্ঠা করে তাদের নিরাপত্তা ও মামূনের হাতে বায়আতের আহ্বান জানাল । 
এতে তাদের সকলেই সাড়া দিল ৷ এঁদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন আবদুল্লাহ্‌ ইব্‌ন হুমায়দ ইব্‌ন 
কাহ্তাবা, ইয়াহ্য়া ইব্‌ন আলী ইব্‌ন মাহান। মুহাম্মদ ইব্‌ন আবুল আব্বাস তুসী প্রমুখ । হাশিমী ও 


অন্যান্য আমীরদের অনেকে তার সংগে পত্র আদান-প্রদান করল এবং আন্তরিকভাবে তার পক্ষ 
অবলম্বন করল। | 


www.almodina.com 


. Contents 
8১৪ আল-বিদায়া ওয়ান নিহায়া 


ঘটনাচক্রে একদিন আমীনের লোকেরা তাহিরের কিছু লোককে নাগালে পেয়ে কসরে সালিহ 
(সালিহ ভবন)-এর কাছে তাদের কিছু কিছু লোককে হত্যা করল । আমীন এ সংবাদ অবগত হয়ে 
আনন্দ ও গর্বে আত্মাহারা হয়ে ক্রীড়া, কুর্তি ও পানে মত্ত হলেন এবং সব কাজের দায়িত্ব ও কর্তৃতি 
মুহাম্মদ ইব্‌ন ঈসা ইব্‌ন নাহীকের কাছে ন্যস্ত করলেন। পরে ক্রমান্বয়ে তাহিরের সহচরদের 
প্রতিপত্তি সবল হতে থাকল এবং আমীনের পক্ষ অত্যন্ত দুর্বল হয়ে গেল। মানুষ তাহিরের 
সেনাবাহিনীর দখলকৃত অঞ্চলে সমবেত হতে লাগল । তার দখলীকৃত এলাকা অত্যন্ত নিরাপদ 
ছিল। সেখানে কেউ চুরি, লুটতরাজ ও অরাজকতার ভয় করত না। তাহির বাগদাদের অধিকাংশ 
মহল্লা, আবাসিক অঞ্চল ও শহরতলী দখল করে নিল এবং শত্রুপক্ষের দিকে কোন খাদ্য বহন 
করে নিতে মাঝিদের নিষেধ করে দিল । ফলে শত্রুপক্ষের এলাকায় খাদ্য দ্রব্যের মূল্য অত্যন্ত 
চড়ে গেল এবং যারা ইতিপূর্বে বাগদাদ ত্যাগ করেছিল তারা আক্ষেপ করতে লাগল । বহিরাগত 
ব্যবসায়ীদের পণ্যদ্রব্য ও আটা নিয়ে বাগদাদে যেতে নিষেধ করে দেয়া হল। পণ্যবাহী সব নৌকা 
বসরা ও অন্যান্য শহর অভিমুখে ঘুরিয়ে দেয়া হল। দুই দলে মধ্যে অনেক যুদ্ধ হল। এগুলোর 
মধ্যে উল্লেখযোগ্য যুদ্ধ ছিল দারবুল হিজারার ঘটনা, আমীনের পক্ষের যোদ্ধারা যাতে অনুকূল 
অবস্থানে ছিল এবং এতে তাহিরের দলে অনেক লোক নিহত হয়েছিল । এটি ছিল একটি যুদ্ধের 
কৌশল । বাগদাদের বখাটে ভবঘুরেদের এক একজন উলংগ হয়ে এগিয়ে আসত । তার সংগে 
থাকত আলকাতরা পলিশ করা তীর চাঠেকানোর চাটাই (এক প্রকার ঢাল) এবং কাধের নিচে 
থাকত একটি ঝুড়ি যার মধ্যে থাকত একটি পাথর । কোল ঘোড় সওয়ার দূর হতে তাকে তীর 
নিক্ষেপ করলে সে তার তীর ঠেকানোর চাটাই (ঢাল) দিয়ে তা ঠেকিয়ে দিত ফলে তা তাকে 
আঘাত করতে পারত না। পরে প্রতিপক্ষ কাছাকাছি এলে (পাথর উৎক্ষেপক যন্ত্র দিয়ে) ঝুড়ির 
ভিতরের পাথরটি তার দিকে নিক্ষেপ করত । যা তাকে আক্রান্ত করত । এভাবে তারা প্রতিপক্ষকে 
পরাস্ত করল। 

অপর একটি ঘটনা ছিল শামসিয়ার ঘটনা । এ ঘটনায় হারছামা ইব্‌ন আয়ান বন্দী হল। এসব 
ঘটনা তাহিরের জন্য সংকট সৃষ্টি করলে সে শামাসিয়ার উপরিভাগে দজলা (টাইগ্রিস) নদীতে 
একটি পুল তৈরি করার আদেশ দিল। তাহির নিজেই কিছু সংগী নিয়ে অপর পাড়ে পার হয়ে গেল 
এবং নিজেই তাদের বিরুদ্ধে কঠিন যুদ্ধে লিপ্ত হয়ে তাদের ঘাটি হতে তাদের হটিয়ে দিল এবং 
হারছামাসহ তার বাহিনীর আরো অনেক বন্দীকে মুক্ত করে আনল ।এ পরিস্থিতি মুহাম্মদ 
আল-আমীনের জন্য সংকট সৃষ্টি করল। এ প্রসংগে কবি বলেছেন- 


Uses 0৫ ০০৪] JB G+ Gls 94501 pal ১৭ 
৬৪৫ Cpls als, + EEL ১ ৫ ৮৭4 
215851145৯৮ ১০১1 05131 4 ale Lal 48৬৪ ০৯৪৪ 


“দুই প্রজাতির মধ্যে সর্বাধিক সাহসী হৃদপিগুধারীর সংগে আমি শক্তি পরীক্ষায় অবতীর্ণ হয়েছি 
; যখন সে শক্তিমত্তার সংগে আত্মপ্রকাশ করেছে ; স্বাভাবিক মাত্রার শক্তি প্রকাশ নয়। যেকোন 
শক্তিধরের সংগে তার রয়েছে প্রতিরোধ-প্রতিযোগিতা ; তার সংগে সমানে সমান চালিয়ে যায় 


www.almodina.com 


Contents 
আল-বিদায়া ওয়ান নিহায়া ৪১৫ 


এবং সে যা বলে তার মর্ম অনুধাবন করে । হঠকারিতা করে কোন গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি সে 
উদাসীনতা প্রদর্শনকারী নয় ; যখন উদাসীনতা প্রবণ ব্যক্তি কোন কাজকে নষ্ট করে দেয় ।” 


এদিকে আমীনের অবস্থা তখন অত্যন্ত শোচনীয় । সেনাবাহিনীর ব্যয় নির্বাহ তো দূরের কথা, 
তার নিজের জন্য ব্যয় করার অর্থও তখন তার কাছে ছিল না। অধিকাংশ সংগী-বন্ধু তখন তাকে 
ছেড়ে চলে গিয়েছে। তখন তিনি এক ক্রিষ্ট ও লাঞ্চিত ব্যক্তি। পূর্ণ বছরটি এরূপ অরাজকতা ও 
নৈরাজ্যের মধ্যে অতিবাহিত হল । চারদিকে চলছিল খুনাখুনি, জ্বালাও-পোড়াই, চুরি-ছিনতাই। 
বাগদাদ তখন এক অভিশপ্ত নগরী যেখানে কেউ কারো জন্য সাহায্য-সহায়তা নিয়ে এগিয়ে আসে 
না- যা ফিতনা ও দাংগা-হাংগামার স্বাভাবিক ধর্ম । 


এ বছর হাজীদের হজ্জে নেতৃত্ব দিলেন মামুনের পক্ষে নিয়োজিত আববাস ইব্‌ন মূসা হাশিমী । 
এ বছরে মৃত্যুবরণকারী বিশিষ্টদের তালিকায় রয়েছেন অন্যতম বিশিষ্ট যাহিদ (দুনিয়াত্যাগী 
দরবেশ) শুআয়ব ইব্‌ন হারব ; মিসরবাসীদের ইমাম আবদুল্লাহ্‌ ইবৃন ওয়াহ্ব ৷ আলী ইব্‌ন মুসাহির 
প্রখ্যাত হাদীসবিদ)-এর ভাই আবদুর রহমান ইব্‌ন মুসহির, ওয়ারশ উপাধিধারী প্রখ্যাত কারীদের 
অন্যতম, নাফি“ ইব্‌ন আবূ নুআয়মের কিরাআত রিওয়ায়াতকারী উছমান ইব্‌ন সাঈদ এবং বিদ্বান 
মুহাদ্দিস তালিকার অন্যতম ব্যক্তিত্ব ওয়াকী ইবনুল জাররাহ আর-রুওয়াসী। যিনি ছিষট্রি বছর 
বয়সে ইনতিকাল করেন। 


১৯৮ হিজরীর আগমন . 

এ বছর খুযায়মা ইব্‌ন খাযিম তাহিরের নিকট হতে নিরাপত্তা গ্রহণ করার নামে খলীফা মুহাম্মদ 
আল-আমীনের সংগে প্রতারণামূলক আচরণ করল । হারছামা ইবৃন আয়ান নগরের পূর্বদিক হতে 
প্রবেশ করল। মুহাররমের আট তারিখ বুধবার খুযায়মা ইব্‌ন খাযিম ও মুহাম্মদ ইবৃন আলী ইব্‌ন 
ঈসা অতর্কিতে বাগদাদ পুলের উপর ঝাঁপিয়ে পড়ল এবং তা বিছিন্ন করে দিয়ে সেখানে তাদের 
পতাকা স্থাপন করল । তারা জনতাকে মুহাম্মদ আল-আমীনের বায়আত প্রত্যাহার করে আবদুল্লাহ্‌ 
আল-মামূনের বায়আত গ্রহণের আহ্বান জানাল । বৃহস্পতিবার তাহির নিজে নগরীর পূর্ব প্রান্তে 
ঢুকে পড়ল এবং নিজেই যুদ্ধে নেতৃত্ব দিতে লাগল । নিজ বাড়িতে অবস্থানকারীদের জন্য 
নিরাপত্তার ঘোষণা প্রচার করা হল। দারুর-রাকীক ও আল-কারখ-এর সন্নিকটে অনেক হানাহানির 
ঘটনা সংঘটিত হল । তাহিরের বাহিনী আবু জাফর উপশহর, আল-খুলদ ভবন ও কসরে যুবায়দা 
অবরোধ করল । তারা কসরে যুবায়দার দিকে লক্ষ্য স্থির করে প্রাচীরের চারদিক যানজানীক 
(কামান) স্থাপন করল এবং গোলাবর্ষণ করতে লাগল । তখন আমীন তার মা ও সন্তানকে নিয়ে 
আবু জাফর উপশহরের উদ্দেশ্যে বেরিয়ে গেলেন । পথে সাধারণ জনতা তার কাছ হতে বিচ্ছিন্ন 
হয়ে গেল। কেউ কারো দিকে নজর দেয়ার ফুরসত ছিল না। এভাবে তারা খুলদ. ভবন হতে আবু 
জাফর উপশহরে প্রস্থান করল । কেননা, গোলা আধিক্যের কারণে সেখানে টিকে থাকা সম্ভব ছিল 
না। এসব ভবনে বিদ্যমান আসবাব পত্র, কাপড়-চোপড় ও মূল্যবান সামগ্রী জ্বালিয়ে দেয়ার আদেশ 
দেয়া হল। পরে অবরোধ আরো কঠোর ও সংকীর্ণ করা হল। এরূপ কঠিন পরিস্থিতি মহা সংকট 
ও ধ্বংসের দ্বারপ্রান্তে পৌছার পরও এক চাদনী রাতে আমীন দজলার পাড়ে গেলেন এবং নাবীয ও 
গায়িকা দাসীকে নিয়ে আসার হুকুম দিলেন । কিন্তু গায়িকার কণ্ঠে তখন বিরহ- বিচ্ছেদ মূলক গান 


www.almodina.com 





Contents 


৪১৬ আল-বিদায়া ওয়ান নিহায়া 


ও মৃত্যুর আলোচনা বিষয়ক গান ব্যতীত অন্য কোন গন উচ্চারিত হচ্ছিল না। এ অবস্থায় আমীন 
অন্য গানের আদেশ দিচ্ছিলেন এবং বাদী একই ধরনের গান গেয়ে চলছিল । সর্বশেষ যে গান সে 
গাইল তা ছিল- 

JPA 8১285 SLOUGH + Jl oss Ll 

AL ৬৮ ৮৮৮০ ৬৯১ 5০15 Vy Ll JL AEST Ls 
ella Al 4৫1০ AL ১৪ + dace ০15এ। JAY 
dil 3390৪ ১৪1 + lps hall sd এ০৩ 
“শোন ! সার্বিক স্পন্দন-দোল ও স্থিরতার মালিকের কসম ! মৃত্যুর রয়েছে বহু বহু দড়ি 
(ফিতা) ৷ রাত ও দিনের বিবর্তন এবং আকাশের নক্ষত্র পঞ্জীর মহাকাশে পরিভ্রমণ শুধুই বাদশার 
ক্ষমতা প্রতিপত্তি স্থানান্তরের উদ্দেশ্যেই, যার রাজত্ব তামামী হয়ে অন্য রাজার প্রতি ধাবিত 
হয়েছে। আরশ অধিপতির রাজত্বই শুধু চিরন্তন স্থির ; যা কখনো বিলুপ্ত হবে না, যাতে নেই কোন 
অংশীদারিত্ব ৷” | 
বর্ণনাকারী বলেন, গান শুনে আমীন বীদীকে গালি দিলেন এবং তার সামনে হতে উঠিয়ে 

দিলেন । এ সময় বাদী আমীনের একটি (সুটীকের) পেয়ালায় আছাড় খেয়ে সেটি ভেংগে ফেললে 
আমীন এতে কুলক্ষণ দেখতে পেলেন। বাঁদী চলে গেলে আমীন এক চিৎকারকারীকে ধ্বনি দিতে 
শুনল- 0৮2১2০454২8 5311 1৮০31 ১০ (তোমরা দু'জন যে বিষয়ের সিদ্ধান্ত (সমাধান) 
প্রার্থনা করছ তার শেষ ফায়সালা দিয়ে দেয়া হল-) তখন আমীর তার পাশে উপবিষ্ট বন্ধুকে বলল, 
দুর্ভাগা ! শুনতে পাচ্ছ না? তখন সে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেও কিছু শুনতে পেল না। 
পুনরায় ধ্বনিটির পুনরাবৃত্তি শোনা গেল। এর এক বা দুই রাত পরেই ৪ঠা সফর রবিবার আমীন 
নিহত হলেন। অবরুদ্ধ অবস্থায় আমীনের জীবন এতই কঠিন ও সংকটপূর্ণ হয়ে গিয়েছিল যে, 
জীবন রক্ষার জন্য তার ন্যুনতম খাদ্য ও পানীয়ের ব্যবস্থাও ছিল না। এমনকি এক রাতে তার 
ক্ষুধার্ত হওয়ার পরেও অনেক সাধ্য সাধনার পর তার জন্য রুটি ও মুরগীর ব্যবস্থা করা সম্ভব 
হয়েছিল । কিন্তু পরে পানি সন্ধান করা হলে তা পাওয়া গেল না। সুতরাং তাকে পিপাসার্ত 


অবস্থায়ই রাত কাটাতে হল এবং সকালে পানি পান করার সুযোগ পাওয়ার পূর্বেই তাকে হত্যা 
করা হল। 


আমীনের নিহত হওয়ার বিবরণ 


অবস্থা সংগিন হয়ে পড়লে অবশিষ্ট আমীর পরিচারক ও সৈন্যরা তার কাছে সমবেত হয়ে এ 
সংকট উত্তরণের ব্যাপারে পরামর্শ করল। একদল বলল, যারা এখনও আপনার সংগে আছে 
আপনি তাদের নিয়ে আল-জাযীরা অথবা শামে চলে যাবেন এবং সম্পদ সংগ্রহ করে শক্তি সঞ্চয় 
করবেন এবং জনতার সহায়তা গ্রহণ করবেন । অন্যরা বলল, আপনি তাহিরের কাছে আশ্রয় নিয়ে 
নিরাপত্তা নিশ্চিত করবেন এবং ভাইয়ের বায়আত আনুগত্য গ্রহণ করবেন । এরূপ করলে নিশ্চয় 
আপনার ভাই আপনার জন্য এবং আপনার পরিবার-পরিজনের জন্য প্রয়োজন মিটানো পরিমাণ 


www.almodina.com 





Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৪১৭ 


সম্পদের আদেশ দিয়ে দিবেন । আপনার শেষ চাওয়া পাওয়া তো একটু শান্তি ও নিরাপত্তা, তা 
আপনি পরিপূর্ণরূপে পেয়ে যাবেন । কেউ কেউ বলল, ভাইয়ের কাছ হতে নিরাপত্তা লাভের কাজে 
হারছামাই উত্তম হবে । কেননা, সে আপনাদের মাওলা এবং আপনার প্রতি অধিক স্নেহ প্রবণ । 
অবশেষে খলীফা এ শেষ প্রস্তাবটির প্রতি আকৃষ্ট হলেন। সফর মাসের চার তারিখ রবিবার রাতে 
ইশার পরে হারছামার কাছে যাওয়ার কথাবার্তা স্থির হল। খলীফা খিলাফতের পোশাক ও রাজকীয় 
মুকুট (তায়লামান) পরিধান করলেন । তিনি তার দুই সন্তানকে ডাকিয়ে এনে তাদের ঘ্বাণ নিলেন 
(নাকে মুখে লাগালেন) এবং বুকে জড়িয়ে ধরে. বললেন, তোমাদের দু'জনকে আমি আল্লাহ্‌র 
হাওয়ালা করছি ? এ সময় তিনি (আস্তিন) দিয়ে চোখের পানি মুছলেন। পরে একটি কাল 
ঘোড়ার পিঠে সওয়ার হলেন। তখন তার সামনে ছিল একটি মোমবাতি । হারছামার কাছে 
পৌছলে হারছামা মর্যাদা ও সম্মানের সংগে তাকে গ্রহণ করলেন। পরে তারা দু'জন দজলা নদীতে 
একটি হারারাকায় (যুদ্ধে আগুন লাগাবার জন্য ব্যবহার্য নৌযান) আরোহণ করলেন। তাহির এ 

ংবাদ অবহিত হয়ে ক্রোধাবিত হল। সে বলল, ‘আমিই এসব কিছু করলাম, আর এখন তা 
অন্যের ভাণ্ডারে সঞ্চিত হচ্ছে এবং সব কিছু হারছামার নামে সম্পৃক্ত হবে ? কাজেই হাররাকায় 
থাকা অবস্থায় তাহির তাদের কাছে পৌছে গেল । এ সময় তাহিরের সংগের লোকেরা নৌযানটি 
কাত করে দিলে ভিতরের লোকেরা ডুবে গেল। তবে আমীন সাতরে অপর পাড়ে উঠলে কোন 
সৈনিক তাকে বন্দী করল এবং সে এসে বিষয়টি তাহিরকে অবহিত করলে তাহির একদল অনারব 
ফৌজ সেদিকে পাঠিয়ে দিল । এ বাহিনী সে বাড়িতে পৌছল যেখানে আমীন (বন্দী) ছিলেন। 
তখন আমীন তার কাছের অবস্থানরত সংগীকে বলতে লাগলেন, 'আমার নিকটে সরে এস, আমি 
অত্যন্ত ভীতি অনুভব করছি। তিনি অত্যন্ত শক্ত করে নিজের কাপড় চোপড় শরীরে জড়িয়ে 
নিচ্ছিলেন এবং তার হৃদপিণ্ড তীব্র গতিতে স্পন্দিত হচ্ছিল! যেন তার বুকের পাজর হতে বেরিয়ে 
পড়ার উপক্রম করছিল। শক্র বাহিনী তার কাছে ঢুকে পড়লে তিনি বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না 
ইলায়হি রাজিউন ! তখন তাদের একজন কাছে এগিয়ে গিয়ে তার মাথার সিঁথি বরাবরে তরবারি 
দিয়ে আঘাত করল। তখন আমীন বলতে লাগলেন ! হে দুর্ভাগারা ! আমি রাসুলের চাচার 

বংশধর । আমি খলীফা হারূনুর রশীদের ছেলে ! আমি তো মামুনের ভাই ! আমার খুনের ব্যাপারে 
আল্লাহ্‌কে ভয় কর ! আল্লাহ্‌কে ভয় কর !! আক্রমণকারী এ সবের কোন কিছুতে ভক্ষেপ করল 
না। বরং সকলে মিলে তাকে আঘাত করল এবং উপুত অবস্থায় ঘাড়ের পিছন হতে তাকে যবাই 
করল । আরা তার মাথা তাহিরের কাছে নিয়ে গেল এবং ধড় সেখানে ফেলে রাখল ৷ পরে 
সকালে এসে ধরটি একটি ঘোড়ার গদীতে জড়িয়ে নিয়ে গেল । এটি ছিল এ বছরের সফর মাসের 
চার তারিখ রবিবার রাতের ঘটনা ৷ 


খলীফা মুহাম্মদ আল-আমীনের জীবনপঞ্জী 
আবু আবদুল্লাহ্‌ মতান্তরে আবু মূসা মুহাম্মদ আল-আমীন ইব্‌ন হারশ্বর রশীদ ই 
আল-মাহদী ইবনুল মানসুর আল-হাশিমী আল-আব্বাসী । তার মাতা ছিলেন উন্মু জাফ 
বিন্ত জাফর ইব্‌ন আবু জাফর আল-মানসূর । অ । আমীন একশত সত্তর হিজরীতে বুসাফায় জন্মগ্রহণ 
করেন। (আবূ বকর ইব্‌ন আবিদ দুনয়া বলেছেন, আইয়াশ ইব্‌ন হিশাম তার পিতা হতে আমাদের 
কাছে বর্ণনা করেছেন । তিনি বলেছেন, মুহাম্মদ আল-আহীন ইবন হারুনুর রশীদ একশ সত্তর 









লিন শলনিলাঠাই হালা হা NEE পটি সহ 
আল-াবিলায়া ভয় [ত ১; ই ৯ দিল পিত ইটনা ৬! 


www.almodina.com 











Contents 
৪১৮ আল-বিদায়া ওয়ান নিহায়া 


হিজরী শাওয়ালে জন্মখহণ করেন। আর একশ তিরানব্বই হিজরী সনের জুমাদাল উখরা মাসের 
তের দিন বাকী থাকা অবস্থায় (সতের জুমাদাল উখরা) তিনি খিলাফতের মসনদাসীন হন। 
(মতান্তরে মুহাররাম মাসের পাঁচ দিন বাকী থাকা অবস্থায়) এবং একশ আটানব্বই হিজরীতে তিনি 
নিহত হন। কুরায়শ আদ-দানদানী তাকে হত্যা করে এবং তার মাথা তাহির ইবনুল হুসায়নের 
কাছে নিয়ে গেলে সে একটি বন্পমের মাথায় মাথাটি গেঁথে তা দাড় করিয়ে রাখে ও এ আয়াত 
তিলাওয়াত করে- ---- এ৷ ৩105 £40 9 (বলুন-! হে আল্লাহ্‌ আপনিই রাজত্বের মালিক 
---- যাকে ইচ্ছা রাজত্‌ রাজত্ব দেন। যার কাছ হতে ইচ্ছা রাজত্ব ছিনিয়ে নেন। ------- সূরা আলে 
CE OH EEN CER 

আমীন ছিলেন দীর্ঘ দেহী, মোটা, গৌর বর্ণের, উঁচু নাক, ছোট চোখ বিশিষ্ট । কাধের হাড় 
মোটা ছিল এবং কীধ বেশ প্রশস্ত ছিল। অনেকে তাকে অধিক ক্রীড়ামত্ততা, সুরামত্ততা ও সালাত 
কম আদায়ের অভিযোগে অভিযুক্ত করেছেন। ইব্‌ন জারীর ও তার জীবন চরিত আলোচনায় তার 
অধিক হারে সুদানী কাফ্রীদের ও খাসীকৃত (হিজড়া) -দের সংগ্রহ করা, সম্পদ ও মণিমুক্তা দান 
করা, দেশের সকল অঞ্চল হতে ক্রীড়া উপকরণ ও গায়কদের সমবেত করা প্রভৃতি বিষয় উল্লেখ 
করেছেন। এতে আরো আছে যে, আমীন হাতী, সিংহ, ঈগল, সাপ ও ঘোড়ার আকৃতি বিশিষ্ট যুদ্ধ 
নৌযান নির্মাণের আদেশ দিয়েছিলেন এবং এ কাজে বিপুল অর্থ ব্যয় করেছিলেন। কবি আবু 
নুওয়াস (এ প্রসংগে) এমন কবিতা রচনা 599 
কর্মের চেয়েও নিকৃষ্টতর । এ কবিতার সূচনায় তিনি বলেছেন ঃ 


টিটি রাহি রিনা 
2০75 ৫৮108516155 BP EE 31515 
“আল্লাহ আমীনের জন্য এমন সব যানবাহন বশীভূত করে দিয়েছেন যা কোন মিহরাব 
অধিপতির জন্য (বীর বাহাদুরের জন্য) বশীভূত করেননি । যখন তার বাহনসমূহ (অভিযাত্রীদের 
নিয়ে) স্থলে সফর করে তখন সে বনের সিংহের আরোহী 'হয়ে নৌ সফর করে।" 
এরপর আবু নুওয়াস প্রতিটি নৌযানের পৃথক পৃথক বিবরণ দিয়েছেন। এ ছাড়া আমীন 


বিনোদন ও স্ফুর্তির উদ্দেশ্যে বিশালাকার প্রাসাদ নির্মাণের জন্য অর্থ ব্যয় করেন। এ সব কারণে 
অধিক পরিমাণে তার বিরূপ সমালোচনা হতে থাকে । 


ইব্‌ন জারীর আরো উল্লেখ করেছেন যে, একদিন খুল্দ ভবনে আয়োজিত এক আনন্দানুষ্ঠানে 
আমীন বিপুল অর্থ সম্পদ ব্যয় করেন। এতে বহুমূল্য রেশমী ফরাশ বিছানো হয় এবং সোনা-রূপার 
পাত্র দ্বারা সাজসজ্জা করা হয় এবং তার সভাসদ ও অন্তরংগ বন্ধুদের উপস্থিত করা হয় । আমীন 
দাসীদের তন্বাবধায়িকাকে এ মর্মে আদেশ প্রদান করেন যে, সে তার জন্য একশ সুন্দরী বাদীকে 
তৈরি করবে । আদেশে তাকে এরূপ নির্দেশ দেয়া হল যে, সে এ বাদীদের দশ দশ জনকে একত্রে 
পাঠাবে, যারা তাকে গান গেয়ে শোনাবে । 

আদেশ অনুসারে দশ বাদীর প্রথম দলটি উচ্ছলতার সংগে আগমন করে সম্মিলিত সুরে 
(নৃত্যের তালে) এ গান গাইল- 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া 8১৯ 


-423195 ০০4 098 05503 LS + Cs 53 ও] ২৪155 1০০৯ 
“তারাই তাকে হত্যা করল- তার স্থলাভিষিক্ত হওয়ার উদ্দেশ্যে ; যেমন একদিন (পারস্য 
সম্রাট) কিসরার প্রধানবর্গ (জমিদাররা) কিসরার সংগে বিশ্বাসঘাতকতা করেছিল । 


গান শুনে আমীন চরম বিরক্ত ও রাগাৰিত হলেন এবং গায়িকার মাথায় পেয়ালা ছুঁড়ে মারলেন 
এবং তত্বাবধায়িকাকে সিংহের সামনে ছুঁড়ে দেয়ার আদেশ দিলেন । সিংহ তাকে খেয়ে ফেলল। 


পরে আর দশজনকে হাযির হওয়ার আদেশ দিলে তারা এই গান গাইতে গাইতে ছুটে এল- 
sha an 0০৬০০ sili + LL iin sme ০০ 
- NI ELS 43০ ০৮৮০০ ৮455091954৯ ০৬ ১2 
“মালিক'-এর হত্যাকাণ্ডে যারা আনন্দিত, তারা যেন দিনের আলোয় আমাদের নারীদের কাছে 
(তাদের বিলাপ দেখার জন্য) আসে ; তারা দেখবে নারীরা উলংগ মাথায় বিলাপ করছে ও গালে 
চড় মারছে ভোরের আলো ফোটার আগেই। 


আমীন এদেরও তাড়িয়ে দিলেন এবং অপর দশজন উপস্থিত হওয়ার আদেশ দিলেন । তারা 
এসেও সম্মিলিত সুরে নাচের তালে তালে গাইতে লাগল- 


54102 0১০৮ 4১০ 0১৩ ily + Vali 08৫1 ০৫ ৫০০০ সহ 

কুলায়ব- আমার জীবনের কসম ! তোমার চেয়ে অধিক সাহায্যকারী ও কম অপরাধকারী 
ছিল। তাকে রক্তে মাখামাখি করা হয়েছে। ্‌ 

এ গান শুনে আমীন বাদীদের তাড়িয়ে দিলেন এবং তখনই আসর ছেড়ে উঠে দাড়ালেন ও 
আসর ভাংচুর করে সেখানে যা আছে সব জ্বালিয়ে দেবার আদেশ দিলেন। 

বর্ণিত মতে আমীন অধিক সাহিত্যানুরাগী ও বাগী ছিলেন৷ নিজেও কবিতা রচনা করতেন 
এবং কবিতার জন্য বড় বড় পুরস্কার দিতেন । আবু নুওয়াস ছিলেন তার সভাকবি । আবু নুওয়াস 
তার সম্পর্কে অনেক স্তুতিকাব্য রচনা করেছেন। আমীন খলীফা হয়ে আবু নুওয়াসকে হারূনুর 
রশীদের আটককৃত যিনদীক-ধর্মদ্রোহীদের সংগে কারারুদ্ধ পেয়েছিলেন এবং তাকে দরবারে 
উপস্থিত করে মুক্ত করে দিয়েছিলেন এবং তাকে সম্পদ প্রদান করে সভাসদদের অন্তর্ভুক্ত 
করেছিলেন । পরে আবার মদ পানের অভিযোগে তাকে কারারুদ্ধ করেন এবং দীর্ঘদিন কারারুদ্ধ 
রাখেন। পরে আবার মদ না খাওয়া ও সুন্দর কিশোর-বালকদের সংগে কুকর্ম না করার শর্তে মুক্তি 
দেন । আবু নৃওয়াস তা প্রতিপালন করেন । আমীন তাকে তওবা করাবার পর হতে সে এ সব কাজ 
আর করত না। আমীন কাসাঈর কাছে সাহিত্য শিক্ষা করেন এবং কুরআন শিক্ষা করেন। খতীব 
তার সূত্রের একটি রিওয়ায়াত করেছেন, যা মক্কায় তার একজন গোলামের মৃত্যুতে তাকে 
সমবেদনা প্রকাশের সময় তিনিই বর্ণনা করেছিলেন । তিনি বলেছেন, আমার পিতা আমাকে হাদীস 
শুনিয়েছেন তার পিতা হতে। তিনি মানসূর হতে, তিনি তার পিতা হতে, তিনি আলী ইব্‌ন 
আবদুল্লাহ্‌ হতে, তিনি তার পিতা আবদুল্লাহ্‌ ইবন আব্বাস (রা) হতে বর্ণনা করেন। তিনি 
বলেছেন, আমি রাসূলুল্লাহ্‌ (সা)-কে বলতে শুনেছি, (১4, ৯.৯ (০১৯: 0০ ০০ যে 
ইহরাম অবস্থায় মৃত্যুবরণ করবে, তাকে তালবিয়া পাঠরত অবস্থায় হাশর মর়্দানে উঠানো হবে। 


www.almodina.com 





10017191715 


৪২০ আল-বিদায়া ওয়ান নিহায়া 


আমীন ও তার ভাইয়ের মধ্যে বিরোধ সংক্রান্ত বিবরণ এবং তার পরিণতিতে তার গদীচ্যুত 
হওয়া, চরম সংকটাপন্ন হয়ে নিহত হওয়া ইত্যাদি বিষয় আগে বর্ণিত হয়েছে। তাতে অছে যে, 
শেষ মুহূর্তে অসহনীয় অবরচদ্ধ অবস্থায় আমীন হারছামার সংগে সমঝোতায় উপনীত হতে বাধ্য 
হন এবং নৌযানে আশ্রয় নেয়ার পর তা উল্টিয়ে দেয়া হলে তিনি সাঁতরে অপর তীরে উঠেন এবং 
একজন সাধারণ লোকের বাড়িতে প্রবেশ করেন। তখন তিনি ছিলেন প্রচণ্ড ভয়ার্ত, সন্ত্রস্ত, ক্ষুধার্ত 
ও বন্ত্রহীন। সে ব্যক্তি তাকে সবর ও ইসতিগফারের তালকীন করতে থাকল এবং আমীন রাতের 
কিছু অংশে তাতে নিমগ্ন রইলেন। ইতিমধ্যে তাহির ইবনুল হুসায়ন ইব্‌ন মুসআবের প্রেরিত 
অনুসন্ধানী দল সেখানে পৌছে গেল এবং তার কাছে ঢুকে পড়ল । দরজা সংকীর্ণ থাকার কারণে 
তারা ঠেলা-ধাক্কা দিয়ে তার উপরে হুমড়ি খেয়ে পড়ল । আমীন তখন তাদের প্রতিরোধে দাড়িয়ে 
গেলেন এবং তার হাতে থাকা একটি বালিশ দিয়ে তাদের ঠেকাতে থাকলেন । তারা তাকে পায়ের 
গোড়ালীতে আঘাত না করা পর্যন্ত এবং তরবারি দিয়ে তার মাথায় অথবা কোমরে আঘাত না করা 
পর্যন্ত তার কাছে পৌছতে সক্ষম হল না। পরে তারা তাকে যবাই করল এবং তার মাথা ও ধড় 
তাহিরের কাছে নিয়ে গেল। তাহির এতে অত্যন্ত আনন্দিত হল এবং মাথাটি বন্লমের মাথায় 
গেঁথে সেখানে দীড় করিয়ে রাখার আদেশ দিল। সকালে লোকেরা আন্বার গেইটের কাছে 
বল্পমের মাথায় কর্তিত মাথাটি দেখতে লাগল এবং ক্রমান্বয়ে দর্শকের সংখ্যা বৃদ্ধি পেতে থাকল । 
পরে তাহির আমীনের মাথাটি চাচাত ভাই মুহাম্মদ ইব্‌ন মুসআবের হাতে পাঠিয়ে দিলেন। সেই 
সংগে রাজকীয় চাদর, লাঠি এবং জুতা- যা ছিল মণিমুক্তা যুক্ত ? পাঠিয়ে দিলেন এবং দূত সেগুলো 
(মামুনের প্রধানমন্ত্রী) যুর-রিয়াসাতায়নের সোপর্দ করল। সে এগুলি একটি ঢালের মধ্যে রেখে 
মামূনের কাছে প্রবেশ করল । মামূন তা দেখে সিজদায় পতিত হলেন এবং যে তা নিয়ে এসেছে 
তাকে এক লাখ দিরহাম দেয়ার আদেশ দিলেন। মাথাটি পৌছার সময় যুর-রিয়াসাতায়ন আবু 
তাহিরকে দোষারোপ করে বললেন, আমরা তো তাকে বন্দী করে নিয়ে আসার আদেশ 
দিয়েছিলাম, সে তাকে খুন করে আনল ? মামুন বললেন, যা হওয়ার তা তো হয়ে গিয়েছে। তাহির 
মামূনের কাছে লেখা একটি পত্রে বিগত ঘটনাবলী এবং তার সর্বশেষ পরিণতির বিশদ বিবরণ 
অবহিত করেন। 


আমীনের মৃত্যুতে দাংগা-হাংগামা স্তিমিত হল। অকল্যাণের আগুন নিভে গেল এবং লোকেরা 
নিরাপত্তা ও প্রশান্তি লাভ করল । তাহির জুমুআর দিন বাগদাদে প্রবেশ করে জনগণের সামনে 
অত্যন্ত সারগর্ভ ভাষণ দিলেন। যাতে তিনি পবিত্র কুরআনের বহু আয়াত উদ্ধৃত করলেন। তিনি 
বললেন, আল্লাহ্‌র যা ইচ্ছা তা করেন এবং যেমন ইচ্ছা হুকুম করেন ও ফায়সালা দেন। ভাষণে 
তিনি এক্যবদ্ধ থাকার এবং পূর্ণ আনুগত্য করার নির্দেশ দেন। পরে তিনি সেনা ছাউনিতে চলে 
গেলেন এবং সেখানে অবস্থান করলেন। তিনি যুবায়দাকে আবু জাফরের ভবন হতে খুলদ ভবনে 
স্থানান্তরিত করার আদেশ দিলে যুবায়দা এ বছরের রবীউল আওয়াল মাসের বার তারিখ শুক্রবার 
সেখান হতে বের হলেন। আমীনের দুই পুত্র মূসা ও আবদুল্লাহ্‌কে তার চাচা মামুনের কাছে 
খোরাসানে পাঠিয়ে দেয়া হল, যা একটি সঠিক সিদ্ধান্ত ছিল। 
আমীন নিহত হওয়ার পাচ দিনের ব্যবধানে একদল সৈনিক তাহিরকে ঘেরাও করে তার কাছে 
তাদের প্রাপ্য ভাতা দাবী করল। কিন্তু তখন তাহিরের কাছে কোন অর্থ ছিল না'। বিশৃংখলাকারী 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৪২১ 


দলটি সমবেত ও দলবদ্ধ হয়ে তাহিরের কিছু আসবাব লুটে নিল এবং “হে মুসা ! হে মানসূর ! 
বলে ধ্বনি তুলল । তাদের ধারণা ছিল যে, আমীনের পুত্র মুসা-যাকে আন-নাতিক উপাধি দেয়া 
হয়েছিল- সেখানে রয়েছে। অথচ তাহির আগেই তাকে তার চাচার কাছে পাঠিয়ে দিয়েছিল। এ 
পরিস্থিতিতে তাহির ও তার সমর্থক সেনা নায়কদের নিয়ে একদিকে সমবেত হলেন এবং তার 
সমর্থকদের নিয়ে বিদ্রোহীদের সংগে যুদ্ধ করার সংকল্প গ্রহণ করলেন। কিন্তু পরে তারা তার 
কাছে ফিরে এসে ভুল স্বীকার করে অনুতাপ প্রকাশ করলে তাহির কারো নিকট হতে বিশ 
হাজার দীনার ধার গ্রহণ করে সৈনিকদের চার মাসের ভাতা দিয়ে দিলেন। এতে পরিস্থিতি শান্ত 
হয়ে গেল। 


এছাড়া ইবরাহীম ইবনুল মাহদী যুবায়দার সন্তান মুহাম্মদ আল-আমীনের নিহত হওয়ায় 
আক্ষেপ প্রকাশ করে তার স্মরণে শোক কাব্য রচনা করলেন। মামুনের কাছে এ সংবাদ পৌছলে 
তিনি তাকে কঠোর ভাষায় তিরস্কার করলেন ও সতর্ক করে দিলেন। ইব্‌ন জারীর আমীনের 
মৃত্যুতে রচিত অনেক মানুষের শোককাব্য উদ্ধৃত করেছেন এবং তাকে ব্যাংগ করে রচিত 
কবিতারও কিছু কিছু উদ্ধৃত করেছেন। অনুরূপ আমীনকে হত্যা করার সময়ে তাহির ইব্‌ন 
হুসায়নের কবিতা হতে এ লাইন দু'টি উল্লেখ করেছেন- 


LUI 84121151559 ৯1915581518 41511 5৫1 
৪1975588401 Gs Fad SEM SS 
“জোর জবরদস্তি ও ক্ষমতা বলে তুমি মানুষের মালিক হয়েছিলে এবং বড় বড় দু্ধর্ষদের হত্যা 


করেছিলে । (অবশেষে) খিলাফতের মসনদ মার্ভ অভিমুখে মামুনের কাছে পাঠিয়ে দিলে অত্যন্ত 
ব্যস্ততার সংগে । 


মামূনের ভাই মুহাম্মদ (আমীন) একশ আটানব্বই হিজরী সনের ৪ঠা সফর (মতান্তরে) 
মুহাররমে নিহত হলে পূর্ব হতে পশ্চিমে সর্বত্র মামূনের জন্য নিরংকুশ বায়আত সম্পন্ন হল। মামূন 
হাসান ইব্‌ন সাহলকে ইরাক, ফারিস ইরান, আহওয়ায় কৃফা, বসরা, হিজায ও ইয়ামানের 
শাসনকর্তা নিয়োগ করলেন এবং এসব অঞ্চলে নায়িব মনোনীত করে পাঠালেন । তাহির ইবনুল 
হসায়নকে নাস্র ইব্‌ন শাবছের সংগে যুদ্ধ করার জন্য রাক্কায় ফিরে আসার ফরমান পাঠালেন 
এবং তাকে আল-জাযীরা, শাম, মাওসিল ও আল-মাগরিবের নায়িব নিযুক্ত করলেন । হারছামাকে 
খুরাসানের প্রশাসক হওয়ার ফরমান পাঠালেন। এ বছর হাজীদের হজ্জে নেতৃত্ব দিলেন 
আল-আব্বাস ইব্‌ন ঈসা হাশিমী । এ বছর সুফিয়ান ইবৃন উয়ায়না আবদুর রহমান ইব্‌ন মাহদী ও 
ইয়াহুয়া আল কাত্তান- হাদীস, ফিক্হ ও রিজাল শাস্ত্রে এই দিকপাল ও সমকালীন সর্বজন বরেণ্য 
আলিম-ইমাম ইনতিকাল করেন । 


১৯৯ হিজরীর আগমন 
এ বছর মামুনের নিয়োজিত নায়িব- শাসনকর্তারূপে হাসান ইব্‌ন সাহল বাগদাদে আগমন 


www.almodina.com 


Contents 
৪২২ আল-বিদায়া ওয়ান নিহায়া 


করলেন এবং তার অধিভুক্ত অঞ্চলসমূহে সহকারী প্রশাসকদের পাঠিয়ে দেন। তাহির ইবনুল 
হুসায়ন তার অধিভুক্ত আল-জাধীরা, শাম, মিসর ও পশ্চিমাঞ্চলের দায়িত্বভার গ্রহণ করেন এবং 
হারছামা খুরাসানের শাসনকর্তারূপে সেখান গমন করেন। পূর্ববর্তী বছরের শেষ দিকে যিলহাজ্জ 
মাসে মুহাম্মদ নেফসে যাকিয়্যার) বংশধর রিযা-র ইমামতের আহ্বান জানিয়ে হাসান আল-হারশ 
বিদ্রোহের পতাকা উত্তোলন করেছিল এবং রাজস্ব আদায় ও পশুপাল লুটতরাজ করে বিভিন্ন অঞ্চলে 
দাংগা ছড়িয়ে দিয়েছিল । মামুন তাকে শায়েস্তা করার জন্য বাহিনী পাঠালেন এবং এ বাহিনী চলমান 
বছরের মুহাররামে তাকে (হাসান আল-হারশকে) হত্যা করলে এ বিদ্রোহ প্রশমিত হল। 

এ বছরের জুমাদাল উরা মাসের দশ তারিখ বৃহস্পতিবার মুহাম্মদ (নফসে যাকিয়্যা)-এর 
বংশধর রিযা-র ইমামত এবং কিতাব ও সুন্নাহ অনুসারে আমলের আহ্বান জানিয়ে মুহাম্মদ ইবৃন 
কুফায় বিদ্রোহের পতাকা উত্তোলন করেন। এ মুহাম্মদই ইবৃন তাবাতাবা নামে সমধিক পরিচিত । 
তার প্রধান সহযোগী ও তার. পক্ষে সমরাধিনায়কের দায়িত্ব পালনকারী ছিল আকুস সারায়া 
আস্-সারিয়্যু ইব্‌ন মানসুর শায়বানী। কুফাবাসীরা তাকে সহায়তা ও সহযোগিতা প্রদানে একমত্য 
পোষণ করল এবং সমগ্র দূর-দূরান্তের অঞ্চল হতে তার পাশে সমবেত হল। কুফার প্রত্যন্ত 
অঞ্চলের পল্লীবাসীরা ও তার কাছে তাদের প্রতিনিধি দল পাঠিয়ে আনুগত্য প্রকাশ করল । কৃফায় 
তখন হাসান ইব্‌ন সাহলের নিযুক্ত শাসক ছিলেন সুলায়মান ইব্‌ন আবু জাফর আল-মানসুর । 
হাসান ইব্‌ন সাহ্‌ল এ পরিস্থিতির জন্য তাকে দোষারোপ করে কঠোর ভাষায় তিরস্কার করলেন 
এবং বিদ্রোহ দমনের জন্য যাহির ইব্‌ন যুহায়র ইবনুল মুয়ায়্যাবের পরিচালনায় দশ হাজার 
অশ্বীরোহীর একটি বাহিনী পাঠালেন । দুই দল কৃফার বহিরাঞ্চলে যুদ্ধে লিপ্ত হল এবং বিদ্রোহী 
যাহিরকে পরাজিত করে তার বাহিনীকে পাইকারী হারে হত্যা করল এবং বিদ্রোহী বাহিনীর সব 
সম্পদ লুট করে নিল। এটি ছিল জুমাদাল উখরা মাসের শেষ দিনের ঘটনা । এ ঘটনার পরের 
দিনই শীআ দলের আমীর ইব্‌ন তাবাতাবার (মুহাম্মদ) আকস্মিক মৃত্যু হয়ে গেল। কথিত মতে 
আবৃস সারায়া-ই বিষ প্রয়োগে তাকে হত্যা করে মুহাম্মদ ইবৃন মুহাম্মদ ইব্‌ন যায়দ ইব্‌ন আলী 
ইবনুল হুসায়ন ইব্‌ন আলী ইব্‌ন আবু তালিব নামের এক অপ্রাপ্ত বয়স্ক কিশোরকে তার স্থলাভিষিক্ত 
মনোনীত করল । যাহির তার বেঁচে যাওয়া সৈনিকদের নিয়ে ইব্‌ন হুবায়রা ভবনে আশ্রয় নিল। 
হাসান ইব্‌ন সাহ্‌ল চার হাজার ঘোড় সওয়ার দিয়ে আবদুস ইব্‌ন মুহাম্মদকে পাঠালেন । যা বাহ্যত 
ছিল যাহিরের সাহায্যকারী বাহিনী । নবাগত বাহিনী ও আবুস সারায়ার মাঝে যুদ্ধ সংঘটিত হল এবং 
আকুস সারায়া এ বাহিনীকেও পরাস্ত করল। এমনকি আবদূসের বাহিনীর একজনও জীবন নিয়ে 
ফিরে যেতে পারল না। 

এ পরিস্থিতিতে তালিবী (শীআ বিদ্রোহী)-রা এসব অঞ্চলে ছড়িয়ে পড়ল। আকুস সারায়া 

কুফায় দিরহাম-দীনার (রৌপ্য মুদ্রা ও স্বর্ণমুদ্রা) ঢালাই করল এবং তাতে : 1811 ul 
(৬০০4০ এ 01582 (যারা আল্লাহ্র পথে সারিবদ্ধ হয়ে-সীসা ঢালাই প্রাচীরের ন্যায় হয়ে- 
যুদ্ধ করে আল্লাহ্‌ তাদের ভালবাসেন) আয়াতের ছাপ ব্যবহার করল। পরে আবুস সারায়া বসরা, 
ওয়াসিত, মাদায়িন ও অন্যান্য অঞ্চল অভিমুখে তার বাহিনী প্রেরণ করল এবং সেসব স্থানের 
(মামুনের নিয়োজিত) শাসকদের পরাস্ত করে জবর দখল প্রতিষ্ঠা করল । এভাবে বিদ্রোহীদের 


www.almodina.com 


Contents 
আল-বিদায়া ওয়ান নিহায়া ৪২৩ 


প্রতিপত্তি সবল হল । পরিস্থিতির অবনতি হাসান ইব্‌ন সাহ্‌্লকে ভাবিয়ে তুলল । হাসান আবুস 
সারিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার আহ্বান জানিয়ে হারছামার কাছে পত্র লিখলেন । হারছামা প্রথমে 
তাতে সাড়া দিলেন না। তবে পরে আগমন করে বারবার আবুস সারায়াকে পরাস্ত করে তাকে 
কুফা প্রত্যাবর্তনে বাধ্য করলেন । তালিবী বিদ্রোহীরা কৃফায় আব্বাসীদের বাড়ি-ঘরে আক্রমণ 
চালিয়ে লুটতরাজ করল । তাদের সহায় সম্পদ ধ্বংস করল এবং বহু নিকৃষ্ট কাজ করল । আবুস 
সারায়া মাদায়িনে তার দূত পাঠালে তারা তার আহ্বানে সাড়া দিল। অনুরূপ মওসুম অর্থাৎ হজ্জের 
নেতৃত্ব দেয়ার জন্য হুসায়ন ইব্‌ন হাসান আফতাসকে মক্কাবাসীদের কাছে প্রেরণ করেন। মক্কার 
নায়িব (শাসক) দাউদ ইব্‌ন ঈসা ইব্‌ন মূসা ইব্ন আলী ইবৃন আবদুল্লাহ্‌ ইবন আব্বাস (রা) এ 

ংবাদ অবহিত হয়ে ইরাকের উদ্দেশ্যে মক্কা হতে পলায়ন করলেন । তখন মক্কার লোকেরা 
ইমামবিহীন অবস্থায় থেকে গেল। মক্কার বাসিন্দাদের পক্ষ হতে মক্কার মুআযযিন আহমদ ইব্‌ন 
মুহাম্মদ ইবনুল ওয়ালীদ আযরাকীকে (আরাফাত ময়দানের) সালাতে ইমামতির অনুরোধ করা হলে 
তিনি অস্বীকৃতি জ্ঞাপন করলেন। পরে মক্কার কাযী মুহাম্মদ ইব্‌ন আবদুর রহমান মাখযুমীকে বলা 
হলে তিনিও স্বীকৃত হলেন না। তিনি বললেন, আমি কার জন্য দু'আ করব ! যেখানে দেশের 
শাসনকর্তা পলাতক ! তখন লোকেরা বাধ্য হয়ে তাদের মধ্যকার একজনকে অগ্রবর্তী করে দিলে 
সে তাদের যুহর ও আসর সালাতে ইমামতি করল । হুসায়ন আফতাস এ সংবাদ অবগত হলে মাত্র 
দশজন লোক নিয়ে মাগরিবের পূর্ববর্তী সময়ে মক্কায় প্রবেশ করলেন এবং বায়তুন্নাহ তওয়াফ 
করে রাতে মুযদালিফায় অবস্থান করলেন। পরে মুযদালিফায় ফজরে সালাতের ইমামতি করলেন 
এবং মিনার দিনগুলির অবশিষ্ট হজ্জের আমলের নেতৃত্ব দিলেন। মোটকথা, এ বছর হাজীগণ 
আরাফাত হতে ইমামবিহীন অবস্থায় মুযদালিফায় গমন করলেন । এ বছরে মৃত্যুবরণকারী বিশিষ্ট 
আল-আমবারী, মুতী বালখীর পিতা ও ইউনুস ইব্‌ন বুকায়র প্রমুখ । 


২০০ হিজরীর আগমন 

এ বছরের প্রথম দিনে হুসায়ন ইব্‌ন হাসান আফ্তাস একটি ত্রিকোণ চাটাই বিছিয়ে মাকামে 
(ইবরাহীমে)-র পিছনে উপবেশন করলেন এবং কা'বা গাত্র হতে আব্বাসীয়দের পরানো গিলাফ 
তুলে নেয়ার আদেশ দিলেন । সে বললো, আমরা এটাকে তাদের গিলাফ হতে পবিত্র করছি। সে 
নতুন করে দু'টি হলুদ বর্ণের লম্বা চাদর পরিয়ে দিলেন যাতে আবুস সারায়া-র নাম অংকিত ছিল । 
পরে. সে কাবার ভাণ্ডারে রক্ষিত ধনভাণ্ডার দখল করে নিলেন এবং আব্বাসীয়দের গচ্ছিত সম্পদ 
তল্লাশী করে দখল করলেন । এমনকি সে সকল ধনবানের মাল সম্পদ তা “মুসওয়াদ্দা'র সম্পদ 
হওয়ার অভিযোগে দখল করে নিল। মানুষ তার ভয়ে পালিয়ে পাহাড়ে আশ্রয় নিল। সে থামের 
মাথায় বিদ্যমান সোনাও গলিয়ে বের করল । তাতে অনেক মেহনতের পর সামান্য পরিমাণ পাওয়া 
যেত । সে মাসজিদুল হারামের জানালাগুলো ফুলে ফেলে অতি সস্তায় বিক্রি করে দিল। এ ছাড়াও 
অত্যন্ত নিকৃষ্ট চরিত্রের পরিচয় দিল। পরে তার কাছে আবুস সারায়ার নিহত হওয়ার সংবাদদদ 
পৌছলে সে তা গোপন করল এবংঅতি বৃদ্ধ এক তালিবীকে আমীর মনোনীত করে নিজের কুকর্ম 
অব্যাহত রাখল । পরে মুহাররামের ষোল তারিখে মক্কা হতে পালিয়ে গেল। 


www.almodina.com 





Contents 
8২৪ আল-বিদায়া ওয়ান নিহায়া 


এর মূল ঘটনা ছিল এই যে, হারছামা আবুস সারায়াকে পরাভূত করলে এবং তার বাহিনীকে 
পরাস্ত করলে এবং তার সহযোগী তালিবী শীআদের কৃফা হতে বহিষ্কার করে হারছামা ও মানসূর 
ইবনুল মাহদী সেখানে প্রবেশ করে সেখানকার সাধারণ বাসিন্দাদের নিরাপত্তা দিলেন এবং কাউকে 
কোনরূপ জিজ্ঞাসাবাদ করলেন না। আবুস সারায়া তার সহযোগীদের নিয়ে কাদিসিয়ার দিকে চলে 
গেল এবং পরে সেখান হতে বের হলে মামুনের একটি বাহিনী তাদের পথ রোধ করল এবং 
তাদের পরাস্ত করল। এতে আবুস সারায়া অত্যন্ত মারাত্মকরূপে আহত হল। তারা রাসুল আয়নে 
অবস্থিত আবুস সারায়া-র বাড়ির উদ্দেশ্যে আল-জাযীরা অভিমুখে পলায়ন করল । কিন্তু এ পথেও 
মামূনের বাহিনী তাদের প্রতিরোধ করে তাকে বন্দী করে ফেলল এবং আল-হারবিয়ার আক্রমণে 
বিপর্যস্ত হয়ে নাহরাওয়ানে অবস্থানকারী হাসান ইব্‌ন সাহলের কাছে উপস্থিত করল । হাসান আবুস 
সারায়া-র গর্দান উড়িয়ে দেয়ার আদেশ দিলে সে অত্যন্ত অস্থির ও সন্ত্রস্ত হয়ে পড়ল । তার কর্তিত 
মাথা জনসমক্ষে ঘুরানো হল। তার দেহ দুইখণ্ড করে বাগদাদের দুই পুলে লটকে রাখার আদেশ 
দেয়া হল। মোটকথা আবুস সারায়া-র বিদ্রোহের সূচনা ও তাকে হত্যার মাধ্যমে এর পরিসমান্তির 
ঘটার মধ্যে সময়ের ব্যবধান ছিল দশ মাস। পরে হাসান ইব্‌ন সাহল (ইব্ন মুহাম্মদ) আবুস 
সারায়ার মাথা মামূনের দরবারে পাঠিয়ে দিলেন। এ প্রসংগে কোন কবি বলেছেনঃ 


035৬1 ০৪০ ৪ এ + ০০৪১৯ ২1০৬ ১11 


“আপনি কি দেখেননি হে আমীরুল মুমিনীন ! আপনার তরবারি দিয়ে হাসান ইব্‌ন সাহলের 


LAGU 8০ তি + GI al ০৮০ ১০০ ০০ 

“মার্ভ আবুস সারায়ার মাথা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাল এবং জগদ্বাসীর জন্য রেখে দিল শিক্ষার 
উপকরণ? । 

এ সময় বসরায় তালিবীদের পক্ষে দখলদারিত্‌ প্রতিক্ষা করেছিল যায়দ ইব্‌ন মূসা ইব্‌ন 
জাফর ইব্‌ন মুহাম্মদ ইব্‌ন আলী ইবনুল হুসায়ন ইব্‌ন আলী (রা)। তার সমধিক পরিচিতি ছিল 
“যায়দ আন্নার’ (আগুনে যায়দ) নামে । সে মুসাওয়াদ্দা কালো পতাকাধারীদের ঘর-বাড়ি 
অধিকহারে পুড়িয়ে দেয়ার কারণে এ নামে অভিহিত হয়েছিল । আলী ইব্‌ন সাঈদ তাকে বন্দী করে 
তাকে নিরাপত্তা প্রদান করেন এবং তার অনুগামী সেনাকর্তাদেরসহ তাকে ইয়ামানের বিদ্রোহী 
তালিবী শীআদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য পাঠিয়ে দেন। 

এ বছরই ইয়ামানে বিদ্রোহ করেন ইবরাহীম ইব্‌ন মূসা ইব্‌ন জা“ফর ইব্‌ন মুহাম্মাদ ইবন আলী 
ইব্‌ন হুসায়ন ইব্ন আলী (রা)। তার সমধিক পরিচিত ছিল জায্যার (“কসাই') নামে । 
ইয়ামানবাসী বহু লোককে হত্যা ও তাদের সম্পদ লুল্টন করার কারণে । এ লোকই মক্কায় 
অবস্থানকালে বহু অপকর্ম করেছিল যা পূর্বে বর্ণিত হয়েছে । আবুস সারয়া নিহত হওয়ার সংবাদ 
অবগত হয়ে সে ইয়ামানে পালিয়ে গেল । ইয়ামানের (মামুনের নিয়েজিত) নায়িব তার আগমন 
খবর পেয়ে ইয়ামান ত্যাগ করল এবং খুরাসান যাওয়ার পথে মক্কা হতে তার মাকে সংগে নিয়ে 
গেল। এদিকে ইবরাহীম ইয়ামানের অঞ্চলসমূহে তার প্রতিপত্তি বিস্তার করল। সেখানে অনেক 
যুদ্ধ সংঘটিত হল, যার বিবরণ অনেক দীর্ঘ । 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৪২৫ 


অপরদিকে মুহাম্মদ ইব্‌ন জা‘ফার আলাবী তার দাবী হতে ফিরে গেল । সে মক্কায় খিলাফতের 
দাবী করেছিল, সে বলল, আমার ধারণা হয়েছিল যে, মামুনের মৃত্যু হয়েছে। এখন তার জীবিত 
থাকা নিশ্চিতরূপে সাব্যস্ত হওয়ায় আমি আমার কৃত দাবীর ব্যাপারে আল্লাহ্‌র কাছে ইসতিগফার ও' 
তওবা করছি। আমি এখন একজন সাধারণ মুসলিম নাগরিকরূপে আনুগত্যে প্রত্যাবর্তন করলাম । 


আর হারছামা যখন আবুস সারায়া ও তার পক্ষাবলম্বনকারী খিলাফতের নায়িব মুহাম্মদ ইবৃন 
মুহাম্মদ প্রমুখকে পরাজিত করল তখন কেউ মামুনের কাছে এই বলে কুটনামী করল যে, হারছামা 
আবুস সারায়ার সংগে (গোপন) পত্র যোগাযোগ রাখত এবং সে-ই তাকে বিদ্রোহে উদ্বুদ্ধ 
করেছিল। মামুন তাকে মার্ভে ডেকে পাঠালেন। তাকে উপস্থিত করে খলীফার সামনে তাকে 
প্রহার করা হল এবং তার পেট মাড়ানো হল । পরে জেলখানায় পাঠিয়ে দেয়া হল এবং কয়েকদিন 
করে তাকে হত্যা করা হল এবং বিষয়টি সম্পূর্ণ চেপে যাওয়া হল। বাগদাদে তার নিহত হওয়ার 
সংবাদ পৌঁছলে জনসাধারণ ও যুদ্ধবাজরা ইরাকের নায়িব হাসান ইব্‌ন সাহলকে অস্থির পরিস্থিতির 
সম্মুখীন করল । তার বলল, আমাদের অঞ্চলে আমরা এ লোককে এবং এর নিয়োজিত শাসকদের 
সহ্য করব না। তারা ইসহাক ইবৃন মূসা আল- মাহদীকে নায়িব ঘোষণা করল। এ বিষয়টি নিয়ে 
উভয় পক্ষের সমর্থকরা সমবেত হতে লাগল । আমীর ও সৈনিকদের একটি দল হাসান ইব্‌ন 
সাহলের বিরুদ্ধে এক্যবদ্ধ হল এবং আমীরদের মধ্যে এ বিষয়ে যারা জনসাধারণের পক্ষে ছিল 
তাদের কাছে পত্র পাঠিয়ে তাদের যুদ্ধে অংশ গ্রহণে উদ্বুদ্ধ করল । এ বছর শা“বান মাসে তিন দিন 
ধরে এই দুই দলের মধ্যে যুদ্ধ চলতে থাকল । পরে এই মর্মে একটি সমঝোতা হল যে, তাদের 
প্রাপ্য ভাতার কিছু অংশ তাদের দেয়া হবে যা দিয়ে রমাযানে তারা তাদের ব্যয় নির্বাহ করবে। 
কিন্তু হাসান যিলকাদ মাসে ফসল পাকা পর্যন্ত তাদের সংগে টালবাহানা করতে থাকল । যিলকাদে 
যায়দ ইব্‌ন মুসা অর্থাৎ যায়দ আননার (অগ্নি যায়দ) নামে অভিহিত আবুস সারায়া-র ভাই বিদ্রোহ 
করল । তার এবারের বিদ্রোহ ছিল আমূবার অঞ্চলে । তাকে দমন করার জন্য বাগদাদে হাসান 
ইব্‌ন সাহলের নায়িব আলী ইব্‌ন হিশাম বাহিনী পাঠালেন । হাসান এ সময় মাদায়িনে অবস্থান 
করছিলেন । এ বাহিনী তাকে গ্রেফতার করে আলী ইব্‌ন হিশামের কাছে নিয়ে এল এবং এভাবে 
আল্লাহ্‌ তার বিদ্রোহ প্রশমিত করে দিলেন । 

মামুন এ বছর অবশিষ্ট আব্বাসীয়দের সন্ধানে বিভিন্ন অঞ্চলে লোক পাঠালেন। 
আব্বাসীয়দের শুমারী ও সংখ্যা গণনা করা হল । দেখা গেল নারী-পুরুষ মিলিয়ে তাদের মোট 
সংখ্যা তেত্রিশ হাজার । এ বছর রোমানরা তাদের সম্রাট আলয়ুনকে হত্যা করে । সে সাত বছর 
তাদের সম্রাট ছিল। তারা সম্রাটের নায়িব মীখাঈলকে তার স্থলাভিষিক্ত সম্রাট ঘোষণা করল। এ 
বছর মামূন ইয়াহইয়া ইব্‌ন আমির ইব্‌ন ইসমা“ঈলকে হত্যা করেন। কেননা, সে মামূনকে “ইয়া 
আমীরুল কাফিরীন* (হে কাফিরদের নেতা ও শাসক !) বলে সম্বোধন করেছিল । তাকে বন্দী 
অবস্থায় তার সামনে হত্যা করা হল। এ বছর পবিত্র হজ্জের আমীর ছিলেন মুহাম্মদ ইবনুল 
মু'তাসিম ইবৃন হারূনুর রশীদ । এ বছর মৃত্যুবরণকারী শীর্ষ ব্যক্তিবর্গের তালিকায় রয়েছেন 
আবদুল ওয়াহিদ, ইব্‌ন আবু ফুদায়ক, মুবাশৃশির ইব্‌ন ইসমাঈল, মুহাম্মদ ইবৃন যুবায়র এবং 
মুআয ইব্‌ন হিশাম প্রমুখ । 


আল-বিদায়া ওয়ান নিহায়া (১০ম খণ্ড)-7৫৪ 
WWW 


.aAlmodina.com 


Contents 
৪২৬ আল-বিদায়া ওয়ান নিহায়া 


| ২০১ হিজরীর আগমন 

এ বছর বাগদাদবাসীরা মানসূর ইবনুল মাহদীকে খিলাফতের মসনদাসীন হতে উদ্বুদ্ধ করলে 
মানসূর তাতে অস্বীকৃতি জ্ঞাপন করে। তখন তারা মামুনের নায়িব হয়ে খুতবায় তার জন্য দু'আ 
করার প্রস্তাব করলে সে তাতে সম্মত হয়। এ সূত্র ধরে বহু সংঘাত-হানাহানির পর তারা হাসান 
ইব্‌ন সাহলের নিয়োজিত বাগদাদের নায়িব আলী ইবৃন হিশামকে তাদের মধ্য হতে বের করে 
দেয়। এ বছর বাগদাদ ও তার চারপাশের জনবসতিতে সন্ত্রাসী, প্রতারক, ধাপ্পাবাজ ও 
পাপাচারীদের অরাজকতা ব্যাপকরূপ পরিগ্রহ করে। সন্ত্রাসী চাদাবাজরা কোন ব্যক্তির কাছে গিয়ে 
বিশেষ পরিমাণ অর্থ ধার হিসাবে অথবা দান হিসাবে দেয়ার দাবী করত এবং সে তা প্রদানে 
অস্বীকৃত হলে তারা তার বাড়ির সমস্ত সম্পদ লুট করে নিয়ে যেত। অনেক সময় তারা শিশু ও 
নারীদের মারধর বা অপহরণ করত | কখনও তারা কোন খ্রামে গিয়ে গ্রামবাসীদের গৃহপালিত ও 
চতুষ্পদ পশু তাড়িয়ে নিয়ে আসত এবং যেমন ইচ্ছা নারী ও শিশুদের অপহরণ করে নিয়ে যেত । 
তারা কাতারবাসীদের সর্বস্ব লুট করে নিয়ে গেল এবং আক্ষরিক অর্থেই তাদের জন্য কিছুই রেখে 
গেল না। এ পরিস্থিতিতে উদ্দিগ্ন হয়ে খালিদ আদ-দারযূশ নামের এক ব্যক্তি এবং আবূ হাতিম 
সাহ্‌ল ইব্‌ন সুলামা আনসারী নামের অপর এক খুরাসানী ব্যক্তি জনতাকে প্রতিরোধের আহ্বান 
জানান। এতে জনসাধারণের একটি দল সমবেত সম্মিলিতরূপে সন্ত্রাসীদের প্রতিরোধ করল এবং 
তাদের সংগে যুদ্ধে লিপ্ত হয়ে পৃথিবীতে তাদের অশান্তি সৃষ্টির পথ বন্ধ করে দিল ৷ পরিস্থিতি 
পূর্বের ন্যায় শান্ত ও স্থির হয়ে গেল! এ সব ছিল শাবান ও রমাযানের ঘটনা । 

এ বছরের শাওয়াল মাসে হাসান ইব্‌ন সাহ্‌ল বাগদাদে ফিরে এল এবং সেনাবাহিনীর সংগে 
আপোষরফায় উপনীত হল । মানসূর ইবনুল মাহদী ও তার সহযোগী আমীররা সরে দাড়াল । 

এ বছরই মামূন তার পরবর্তী খলীফা (যুদ্ধবাজ ওয়ালী মাহ্‌দ) রূপে আলী রিযা ইব্‌ন মূসা 
আল-কাজিম ইবৃন জাফর আস-সাদিক ইবৃন মুহাম্মদ ইবনুল হুসায়ন- শহীদে কারবালা - ইব্‌ন 
আলী ইব্‌ন আবু তালিব (রা)-এর নাম ঘোষণা করে তার অনুকূলে বায়আত গ্রহণ করলেন এবং 
তাকে মুহাম্মদ (ইবনুল হুসায়ন) পরিবারের “আর-রাষীয়্যু' (রিযা) নামে অভিহিত করলেন। এ 
সময় হতে কালো পোশাক ফেলে দিয়ে সবুজ পোশাক পরিধানের আদেশ দিলে রিযা ও তার 
বাহিনী সবুজ পোশাক গ্রহণ করল । এ ঘোষণার ফরমান সকল প্রদেশ ও অঞ্চলে পাঠিয়ে দেয়া 
হল। এ বায়আতের ঘটনা ছিল দুইশ এক হিজরীর রমাযানের দুই দিন অতিবাহিত হওয়ার পরে 
মংগলবারের ঘটনা । এর অন্তর্নিহিত কারণ সম্পর্কে বলা হয়েছে যে, মামুন লক্ষ্য করলেন যে, 
আহলে বায়ত (নবী বংশধর)-এর মধ্য আলী রিযা সর্বোত্তম ব্যক্তি এবং দীনদারী ও আমলে 
আব্বাসীদের মধ্যে তার তুলনীয় কেউ নেই। এ কারণে মামূন তাকে তার পরবর্তী “যুবরাজ' 
ঘোষণা করলেন । 


বাগদাদবাসীদের ইবরাহীম ইবনুল মাহদীর হাতে বায়আত করার ঘটনা 


মামূনের পরে আলী রিযার খিলাফতের অনুকূলে মামূনের বায়আত গ্রহণের সংবাদ 
(বাগদাদে) পৌছলে এ বিষয়ে তাদের মধ্যে মতবিরোধ দেখা দিল। একদল এতে সাড়া দিয়ে 
বায়আত করল এবং অপর দল অস্বীকৃতি জানিয়ে তা প্রত্যাখ্যান করল । আব্বাসীদের প্রায় সকলে 


www.almodina.com 


Contents 
আল-বিদায়া ওয়ান নিহায়া ৪২৭ 


তা প্রত্যাখ্যান করল । আল-মাহদীর দুই পুত্র ইবরাহীম ও মানসূর এ বিষয়ে নেতৃত্ব দিল। 
জিলহাজ্জের পাচ দিন বাকী থাকার সময়ে মংগলবার আব্বাসীরা ইবরাহীম ইবনুল মাহদীর নামে 
প্রকাশ্যে বায়আত গ্রহণ করল এবং তাকে ‘আল-মুবারাক’ উপাধিতে ভূষিত করল । ইবরাহীম ছিল 
কিছুটা কাল বর্ণের । তারা তার পরে তার ভাইপো ইসহাক ইব্‌ন মূসা ইবনুল মাহদীর জন্যও 
বায়আতের ঘোষণা দিল এবং মামূনের বায়আত প্রত্যাখ্যান করল । যিলহাজ্জের দুই দিন বাকী 
থাকাকালে শুক্রবার তার মামুনের জন্য এবং তার পরে ইবরাহীমের জন্য দু'আ করার ইচ্ছা করলে 
জনতা বলল, তোমরা শুধু ইবরাহীমের জন্য দু'আ করবে । এতে তারা প্রচণ্ড বিরোধে লিপ্ত হল 
এবং তাদের মধ্যে হাতাহাতি সংঘটিত হল । এমনকি সেদিন তারা জুমুআর সালাত আদায় না 
করে তারা প্রত্যেকে একাকী চার রাকআত (যুহ্র) সালাত আদায় করল। 

এ বছর তাবারিস্তানের নায়িব সেখানকার পার্বত্য অঞ্চল এবং লারয্‌ (লারিস্তান) ও সিরাজ 
অঞ্চলসমূহ জয় করেন । ইব্‌ন হায্ম উল্লেখ করেছেন যে, সাল্ম আল-খাসির এ প্রসংগে কবিতা 
রচনা করেছিলেন । তবে ইবনুল জাওষী প্রমুখ উল্লেখ করেছেন যে, 0০০০০০০৪০ 
মৃত্যুবরণ করেন। আল্লাহই সমধিক অবহিত। 

এ বছর খুরাসান, রায় ও ইস্পাহানের বাসিন্দারা প্রচণ্ড দুর্ভিক্ষ ও অকালে আক্রান্ত হয়। 
খাদ্যদ্রব্য অত্যন্ত দুর্মূল্য হয়ে যায়। এ বছর বাবাক খুররাষী তার ভ্রান্ত মতবাদের আন্দোলন শুরু 
করলে একদল নির্বোধ ও অজ্ঞ লোক তার অনুসারী হয় সে পুনর্জন্মের মতবাদ পোষণ করত । তার 
পরিণতির কথা পরে আলোচনা হবে। এ বছর হজ্জের আমীর ছিলেন ইসহাক ইব্‌ন মুসা ইব্‌ন ঈসা 
হাশিমী। 

এ বছর মৃত্যুবরণকারী উন্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন আবু উসামা হাম্মাদ ইব্‌ন উসামা, 
হাম্মাদ ইব্‌ন মাসআদা, ইব্‌ন আম্মারা আলী ইব্‌ন আসিম এবং মুহাম্মদদ ইব্‌ন মুহাম্মদ- আবুস 
সারায়া যাকে নেতারূপে ঘোষণা করেছিল এবং কুফাবাসীরা ইব্‌ন তাবাতাবার পরে যার হাতে 
বায়আত করেছিল। 


২০২ হিজরীর আগমন 

এ বছরের প্রথম দিনটিতে বাগদাদে মামূনের বায়আত বাতিল করে ইবরাহীম ইবনুল মাহদীর 
খিলাফতের বায়আত অনুষ্ঠিত হয় । মুহাররামের পীচ তারিখ শুক্রবার ইবরাহীম ইবনুল মাহদী 
মিম্বরে আরোহণ করলে লোকেরা তার হাতে বায়আত গ্রহণ করে এবং তাকে 'আল-মুবারক' 
উপাধিতে ভূষিত করা হয়। ইবরাহীম কুফা ও সাওয়াদ অঞ্চলে তার কতৃত্ব প্রতিষ্ঠিত করেন। 
৪১785258825 AOE 
অবলম্বন করেন এবং পরে তাদের প্রত্যেককে দুইশ দিরহাম প্রদান করেন এবং তাদের জন্য 
সাওয়াদ অঞ্চলের ভূমি (ভাতার) বিনিময়রূপে দেয়ার ফরমান লিখে দেন। ফলে তারা যেদিকে 
গেল সেদিকেই লুটতরাজ করল এবং ফসল ও রাজকীয় রাজস্ব উসুল করে নিল । ইবরাহীম 
পূর্বাঞ্চলের জন্য আব্বাস ইব্‌ন মূসা আল-হাদীকে এবং পশ্চিমাঞ্চলের জন্য ইসহাক ইব্‌ন মূসা 
আল-হাদীকে তার সহকারী নিয়োগ করলেন। 

এ বছরই মাহদী ইব্‌ন উলওয়ান নামের জনৈক খারিজী নেতা বিদ্রোহ করে । ইবরাহীম তাকে 





www.almodina.com 


Contents 
৪২৮ আল-বিদায়া ওয়ান নিহায়া 


দমন করার জন্য একদল উমারাসহ আবু ইসহাক মু'তাসিম ইবনুর রশীদকে একটি বাহিনী দিয়ে 
প্রেরণ করেন। এ বাহিনী বিদ্রোহীদের শক্তি খর্ব করে দেয় এবং ষড়যন্ত্র নির্মূল করে । আবুস 
সারায়া-র ভাই এ বছর বিদ্রোহ করে এবং কুফায় তার সমর্থকদের সংঘটিত করে বিশৃংখলা সৃষ্টি 
করে। ইবরাহীম ইবনুল মাহদী তাকে শায়েস্তা করার জন্য লোক নিয়োগ করলে আবুস সারয়ার 
ভাই নিহত হয় এবং তার মাথা ইবরাহীমের কাছে পাঠিয়ে দেয়া হয়। এ বছরের রবীউছ ছানী 
মাসের চৌদ্দ তারিখের রাতে আকাশে লাল বর্ণ ছড়িয়ে পড়ে । পরে তা সংকুচিত হয়ে আকাশের 
বুকে দু'টি লাল থামের রূপ ধারণ করে, যা শেষ রাত পর্যন্ত বিদ্যমান থাকে । কুফায় মামূনের 
পক্ষালম্বনকারী ও ইবরাহীমের পক্ষাবলম্বনকারীদের মধ্যে বহু যুদ্ধ সংঘটিত হয় এবং তারা প্রচণ্ড 
খুনাখুনিতে লিপ্ত হয়। এ সময় ইবরাহীমের দলের লোকেরা কালো পোশাক এবং মামূনের 
লোকেরা সবুজ পোশাক ব্যবহার করত। এ দুই দলের মধ্যে যুদ্ধ রজব মাস পর্যন্ত অব্যাহত 
রইল। 


এ বছরই সাহ্‌ল ইব্ন সুলামা আল-মুত্তাওয়া (দরবেশ আবিদ) ইবরাহীম আবনুল মাহদীর 
আয়ত্তে চলে আসলে তাকে কারারুদ্ধ করে রাখা হয়। এর কারণ ছিল এই যে, একদল অনুসারী 
তার কাছে সমবেত হয়। তারা সৎ কাজের আদেশ ও অন্যায়ে নিষেধাজ্ঞার কাজে আত্মনিয়োগ 
করে। কিন্তু তারা সীমালংঘন করে ফেলে এবং সরাসরি বাদশাহের ব্যাপারে প্রতিবাদ উচ্চারণ 
করে এবং কিতাব ও সুন্নাহ্‌ বাস্তবায়নের আহ্বান জানায় । অবস্থা এমন দাড়ায় যে, সাহলের বাড়ির 
ফটক রাজবাড়ির ফটকের রূপ ধারণ করে । সেখানে রাজকীয় জীকজমকের ন্যায় অস্ত্রশস্ত্র ও 
বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা যায়। সুতরাং সরকারী বাহিনী তাদের সংগে যুদ্ধে লিপ্ত হয়ে তার 
অনুসারীদের বিক্ষিপ্ত করে দেয় এবং সে (সাহল) অস্ত্র সমর্পণ করে নারীদের মধ্যে ও ঝুল 
বারান্দায় (ঢিলে কোঠায়) আশ্রয় নিল। পরে কোন ঘরে কোণে আত্মগোপন করলে তাকে খুঁজে ' 
বের করে ইবরাহীমের কাছে উপস্থিত করা হলে ইবরাহীম পূর্ণ এক বছর তাকে জেলে আটকে 
রাখলেন। এ বছরই মামুন ইরাকের উদ্দেশ্যে খুরাসান হতে বের হলেন। এর বিবরণে বলা 
হয়েছে যে, আলী ইব্‌ন মুসা আর রিযা (অর্থাৎ আলী রিযা) মামুনকে ইরাকে চলমান বিশৃংখলা ও 
জনবিরোধ সম্পর্কে অবহিত করলেন । তিনি বললেন, যে হাশিমীরা জনতাকে এ কথা বুঝিয়ে 
দিচ্ছে যে, মামুন যুদ্ধপ্স্ত উন্মাদনাগ্রস্ত । আলী ইবৃন মূসার পক্ষে আপনার বায়আত গ্রহণের কারণে 
তারা আপনার প্রতি চরম ক্ষুব্ধ । এ ছাড়া আপনার নায়িব হাসান ইব্‌ন সাহল ও (ঘোষিত খলীফা) 
ইবরাহীম ইবনুল মাহদীর মধ্যে যুদ্ধ চলছে। এ সব কথা অবহিত হয়ে মামুন তার আমীর ও 
নিকটাত্নীয়দের একটি দলকে সমবেত করে এ বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করলেন। তারা 
মামুনকে আরো বলল, ফাযল ইব্‌ন হাসান আপনার কাছে হায়ছামাকে হত্যা করাকে উত্তম বলে 
প্রতিভাত করেছে । অথচ সে ছিল খলীফার কল্যাণকামী | ফাযল অবিলম্বে তাকে সরিয়ে দেয়ার 
ব্যবস্থা করেছে। তাহির ইবনুল হুসায়ন আপনার জন্য খিলাফত প্রাপ্তির সক্ষম ও কুশলী ব্যবস্থাপনা 
সম্পাদন করে লাগামসহ খিলাফত আপনার হাতে তুলে দিয়েছে। অথচ আপনি তাকে দূর রাকৃকায় 
ঠেলে দিয়েছেন। যেখানে তার কোন কাজ নেই এবং আপনি বিশেষ কোন কাজ করার সুযোগ 
তাকে দিচ্ছেন না। দেশের সর্বত্র এখন অশান্তি ও অরাজকতার ছড়াছড়ি ৷ মামূন বিষয়টি নিশ্চিত 


www.almodina.com 


Contents 


'আল-বিদায়া ওয়ান নিহায়া ৪২৯ 


হয়ে বাহিনীকে বাগদাদের উদ্দেশ্যে প্রস্থানের আদেশ দিলেন। ওদিকে খলীফার শুভাকাজ্কীরা 
ফাযল ইব্‌ন সাহল সম্পর্কে কী মন্তব্য করেছেন ফাযল তা বুঝে ফেলেলেন এবং এদের 
একদলকে তিনি প্রহার করলেন ও কয়েকজনের দাড়ি উপড়ে দিলেন। মামুন তার যাত্রা পথে 
সারাখসে উপনীত হলে একদল লোক মামুনের উষীর ফাযল ইব্‌ন সাহলকে আক্রমণ করল। 
তখন সে গোসলখানায় ছিল । আক্রমণকারীরা তাকে তরবারির আঘাতে হত্যা করে. ফেলল । এটি 
ছিল শাওয়ালের দুই তারিখ শুক্রবারের ঘটনা তখন তার বয়স হয়েছিল ষাট বছর । মামূন 
আক্রমণকারীদের সন্ধানে লোক পাঠালে তাদের ধরে নিয়ে আসা হল । তারা ছিল চারজন দাস। 
তাদের হত্যা করা হল। মামূন ফাযলের ভাই হাসান ইব্‌ন সাহলের কাছে এ বিষয়ে সাস্তবনামূলক 
পত্র লিখলেন এবং ভাইয়ের স্থানে তাকে উমীর পদে নিযুক্ত করলেন। মামূন ঈদুল ফিতরের দিন 
সারাখ্‌স হতে ইরাকের উদ্দেশ্যে রওনা করেছিলেন । ইবরাহীম ইবনুল মাহদী তখন মাদায়িনে 
ছিলেন এবং সেখানেও মামূনের পক্ষে একটি বাহিনী তার সংগে যুদ্ধ করে চলছিল । 

এ বছরই মামূন হাসান ইব্‌ন সাহলের কন্যা বূরানকে বিয়ে করেন এবং নিজ কন্যা উন্মু 
হাবীবকে আলী ইব্‌ন মুসা রিযার সংগে বিয়ে দেন এবং আলী রিযার পুত্র মুহাম্মদ ইব্‌ন আলী ইবৃন 
মুসার সংগে অপর কন্যা উম্মুল ফাযলের বিয়ে দেন। এ বছর হজ্জের আমীর ছিলেন আলী রিযার 
ভাই ইবরাহীম ইব্‌ন মুসা ইব্‌ন জাফর । তিনি মামূনের পরে তার ভাইয়ের জন্য দু'আ করলেন। 
পরে হজ্জ সম্পন্ন করে ইয়ামানে ফিরে গেলেন । ইয়ামানে তখন হামদাওয়াহ ইব্‌ন আলী ইব্‌ন মুসা 
ইব্‌ন মাহান ক্ষমতা বিস্তার করে রেখেছিল । এ বছরে মৃত্যুবরণকারী বিশিষ্টদের মধ্যে রয়েছেন 
আইয়ুব ইব্‌ন সুওয়ায়দ যামরা, আমর ইব্‌ন হাবীব, উষীর ফাযল ইব্‌ন সাহল এবং আবু ইয়াহইয়া 
আল-হিম্মানী প্রমুখ । | 


২০৩ হিজরীর আগমন 

এ বছর মামুন ইরাকে পদার্পণ করেন । পথে তিনি তুস অতিক্রম করার সময়ে সেখানে তার 
পিতার কবরের কাছে সফর মাসের কয়েকদিন অবস্থান করেন । মাসের শেষ দিকে একদিন আলী 
রিযা ইব্‌ন মূসা আংগুর খাওয়ার পর হঠাৎ করে ইনতিকাল করেন। মামূন তার জানাযা আদায় 
করেন এবং তার পিতার পাশে দাফন করেন। আলী রিযার মৃত্যুতে মামুন বাহ্যত অত্যন্ত দুঃখিত 
ও মর্মাহত হন এবং হাসান ইব্‌ন সাহলের কাছে সান্তনা পত্র লিখেন এবং আলীর মৃত্যুতে তার 
অতিশয় মর্মাহত হওয়ার কথা অবহিত করেন । এ সময় মামূন আব্বাসী বংশীয়দের কাছে এ মর্মে 
পত্র লিখেন যে, তোমরা আমার প্রতি চরম ক্ষুব্ধ হয়েছিলে আমার পরে পরবর্তী খলীফারূপে আলী 
রিযার নাম ঘোষণা করার কারণে । এখন তো তিনি মারাই গেলেন । সুতরাং তোমরা এখন 
আনুগত্যে ফিরে এসো । তারা অবর্ণনীয় কঠোর ভাষায় এর জবাব দিল। 


এ বছর বিদ্রোহীরা হাসান ইব্‌ন সাহলকে আক্রমণ করে । এমনকি তাকে লোহার বেড়ি পরিয়ে 
একটি ঘরে আটকে রাখে । আমীরগণ পত্র লিখে বিষয়টি মামুনকে অবহিত করলেন । জবাবে 
মামূন লিখলেন যে, আমি আমার এ পত্রের সংগে সংগেই আসছি। পরে ইবরাহীম ও 
বাগদাদবাসীদের মধ্যে বহু যুদ্ধ সংঘটিত হল । তারা তাকে অপসন্দ করতে লাগল এবং তার প্রতি 
বিদ্বেষ পোষণ করতে লাগল । বাগদাদে বিশৃংখলা ছড়িয়ে পড়ল এবং সন্ত্রাসী ও অপকর্মকারীরা 


www.almodina.com 


Contents 
৪৩০ আল-বিদায়া ওয়ান নিহায়া 


মাথা চাড়া দিয়ে উঠল । পরিস্থিতি মারাত্মক সংকটাপন্ন হয়ে গেল এবং জুমুআর দিন লোকেরা 
যুহরের সালাত আদায় করল। মুআযধিনরা খুতবা ব্যতীত তাদের ইমামতি করল এবং চার 
রাকাআত আদায় করল। অত্যন্ত জটিল পরিস্থিতিতে সাধারণ মানুষ ইবরাহীম ও মামুনের পক্ষে 
বিপক্ষে বিরোধে লিপ্ত হল। পরে মামুন পক্ষীয়রা প্রতিপক্ষের উপর বিজয়ী হল। 


বাগদাদবাসীরা ইবরাহীম ইবনুল মাহদীকে ক্ষমতাচ্যুত করে 

পরবর্তী জুমুআর দিন জনতা মামুনের জন্য দু'আ করল এবং ইবরাহীমকে ক্ষমতাচ্যুত করল। 
হুমায়দ ইব্‌ন আবদুল হামীদ মামুনের পক্ষে একটি বাহিনী নিয়ে এসে বাগদাদ অবরোধ করল এবং 
সেখানকার বাহিনীকে অগ্রবর্তী হওয়ার শর্তে বিশেষ অনুদানের প্রলোভন দিল । এতে তারা 
মামুনের আনুগত্য প্রকাশ করে তার অনুগামী হল। ঈসা ইব্‌ন মুহাম্মদ ইব্‌ন আবু খালিদ ইবরাহীম 
পক্ষের একটি দল নিয়ে যুদ্ধ করল। পরে ঈসা কৌশল করে মামুন বাহিনীর হাতে বন্দীত্ব বরণ 
করল । পরে পরিস্থিতি এমন দাড়াল যে, বছরের শেষ পর্যন্ত ইবরাহীমকে আত্মগোপন করে 
থাকতে হল। তার ক্ষমতাকাল ছিল মোট এক বছর এগার মাস বার দিন। এসময় মামূন 
হামাদানে উপনীত হয়েছিলেন এবং তার বাহিনী বাগদাদকে তার আনুগত্যতুক্ত করেছিল । এ বছর 
লোকদের হজ্জে নেতৃত্ব দিলেন সুলায়মান ইব্‌ন আবদুল্লাহ্‌ ইব্‌ন সুলায়মান ইব্‌ন আলী । এ বছরে 


আলী ইব্‌ন মূসা রিযা 

ইনি আলী ইব্‌ন মূসা (কাজিম) ইব্‌ন জা'ফর (আল-বাকির) ইব্‌ন মুহাম্মদ (আন্‌ নাফসুয 
যাকিয়্যা) ইব্‌ন আলী যোয়নুল আবিদীন) ইবনুল হুসায়ন ইব্‌ন আলী (রা) ইব্‌ন আবু তালিব আল- 
কুরায়শী আল-হাশিমী আল-আলাবী-আর রিযা (৮৯১11) উপাধিতে ভূষিত (যার অর্থ 'পসন্দনীয়”)। 
মামুন তার অনুকূলে খিলাফতের মসনদ পরিত্যাগ করার ইচ্ছা করেছিলেন । তিনি (আলী) তাতে 
অস্বীকৃতি হলে তাকে পরবর্তী “ওলী আহ্দ” (যুবরাজ) ঘোষণা করলেন। (যার বিবরণ পূর্বে 
উল্লিখিত হয়েছে)। এ বছরের সফর মাসে তিনি তৃসে ইনতিকাল করেন । তিনি তার পিতা ও 
অন্যদের হতে হাদীস রিওয়ায়াত করেছেন এবং একদল রাবী তার কাছ হতে হাদীস রিওয়ায়াত 
করেছেন, যাদের মধ্যে রয়েছেন খলীফা মামুনুর রশীদ । আবুস সাল্ত আল-জারাবী । আবু উছমান 
মাধিনী নাহ্বী প্রমুখ । বর্ণনাকারী বলেন, আমি তাকে বলতে শুনেছি ঃ 


31871 ১০ টি 51০59 + LSI sl = AE, ০ ৬ 051 4111 
| 2 
বান্দাদের তাদের সামর্থ্যের অধিক আনুগত্যে বাধ্য করা হতে আল্লাহ অনেক বেশী 


ন্যায়পরায়ণ এবং বান্দারা যা ইচ্ছা করে তা করার ব্যাপারে অতি অক্ষম । 


15815181551:1510141581 55155115514 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৪৩১ 


Jd 4১০১৩ LoD ৫910 + ৮১৭৫1 485 01 ০০৯০১ 
- 1৯5", 1৮১ 217 4৯৮0৯ + 451) 454 05411 105 
“আমাদের প্রত্যেকে জীবনের একটি বড় মেয়াদের আশাবাদী ; কিন্তু মৃত্যুর উপাদান এগুলো 
সে আশার পথে কণ্টকস্বরূপ। বাতিল ও অলীক বাসনাগুলো যেন তোমাকে প্রতারিত না করে, 
মধ্যমপন্থা ও 'পরিমিতি'কে আঁকড়ে ধর ; অজুহাত প্রদর্শন ছেড়ে দাও । দুনিয়া তো এক 


অপস্য়মান ছায়া ; কোন আরোহী যাতে (ক্ষণিক বিশ্রামের জন্য) অবতরণ. করল, পরে চলে 
গেল ।” 


২০৪ হিজরীর আগমন 

এটি হিল মামূনের ইরাক গ্রশ্যাগমনের বছর । পথিমধ্যে ভিন ুরজঞানে, একমাস অবস্থান 
করেন এবং সেখান থেকে সফর শুরু করে প্রতি মনযিলে একদিন বা দুই দিন অবস্থান করেন। 
নাহ্রাওয়ানে পৌছে তিনি সেখানে আট দিন অবস্থান করেন । ইতিপূর্বে রাক্কায় অবস্থারত তাহির 
ইবনুল হুসায়নকে নাহরাওয়ানে এসে তার সংগে সাক্ষাতের ফরমান পাঠিয়েছিলেন। সে মতে 
তাহির সেখানে উপস্থিত হলেন এবং তার বংশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সেনা-পরিচালকবর্গ এবং 
সৈনিকরা তার সাক্ষাতে উপস্থিত হল। পরবর্তী শনিবার সফর মাসের চৌদ্দ তারিখ প্রথম প্রহরের 
সময় মামুন বাগদাদে প্রবেশ করলেন- বিশাল বাহিনী ও অত্যন্ত জীকজমক সহকারে । তখন তার 
পরিধানে এবং তীর সহযাত্রী বন্ধু-বান্ধব ও তার কর্মীবাহিনীর পরিধানে ছিল সবুজ বর্ণের পোশাক। 
এ সময় বাগদাদবাসীরা ও বনু হাশিমের সকলে সবুজ পোশাক পরিধান করল । মামুন প্রথমে আর 
রাসাফায় অবস্থান নিলেন এবং পরে স্থান পরিবর্তন করে দজলা তীরের একটি ভবনে অবস্থানরত 
হলেন । তখন প্রচলিত রীতি অনুসারে আমীর-উমারা ও রাষ্ট্রের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ পালাক্রমে 
তার ভবনে উপস্থিত হতে থাকল । ইতোমধ্যে বাগদাদবাসীদের পোশাক সবুজে প্নপান্তরিত হয়ে 
গেল এবং তারা যেখানে যে কাল কাপড় দেখতে পেল তা পুড়িয়ে দিল। আটদিন এ অবস্থা 
অব্যাহত রইল। ; 


তারপর সবার আগে তাহির ইবনুল হুসায়নের আবেদন-আবদার পোষণ করার আদেশ দেওয়া 
হল। সে তার প্রথম দরখাস্তরূপে কাল পোশাকে প্রত্যাবর্তনের আবেদন পেশ করল । কেননা, তা 
ছিল তার পূর্ব পুরুষের এবং নবীগণের মীরাছ সূত্রের সম্পদ। পরবর্তী শনিবার অর্থাৎ সফরের 
আঠাশ তারিখ শনিবার মামূন জনসাধারণের সাক্ষাতের জন্য দরবারে উপবেশন করলেন । তখন 
তার পরিধানে ছিল সবুজ পোশাক । তখন তিনি কালো বর্ণের একটি খেলাফতের (জোড়া 
পোশাক) আদেশ দিলেন এবং তা তাহিরকে পরিয়ে দিলেন। পরে একদল উমারাকেও কাল 
পোশাক পরিয়ে দিলেন। তখন লোকেরা পুনরায় কাল পোশাকে প্রত্যাবর্তন করল এবং এর দ্বারা 
তাদের আনুকূল্য ও আনুগত্যের বিষয়টি প্রকাশমান হল । একটি বর্ণনামতে মামুন প্রত্যাগমনের 
পর সাতাশ দিন পর্যন্ত সবুজ পোশাক পরিধান অব্যাহত রাখেন। আল্লাহই অধিক অবগত। 


তার চাচা ইবরাহীম ইবনুল মাহদী ছয় বছর ও কয়েক মাস আত্মগোপন করে থাকার পর তার 
কাছে উপস্থিত হলে মামুন তাকে বললেন, “আপনি ‘কাল’ খলীফা । ইবরাহীম তার অপরাধ স্বীকার 


www.almodina.com 


Contents 


৪৩২ আল-বিদায়া ওয়ান নিহায়া 


করে ক্ষমা প্রার্থনা করতে লাগলেন। পরে তিনি বললেন, হে আমীরুল মু'মিনীন ! আমি তো সে 


ব্যক্তি যাকে আপনি ক্ষমা দ্বারা অনুগৃহীত করেছেন। এ সময় মামূনকে তিনি এ কবিতা আবৃত্তি 
করে শোনালেন- 


3০১ ৮৪১১। 55810 3৩ + ৮441 4৯১৩ ১৪০এ। ৪১১৪ ০০ 
- (৮৮০৯১ Lia 3931 ০০৪ + ১০০০১ ৭ ১০০] OGG ৪। 
“অভিজাত দৃঢুচেতা ব্যক্তির জন্য কাল পোশাক অবমাননাকর নয় ; তদ্রুপ সুসাহিত্যিক 
ভাগ্যবান পুরুষের জন্যও নয়। কালো পোশাক যদি তোমার হাতে সৌভাগ্যমপ্তিত হয় তবে শুভ্র 
চরিত্র হচ্ছে আমার জন্য অনুদান ৷” 


ইব্‌ন খাল্লিকান বলেন, উত্তরসূরীদের একজন নাসরুল্লাহ্‌ ইব্‌ন কালানিস ইসকান্দারী এ মর্মটি 

ছন্দোবদ্ধ করেছেন । তিনি বলেছেনঃ 
"al (১১৮০ Lalla + Jai ৮০৪৫ ৪৯৩ ls DS 
O22 131515+০০0এ। 4৯৮৯৪ ০৩৯৯] সি এ 

“অনেক কৃষ্ণা, গুণগরিমায় শ্বেভ শুভ্রা ; তার সকাশে কর্পুর হিংসা করে মিশ্ককে । যেমন 
চোখের মণি, মানুষ যাকে কাল মনে করে, অথচ তাই হচ্ছে আলো ও দ্যুতি ৷” 

মামূন তার চাচাকে হত্যা করার ব্যাপারে তার কোন কোন সভাষদের সংগে পরামর্শ 
করেছিলেন । তখন উমীর আহমদ ইবন খালিদ আল-আহ্ওয়াল তাকে বললেন, হে আমীরুল 
মু'মিনীন ! আপনি তাকে হত্যা করলে এ বিষয়ে আপনার অনেক নজির ও সমতুল পাবেন। আর 
আপনি তাকে মাফ করে দিলে আপনি হবে নজিরবিহীন অতুলনীয় । 
শুরু করলেন। তখন দেশ থেকে অশান্তি ও অরাজকতার পরিস্থিতি শান্ত হয়ে গেল । খলীফা 
সাওয়াদবাসীদের সংগে পঞ্চাশ ভাগের শর্তে বন্টনচুক্তি করার আদেশ দিলেন । ইতোপূর্বে তার 
অর্ধেকের ভিত্তিতে বন্টন করতে । তিনি পরিমাপের জন্য বড় মাপের পাত্রের প্রচলন ঘটালেন যা 
ছিল আহওয়াষী মাক্কৃকের দশ মাককৃকের সমপরিমাণ ৷ তিনি বিভিন্ন অঞ্চলে প্রচলিত বিভিন্ন 
ধরনের কর ও রাজস্ব রহিত করেন। বহু স্থানে জনতার সংগে দয়ার্র আচরণ করেন । তিনি কুফায় 
তীর ভাই আবু ঈসা ইবনুর রশীদকে এবং বসরায় অপর ভাই সালিহকে নিযুক্ত করেন । উবায়দুল্লাহ্‌ 
(মক্কা-মদীনা) নায়িব পদে নিযুক্ত করেন এবং এ বছর ইনিই হজ্জের আমীরের দায়িত্ব পালন 
করেন। মামুন ইয়াহইয়া ইব্‌ন মুআয বাবাক আল-খুররামীর সংগে সংঘর্ষে লিপ্ত হন। কিন্তু তাকে 
কাবু করতে সক্ষম হননি । এ বছর অনেক বিশিষ্ট ব্যক্তির ইনতিকাল হয়। তাদের মধ্যে বিশেষ 
রূপে উল্লেখযোগ্য- ৃ 

আবূ আবদুল্লাহ্‌ মুহাম্মদ ইব্‌ন ইদরীস -ইমাম শাফিঈ (র) তাবাকুত শাফিঈয়ীন নামক 
কিতাবে আমি তার দীর্ঘ স্বতন্ত্র জীবনী লিপিবদ্ধ করেছি। এখানে তার সার সংক্ষেপ উল্লেখের . 
প্রয়াস পাওয়া হবে । _আন্রাহ্‌্র কাছেই সাহায্য প্রার্থনা ! 


www.almodina.com 


Contents 
আল-বিদায়া ওয়ান নিহায়া ৪৩৩ 


বংশ পরিচিতি £ মুহাম্মদ ইব্ন ইদরীস ইবনুল আববাস ইবৃন উছমান ইব্‌ন শাফি‘ ইবনুস সাইব 
কুসাই আল-কুরাশী আল-মুত্তালিবী । সাইব ইব্‌ উবায়দ (রা) বদরের যুদ্ধের দিন ইসলাম গ্রহণ 
করেন। তার পুত্র শাফি' ইবনুস সাইব কনিষ্ঠ সাহাবী ছিলেন। ইমাম শাফিঈর মায়ের নাম 
আযদিয়া। শাফিঈ (র) মাতৃগর্ভে থাকা অবস্থায় তার মাতা স্বপ্নে দেখেন যেন, বৃহস্পতি গ্রহ তার 
পেট হতে বেরিয়ে মিসরে ভেংগে পড়ল এবং প্রতিটি শহরে তার এক একটি স্কুলিংগ ছড়িয়ে 
পড়ল। শীফিঈ (র) গাজায় জন্মগ্রহণ করেন। মতান্তরে 'আসকালান অথবা ইয়ামানে। তখন 
হিজরী একশ পঞ্চাশ সন। শৈশবেই তার পিতা ইনতিকাল করেন । দু'বছর বয়সেই তার মাতা 
তাকে মক্কায় নিয়ে আসেন । যাতে তার বংশীয় ধারা বিনষ্ট না হয়। মক্কায় তিনি বড় হতে থাকেন। 
সাত বছর বয়সে তিনি কুরআন শরীফ পড়ে ফেলেন এবং দশ বছর বয়সে মুআত্তা মুখস্থ করে 
ফেলেন। পনর বছর বয়সে মতান্তরে আঠার বছর বয়সে তিনি তার শায়খ মুসলিম ইবৃন খালিদ 
জংগীর অনুমতিক্রমে ফাতওয়া প্রদান করেন (পাঠদান করেন) । প্রথমে তিনি অভিধান ও 
কাব্যশান্ত্রে মনোযোগ নিবদ্ধ করেন । তিনি হুযায়ল গোত্রে দশ বছর ও বর্ণনান্তরে বিশ বছর অবস্থান 
করেন এবং সেখানে আরবী ভাষা-সাহিত্য ও তার অলংকার শিক্ষা করেন । মাশাইখ ও ইমামদের 
এক বড় সংখ্যকের কাছে তিনি হাদীস শ্রবণ করেন। তিনি ইমাম মালিককে নিজ মুখস্থ করা 
মুআত্তা পাঠ করে শোনান । তার পাঠ ও হিম্মাত ইমামকে অভিভূত করে । মুসলিম ইবৃন খালিদ 
জংগী হতে হিজাযবাসী বিদ্বানদের ইল্‌ম আহরণ করার পর তিনি তা ইমাম মালিক হতে আহরণ 
করেন। বহু লোক তার কাছে হাদীস অধ্যয়ন করেন। যাদের বর্ণক্রমিক নামের তালিকা আমি 
(পূর্বোক্ত কিতাবে) উল্লেখ করেছি। তার কুরআন পাঠের (ইলমুল কিরাআতের) ধারাবাহিক সনদ 
হচ্ছে শাফিঈ ইসমাঈল হতে ৷ তিনি কাসতানতীন হতে, তিনি শিব্ল হতে, তিনি ইব্‌ন কাসীর 
হতে, তিনি মুজাহিদ হতে, তিনি ইব্‌ন আব্বাস (রা) হতে তিনি উবায় ইব্‌ন কাব (রা) হতে তিনি 
রাসূলুল্লাহ্‌ (সা) হতে । তিনি জিবরীল (আ) হতে। তিনি মহিয়ান গরিয়ান আল্লাহ্‌ তা'আলা হতে । 

ইমাম শাফিঈ (র) ফিকাহ হাসিল করেছেন (সনদ) মুসলিম ইব্‌ন খালিদ হতে, তিনি জুরায়জ 
হতে, তিনি আতা হতে, তিনি ইব্‌ন আব্বাস ও ইবনুস যুবায়র রো) প্রমুখ হতে । তারা সাহাবীদের 
জামাআত হতে, যাদের মধ্যে আমর ইবৃন আলী ৯, ইব্‌ন মাসউদ, যায়দ ইব্‌ন ছাবিত (রা) প্রমুখ 
সবিশেষ উল্লেখযোগ্য এবং তারা সকলে রাসূলুল্লাহ্‌ হতে । তার ফিকহের আর একটি সনদ মালিক 
হতে । তিনি তার মাশাইখ হতে . .. .। একদল বিদ্বান তার কাছে ফিক্হ অর্জন করেন (যাদের 
তালিকা যুগ পরম্পরায় আমাদের যুগ পর্যন্ত একটি পৃথক কিতাবে আমি উল্লেখ করেছি)। 

ইব্‌ন আবু হাতিম আবু বিশর দাওলাবী সূত্রে, হুমায়দীর সাব (ওয়াররাকুল হুমায়দী) মুহাম্মদ 
ইব্‌ন ইদরীস সূত্রে শাফিঈ হতে বর্ণনা করেছেন যে, ইয়ামানের নাজরানে তিনি শাসন ক্ষমতায় 
নিযুক্ত হয়েছিলেন। পরে লোকেরা তীর প্রতি গোত্রীয় বিদ্বেষে লিপ্ত হয়ে তার বিরুদ্ধে রশীদের 
কাছে এ মর্মে কুটনামী করে যে, তিনি খিলাফতের আকাজ্কা পোষণকারী । তখন তাকে বেড়িতে 
আবদ্ধ করে খচ্চরের পিঠে বসিয়ে বাগদাদে নিয়ে যাওয়া হয়। তিনি একশ চুরাশী হিজরী সনে তার 
ত্রিশ (চৌত্ৰিশ) বছর বয়সের সময় বাগদাদে প্রবেশ করেন। সেখানে তিনি খলীফার (হারনুর 
১. সম্ভবত মুদ্রণবিভ্রাট । আসলে হবে উমর ইব্‌ন উমর (রা)। 


আল-বিদায়া ওয়ান নিহায়া (১০ম খ্$)7-%,47”5 com 


Contents 


৪৩৪ আল-বিদায়া ওয়ান নিহায়া 


রশীদের) সংগে মিলিত হন। খলীফার সামনে তিনি ইমাম মুহাম্মদ ইবনুল হাসান বিতর্কে লিপ্ত হন 
এবং মুহাম্মদ ইবনুল হাসান তার সম্পর্কে উত্তম মন্তব্য করেন । তার নামে উত্থাপিত অভিযোগের 
বিষয়টিও হারূনুর রশীদের কাছে পরিষ্কার হয়ে যায় এবং তার নির্দোষ হওয়া প্রমাণিত হয় । ইমাম : 
মুহাম্মদ ইবনুল হাসান তাকে নিজের মেহমানরূপে নিয়ে যান। আবু ইউসুফ (র)-এর এক বছর বা 
দু" বছর আগে ইনতিকাল করেছিলেন । ইমাম মুহাম্মদ ইবনুল হাসান তাকে অতিশয় কদর 
করলেন। শাফিঈ তার নিকট হতে এক উটের বোঝা পরিমাণ ইল্ম লিপিবদ্ধ করেন। পরে 
(র) মন্কায় ফিরে গিয়ে প্রাপ্ত অর্থের প্রায় সমুদয় অংশ তার পরিবার-পরিজন এবং তার জ্ঞাতি ভাই 
ও আত্মীয়দের মাঝে বন্টন করে দেন। পরে একশ পঁচানব্বই হিজরী সনে শাফিঈ (রা) দ্বিতীয়বার 
ইরাক আগমন করেন। এবারে একদল আলীম মনীষী তার কাছে সমবেত হলেন । যাদের মধ্যে 
উল্লেখযোগ্য ছিলেন আহমদ ইবৃন হাম্বল, আবু ছাওর, হুসায়ন ইব্‌ন আলী কারাবীসী, হারিছ ইব্‌ন 
শুরায়হ আল-হাক্কাল, আবূ আবদুর রহমান শাফিঈ ও যাফরানী প্রমুখ । পরে তিনি মক্কায় ফিরে 
আসেন এবং একশ আটানব্বই হিজরীতে আর একবার বাগদাদ গমন করেন । পরে সেখান হতে 
মিসরে চলে যান এবং মৃত্যু পর্যন্ত অর্থাৎ দুইশ চার হিজরী সন পর্যন্ত সেখানে বসবাস করেন। 
এখানেই তিনি তার কালজয়ী গ্রন্থ কিতাবুল উম্ম লিপিবদ্ধ করেন যা তার নতুন (পরিবর্তিত 
মতবাদের) কিতাবসমূহের অন্যতম । যা তার মিসরীয় ছাত্র রাবী“ ইব্‌ন সুলায়মান সূত্রে প্রচারিত 
হয়েছে। ইমামুল হারামায়ন প্রমুখ বলেছেন যে, এ কিতাব তার পুরাতন মতবাদের । কিন্তু তার 
মত বিজ্ঞ মনীষীরে জন্য এ ধরনের বক্তব্য বিস্ময়কর । আল্লাহই সমধিক অবহিত । 

প্রবীণ ও মহান ইমামদের অনেকেই ইমাম শাফিঈর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন । এঁদের 
অন্যতম আবদুর রহমান ইব্‌ন মাহদী ৷ ইনি তার কাছে উসূল (মূলনীতি) শাস্ত্রে একটি কিতাব 
লিখে দেয়ার আবেদন করলে তিনি তার জন্য “আর-রিসালা' লিখে দেন। তিনি সব সময় তার 
জন্য সালাতে দু'আ করতেন । প্রশংসাকারীদের মধ্যে রয়েছেন তার শায়খ মালিক ইব্‌ন আনাস ও 
ইয়াহইয়া ইব্‌ন সাঈদ আল-কাত্তান। ইনিও সালাতে তার জন্য দু'আ করতেন । অনুরূপ আবু 
উবায়দ। তিনি বলেছেন, শাফিঈর চেয়ে অধিক বাগ্ী (অলংকারবিদ) অধিক জ্ঞানবান ও অধিক 
আল্লাহভীরু আর কাউকে আমি দেখিনি । অনুরূপ (প্রশংসাকারী) কাষী ইয়াহ্ইয়া ইব্‌ন আকছাম। 
ইসহাক ইব্‌ন রাহওয়ায়াহ্‌, মুহাম্মদ ইবনুল হাসান প্রমুখ এবং আরো অনেকে । যাদের সকলের 
নামোল্লেখ করলে ও বক্তব্যের বিবরণ প্রদান দীর্ঘ হয়ে যাবে । 


না তো তার জন্য সালাতে চন বছা যাবত কিন 
ইবৃন ওয়াহ্‌ব সূত্রে সাঈদ ইব্‌ন আবূ আইয়ুব হতে শারহীল ইব্‌ন ইয়াযীদ হতে আবূ আলকামা হতে 
আবু হুরায়রা (রা) সনদে নবী (সা) হতে আবু দাউদের বর্ণিত - 

ls nl 41 dias Oe La ES El 3 ০০ হন SA 4019 

আল্লাহ্‌ প্রতি শত বছরের মাথায় এ উম্মতের জন্য এমন ব্যক্তিকে পাঠাবেন যিনি উম্মতের 
জন্য দীনকে নবায়ন করে দিবেন। হাদীস প্রসংগে ইমাম আহমদ ইবৃন হাম্বল বলতেন, “উমর 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া | ৪৩৫ 


ইব্‌ন আবদুল আযীয ছিলেন প্রথম শত বছরের মাথায় (মুজাদ্দিদ), শাফিঈ হচ্ছেন দ্বিতীয় শতকের 
মাথায়। আবু দাউদ তায়ালিসী বলেছেন, জা“ফর ইব্‌ন সুলায়মান হতে নাসর ইব্‌ন মা'বাদ 
আল-কিন্দী অথবা আল আবদী হতে জারূদ হতে আবুল আহওয়াস হতে আবদুল্লাহ্‌ ইব্‌ন মাসউদ 
(রা) সনদে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলেছেন, 
21214131০33 31 CL ll + 04205531 9০০ Wale SG 05৪০৪ 19853 
১1১১1২১১355 5595 

-(তোমরা কুরায়শদের গালমন্দ করবে না। কেননা, করামনার-এর ছন আরিচা বিধক 
ইলমে ভরে দিবে। ইয়া আল্লাহ্‌ ! আপনি যেহেতু এদের প্রথম অংশকে আযাব ও বিপদ ভোগ 
করিয়েছেন, সুতরাং এদের শেষ অংশকে “করুণা” ভোগ করান ।) উল্লিখিত সনদে এটি গরীব- 
একক সৃত্রীয় । হাশিম ও তার মুসতাদরাকে আবু হুরায়রা (রা) সূত্রে নবী (সা) হতে অনুরূপ 
রিওয়ায়াত করেছেন। আবূ নুআয়ম আবদুল মালিক ইব্‌ন মুহাম্মদ ইসফারাঈনী বলেছেন । এ 
হাদীসের বিষয়বস্তু মুহাম্মদ ইব্‌ন ইদরীস শাফিঈ ব্যতীত অন্য কারো জন্য প্রযোজ্য হয় না। খতীব 
এ বর্ণনা উদ্ধৃত করেছেন। ইয়াহ্‌ইয়া ইব্‌ন মঈন শাফিঈ প্রসংগে বলেছেন, “অতি সত্যবাদী । 
কোন আপত্তি নেই।” একবার এভাবে বলেছেন, “মিথ্যা বলা তার জন্য উন্মুক্ত ও নিঃশর্তরূপে 
বৈধ হলেও তার ভদ্রতাই তাকে মিথ্যা বলা হতে বিরত রাখত । ইবৃন আবূ হাতিম বলেছেন, আমি 
আমার পিতাকে বলতে শুনেছি, “শাফিঈ দেহে (আপাদমস্তক) ফকীহ্‌ এবং জিহ্বায় সত্যবাদী ৷” 
আবূ যুরআর বরাতে কেউ কেউ বলেছেন, “শাফিঈর এমন কোন হাদীস নেই যাতে তিনি ভুলের 
শিকার হয়েছেন। আবূ দাউদ হতেও অনুরূপ বর্ণিত হয়েছে। 

ইমামুল আইনম্মা মুহাম্মদ ইব্‌ন ইসহাক ইব্ন খুযায়মাকে ‘এমন কোন সুন্নাহ্‌ আছে কি যা 
শাফিঈর কাছে পৌছে নি ?” প্রশ্ন করা হলে জবাবে তিনি বললেন, না। তবে এর অর্থ এই যে, 
কোন হাদীস তার কাছে সংযুক্ত সনদে (মুসনাদরূপে) পৌছেছে, কোনটি মুরসালরূপে এবং 
কোনটি মুনকাতি'রূপে- যেরূপে তার কিতাবসমূহে বিদ্যমান রয়েছে। (আল্লাহই অধিক 
অবহিত) ৷ হারমালা বলেছেন, শাফিঈকে আমি বলতে শুনেছি, বাগদাদে আমাকে 'নাসিরুস 
* সুন্নাহ' (২১.।১০৩ -সুন্নাহ-হাদীসের সাহায্যকারী) নামে ভূষিত করা হয় । আবূ ছাওর বলেছেন, 
আমরা শাফিঈর সমতুল্য কাউকে দেখিনি এবং তিনিও তার সমতুল্য কাউকে দেখেননি । যাফরানী 
প্রমুখ অনুরূপ বলেছেন। শাফিঈ-র ফাযাইল ও গুণাবলী সংকলনের একটি কিতাবে দাউদ ইব্‌ন 
আলী জাহিরী বলেছেন, “শাফিঈর মধ্যে এমন বৈশিষ্ট্য ও গুণাবলীর সমাবেশ ঘটেছিল যা অন্যদের 
মধ্যে ঘটেনি । যেমন, তার বংশধারার আভিজাত্য, তার দীন ও আকীদা বিশ্বাসের বিশুদ্ধতা, তার 
বদান্যতা, হাদীস সহীহ্‌ ও দুর্বল হওয়ার এবং নাসিয ও মানসুখের অভিজ্ঞতা তার কিতাব, সুন্নাহ্‌ ও 
খুলাফাদের সীরাত স্মরণ ও সংরক্ষণ করা, তীর রচনাবলীর সৌন্দর্য এবং অনুসারী -বর্গ ও ছাত্রদের 
শ্রেষ্ঠতৃ- যেমন যুহ্দ-দুনিয়া বিমুখিতা, পরহেযগারী ও সুন্নাত কায়েম রাখার ব্যাপারে অতুলনীয় 
দৃঢ়চেতা আহমদ ইব্ন হান্বলের ন্যায় ছাত্র । এ প্রসংগে তিনি বাগদাদী ও মিসরী বিশিষ্ট ছাত্রদের 
পূর্ণাংগ তালিকা পেশ করেছেন । অনুরূপ আবূ দাউদ ও তার ফিকহে ছাত্রদের তালিকায় আহমদ 
ইবৃন হাম্বলকে তালিকাভুক্ত করেছেন । 











www.almodina.com 





Contents 


৪৩৬ আল-বিদায়া ওয়ান নিহায়া 


শাফিঈ (র) কুরআন-সুন্নাহ এর গূঢ় মর্ম সম্বন্ধে সর্বশ্রেষ্ঠ আলিম ছিলেন এবং কুরআন-হাদীস 
হতে দলীল আহরণে সবলতম ব্যক্তি ছিলেন। তিনি ছিলেন নিয়্যত ও ইখলাসের ব্যাপারে 
সুন্দরতম ব্যক্তিদের অন্যতম | তিনি বলতেন, আমার বাসনা হয় যে, লোকেরা যেন আমার কাছে 
_ ইল্ম হাসিল করে তার কিছুই আমার প্রতি সম্বন্ধিত না করে। ফলে আমি তার সওয়াব পেতাম 
এবং লোকেরা আমার প্রশংসা করত না। একাধিক ব্যক্তি তার বরাতে বলেছেন, তোমাদের কাছে 
(কোন বিষয়ে) রাসূলুল্লাহ্‌ সো) হতে কোন হাদীস প্রামাণ্য সাব্যস্ত হলে তোমরা তা-ই গ্রহণ করবে 
এবং আমার বক্তব্য বর্জন করবে । কেননা, আমি ও তা-ই (যা হাদীস আছে) বলব, যদিও তোমরা 
তা আমার কাছে শোননি। একটি বর্ণনায় আছে, “তখন তোমরা আমার অনুগমন (তাকলীদ) 
করবে না” । অপর বর্ণনায় “তোমরা আমার উক্তির দিকে জক্ষেপণ করবে না।” আর এক বর্ণনায় 
আছে- “আমার বক্তব্য দেয়ালেও ওপাশে ছুঁড়ে দিবে । কেননা, রাসূলুল্লাহ (সা)-এর সমান্তরালে 
আমার কোন উক্তি-অভিমত নেই ।” তিনি আরো বলেছেন, “বান্দা আল্লাহ্র সংগে শরীক করা 
ব্যতীত সব গোনাহ নিয়ে সাক্ষাত করা ও কোন “বিদআতী ভ্রান্ত আকীদা নিয়ে সাক্ষাত করার 
চেয়ে উত্তম । একটি বর্ণনা মতে- ইলমুল কালাম অর্থাৎ ভ্রান্ত আকীদা-বিশ্বাস নিয়ে সাক্ষাত করার 
চেয়ে উত্তম । তিনি আরো বলেছেন, কালাম শাস্ত্রে কী প্রবৃত্তি পূজা রয়েছে মানুষ যদি জানত তবে 
তারা সিংহ হতে পলায়নের ন্যায় তা হতে পলায়ন করত। তিনি বলেছেন, (ভ্রান্ত) কালাম 
শাস্ত্রীদের ব্যাপারে আমার ফায়সালা হচ্ছে তাদের লাঠিপেটা করা এবং গোত্রসমূহের নিবাসে চক্কর 
দিয়ে এ ঘোষণা দিতে থাকা যে, এ হচ্ছে তাদের সাজা যারা কুরআন-সুন্নাহ বর্জন করে কালামে 
শাস্ত্রের প্রতি মনোযোগী হয়। বুওয়ায়তী বলেন, আমি শাফিঈ (র)-কে বলতে শুনেছি, তোমরা 
হাদীস শাস্ত্রবিদদের (মুহাদ্দিসদের) আনুগত্য করে চলবে । কেননা, তারাই অধিক সঠিকপন্থী 
মানুষ । তিনি আরো বলেছেন, তুমি কোন হাদীসবিদ ব্যক্তিকে দেখলে যেন রাসূলুল্লাহ্‌ (সা)-এর 
কোন সাহাবীকে দেখলে । আল্লাহ্‌ তাদেরকে উত্তম জাযা দান করুন ! তারা আমাদের জন্য 
‘আসল’ (মূল) বিষয় হিফাজত করে রেখেছেন। সুতরাং আমাদের উপর তাদের শ্রেষ্ঠত্ব (ও 
অনুগ্রহ) রয়েছে। এ বিষয়ে তার কবিতায় আছে 


১৪০ A 5511 915 ৪০৭] ২| + Ht 0151০ poll YE 

“কুরআন ব্যতীত সব ইল্ম অর্থহীন ব্যস্ততা ; তবে হাদীস ব্যতীত এবং দীনের ফিকাহ ও 
সমব ব্যতীত । ইল্ম তো শুধু তা-ই যাতে আছে (5১5 এছাড়া যা কিছু সবই শয়তানের 
ওয়াসওয়াসা ও কুমন্ত্রণা”। 

তিনি বলতেন, “কুরআন আল্লাহ্‌র কালাম, অসৃষ্ট ; যে তাকে সৃষ্ট বলবে সে কাফির । রাবী 
সহ তীর অন্যান্য বিশিষ্ট ছাত্রের বর্ণনায় বুঝা যায় যে, আল্লাহ্‌ তা'আলার সিফাত ও গুণাবলী সংক্রাত 
আয়াত ও হাদীস আলোচনার সময় তিনি সে সবের কোন প্রকার ধরন-প্রকরণ, তুলনা-সাদৃশ্য বর্ণনা 
না করে এবং তাকে অর্থহীন বা বিকৃত ব্যাখ্যা না করে সাবলীলভাবে পূর্বসূরী-সালফের পদ্ধতি 
অনুসরণ করে এগিয়ে যেতেন । ইবৃন খুযায়মা বলেছেন, মুযানী আমাকে কবিতা শুনিয়ে বলেছেন, 
শাফিঈ (র) তার নিজেকে লক্ষ্য করে তার রচিত এ কবিতা আমাদের শুনিয়েছেন- 

১৫০10551401 5855 105 + 10 015 isl 


www.almodina.com 


Contents 
আল-বিদায়া ওয়ান নিহায়া ৪৩৭ 


১১৪৩ ০1০৯৪ ০০০ + pt Lata 
১০৯৪৩ ৩০7, + ৯1৪০৩ ০5185 
০০০ ০৯৩৮ |3১.-১51 lias + ৩35 3.3 ০,১25 |) ৮1০ 
রা ED a EI 
না। বান্দাদের আপনি সৃষ্টি করেছেন আপনার ইলমের ভিত্তিতে ; সে ইলমের ধারায়ই চলমান 
থাকে তরুণ ও বয়স্ক । তাদের কেউ দুর্ভাগা, আর তাদের কেউ ভাগ্যবান ; তাদের মাঝে আছে 
নিকৃষ্ট-কুশ্রী। তাদের মাঝে আছে উৎকৃষ্ট সুশ্রী।” একে আপনি করেছেন অনুগ্রহ আর একে 
করেছেন সহায়হীন-অপদস্থ ; একে আপনি সাহায্য করেছেন, আর একে সাহায্য করেননি । 
রাবী বলেন, আমি শাফিঈকে বলতে শুনেছি, “রাসূলুল্লাহ (সা)-এর পরে শ্রেষ্ঠ মানুষ আবু 
বকর (রা.)। তারপর উমর (রা)। তারপর উছমান (রা)। তারপর আলী (রা)। রাবী হতে আরো 
বর দিদির 7 


cer er 


CE NER + 65015155015 

“মানুষ বাকা পথে চলেছে, অবশেষে তারা বুদ্ধিবৃত্তি দ্বারা দীনের মধ্যে নতুন বিষয়ের 
বিদআতের উদ্ভব ঘটিয়েছে, যা.দিয়ে রাসূলগণ প্রেরতি হননি । 

এমনকি তাদের অধিকাংশ আল্লাহ্‌র হককে লঘু ও হেয় প্রতিপন্ন করেছে। আল্লাহ্‌র হক বর্জন 

তাবাকাতুশ শাফিইয়াহ কিতাবের প্রথমদিকে- তার জীবনী আলোচনায়-আমি সুন্নাহ্‌ ও তার 
ব্যাখ্যায় তার কবিতা এবং হিকমত ও উপদেশ-প্রজ্ঞা বিষয়ে তার কবিতার একটি উল্লেখযোগ্য 
পরিমাণ উদ্ধৃত করেছি। তার ইনতিকাল হয়েছিল মিসরে দুইশ চার হিজরীর রজব মাসের শেষ 
দিকে বৃহস্পতিবার অথবা মতান্তরে শুক্রবার । তখন তার বয়স হয়েছিল চুয়ান্ন বছর । তিনি ছিলেন 
সুন্দর গৌর বর্ণের, দীর্ঘদেহী এবং প্রভাব বিস্তারকারী ব্যক্তিত্সম্পন্ন ছিলেন। শীআদের 
বিরুদ্ধাচরণে মেহেদি দ্বারা খিজাব ব্যবহার করতেন। আল্লাহ্‌ তাকে রহম করুন এবং তার 
নিবাসকে মর্যাদামপ্তিত করুন । 
ইব্‌ন আবদুল আযীয মিসরী মালিকী, হাসান ইব্‌ন যিয়াদ আল-লু'লুঈ আল-কুফী আল-হানাফী, 
মুসনাদে তায়ালিসীর গ্রন্থকার অন্যতম হাঁফিজুল হাদীস আবূ দাউদ সুলায়মান ইবৃন দাউদ 
তায়ালিসী, আবু বাদ্‌র শুজা' ইবনুল ওয়ালীদ, আবু বক্র আল-হানাফী, আবদুল কারীম, আবদুল 
ওয়াহ্হাব ইব্‌ন আতা আল-খাফ্ফাফ ৷ অভিধানবিদ ইমাম নাযূর ইব্‌ন শুমায়ন এবং অন্যতম 
ইতিহাসবিদ বিদ্বান হিশাম ইবৃন মুহাম্মদ ইবনুস সাইব কালবী প্রমুখ ।. 


২০৫ হিজরীর আগমন 
এ বছর মামুন তাহির ইবনুল হুসায়ন ইব্‌ন মুসআবকে বাগদাদ, ইরাক ও খুরাসানসহ সন্নিহিত 


www.almodina.com 


Contents 


৪৩৮ আল-বিদায়া ওয়ান নিহায়া 


পূর্বাঞ্চলের নায়িব নিযুক্ত করেন। তার প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন এবং তার মর্যাদা অনেক উন্নীত 
করেন। এর কারণ ছিল উযীর হাসান ইবৃন সাহলের সুওয়াদ (দাতের বিশেষ ধরনের) রোগে 
আক্রান্ত হওয়া । রাক্কা ও আল-জাযীরায় তাহিরের স্থানে মামূন ইয়াহইয়া ইব্‌ন মুআযকে নিযুক্ত 
করেন। আবদুল্লাহ্‌ ইব্‌ন তাহির ইবনুল হুসায়ন এ বছর বাগদাদে আগমন করেন। তার পিতা 
তাকে রাক্কায় স্থলাভিষিক্ত করে এসেছিলেন এবং নাস্র ইব্‌ন শাবৃছের বিরুদ্ধে যুদ্ধ করার 
আদেশ দিয়েছিলেন । মামূন ঈসা ইব্‌ন ইয়াধীদ আল-জুলুদীকে যুত্তীদের (জাটদের) বিরুদ্ধে 
যুদ্ধের দায়িত্ব প্রদান করেন এবং ইবৃন মুহাম্মদ ইবৃন আবূ খালিদকে আযারবাইজানের শাসক নিযুক্ত 
করেন । এ বছর মিসরের নায়িব আসসারী ইবনুল হাম্মাম সেখানে ইনতিকাল করেন । সিন্ধুর নায়িব 
দাউদ ইব্‌ন ইয়ামীদ ইনতিকাল করলে একলাখ দিরহাম (রাজস্ব) প্রদানের শর্তে বিশ্র ইব্‌ন 
দাউদকে সেখানকার নায়িব নিযুক্ত করা হয়। এ বছর হাজীদের হজ্জের আমীর ছিলেন হারামায়নের 
নায়িব উবায়দুল্লাহ্‌ ইবনুল হুসায়ন। 

ইবৃন আতিয়্যা অথবা আবদুর রহমান ইব্‌ন আসকার প্রমুখ । 


আবু সুলায়মান দারানী | 

ইনি নেক আমলকারী শীর্ষ আলিমদের অন্যতম (শ্রেষ্বুযুর্ণ) ; মূল নিবাস ওয়াসিভে । পরে 
দামিশকের পশ্চিমাঞ্চলীয় দারিয়া নামক গ্রামে বসবাস করেন । সুফিয়ান সাওরী প্রমুখ হতে হাদীস 
আহরণ করেন । তার কাছে হাদীস শ্রবণ করেছেন আহমদ ইব্‌ন আবুল হাওয়ারী (১1১৯) ও 
একদল মনীষী । হাফিয ইব্‌ন আসাকির তার সনদে বর্ণনা করেছেন । তিনি বলেন, আলী ইবনুল 
হাসান ইব্‌ন আবুর রাবী“ যাহিদকে আমি বলতে শুনেছি, তিনি বলেন, আমি ইবরাহীম ইব্‌ন 
আদহামকে বলতে শুনেছি, তিনি বলেন, আমি ইব্ন আজলানকে কাকা ইব্‌ন হাকীম সূত্রে আনাস 
ইব্‌ন মালিক (রা) হতে উদ্ধৃত করতে শুনেছি। তিনি বলেছেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলেছেন 8 ০০ 
Us 4552 42533 401 ৮৮৪ 0১201 ০4৮11 এ ৮০০০ ‘যে ব্যক্তি যুহরের পূর্বে চার 
রাকআত সুন্নাত আদায় করবে আল্লাহ্‌ তাকে তার এঁ দিনের গোনাহ মাফ করে দিবেন’ আবুল 
কাসিম কুশায়রী বলেছেন, আবু সুলায়মান দারানী হতে বর্ণিত হয়েছে। তিনি বলেন, আমি এক 
(কিস্সা বর্ণনাকারী পেশাদার) ওয়ায়েজের মজলিসে আসা-যাওয়া করতাম । একদিন তার 
কথাবার্তা আমার কলবে ক্রিয়া করল। সেখান হতে উঠে আসার পর আমার কলবে তার কিছুই 
অবশিষ্ট রইল না। আমি দ্বিতীয়বার তার কাছে গেলে তার কথা তার মজলিস থেকে উঠার 
পরেও এবং রাস্তায় আমার অন্তরে ক্রিয়া করে রাখল । আমি তৃতীয়বার তার কাছে গেলাম । 
এবার তার কথা আমার বাড়িতে ফিরে আসা পর্যন্তও আমার অন্তরে ক্রিয়া বিস্তার, করে রাখল । 
আমি তখন হতে তাসাওউফের তরীকার বিরুদ্ধাচরণের উপকরণসমূহ নষ্ট করে ফেললাম এবং 
তরীকার একান্ত অনুসারী হয়ে গেলাম । আমি এ ঘটনা ইয়াহইয়া ইব্‌ন মুআযকে শোনালে তিনি 
বললেন, ‘চড়ুই কুরকী (বড় পা লম্বা ঘাড় বিশিষ্ট সারস জাতীয়) পাখি শিকার করেছে। চড়ুই দ্বারা 


www.almodina.com 








Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৪৩৯ 


পেশাদার ওয়ায়েজকে এবং সারস দ্বারা আবু সুলায়মানকে বুঝালেন। (অর্থাৎ ক্ষুদ্রে পাখি বড় পাখি 
শিকার করেছে ।) | 

আহমদ ইব্‌ন আবুল হাওয়ারী বলেছেন, আমি আবু সুলায়মানকে বলতে শুনেছি “কারো 
অন্তরে কোন ভাল বিষয়ের ইলহাম হলেও হাদীসে সে বিষয়টি না শোনা পর্যন্ত তা আমলে পরিণত 
করার অবকাশ নেই । হাদীসেও বিষয়টি অবগত হওয়ার পর তদনুসারে আমল করলে তা হবে 
নুরুন আলা নুর’ (সোনায় সোহাগা)। জুনায়দ বলেন, আবু সুলায়মান বলেছেন, (সুফী) সম্প্রদায়ের 
সূক্ষ্ম রহস্যসমূহের কোন রহস্য অনেক সময় আমার অন্তরে উদ্ভাসিত হয় । কিন্তু আমি দুই বিশ্বস্ত 
সাক্ষী ব্যতীত তা গ্রহণ করি না। দুই সাক্ষী হচ্ছে কুরআন ও সুন্নাহ্‌ ৷ জুনায়দ বলেন, আবু 
সুলায়মান আরো বলেছেন, শ্রেষ্ঠ আমল হচ্ছে নফ্স ও প্রবৃত্তির কামনা-বাসনার বিপরীত করা । 
তিনি বলেছেন, প্রতিটি জিনিসের একটি “আলামত (পূর্বাভাষ) রয়েছে । আল্লাহ্র ভয় কান্না বর্জন 
করা আল্লাহ্র মদদ হতে বঞ্চিত হওয়ার আলামত । তিনি বলেছেন, প্রতিটি বস্তুর জং আছে 
কলবের নূরের জন্য জং হচ্ছে পেট পুরে আহার করা । তিনি বলেছেন, স্ত্রী-পরিবার, ধন-সম্পদ ও 
সন্তান-সন্ততি যা কিছু আল্লাহ্‌ হতে তোমাকে ব্যস্ত ও অমনোযোগী রাখে তাই দুর্ভাগ্য-অপয়া 
স্বরূপ । তিনি বলেছেন, এক রাতে আমি মিহরাবে দু'আ করছিলাম । আমার দুই হাত ছিল 
প্রসারিত। ঠাণ্ডা আমাকে কাবু করে ফেললে আমি একটি হাত গুটিয়ে নিলাম এবং অন্য হাত 
প্রসারিত রেখে দু'আ করতে থাকলাম । ইতিমধ্যে আমার চোখে নিদ্রার চাপ দেখা দিলে আমি 
ঘুমিয়ে গেলাম । তখন এক অদৃশ্য আওয়াযদাতা আমাকে আওয়ায দিয়ে বলল, হে আবু সুলায়মান 
! আমরা এ (প্রসারিত) হাতে তার যা প্রাপ্য তা দিয়ে দিলাম, অন্য হাতটি থাকলে আমরা তাতেও 
রেখে দিতাম । আবু সুলায়মান বলেন, তখন আমি নিজের উপর এ কসম সাব্যস্ত করলাম যে, 
শীত.হোক, গরম হোক আমি আমার দুই হাত উন্মুক্ত রেখেই দু'আ করব। তিনি বলেছেন, এক 
রাতে আমি আমার নির্ধারিত ওযীফা আদায় না করেই ঘুমিয়ে গেলাম । আমি (স্বপ্নে) দেখলাম 
যেন, এক সুন্দরী হুরী আমাকে বলছে আমাকে বিশেষ পর্দার অন্তরালে (হিফাজতে রেখে) পাচশ 
বছর ধরে তোমার জন্য লালন-পালন করা হচ্ছে, আর তুমি ঘুমিয়ে থাকছ ? 


আহমদ ইব্‌ন আবুল হাওয়ারী বলেন, আমি আবু সুলায়মানকে বলতে শুনেছি, জান্নাতে কিছু 
নহর আছে যার দুই তীরে অনেক তাবু আছে। যাতে হুরগণ অবস্থান করেন। আল্লাহ্‌ বিশেষ 
ব্যবস্থাপনায় হুরীদের সৃষ্টি করেন। তাদের সৃষ্টি পরিপূর্ণ হলে ফেরেশতারা তাদের জন্য তাবু স্থাপন 
করেন। তাদের এক একজন এক বর্গমাইল ব্যাপী প্রশস্ত একটি সোনার চেয়ারে উপবিষ্ট থাকেন, 
হতে বেরিয়ে এসে সে সব নহরের তীরে বিনোদন করবে- যতক্ষণ মন চায়। পরে তারে 
প্রত্যেকে এক একজন হুর নিয়ে নির্জনে অবস্থান করবে । আবু সুলায়মান বলেন, যারা জান্নাতের 
নহরসমূহের তীরে সে কুমারীদের সংগলাভের প্রত্যাশী তাদের অবস্থা দুনিয়ায় কীরূপ হওয়া 
বাঞ্চনীয় ৷ 


আহমদ আরো বলেন, আমি আবু সুলায়মানকে বলতে শুনেছি অনেক সময় আমার পাচ রাত 
অতিবাহিত হয়ে গিয়েছে এমন অবস্থায় যে, আমি সুরা ফাতিহার পরে একটি আয়াতও পাঠ 
করতাম না ; তার মর্ম নিয়ে ভাবতে থাকতাম ৷ অনেক সময় কুরআনের এমন কোন আয়াত এসে 


www.almodina.com 


Contents 


880 আল-বিদায়া ওয়ান নিহায়া 


যেত যাতে বুদ্ধি উড়ে যেত। মহাপবিত্র সে সত্তা যিনি পরে তা ফিরিয়ে দিতেন । আমি তাকে 
আরো বলতে শুনেছি, দুনিয়া ও আখিরাতের সমস্ত কল্যাণের মূলে রয়েছে মহিয়ান গরিয়ান 
আল্লাহ্‌কে ভয় করা । দুনিয়ার চাবিকাঠি পেটপুরে খাওয়া । আখিরাতের চাবি ক্ষুধা । একদিন তিনি 
আমাকে বললেন, হে আহমদ ! অল্প পরিমাণ ক্ষুধা, অল্প পরিমাণ বক্ত্রহীনতা, অল্প পরিমাণ দ্রারিদ্র্ 
ও অল্প পরিমাণ সবর- এতেই তোমার পৃথিবীর জীবন ফুরিয়ে যাবে । আহমদ বলেন, আবূ 
সুলায়মানের একদিন নুনসহ গরম রুটির চাহিদা হল । আমি তার জন্য তা নিয়ে এলে তিনি তাতে 
এক কামড় দিয়ে তা ফেলে দিলেন এবং কেঁদে কেদে বলতে লাগলেন, হে পালনকর্তা ! আমার 
চাহিদা আমাকে নগদে দিয়ে দেয়া হল ! আমার মেহনত ও আমার দুর্ভাগ্য দীর্ঘ করে ফেললাম । 
অথচ আমি একজন নায়িব হওয়ার দাবীদার । এর পরে তিনি মহিয়ান গরিয়ান আল্লাহ্‌র সংগে 
মিলিত হওয়া পৰ্যন্ত নুনের স্বাদ আস্বাদন করেননি । আহমদ বলেন, আমি তাকে বলতে শুনেছি, 
আমি আমার প্রবৃত্তির ব্যাপারে. এক মুহূর্তের জন্যও তুষ্ট হইনি । এখন যদি আমার নিজের কাছে 
আমার অবনমিত হওয়ার ন্যায় আমাকে অবনমিত করার উদ্দেশ্যে সমস্ত পৃথিবীবাসী সমবেত হয় 
তারা তাতে সমর্থ হবে না। আমি তাকে বলতে শুনেছি, যে নিজের সত্তার কোন মূল্য রয়েছে বলে 
মনে করবে সে খিদমতের (তরীকতের সাধনার) মধুর স্বাদ আস্বাদন করবে না। আমি তাকে 
বলতে শুনেছি, “যে আল্লাহ্‌র প্রতি সুধারণা পোষণ করল পরে তা গোপন করল না এবং তার 
আনুগত্য করল না সে আত্মপ্রতারিত। তিনি আরো বলেছেন, বান্দার উপর “আশা'-র চেয়ে “ভয়' 
প্রবলতর থাকা বাঞ্ছনীয় ; ভয়ের উপরে আশা প্রাধান্য বিস্তার করলে কলব নষ্ট হয়ে যাবে। 

একদিন তিনি আমাকে বললেন, “সবরের উপরেও কোন স্তর আছে ?” আমি বললাম, জ্বী 
হ্যা, অর্থাৎ রিযা (আল্লাহ্‌র ফায়সালায় নিরংকুশ তুষ্টি এবং বান্দার প্রতি আল্লাহ্‌র সত্তুষ্টি)। এ কথা 
শুনে তিনি এত জোরে চিৎকার দিলেন যে তিনি অচেতন হয়ে গেলেন । পরে চেতনা ফিরে 
আসলে বললেন, যখন সবরকারীদের অবস্থাই এই যে, (কুরআনের ঘোষণা অনুযায়ী) “বিনা 
হিসাবে তাদের প্রতিদান পরিপূর্ণ করে দেয়া হবে ।” তা হলে অপর দল অর্থাৎ “যাদের প্রতি সন্তুষ্ট 
বিঘোষিত” তাদের সম্পর্কে তুমি কী ধারণা করতে পার ? তিনি বলতেন, আমার কাছে এটা 
আনন্দদায়ক নয় যে, দুনিয়া ও তার শুরু হতে শেষ পর্যন্ত যা কিছু আছে তার আমার হবে এবং 
আমি তা সবধরনের ভাল কাজে ব্যয় করব আর তার বিপরীতে আমি এক পলকের জন্য আল্লাহ্‌ 
হতে অমনোযোগী হব । তিনি বলেছেন, এক যাহিদ (দনিয়াত্যাগী) অপর এক যাহিদকে বললেন, 
“আমাকে উপদেশ দিন !’ তিনি বললেন, “আল্লাহ্‌ যেন তোমাকে সে স্থানে না দেখেন যেখানে 
তিনি তোমাকে নিষেধ করেছেন এবং যেখানে তোমাকে আদেশ করেছেন সেখানে যেন তোমাকে 
অনুপস্থিত না দেখেন।” অপরজন বললেন, আরও কিছু উপদেশ দিন। তিনি বললেন, আমার 
কাছে আর বেশী নেই। 


তিনি বলেছেন, যে তার দিবসে উত্তম কাজ করবে, তার রজনীর জন্য যথেষ্ট হবে এবং যে 
রজনীতে উত্তম কাজ করবে তার দিবসের জন্য যথেষ্ট হবে । কোন কামনা-বাসনা বর্জনে যে 
সত্যাশ্রয়ী হবে আল্লাহ্‌ তার অন্তর হতে তা বিদূরিত করে দিবেন । আল্লাহ্‌র জন্য যে “কামনা' বর্জন 
করা হল সে অন্তরকে সে কামনার কারণে আযাব দেয়া হতে আল্লাহ্‌ অনেক মহান। তিনি 
বলেছেন, যখন দুনিয়া কোন কলবে বসতি করে নেয় তখন আখিরাত সে কলব হতে প্রস্থান করে। 


www.almodina.com 


Contents 
আল-বিদায়া ওয়ান নিহায়া 88১ 


জর কোন কলবে আখিরাত অবস্থানকারী হলে দুনিয়া এসে তার সংগে ঠেলাঠেলি করে। কিন্তু 
কোন কলবে দুনিয়া অবস্থান করলে আখিরাত তার সংগে ঠেলাঠেলি করে না। কেননা, দুনিয়া 
ইতর আর আখিরাত ভদ্ব । কোন ভদ্রের জন্য কোন ইতরের সংগে ঠুকাঠুঁকি করা সমীচীন নয় । 


আহমদ ইব্‌ন আবুল হাওয়ারী বলেন, একরাতে আমি আবু সুলায়মানের কাছে অবস্থান 
করলাম । আমি তাকে বলতে শুনলাম, (হে আল্লাহ্‌ !) তোমার ইয্যত ও মাহাত্যের কসম ! যদি 
তুমি আমার গোনাহসমূহের জন্য আমাকে ধরপাকড় কর তবে আমি অবশ্যই তোমার ক্ষমার জন্য 
তোমাকে ধরাধরি করব । যদি তুমি আমাকে আমার কৃপণতার জন্য ধরপাকড় কর, তবে আমি 
অবশ্যই তোমাকে তোমার দান-বদান্যতার জন্য ধরাধরি করব । তুমি আমাকে জাহান্নামে নিয়ে 
যাওয়ার আদেশ দিলে আমি জাহান্নামবাসীকে অবহিত করব যে, আমি অবশ্যই তোমাকে 
ভালবাসি । তিনি বলতেন, সব মানুষও যদি সত্যের ব্যাপারে সন্দিহান হয় আমি একাকী তাতে 
সন্দিহান হতাম না। তিনি বলতেন, আল্লাহ্‌ তা'আলা যত কিছু থেকে পানাহ চাওয়ার জন্য সৃষ্টি 
করেছেন সেগুলোর মধ্যে ইবলীস আমার কাছে হীনতম । আল্লাহ যদি আমাকে শয়তান হতে 
আশ্রয় প্রার্থনার আদেশ না দিতেন তবে আমি কখনও তার থেকে আশ্রয় প্রার্থনা করতাম না। যদি 
সে আমার সামনে আত্মপ্রকাশ করে তবে আমি সরাসরি তার গালেই চড় কষে দিব। তিনি 
বলেছেন, বিরান ভাংগা ঘরের দেয়ালে সিদ কাটার জন্য চোর আসে না। যেহেতু সে যে কোন 
দিক থেকে তাতে প্রবেশ করতে পারে । চোর আসে সমৃদ্ধ-আবাদ ঘরে। অনুরূপ ইবলীসও শুধু 
(ইবাদতে) আবাদ কলবের কাছে আসে তাকে স্থলিত করার জন্য এবং তাকে চেয়ার (সম্মানের 
অবস্থান) হতে নামিয়ে তার সর্বাধিক প্রিয় ও দামী বস্তু ছিনিয়ে নেয়ার জন্য । 


তিনি বলতেন, বান্দা যখন ইখলাস ও নিষ্ঠা সম্পন্ন হয় তখন তার সব ওয়াসওয়াসা (কুচিন্তা ও 
কুমন্ত্রণা) ও স্বপ্ন অর্থাৎ স্বপ্নদোষ বিদুরিত হয় । তিনি বলেছেন, বিশ বছর আমি এমন অতিবাহিত 
করেছি যে, আমার স্বপ্নদোষ হয়নি । পরে আমি মক্কায় গেলাম এবং একদিন আমার ইশার 
সালাতের জামাআত ছুটে গেল। সে রাতে আমার স্বপ্নদোষ হল। তিনি বলেছেন, আল্লাহ্‌র সৃষ্টির 
মধ্যে এমন একটি (বিশিষ্ট) সম্প্রদায়ও আছেন জান্নাত ও তাতে বিদ্যমান নিআমতরাজী আল্লাহ্‌ 
হতে তাদের অমনোযোগী করবে না । সুতরাং তারা আল্লাহ্‌কে ছেড়ে দুনিয়ার প্রতি মনোযোগী হবে 
কী রূপে? তিনি বলেছেন, আল্লাহ্‌র কাছে দুনিয়ার মূল্য মশার পাখা হতেও নগণ্য । সুতরাং তাতে 
অনীহা ও বৈরাগ্যের কী মূল্য আছে ? অনীহা (যুহ্দ) তো হবে জান্নাত ও ডাগর চোখা হুরীদের 
ব্যাপারে । যাতে আল্লাহ্‌ তোমার অন্তরে তাকে ব্যতীত অন্য কিছু দেখতে না পান । জুনায়দ বলেন, 
একটি বিষয় আবু সুলায়মানের নামে বর্ণিত রয়েছে, যা আমার কাছে অত্যন্ত সুন্দর মনে হয়। তা 
এই “যে নিজেকে নিয়ে নিমগ্র হবে সে মানুষ থেকে নির্লিপ্ত হবে এবং যে তার রবকে 
(পালনকর্তাকে) নিয়ে নিমগ্ন হবে সে মানুষ ও নিজ সত্তা হতে নির্লিপ্ত হবে।” তিনি বলেছেন, 
উত্তম দান সে দান যা প্রয়োজনের অনুকূলে হয় । তিনি বলেছেন, যে ব্যক্তি হালালরূপে এবং ভিক্ষা 
প্রার্থনা ও মানুষের কাছে হাত পাতা হতে আত্মরক্ষার জন্য দুনিয়া সন্ধান করবে সে আল্লাহ্র সংগে 
সাক্ষাতের (কিয়ামতের) দিন তার সংগে এমনভাবে সাক্ষাত করবে যে, তার চেহারা হবে পূর্ণিমার 
রাতের চাদের ন্যায় । আর যে গর্ব-গৌরব করার জন্য এবং ধন-সম্পদের প্রতিযোগিতার উদ্দেশ্যে 
হালাল উপায়ে দুনিয়া সন্ধান করবে সে আল্লাহ্‌র সংগে সাক্ষাতের দিন তার উপরে তার রাগাবিত 


আল-বিদায়া ওয়ান নিহায়া (১০৬৬8109০01 





Contents 


৪৪২ আল-বিদায়া ওয়ান নিহায়া 


অবস্থায় সাক্ষাত করবে । মারফ' হাদীসেও অনুরূপ বর্ণিত হয়েছে । তিনি আরো বলেছেন, একদল 
লোক সম্পদ ও তা সঞ্চয়ে ধনাঢ্যতা সন্ধান করেছে তারা তাদের এ ধারণায় ভ্রান্তির শিকার 
হয়েছে। শুনে রাখ ! ধনাঢ্যতা নিহিত রয়েছে অল্পে তুষ্টিতে। তারা আরাম সন্ধান করেছে 
(সম্পদের) আধিক্যের মধ্যে, অথচ আরাম রয়েছে স্বল্পতায়। তারা সম্মান চায় সৃষ্টির কাছে, অথচ 
তা রয়েছে তাকওয়া ও আল্লাহ্‌ ভীতিতে । তারা আরাম-আয়েশ-বিলাসিতা খুঁজেছে কোমল মিহি 
পোশাক, সুস্বাদু খাবার, সুউচ্চ সুদৃশ্য বাসস্থানে, অথচ তা রয়েছে ইসলাম, ঈমান, নেক আমল, 
অপরের দোষ আবৃত রাখা ও ক্ষমা-মার্জনা এবং আল্লাহ্‌র যিকিরের মধ্যে । তিনি বলতেন, রাত 
জেগে ইবাদত করা না থাকলে দুনিয়াতে বেঁচে থাকা আমি পসন্দ করতাম না। আমি দুনিয়াকে 
গাছরোপণ করা এবং খাল খনন করার জন্য ভালবাসি না, আমি তাকে ভালবাসি (গরমের) দুপুরের 
সিয়াম পালন ও রাতের কিয়াম-ইবাদতের জন্য ৷ তিনি বলেছেন, ইবাদতকারীরা তাদের রাতে 
ক্রীড়ামত্তদের ক্রীড়ার চেয়ে অধিক স্বাদ অনুভব করে । তিনি বলেছেন, অনেক সময় আনন্দ গভীর 
রাতে আমাকে স্বাগতম জানায় এবং অনেক সময় আমি কলবকে আনন্দে হাসতে দেখি । তিনি 
বলেছেন, কলবের উপর দিয়ে এমন অনেক সময় অতিবাহিত হয় যখন তা আনন্দ মত্ততায় নাচতে 


থাকে । তখন আমি বলি, জান্নাতীরা যদি এমন কিছুতে নিমগ্ন থাকে তবে অবশ্যই তারা সুখময় 
জীবনে রয়েছে। 


আহমদ ইব্‌ন আবুল হাওয়ারী বলেন, আমি আবু সুলায়মানকে বলতে শুনেছি, একবার আমি 
সিজদা অবস্থায় আমার ঘুম চেপে এল । হঠাৎ দেখলাম তাকে- অর্থাৎ হুরীকে, সে তার পায়ের 
গোড়ালী দিয়ে আমাকে নাড়া দিল । সে আমাকে বলল, হে আমার প্রিয় : তোমার দু'চোখ ঘুমুচ্ছে, 
অথচ বাদশা জেগে জেগে তাহাজ্জুদ আদায়কারীদের তাহাজ্জুদ আদায় দেখছেন । সংকট (দুর্ভাগ্য) 
সে চোখের জন্য যা ন্দ্রার স্বাদকে প্রতাপশালীর সংগে মুনাজাতের চেয়ে প্রাধান্য দেয়। উঠ ! 
অবসর লাভের সময় নিকটবর্তী হয়েছে এবং প্রেমাম্পদরা এক অপরের সংগে সাক্ষাত করছে। এ 
সময় এ কোন্‌ নিদ্রা? আমার প্রিয় ! আমার চোখের শীতলতা, তোমার দুই চোখ ঘুমুচ্ছে অথচ 
আমি লালিত আছি সংরক্ষিত স্থানে বিশেষ তন্বাবধানে- এত এত কাল ধরে ? আবু সুলায়মান 
বলেন, আমি অস্থির হয়ে লাফিয়ে উঠলাম এবং তার ভ€সনার কারণে লজ্জায় ঘেমে গেলাম । তার 
কথার মধুর স্বাদ তখনও আমার কানে ও হৃদয়ে অনুভব করছিলাম । 


আহমদ বলেন, একবার আমি আবু সুলায়মানের কাছে গিয়ে দেখলাম, তিনি কীদছেন । আমি 
বললাম, আপনার কী হয়েছে? তিনি বললেন, গত রাতে আমাকে হুমকি দেয়া হয়েছে। আমি 
বললাম, কে আবার আপনাকে হুমকি দিল? তিনি বললেন, আমি আমার মিহরাবে ন্দ্রামগ্ন ছিলাম । 
হঠাৎ (স্বপ্নে) দুনিয়ার সেরা এক সুন্দরী তরুণীর কাছে দাড়ালাম, যার হাতে ছিল একটি পৃষ্ঠা এবং 
সে বলছিল, হে শায়খ ! ঘুমুচ্ছেন? আমি বললাম, যার চোখে ঘুম চেপে আসে সে ঘুমাতে বাধ্য 
হয়। সে বলল, কক্ষণো নয়, জান্নাতের প্রার্থীরা ঘুমায় না। পরে সে বলল, আপনি কি পড়তে 
জানেন ? আমি বললাম, হ্যা । পরে কাগজটি তার হাত হতে নিয়ে নিলাম । দেখলাম তাতে লিখা 
রয়েছে- (কবিতা) 


টি i ঠ 2 EE ৪ পপ. 
GLa ৪১০ ৪ 1১৯৯1 ৮ + ০৯০০ ০০৯ ০০ ১৯৭ এ ol 


www.almodina.com 


Contents 
আল-বিদায়া ওয়ান নিহায়া 8৪৩ 


১৮৭ ০৪ UA Sy + li ৬১ | ০৯০ ha 
- Sil ৬৪ ১৯911 poll ০ + IS bl bla a BES 
(“ক্ষণিকের) স্বাদ তোমাকে জান্নাতের সুউচ্চ কক্ষসমূহে কল্যাণবতীদের সংগে সুন্দর 
জীবনের ব্যাপারে অমনোযোগী করেছে। তুমি যেখানে জীবন যাপন করবে চিরস্থায়ী, সেখানে নেই 
মৃত্যু, তুমি সুন্দরীদের সংগে আয়েশী জীবন যাপন করবে। তুমি নিদ্রা ত্যাগ করে সজাগ হও ; 
কেননা ঘুম থেকে অনেক উত্তম হচ্ছে কুরআন নিয়ে ‘তাহাজ্জুদ’ - রাত জাগরণ করা ।” 
আবু সুলায়মান বলেছেন, তোমাদের লজ্জা হয় না যে তিন দিরহামের “আবা পরিধান করে 
এবং তার অন্তরে পাচ দিরহামের আবার প্রতি আকর্ষণ থাকে । তিনি আরো বলেছেন, যারা অন্তরে 
কামনা বাসনা রয়েছে এমন কারো জন্য যুহ্দ ও দুনিয়া বিমুখতা প্রদর্শন করা জাইয নয়। হ্যা, যদি 
তার অন্তরে কামনা-বাসনার কিছুই না থাকে তখন তার জন্য ‘আবা পরিধান করে মানুষের কাছে 
তার দুনিয়াত্যাগী হওয়া প্রকাশ করা জাইয হবে । কেননা, তা দুনিয়াত্যাগীদের আলামতসমূহের 
অন্যতম আলামত । তবে যদি সে মানুষের দৃষ্টি হতে এবং তার যুহ্দ ও দুনিয়া বিমুখিতা হতে 
আচ্ছাদন সৃষ্টির উদ্দেশ্যে দুইখানা সাদা কাপড় পরিধান করে তবে তা ‘আবা পরিধানের চেয়ে তার 
যুহ্দ.দরবেশী রক্ষায় অধিক নিরাপদ হবে। 


তিনি বলেছেন, যদি কোন সৃফীকে দেখ যে সৃফ (সুফীদের পশমী পোশাক) পরিধানে সৌন্দর্য 
পিয়াসী হয় তবে সে সুফী নয়। এ উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তিগণ হচ্ছেন তুলা (সৃতী পোশাক) 
ব্যবহারকারিগণ- আবু বকর (রা) ও তার অনুসারিগণ । অন্য কেউ বলেছেন, যদি তুমি কোন 
ফকীরের পোশাকে তুমি তার (ফকীরীর) দ্যুতি দেখতে পাও তবে তুমি তার সফলতার ব্যাপারে 
নিরাশ হতে পার । আবু সুলায়মান বলেছেন, “ভাই' হচ্ছে সে ব্যক্তি যার দর্শনই তার কথা বলার 
আগে তোমাকে উপদেশ দিবে । ইরাকে আমি আমার বন্ধুদের মধ্যে এক “ভাইকে দেখতাম এবং 
এক মাস যাবত তাকে দেখে উপকৃত হয়েছি । আবু সুলায়মান বলেছেন, আল্লাহ্‌ তা'আলা বলেন, 
হে আমার বান্দা ! তুমি যতদিন আমাকে লজ্জা করবে ততদিন আমি মানুষকে তোমার দোষ 
ভুলিয়ে দিব, পৃথিবীর মাটিকে তোমার পাপ বিস্মৃতি করে দিব, উম্মুল কিতাব আমলনামা হতে 
তোমার ক্রটি-বিচ্যুতিগুলো মুছে দিব এবং কিয়ামতের দিন তোমার হিসাব নিয়ে কবাকষি করব 
না। আহমদ বলেন, আমি আবু সুলয়ামানকে সবর সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বললেন, 
“আল্লাহ্‌র কসম ! তুমি তোমার কাঙ্ক্ষিত বিষয়ে সবরে সমর্থ হচ্ছ না। সুতরাং তোমার 
অপসন্দনীয় বিষয়ে তুমি কি করে তাতে সমর্থ হবে । 

আহমদ বলেন, আমি একদিন তার সামনে (দুঃখ ভারাক্রান্ত) দীর্ঘশ্বাস ফেললাম । তিনি 
বললেন, কিয়ামতের দিন তোমাকে এ দীর্ঘশ্বাস সম্পর্কে জিজ্ঞাসা করা হবে । যদি তা তোমার 
বিগত কোন পাপের কারণে হয় তবে তো তা তোমার জন্য উত্তম ; আর যদি তা দুনিয়ার কোন 
কিছু কিংবা কোন কামনা-বাসনা হারিয়ে যাওয়ার কারণে হয় তবে তোমার জন্য দুর্ভাগ্য । তিনি 
বলেছেন, তরীকতের পথ হতে শুধু তারা ফিরে এসেছে। (বিমুখ হয়েছে) যারা আল্লাহ্‌ পর্যন্ত 
পৌছার পূর্বে ফিরে এসেছে। আল্লাহ্‌ পর্যন্ত পৌছার পরে কেউ ফিরে আসে না। তিনি বলেছেন, 
যারা আল্লাহ্‌র না-ফরমানী করে তারা আল্লাহ্‌র কাছে হেয় হওয়ার কারণই তার না-ফরমানী করে। 





www.almodina.com 


Contents 


888. আল-বিদায়া ওয়ান নিহায়া 


তারা আল্লাহ্‌র কাছে সম্মানের পাত্র হলে এবং দামী হলে অবশ্যই তিনি তাদেরকে তার বিরদ্ধাচরণ 
করা হতে বাধাগ্রস্ত করতেন এবং তাদের ও গোনাহের মধ্যে অন্তরায় হয়ে যেতেন । তিনি 
বলেছেন, কিয়ামতের দিন রহমানের সংগে উপবিষ্ট তার সভাষদবর্গ তারা, যাদের মধ্যে তিনি 
এসব চরিত্র গুণ গচ্ছিত রেখেছেন- ভদ্রতা-বদান্যতা, স্থৈর্য, ইল্ম, হিকমত-প্রজ্ঞা, কোমলতা, 
দয়ার্্রতা, অনুখহশীলতা, ক্ষমা-মার্জনা, দান-অনুদান ও করুণা । 

ফিরিশতাদের দেখতে পান এবং তারা তার সংগে কথা বলে । আবূ সুলায়মান কোন সীমান্ত 
অঞ্চলের দিকে চলে গেলেন । এসময় জনৈক শাম (সিরিয়া) বাসী স্বপ্নে দেখল, “সে ফিরে না 
আসলে তারা ধ্বংস হয়ে যাবে ।” তখন তারা তার সন্ধানে বের হল এবং অনেক অনুনয়-বিনয় 
করে তাকে ফিরিয়ে আনল । 


তার মৃত্যুর সময় নিয়ে অনেক মতভেদ হয়েছে। কেউ বলেছেন, দুইশ চার হিজরী সনে 
তিনি ইনতিকাল করেন। কারো মতে দুইশ পাঁচ সনে এবং কারো মতে দুইশ পনের হিজরীতে 
এমনকি কারো মতে দুইশ পঁয়ত্রিশ হিজরীতে । আল্লাহই সমধিক অবগত । আবু সুলায়মানের 
মৃত্যুর দিন মারওয়ান তাতারী বললেন, তার কারণে সমগ্র মুসলিম উম্মাহ বিপদগ্রস্ত হল। আমার 
বক্তব্য, তাকে দারিয়া গ্রামের সম্মুখ প্রান্তে (ও কিবলা প্রান্তে) দাফন করা হয় । তার কবর সেখানে 
(আজও) প্রসিদ্ধ এবং তার উপরে সৌধ নির্মাণ করা হয়েছে। তার সামনের (কিবলার) দিকে 
একটি মসজিদ আছে, যা আমীর নাহিযুদ্দীন উমর আন্-নাহরাওয়ালী নির্মাণ করেছেন । তিনি 
সেখানে অবস্থানকারীদের জন্য কিছু সম্পত্তিও ওয়াকৃফ করেছেন যার আয় দিয়ে তাদের ব্যয় নির্বাহ 
করা হত । আমাদের (গ্রন্থকার) যুগে মাযারটির সংস্কার করা হয়েছে। ইবৃন আসাকিরের বর্ণনায় 
আমি আবু সুলায়মানের দাফনের স্থান প্রসংগে কোন আলোচনা দেখতে পাইনি । এটা তার পক্ষে 
অত্যন্ত আশ্চর্যের বিষয় । 

ইব্‌ন আসাকির আহমদ ইব্‌ন আবুল হাওয়ারী হতে বর্ণনা করেছেন । তিনি বলেন, আমি স্বপ্নে 
আবু সুলায়মানকে দেখার বাসনা পোষণ করতাম । এক বছর পরে তাকে আমি দেখলাম । আমি 
বললাম, আল্লাহ্‌ আপনার সংগে কী আচরণ করেছেন- হে মু“আল্লিম (উস্তাদজী) ! তিনি 
বললেন, হে আহমদ, আমি একদিন বাবুস সাগীর হতে প্রবেশ করলাম, সেখানে সুগন্ধী ডালের 
একটি বোঝা দেখতে পেয়ে তা হতে একটি কাঠি নিয়েছিলাম । পরে তা ফেলে দিয়েছিলাম অথবা 
তা দিয়ে খিলাল করেছিলাম তা আমার মনে নেই। আমি এখন পর্যন্ত তার হিসাব প্রদানে ব্যস্ত 
রয়েছি। আবু সুলায়মানের পুত্র সুলায়মান তীর প্রায় দুই বছর পরে ইনতিকাল করেন। আল্লাহ্‌ তার 
উপর রহম করুন। 


২০৬ হিজরীর আগমন 


এ বছর মামুন দাউদ ইব্ন মাসজুরকে বসরা, দজলা উপকূলের বসতী এবং ইয়ামামা ও 
বাহরায়নের শাসক নিয়োগ করেন এবং তাকে যুও (জাঠ) উপজাতীয়দের দমন করার আদেশ 
প্রদান করেন। এ বছর প্রবল প্লাবণ (বন্যা) দেখা দেয় এবং সাওয়াদ অঞ্চল নিমজ্জিত হয়ে মানুষের 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া 88৫ 


ধন-সম্পদের প্রভূত ক্ষতি সাধন করে। এ বছরে মামূন রাক্কা অঞ্চলের জন্য আবদুল্লাহ্‌ ইব্‌ন 
তাহিরকে শাসনকর্তা নিয়োগ করেন এবং তাকে নাসর ইব্‌ন শাবছের সংগে যুদ্ধ করার আদেশ 
দেন) রাক্কার নায়িব ইয়াহ্ইয়া ইব্‌ন মুআয ইনতিকাল করলে সেখানকার নায়িবের পদ শূন্য হয়। 
ইয়াহ্‌ইয়া মৃত্যুকালে তার পুত্র আহমদকে তার স্থলাভিষিক্ত করে গিয়েছিলেন। কিন্তু মামূন তাতে 
অনুমোদন প্রদান করেননি । আবদুল্লাহ্‌ ইব্‌ন তাহিরের আভিজাত্য এবং রাষ্ট্রীয় বিষয়াদিতে তার 
দূরদশীতার কারণেই মামূন তাকে রাক্কার নায়িব নিয়োগ করেন এবং নাস্র ইব্‌ন শাবছের 
বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হওয়ার জন্য উদ্ুদ্ধ করেন। তার পিতা (তাহির ইবনুল হুসায়ন, যিনি 
ইতিপূর্বে রাক্কার শাসনকর্তা, ছিলেন) খুরাসান হতে পুত্রের কাছে একটি পত্র লিখলেন যাতে 
ন্যায়ের আদেশ, অন্যায়ের নিষেধ এবং কিতাব ও সুন্নাহের অনুসরণের সারগর্ভ উপদেশ ছিল। 
ইব্‌ন জারীর এটি বিশদরূপে উল্লেখ করেছেন। লোকেরা পত্রটির ব্যাপক লেনদেন করেছিল। 
তারা সেটিকে পসন্দ করে পরস্পরে তা হাদিয়ারূপে প্রদান করেছিল। এমনকি বিষয়টি খলীফা 
মামূনের কাছেও উত্থাপিত হলে তিনি তা তার সামনে পাঠ করে শোনাবার আদেশ দিলেন। 
মামূনও সেটিকে অত্যন্ত পসন্দ করলেন এবং পরে সাম্রাজ্যের সমস্ত প্রদেশের শাসকদের কাছে 
তার অনুলিপি পাঠাবার আদেশ দিলেন। এ বছর হাজীদের নিয়ে হজ্জ সম্পাদন করলেন দুই 
হারামের নায়িব উবায়দুল্লাহ্‌ ইবনুল হাসান । এ বছর মৃত্যুবরণকারী বরেণ্যদের মধ্যে রয়েছেন 
মুহাম্মদ আল-আওয়ার কিতাবুল আকল রচয়িতা দাউদ ইবনুল মুহাব্বার, সাবাবা ইব্‌ন সিওয়ার 
(শাবাবা), মুহাযির ইবনুল মাওরিদ (মুওয়াররাদ), অভিধান শাস্ত্রে আল- মুছান্না-এর সংকলক 
কুত্রুব ওয়াহব ইবৃন জারীর এবং ইমাম আহমদের শায়খ ইয়াধীদ ইব্‌ন হারুন (র)। 


২০৭ হিজরীর আগমন 

এ বছর আবদুর রহমান ইব্‌ন আবদুল্লাহ্‌ ইব্‌ন মুহাম্মদ ইব্‌ন উমর ইব্‌ন আলী ইব্‌ন আবু 
তালিব (র) ইয়ামানের আক্কা অঞ্চলে সরকার বিরোধী আন্দোলন গড়ে তোলেন । তিনি মুহাম্মদ 
(নেফসে যাকিয়্যা)-এর বংশধর রাযী রিযা)-র ইমামতের আহ্বান জানাচ্ছিলেন। এর কারণ ছিল 
এ সব অঞ্চলের শাসক ও রাজ কর্মচারীদের চারিত্রিক অধঃপতন ও জনগণের উপর তাদের 
যুলুম-নিপীড়ন। তিনি আত্মপ্রকাশ করলে লোকেরা তার তাতে বায়আত করল । মামূন এক বিশাল 
বাহিনী সহকারে দীনার ইব্‌ন আবদুল্লাহ্‌কে তার বিরুদ্ধে অভিযানে পাঠালেন । তার সংগে আবদুর 
রহমানের জন্য একটি নিরাপত্তা পত্রও ছিল- তার আনুগত্য করার শর্তে । বাহিনী প্রথমে হজ্জ 
পালন করল, পরে ইয়ামান অভিমুখে রওনা করল । তারা পত্রটি আবদুর রহমানের কাছে পাঠিয়ে 
দিলে তিনি আনুগত্য স্বীকার করে নিলেন এবং উপস্থিত হয়ে দীনারের হাতে তার হাত রাখলেন। 
পরে তারা তাকে নিয়ে বাগদাদের উদ্দেশ্যে সফর করলেন এবং আবদুর রহমান সেখানে কাল 
পোশাক পরিধান করলেন। 


এ বছর ইরাক ও সমগ্র খুরাসানের নায়িব তাহির ইবনুল হুসায়ন ইব্‌ন মুসআব ইনতিকাল 
করেন। তিনি রাতে ইশার সালাত আদায় করেছিলেন । সকালে তাকে তার বিছানায় কাপড় 
জড়ানো অবস্থায় মৃত পাওয়া গেল। পরিবারের লোকেরা ফজরের জন্য তার বের হতে বিলম্ব হওয়া 


Wwww.almodina.com - 


Contents 
৪8৪৬ আল-বিদায়া ওয়ান নিহায়া 


লক্ষ্য করলেন। পরে তার ভাই ও চাচা তার ঘরে প্রবেশ করে তাকে মৃত দেখতে পেলেন। 
মামুনের কাছে তার মৃত্যু সংবাদ পৌছলে তিনি বললেন, “দুই হাত ও মুখের কারণে”। সমস্ত 

ংসা সে আল্লাহ্‌র যিনি তাকে আগে নিয়ে গেলেন এবং আমাদের পিছনে রেখে দিলেন । এর 
রহস্য এই যে, মামুনের কাছে এ মর্মে সংবাদ পৌছেছিল যে, একদিন তাহির ভাষণ দিলেন এবং 
সে ভাষণে মিম্বরের উপরে মামুনের জন্য দু'আ করলেন না। এত কিছুর পরও তার পুত্র 
আবদুন্লাহ্‌কে তার স্থলে ওয়ালী (আঞ্চলিক শাসনকর্তা) নিয়োগ করলেন এবং পিতার শাসনভূক্ত 
এলাকার সংগে বর্ধিত করে আল-জাযীরা ও শামকেও তার শাসনভুক্ত করে দিলেন । আবদুল্লাহ্‌ 
তার ভাই তালহা ইব্‌ন তাহিরকে সাত বছর খুরাসানে তার সহকর্মী নিযুক্ত করে রাখলেন। পরে 
তালহার মৃত্যু হলে আবদুল্লাহ্‌ এককরূপে এ বিশাল অঞ্চলে শাসন পরিচালনা করলেন । বাগদাদে 
তার.সহকারী ছিলেন ইসহাক ইব্‌ন ইবরাহীম । তাহির ইবনুল হুসায়নই ছিলেন সে ব্যক্তি যিনি 
(মামুনের জন্য বাগদাদের মসনদাসীন হওয়ার পথ সুগম করেছিলেন এবং) আমীনের দখল হতে 
বাগদাদ ও ইরাক ছিনিয়ে এনেছিলেন ও তাকে হত্যা করেছিলেন। একদিন তাহির মামূনের 
দরবারে উপস্থিত হলেন এবং তাকে কোন প্রয়োজনের কথা বললে তিনি তার পূরণ করে দিলেন। 
পরে মামূন তার দিকে তাকালেন এবং তার চোখ অশ্রু টলমল হয়ে গেল। তাহির তখন তাকে 
বললেন, হে আমীরুল মু'মিনীন ! আপনার কান্নার কারণ কী ? মামূন তাকে তা অবহিত করলেন 
না। তখন তাহির (শাহী দরবারের) খাদিম হুসায়নকে এক লাখ দিরহাম দিয়ে আমীরুল 
মু'মিনীনের কান্নার রহস্য উদ্ঘাটনের দায়িত্ব দিলেন। এক সময় মামূন তাকে তা অবহিত করলেন 
এব তা অন্য কারো কাছে প্রকাশ না করার কথা বলে তার অন্যথার ক্ষেত্রে তাকে হত্যার হুমকি 
দিলেন। (মামূন বলেছিলেন) তার আমার ভাইকে হত্যা করার কথা এবং তাহিরের হাতে তার 
লাঞ্চনা- অপমানের কথা মনে পড়ে গিয়েছিল। আল্লাহ্র কসম ! আমি কোনদিন তা ভুলব না। 
তাহির বিষয়টি নিশ্চিত হওয়ার পর মামূনের সামনে থেকে সরে যাওয়ার উপায় খুঁজতে 
লাগলো । তার চেষ্টা অব্যাহত রইল এবং এক সময় মামুন তাকে খুরাসানের শাসক নিয়োগ 
করলেন এবং মামূন তার সংগে নিজের ব্যক্তিগত খাদিমদের একজনকে পাঠিয়ে দিলেন। মামূন 
খাদিমকে বলে দিলেন যে, তার পক্ষ হতে সন্দেহজনক কিছু দেখতে পেলে তাকে বিষ প্রয়োগ 
করবে । এ কথা বলে তার হাতে অব্যর্থ বিষ দিয়ে দিলেন। পরে যে দিন তাহির খুতবায় মামুনের 
জন্য দু'আ করলেন না তখন খাদিম তার সিরকার (বা ঝোলের) মধ্যে বিষ দিয়ে দিল এবং 
সে রাতেই তিনি মারা গেলেন। এ তাহিরকে যুল-ইয়ামীনায়ন (দুই ডান হাতওয়ালা) নামে 
অভিহিত করা হত । তাহির এক চোখের ট্যারা ছিলেন। এ কারণে কবি আমর ইবৃন নাকতাহ তার 
সম্পর্কে বলেছেন £ 


ঞ 


“হে দুই ডান হাতওয়ালা এবং এক চোখধারী ; এক চোখের ঘাটতি ! তবে একটি অতিরিক্ত 
ডান হাত !! 


“দুহ ডান হাতওয়ালা' নামের সূত্র নিয়ে মতভেদ রয়েছে । কারো মতে তিনি তার বাম হাত 
দিয়ে কারো ডান হাতে আঘাত করে তা কে ফেলেছিলেন । আর কারো কারো মতে কারণ তিনি 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া . 88৭ 


একই সংগে ইরাক ও খুরাসানের ন্যায় দুই বিশালতম প্রদেশের শাসনকর্তা ছিলেন । তিনি ছিলেন 
দানশীল অভিজাত ; প্রশংসা প্রিয়, কবিদের পসন্দ করতেন এবং তাদের বড় বড় অংকে পুরস্কার 
দিতেন । একদিন তিনি যুদ্ধ জাহাজে আরোহণ করলে কবি সে প্রসংগে কবিতা রচনা করে 
বললেন- 


3১৪০১ 85৫ ১৪১৪ 3 + dll ০৪ 2৪1১৯ রন 
৮০ ৮১৯৩ ০০ ১৯৬+ ১৯১ ৪৬৬ ০০ ০1০৯৩ 
৪8559 A Gia Sig ক alge Lally 


আমি ইবনুল হুসায়নের রনতরী দেখে বিস্ময় মেনেছি- তা যেন কোন দিন নিমজ্জিত না হয়। 
কিন্তু, তা ডুবে যাচ্ছে না কেন? তা যে দুই সমুদ্রের মাঝে (দোলায়মান), Rl শা (ইবনুল 
হুসায়ন) তার উপরে, আর একটি তার নিচে বেষ্টনকারী । 

আরও অধিক বিস্ময়ের ব্যাপার তরীর ডালপালা (খুঁটি)গুলো, যেগুলো তিনি ছুঁয়ে দিয়েছেন- 
তারা পত্র পল্পবিত হল না কেন? তাহির কবিকে তিন হাজার দীনারের পুরস্কার দিয়ে বললেন, তুমি 
আরো বেশী বললে আমি আরো বেশী দিতাম। 


ইব্‌ন খাল্লিকান (প্রসংগত) বলেন, কোন রঈসের সাগরারোহণ উপলক্ষে কোন কবির রচিত 
এ কবিতা কতই সুন্দর- 


40৮15 0511 ১৯৮2 441 ৩1 4 15১55 Sl ৯11 ৮৮5০1 ৮৪ 
এর 05529280200, da rt eed ps LUNES 


“যখন তিনি সাগরের আরোহী হলেন আমি আল্লাহ্‌র কাছে কাকুতি মিনতি করে তার করুণার 
প্রার্থী হলাম- এ বায়ু প্রবাহকারী ! তার হাতের দান-বর্ষণকে করেছেন তার তরংগের ন্যায় ; 
সুতরাং তাকে নিরাপদ সালামতে রাখুন এবং তার তরংগকে করুন তার হাতের তুল্য ।” 


তাহির ইবনুল হুসায়নের মৃত্যু হয়েছিল দুইশ সাত হিজরী সনের ২৫ জুমাদাল উখরা 
শনিবার । তার জন্ম হয়েছিল সাতান্ন হিজরীতে । রাক্কায় তার পুত্র আবদুল্লাহ্‌কে পিতার মৃত্যুতে 
শোক-সমবেদনা প্রকাশ ও সে অঞ্চলের শাসনকর্তা নিযুক্তির মুবারকবাদদ দেয়ার জন্য মামূনের 
হুকুমে গিয়েছিলেন কাযী ইয়াহ্‌ইয়া ইব্‌ন আকছাম । এ বছর বাগদাদ, কুফা ও বসরায় দ্রব্যমূল্য 
80557585452 
লোকদের হজ্জে নেতৃত্ব দেন মামূনের ভাই আবূ আলী ইবনুর রশীদ । এ বছর মৃত্যুবরণকারী 
রি ৮৮ TEST ai জাফর ইব্‌ন আওন, আবদুস সামাদ ইবৃন 
আবদুল ওয়ারিছ, ফার্রাদ ইব্‌ন নুহ । কাসীর ইব্‌ন হিশাম, মুহাম্মদ ইব্‌ন কুনাসা । বাগদাদের কাষী 
এবং বিখ্যাত সীরাত ও মাগাযী বিশারদ মুহাম্মদ ইব্‌ন উমর আল ওয়াকিদী- আবুন নাযূর হাশিম 
ইবনুল কাসিম এবং বহু গ্রন্থ প্রণেতা হায়ছাম ইব্‌ন আদী প্রমুখ এবং আরো বিশিষ্ট ব্যক্তি যারা 
ইনতিকাল করেন তাদের নিম্নরূপ- 


www.almodina.com 


Contents 
৪৪৮ আল-বিদায়া ওয়ান নিহায়া 


ইয়াহ্‌ইয়া ইব্‌ন যিয়াদ ইব্‌ন আবদুল্লাহ্‌ ইব্‌ন মানসূর আল-ফাররা 

কুনিয়াত £ আবু যাকারিয়া, কুফা নিবাসী, বাগদাদ প্রবাসী ; বনু সা‘দের মাওলা (আযাদকৃত 
দাস), ফাররা নামে সমধিক প্রসিদ্ধ । নাহুবিদ, অভিধানবিদ ও কারীদের শায়খ, যিনি আমীরুল 
মু'মিনীন ফিন নাহু' (নাহু শাস্ত্রের প্রধান ইমাম) অভিধায় ভূষিত ছিলেন। হাযিম ইবনুল হাসান বসরী 
হতে মালিক ইব্‌ন দীনার হতে আনাস ইব্‌ন মালিক (রা) সনদে হাদীস রিওয়ায়াত করেছেন। 
আনাস (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) আবু বকর (রা), উমর (রা) ও উছমান (রা) 7৯ UL 
০]। আয়াতের এ, শব্দে আলিফ সহযোগে পাঠ করেছেন। খতীব এটি রিওয়ায়াত 
করেছেন। তিনি বলেছেন, ফার্রা ছিকা (হাদীসে আস্থাভাজন) ইমাম ছিলেন । বর্ণিত আছে যে, 
খলীফা মামূন তাকে নাহু শাস্ত্রের একটি কিতাব প্রণয়নের নির্দেশ দিয়েছিলেন সে উদ্দেশ্যে তিনি 
বলতে থাকেন এবং লোকেরা তা শ্রুতি লিখনরূপে লিখে নেয়। মামুন সরকারী কোষাগারে তা 
সংরক্ষণের আদেশ দেন। ইমাম ফার্রা খলীফা মামুনের দুই পুত্র এবং তার পরবর্তী যুবরাজদের 
শিক্ষাদানের দায়িত্‌ পালন করেন। একদিন তিনি দীড়ালে মামুনের দুই পুত্র উস্তাদের জুতা 
এগিয়ে দেয়ার জন্য ছুটে যায়' এবং তা নিয়ে তারা কলহে লিপ্ত হয়। পরে তারা প্রত্যেকে এক 
একটি জুতা এগিয়ে দেয়ার আপোষে উপনীত হয়। এ অবস্থায় সন্তুষ্ট হয়ে তাদের পিতা তাদের 
দু'জনকে বিশ হাজার দীনার এবং ফার্রাকে দশ হাজার দিরহাম প্রদান করেন । তখন মামুন বলেন, 
আপনার চেয়ে অধিক সম্মানী কেউ নেই কেননা, আমীরুল মু*মিনীনের দুই পুত্র ও তার পরবর্তী 
দুই যুবরাজ আপনার জুতা এগিয়ে দেয়। বর্ণিত আছে, বিশ্র আল মুরায়সী অথবা ইমাম মুহাম্মদ 
ফার্রা বললেন, তাকে কিছুই করতে হবে না। প্রশ্নকারী বললেন, কেন? ফার্রা" বললেন, কারণ 
আমাদের মনীষিগণ বলেছেন, “মুসাগ্গার' (অর্থাৎ ব্যাকরণ বিধি অনুসারে কোন কিছুর ক্ষুদ্রে রূপ 
বুঝারার জন্য ব্যবহৃত শব্দ পরিমাপ- যা তাসগীর নামে অভিহিত) এর পুনঃ তাসগীর (ক্ষুদে রূপ) 
করা যায় না। প্রশ্নকারী অভিভূত হয়ে বললেন, আমি মনে করি না যে, কোন নারী আপনার তুলনীয় 
কাউকে প্রসব করবে। প্রসিদ্ধি অনুসারে ইমাম মুহাম্মদই ছিলেন প্রশ্নকর্তা এবং তিনি ছিলেন 
ফার্রা'-র খালাত ভাই । আবূ বাকর ইব্‌ন মুহাম্মদ ইব্ন ইয়াহ্‌ইয়া আস্সূলী বলেছেন, ফার্রা' 
দুইশ সাত হিজরী সনে ইনতিকাল করেন। খতীব বলেছেন, ফার্রা’ বাগদাদে ইনতিকাল করেন। 
মতান্তরে মক্কার পথে । লোকেরা তার প্রণীত গ্রন্থসমূহের ভূয়সী প্রশংসা করেছে। 


২০৮ হিজরীর আগমন 
পালিয়ে কিরমানে চলে যায় এবং সেখানে বিদ্রোহ করে । আহমদ ইব্‌ন আবু খালিদ তার বিরুদ্ধে 
অভিযান চালিয়ে তাকে অবরুদ্ধ করেন এবং সে আত্মসমর্পণে বাধ্য হয়। তাকে মামুনের কাছে 
নিয়ে আসা হলে তিনি তাকে ক্ষমা করে দেন। খলীফার এ আচরণকে প্রশংসনীয় মনে করা হয়। 
এ বছর কাধী মুহাম্মদ ইব্ন সামাআ বিচারপতি পদে ইস্তফা দিলে মামূন তাকে অব্যাহতি দিয়ে 
তার স্থলে ইসমাঈল ইব্‌ন হাম্মাদ ইব্‌ন আবু হানীফাকে নিয়োগ করেন। এ বছরে মামুন মুহাররাম 
মাসে আল-মাহদী সেনানিবাসে মুহাম্মদ ইবৃন আবদুর রহমান মাখযূমীকে কাযী পদে নিয়োগ দান 


www.almodina.com 


Contents 
‘আল-বিদায়া ওয়ান নিহায়া 88৯ 


করেন এবং অনতিবিলম্বে তাকে বরখাস্ত করে রবীউল আওয়াল মাসে তার স্থানে বিশর ইবৃন 
সাঈদ ইবনুল ওয়ালীদ আল-কিন্দীকে নিযুক্ত করেন। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে মাখযুমী কবিতা 
রচনা করেন- 


4 2 Md “ ERT £2 2 “ডর পু 

A 6.৩ লা El প্‌ ্ ৪৬০ 

১০৯১1 ০০৪৩ SEA ৮১ + ক ০৪০ ০৮ ML ভি 
2 থু 2 220 টে প ৪2৩ চে 


“শুনুন হে সম্রাট, নিজ প্রতিপালককে এক সাব্যস্তকারী ! আপনার কাযী বিশর ইবনুল ওয়ালীদ 
একটা গাধা । যারা কিতাব (কুরআন) যা বলেছে এবং হাদীস যা বিবৃত করতে তার প্রতি অনুগত 
সে তাদের সাক্ষ্য রদ করে দেয় । আর যারা বলে যে, সে একজন শায়খ দিগ-দিগন্ত যাকে বেষ্টন 
করে রয়েছে সে তাদের বিশ্বস্ত মনে করে।” 

এ বছর সালিহ ইব্‌ন হারুন আর রশীদ ভাই মামূনের আদেশে হজ্জের নেতৃত্ব প্রদান করেন। 

এ বছর মৃত্যুবরণকারী বিশিষ্টদের তালিকায় রয়েছেন আসওয়াদ ইব্‌ন আমির, সাঈদ ইব্‌ন 
আমির, অন্যতম শায়খুল হাদীস আবদুল্লাহ্‌ ইব্‌ন বাকর। হাজি (আমীনের সচিব) ফাযল 
যুবরাজ ঘোষণা করেছিলেন এবং আন-নাতিক উপাধিতে ভূষিত করেছিলেন । কিন্তু তার পিতা 
নিহত হয়ে যাওয়ায় তার ক্ষমতা ভাগ্য সুপ্রসন্ন হয়নি যো পূর্বে বর্ণিত হয়েছে) ৷ ইয়াহ্‌ইয়া ইব্‌ন 
আবূ বকর, ইয়াহইয়া ইব্‌ন হাস্সান, ইয়াকুব ইব্‌ন ইবরাহীম যুহরী এবং ইউনুস ইব্‌ন মুহাম্মাদ 
আল-মুসাদ্দিব প্রমুখ । 


সায়্যিদা নাফীসা (র)-এর ওফাত 


ইনি হলেন নাফীসা বিন্ত আবু মুহাম্মদ আল-হাসান ইবৃন যায়দ ইবনুল হাসান ইবৃন আলী ইব্‌ন 
আবু তালিব (রো) কুরায়শী, হাশিমী, তার পিতা (আবু মুহাম্মদ হাসান) মদীনায় পাঁচ বছর খলীফা 
মানসূরের নায়িব ছিলেন। পরে কোন কারণে মানসূর তার প্রতি অসস্তুষ্ট হলে তাকে বরখাস্ত করেন 
এবং তার যাবতীয় স্থাবর অস্থাবর সম্পত্তি ও সঞ্চয় বাজেয়াপ্ত করলেন এবং তাকে বাগদাদে 
কারারুদ্ধ করে রাখলেন । মানসুরের মৃত্যু পর্যন্ত তিনি কারারুদ্ধ রইলেন। পরে (পরবর্তী খলীফা) 
মাহদী তাকে মুক্তি দিলেন এবং তার সকল সম্পদ তাকে ফিরিয়ে দিলেন এবং একশ আটব্রি 
হিজরীতে তাকে সংগে নিয়ে হজ্জের উদ্দেশ্যে রওনা করলেন । হাজির নামক স্থানে পৌছলে তিনি 
ইনতিকাল করলেন । তখন তার বয়স হয়েছিল পঁচাশি বছর । নাসাঈ ইকরিমা সূত্রে ইব্‌ন আব্বাস 
(রা) হতে তার এ হাদীস রিওয়ায়াত করেছেন, রাসূলুল্লাহ্‌ (সা) ইহরাম অবস্থায় শিংগা 
লাগিয়েছেন। ইবৃন মঈন ও ইব্‌ন আদী তাকে দুর্বল বলেছেন এবং ইব্‌ন হিব্বান তাকে ছিকা 
প্রত্যয়ন করেছেন। যুবায়র ইব্‌ন বাক্কার তার কথা আলোচনা করেছেন এবং তার 
মাহাত্ময-অভিজাত্যের প্রশংসা করেছেন । 


এখানে আমাদের মুখ্য বিষয় এই যে, এ আবু মুহাম্মদের কন্যা নাফীসা তার স্বামী ইসহাক 
আল-বিদায়া ওয়ান নিহায়া (১০ম খণ্ড)_-৫৭ 


www.almodina.com 


Contents 


8৫০ আল-বিদায়া ওয়ান নিহায়া 


ইব্‌ন জাফর আল-মু”তামানের সংগে মিসরে গমন করেছিলেন। তিনি সেখানে বসবাস করতে 
থাকেন। তিনি ধনবতী ছিলেন এবং মানুষকে সাহায্য-সহযোগিতা ক্রতেন। কুষ্ঠরোগী,বিকলাংগ, 
প্রতিবন্ধী রোগাক্রান্ত নির্বিশেষে সাধারণ মানুষের প্রতি সাহায্যের হাত প্রসারিত করে রাখতেন । 
অপরদিকে তিনি ছিলেন অধিক ইবাদাতকারিণী, দুনিয়াত্যাগী ও অধিক পুণ্যবতী। শাফিঈ (র) 
মিসরে পৌছলে তিনি তার প্রতি সহযোগিতার হাত প্রসারিত করেন । অনেক সময় শাফিঈ (র) 
রমযানে তাকে নিয়ে সালাত আদায় করতেন। শাফি“ঈ (র)-এর ইনতিকাল হলে সায়্যিদা নাফীসা 
তার জানাযা নিয়ে আসতে বলেন এবং তার বাড়িতে নিয়ে যাওয়া হলে তিনি তার জানাযা পড়েন। 
ইচ্ছা করেন। তখন মিসরবাসী তাকে বাধা প্রদান করে এবং সেখানে তাকে দাফন করার আবেদন 
করে । তখন তাকে তার বসত বাড়িতেই দাফন করা হয়। এটি মিসর ও কায়রোর মধ্যবর্তী স্থানে 
প্রাচীন কাল হতে দারবুস সিবা নামে পরিচিত একটি মহল্লা । তিনি এ বছরের রমাযানে ইনতিকাল 
করেন। এ বর্ণনা ইব্‌ন খাল্লিকানের । তিনি আরো বলেছেন, মিসরবাসীরা তার প্রতি অতিশয় ভক্তি 
আপ্লুত। আমার গ্রন্থকারের) বক্তব্য £ সাধারণ মানুষ আজ পর্যন্ত তার প্রতি এবং এ ধরনের 
অন্যান্য বুযুর্গদের ভক্তি আতিশয্যে সীমালংঘন করে চলছে । বিশেষত মিসরবাসীরা । তারা তার 
সম্পর্কে সীমালংঘনকারী অনুমান নির্ভর এমন অনেক অলীক কথা বলে যা শির্ক ও কুফরী পর্যন্ত 
পৌছে দেয়। তাদের ব্যবহৃত অনেক শব্দ ও বাক্য জাইয হওয়ার কোন সূত্র নেই। 

কেউ কেউ তার বংশধারা যায়নুল আবিদীন (আলী ইবনুল হুসায়ন (রা)- -এর সংগে সম্পৃক্ত 
করেছেন ; বাস্তবে তিনি এ বংশধারার (অর্থাৎ হুসায়নী) নন। (তিনি হাসানী) এবং তার সম্পর্কেও 
তেমনই পরিসীমিত সুধারণা পোষণ করা কর্তব্য যা তার অনুরূপ অন্যান্য নেক্কার নারীদের 
সম্পর্কে পোষণ করা হয়। কেননা, মূর্তিপূজার মূল সুত্রই হচ্ছে কবর ও তার বাসিন্দাদের ব্যাপারে 
ভক্তির আতিশয্য । অথচ নবী করীম (সা) কবর সমতল করে রাখার এবং চিহ্ন বিহীন করে রাখার 
আদেশ দিয়েছেন । এ ছাড়া মানুষের ব্যাপারে অতি ভক্তি তো হারাম ৷ আর যে দাবী করে যে, তিনি 
কাঠখণ্ডের আবদ্ধতা হতে মুক্তি দেয়ার অথবা আল্লাহ্‌র ইচ্ছা ও মর্যা ব্যতীত কোন লাভ-ক্ষতি 
করার ক্ষমতা রাখেন। তি মিল (আরা এ যাত যাকে রা জর ও যদ | 
মণ্ডিত করুন !) 


বংশধারা £ ফাযল ইবনুর রাবী' ইব্‌ন ইউনুস ইব্‌ন মুহাম্মদ ইব্‌ন আবদুল্লাহ্‌ ইবন আবু 
ফারওয়া; কায়সান- উছমান ইব্‌ন আফ্ফান (রা)-এর মাওলা (আযাদকৃত দাস) ফাযল হারুনুর 
রশীদের দৃষ্টিতে যোগ্যতার পাত্র ছিলেন। বারমাকীদের প্রতিপত্তি তার হাতেই নিঃশেষ হয়েছিল । 
কিছু দিন তিনি হারুনুর রশীদের উষীরও ছিলেন। তিনি ও বারমাকীরা পরস্পরের আচার-আচরণের 
অনুকরণ ও সাদৃশ্য অর্জনে যত্ববান ছিলেন। তিনি অবিরাম তাদের হটিয়ে দেয়ার চেষ্টা অব্যাহত 
রাখেন এবং এক সময় তারা নিঃশেষ হয়ে যায় (যা পূর্বে বর্ণিত হয়েছে) ৷ ইবৃন খাল্লিকান উল্লেখ 
করেছেন, একদিন এ ফাযল ইয়াহইয়া ইব্‌ন খালিদ বারমাকীর কাছে গেলেন । তখন তার পুত্র 
জাফর তার সামনে বসে স্বাক্ষর করিয়ে নিচ্ছিলেন ও সীলমোহর করছিলেন। ফাযলের সংগে ছিল 
দশটি আবেদন পত্র । তিনি এগুলোর একটিরও কাজ সমাধা করলেন না। তখন ফাযল সেগুলো 


: www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া 8৫১ 


Ee EEE TET ‘ফিরে যাও ব্যর্থ অপদস্থ হয়ে। পরে তিনি উঠে পড়লেন এবং বলতে 
বি 


চটি টিতে + se EA EI ০82 


‘হবে অচিরে এমন হবে যে, সময় তার লাগাম ঘুরিয়ে দিবে- অবস্থার পরিবর্তন ঘটিয়ে ; 
আর সময় বড় বিশ্বাস- ঘাতক (ডিগবাজী খায়) ৷ তখন বহু গুরুত্বপূর্ণ চাহিদা পুরণ করা হবে এবং 
মর্ম বেদনাগুলোর নিরাময় হবে এবং বহু বিষয়ের পরে নতুন নতুন বিষয়ের উদ্ভব ঘটবে ।' 

উষীর ইয়াহ্ইয়া তা শুনতে পেয়ে বললেন, তোমাকে কসম (দোহাই) দিচ্ছি, যদি না তুমি 
ফিরে আস । তখন তার কাছ হতে আবেদন পত্রগুলো নিয়ে তাতে স্বাক্ষর করিয়ে দিলেন। 

পরে ফাযল বারমাকীদের বিরুদ্ধে লেগে থাকেন এবং এক সময় উদ্দেশ্য সফল হল। 
এমনকি বারমাকীদের বিদায়ের পরে উষীর পদে মনোনীত হন। এ প্রসংগে আবু নুওয়াসের 
কবিতায় আছে- 


৮০১ ১০০৫৭ ol + (1১৪01 ১১০ ০০ 0০ 
mA এ ১৮31১ ut + Abstr sil 
‘কাল বারমাকীদের খাতির করেনি, যখন তারা ভয়ংকার রাজরোষে পতিত হয়েছিল । কাল 
ইয়াহ্‌ইয়া (বারমাকী)-র কোন দায় রক্ষা করেনি ; অবশ্যই রাবী‘ বংশেরও কোন দায় রক্ষা করবে 
না!’ 
ফাযল হারুনুর রশীদের পরে তার পুত্র আমীনের উষীর হয়েছিলেন । মামূন বাগদাদে প্রবেশ 
করলে ফাযল আত্মগোপন করেন। তখন মামুন তাকে নিরাপত্তাপত্র পাঠিয়ে দিলে তিনি দীর্ঘ দিনের 
আত্মগোপন অবস্থা হতে বেরিয়ে মামুনের কাছে উপস্থিত হন। মামূন তাকে জীবনের নিরাপত্তা দান 


করেন। পরে মৃত্যু পর্যন্ত তিনি নিভৃত জীবন যাপন করে এ বছর ইনতিকাল করেন। মৃত্যুকালে 
তার বয়স হয়েছিল আটযত্টি বছর । 


২০৯ হিজরীর আগমন 
যুদ্ধের পর নাসরকে অত্যন্ত সংকীর্ণ পরিসরে ঠেলে দেয়া সম্ভব হয় এবং সে আবদুল্লাহর কাছে 
নিরাপত্তা প্রার্থনা করতে বাধ্য হয়। ইব্‌ন তাহির এ বিষয়ে খলীফা মামুনের কাছে পত্র লিখলে তিনি 
তাকে আমীরুল মু'মিনীনের পক্ষে নিরাপত্তাপত্র লিখে দেয়ার আদেশ প্রেরণ করেন । আবদুল্লাহ্‌ 
তাকে নিরাপত্তাপত্র লিখে দিলে সে আত্মসমর্পণ করে । আবদুল্লাহ্‌ তখন সে শহরটি ধ্বংস করে 
দেয়ার আদেশ দেন যেখানে নাসর দুর্গতুল্য ঘাটি তৈরি করেছিল। ফলে তার সৃষ্ট বিশংখলা 
_ নিৰ্বাপিত হয় । এ বছর বাবাক আলী-খুররামী (বিদ্রোহী মু'তাযিলা)-র সংগে অনেক যুদ্ধ সংঘটিত 
হয় এবং বাবাক মুসলিম দলের কোন কোন আমীরকে ও সেনাবাহিনীর অগ্রবর্তী দলের কোন 





www.almodina.com 


Contents 


৪৫২ আল-বিদায়া ওয়ান নিহায়া 


সালারকে প্রেফতার করলে মুসলমানদের কাছে বিষয়টি মারাত্মকরূপে প্রতিভাত হয়। এ বছর 
আব্বাস (রা) ; যিনি তখন মক্কার প্রশাসক ছিলেন। এ বছর রোম সম্রাট মীখাঈল ইব্‌ন নিকফুর 
(জেরজিস) -এর মৃত্যু হলে রোমানরা তার পুত্র তাওফীল ইব্‌ন মীখাঈলকে রাজা মনোনীত করে। 
মীখাঈলের রাজত্বকাল ছিল নয় বছর । 

এ বছর হাদীসের মাশাইখের মধ্যে ইনতিকাল করেন হাসান ইব্‌ন মূসা আল-আশয়াব, আবূ 


ইবৃন উবায়দ তানাফিসী। 


২১০ হিজরীর আগমন 


এ বছরের সফর মাসে নাস্র ইব্‌ন শাবছ বাগদাদে আগমন করেন । আবদুল্লাহ্‌ ইব্‌ন তাহির 
তাকে পাঠিয়েছিলেন । নাস্রের সংগে সেনা সদস্যদের কোন লোক ছিল না। তিনি একাকী 
বাগদাদে প্রবেশ করেন। প্রথমে তাকে আবু জাফর উপশহরে অবস্থান করানো হয় । পরে সেখান 
হতে অন্যত্র স্থানান্তর করা হয়। এ মাসেই যামূন ইবরাহীম. ইবনুল মাহদীর হাতে বায়আত 
গ্রহণকারীদের মধ্যে শীর্ষস্থানীয়দের একটি দলকে কয়েদ করতে সক্ষম হন। তাদের শাস্তি দেয়া 
হয় এবং তাদের ভূগর্ভস্থ রুদ্ধ কক্ষে. আবদ্ধ করে রাখেন। রবীউছ ছানী মাসের তের তারিখ 
রবিবার ছয় বছর ও কয়েক মাসের আত্মগোপন অবস্থা হতে বের হয়ে ইবরাহীম রাতের বেলা 
নারীর ছদ্মবেশ নিয়ে অপর দু'জন নারীর সংগে বাগদাদের কোন সড়ক অতিক্রম করার চেষ্টা 
করছিলেন । পাহারাদার দাড়িয়ে তাদের থামিয়ে দিল এবং বলল, এ মুহূর্তে কোথায় যাওয়া হচ্ছে? 
কোথা হতে আসা হয়েছে? পরে তাদের থামিয়ে রাখতে চাইলে ইবরাহীম তার হাতে বিদ্যমান 
একটি ইয়াকৃতের (পান্না) আংটি খুলে পাহারাদারের হাতে দিলেন। পাহারাদার সন্দেহের দৃষ্টিতে 
সেটি দেখতে থাকলে ইবরাহীম বললেন, এটি একজন উঁচু স্তরের বিশিষ্ট ব্যক্তির আংটি । 
পাহারাদার তাদের নৈশ তন্বাবধায়কের (পুলিশ প্রধান) নিয়ে গেলে তিনি এদের চেহারা অনাবৃত 
করার আদেশ দিলেন। ইবরাহীম সে আদেশ পালনে অস্বীকৃতি জ্ঞাপন করলেন । তারা তার চেহারা 
অনাবৃত করে দেখতে পেল যে, এ তো ‘তিনিই’ পাহারাদাররা তাকে প্রধান পুল রক্ষীর কাছে 
নিয়ে গেল এবং শেষোক্ত ব্যক্তি তাকে খলীফার ভবনের্‌ ফটকে পৌছে দিল। সুতরাং অবস্থা এই 
দাড়াল যে, ইবরাহীমকে মাথায় নিকাবে ও শরীরে ওড়না পেঁচানো অবস্থায় সকালে খিলাফত ভবনে 
পৌছানো হল। যাতে লোকেরা তাকে দেখতে পায় এবং তার গ্রেফতার হওয়ার অবস্থা জানতে 
পারে। মামূন কিছু দিন তাকে শক্ত পাহারা ও কঠোর হিফাজতে রাখার আদেশ দিলেন এবং পরে 
তাকে মুক্তি দিলেন ও তার প্রতি সন্তুষ্টি প্রকাশ করলেন । অপরদিকে তার কারণে যাদের কারারুদ্ধ 
করা হয়েছিল তাদের একদলকে শূলীবিদ্ধ করা হল । তারা জেলখানার রক্ষীদের অতর্কিত আক্রমণ 
করার চক্রান্ত করেছিল । এ অপরাধে তাদের চার জনকে শুলী দেয়া হয়। 


বর্ণিত আছে যে, ইবরাহীমকে মামূনের সামনে উপস্থিত করা হলে মামুন তাকে তার কৃতকর্ম 
স্মরণ করিয়ে দিলেন। এতে মামূনের প্রতি চাচা ইবরাহীমের মমতা উদ্বেলিত হয়ে উঠলে তিনি 
বললেন, হে আমীরুল মু'মিনীন ! শাস্তি দিলে তা আপনার অধিকারে আর ক্ষমা করলে তা আপনার 


www.almodina.com 


Contents 
আল-বিদায়া ওয়ান নিহায়া ৪৫৩ 


মহানুভবতা । মামুন বললেন, বরং হে ইবরাহীম ! আমি ক্ষমা করে দিচ্ছি। কেননা, ক্ষমতা ক্রোধ 
প্রশমিত করে দেয়। আর অনুতপ্ততাই তওবা এবং এ দুইয়ের মাঝে রয়েছে মহিয়ান গরিয়ান 
আল্লাহ্র ক্ষমা, যা আপনার প্রার্থনার চেয়ে অনেক বড় । এ কথা শুনে ইবরাহীম তাকবীর ধ্বনি 
দিলেন এবং মহিয়ান গরিয়ান আল্লাহ্‌র উদ্দেশ্যে সিজদাবনত হলেন। 

ইবরাহীম তার একটি কবিতায় ভ্রাতুষ্পুত্র মামূনের অতিশয় প্রশংসা করেছেন । মামুন সেটি 
শোনার পর বললেন, আমি তা-ই বলব যা বলেছিলেন ইউসুফ (আ) তীর ভাইদের বলেছিলেন ৪ 


Sn ET ৩৩2 40155750145 
“আজ তোমাদের বিরুদ্ধে কোন অভিযোগ নেই ; আল্লাহ্‌ তোমাদের ক্ষমা করুন৷ তিনি 
সর্বশ্রেষ্ঠ দয়াবান।”) 
ইব্‌ন আসাকির উল্লেখ করেছেন, মামুন তীর চাচা ইবরাহীমকে ক্ষমা করার পর তাকে একটি 


গান গেয়ে শোনাবার আবদার করলে ইবরাহীম তাকে বললেন, আমি তো গান গাওয়া ছেড়ে 
দিয়েছি। পুনরায় তাকে আবদার করলে তিনি সারিন্দা কোলে নিয়ে গাইলেন- 


১১৯০] ils (234 451১০ 4215 5০৯১ + ১১৬১ ৩41১১ ০১৫০৯ ১৩০০৭1৪০1৩০ 
“এতো সে আনন্দের স্থান যার নিবাস ও বাড়ি-ঘর বিরান হয়ে গিয়েছে ; তার শত্রুরা তার 

ব্যাপারে মিথ্যা কূটনামী করেছেন। তাই তার আমীর তাকে সাজা দিয়েছে! 
পুনরায় গাইতে লাগলেন - 

০১০ (4৮1৩৩ ৮১৪ ০৪ Al + he SAS ৩ 05) ০৪ AS 
০৬৯ ৪1০ 6৯১৪৯ (৯১৬০৯। 013 t+ ১১৪০০ ০৬১ Dl ০০৪০ 4১] ০0 
১৮]। ১০৮৯ 9৪১০ ER এ + ০৯৯ illo 91 015 
০7012 8455510355-15-8-558551555585415458 

“আমিও দুনিয়াকে বিদায় দিয়েছি। দুনিয়াও আমাকে বিদায় দিয়েছে, কাল আমাকে দুনিয়া হতে 
মুখ ঘুরিয়ে দিয়েছে এবং তাকেও আমার থেকে দূরে সরিয়ে দিয়েছে । এখন আমি নিজের সত্তার 
জন্য কাদলে এক প্রিয় মূল্যবান সত্তার জন্য কাদব ; আর তাকে হেয়-তুচ্ছ করলে বিদ্বেষের 
ংগেই তুচ্ছ করব। আর যদি আমি তার চোখে মন্দ কর্মচারী হয়ে থাকি । তবুও আমি আমার 
পালনকর্তার মালিকের প্রতি সুধারণা পোষণকারী দৃঢ় বিশ্বাস স্থাপনকারী । আমি আমার নিজের প্রতি 
যুলুম করেছি ;. তিনি আমাকে পুনঃপুনঃ ক্ষমা করেছেন। সুতরাং ক্ষমা অনুগ্রহের পর অনুগ্রহের 
রূপ ধারণ করেছে।' | 

গান শুনে মামূন বললেন, হে আমীরুল মু'মিনীন ! সত্যই সুন্দর বলেছেন, ইবরাহীম এ কথা 
শুনে সারিন্দাটি ছুঁড়ে ফেলে দিলেন এবং সন্ত্রস্ত হয়ে লাফিয়ে উঠলেন। মামূন তাকে বললেন, 
বসুন! শান্ত হোন ! স্বাগতম আপনাকে ! আপনি তো আপনজনের কাছে রয়েছেন । আপনি যা 
সন্দেহ করেছেন তার জন্য এসব করা হয়নি। আল্লাহ্র কসম ! আমার সময়কাল ধরে আপনি 


www.almodina.com 


Contents 
8৫8 '__ আল-বিদায়া ওয়ান নিহায়া 


এমন কিছু দেখেননি যা আপনার অপসন্দনীয় । পরে তাকে দশ হাজার দীনার প্রদানের আদেশ 
দিলেন এবং তাকে শাহী খেলাত দিলেন। পরে তার যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পদ ও ভবনসমূহ 
ফিরিয়ে দেয়ার আদেশ দিলে সে সব তাকে ফিরিয়ে দেয়া হল এবং তিনি খলীফার নিকট হতে 
সম্মানিত ও শ্রদ্ধার পাত্ররূপে বের হলেন। 


বুরানের বাসর ও বৌ-ভাত অনুষ্ঠান 

এ বছরে রমাযানে মামুন বুরান বিনতুল হাসান ইব্‌ন সাহলের সংগে বাসর যাপন করলেন। 
অন্য একটি বর্ণনা হতে তিনি রমাযানে “ফামুস সুল্হ' নামক স্থানে হাসান ইব্‌ন সাহলের 
সেনানিবাস পরিদর্শনে গমন করেন । হাসান তখন তার অসুস্থতা হতে আরোগ্য লাভ করেছিলেন। 
মামুন তার সহযাত্রী শীর্ষস্থানীয় আমীর-উমারা বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বনু হাশিমের গণ্যমান্য 
ব্যক্তিদের নিয়ে হাসানের কাছে অবতরণ করলেন এবং এ বছরের শাওয়াল মাসের এক মহান 
রাতে বূরানের সংগে বাসর যাপন করলেন । বরের সামনে আম্বরের মোম দ্বারা আলোকসজ্জা করা 
হল এবং তার মাথায় মণিমুক্তা ছড়ানো হল । তাকে উপবেশন করানো হল লাল সোনার পাত দিয়ে 
তৈরি মাদুরে ৷ তাতে ছিল এক হাজার মুক্তা দানা । খলীফার হুকুমে সেগুলো সোনার তৈরি একটি 
চীনা পাত্রে যাতে পূর্বে তা ছিল- একত্রিত করা হল। লোকেরা বলল, হে আমীরুল মু'মিনীন ! 
আমরা এগুলো ছড়িয়ে দিলাম দাসী-বাদীদের তুলে নেয়ার উদ্দেশ্যে । তিনি বললেন, না, আমি 
তাদের এগুলোর বিনিময় দিয়ে দিব । সুতরাং সবগুলো একত্রিত করা হল। 


এরপর নববধূর আগমন হল । তার সংগে আগমনকারীদের মধ্যে ছিলেন তার নানী- মামূনের 
ভাই আমীনের মা মহিয়সী যুবায়দা ৷ তাকে বরের পাশে বসানো হল। এর মুক্তাগুলো নববধূর 
কোলে ছিটিয়ে দিয়ে বললেন, এগুলো তোমার উপহার । এখন তোমার আর কি কি বাসনা আছে 
বল। নববধূ লজ্জায় মাথা নিচু কলে থাকলে তার নানী তাকে বললেন, তোমার ‘মালিকের’ সংগে 
কথা বল এবং তোমার বাসনা প্রকাশ কর। তিনি তো তোমাকে হুকুম দিয়েছেন । তখন নববধূ 
বলল, হে আমীরুল মু'মিনীন ! আপনার কাছে আমার প্রার্থনা, আপনি আপনার চাচা ইবরাহীম 
ইবনুল মাহদীর প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন এবং তাকে তার পূর্ববর্তী মর্যাদার আসনে অধিষ্ঠিত 
করাবেন। মামুন বললেন, তাই হবে। বুরান বললেন, আর জাফরের মা- অর্থাৎ যুবায়দাকে হজ্জে 
যাওয়ার অনুমতি দিবেন । মামূন বললেন, তাই হবে । তখন যুবায়দা তার শাহী সাজ-পোশাক 
নববধূকে উপহাররূপে প্রদান করলেন এবং একটি সমৃদ্ধ গ্রাম তাকে অনুদানরূপে বরাদ্দ করলেন। 
কনের পিতা বিভিন্ন চিরকুটে তার মালিকানাধীন গ্রামসমূহ, ভূ-সম্পত্তি ও অন্যান্য মালিকানার নাম 
লিখে চিরকুটগুলো উপস্থিত আমীর-উমারা ও গণ্যমান্যদের মধ্যে ছড়িয়ে দিলেন । যার হাতে যে 
গ্রাম বা স্থানের নাম লিখা চিরকুট পড়ল সে গ্রামের দায়িত্বশীল নায়িবের কাছে পত্র পাঠিয়ে তার 
নিরংকুশ মালিকানা চিরকুট প্রাপকের নামে হস্তান্তর করা হল। মামুন ও তার সহযাত্রী বিশিষ্টবর্গ ও 
সেনাবাহিনীর সতের দিন অবস্থানকালে কনের পিতা যা ব্যয় করেছিলেন তা ছিল পাচ কোটি 
দিরহাম । | 

মামূন যখন বাগদাদ প্রত্যাবর্তনের ইচ্ছা করলেন তখন শ্বশুরের জন্য এক কোটি টাকার 
মঞ্জুরীসহ তার অবস্থান ক্ষেত্র অর্থাৎ হাসানের শাসনাধীন অঞ্চল ফামুস সুল্হ ও অন্যান্য সংশ্লিষ্ট 


www.almodina.com 


Contents 
আল-বিদায়া ওয়ান নিহায়া : 8৫৫ 


অঞ্চল তাকে জায়গীর রূপে বরাদ্দ দিলেন। এ বছরের শাওয়ালের শেষ দিকে মামূন বাগদাদে 
প্রত্যাবর্তন করলেন । 

এ বছরে আবদুল্লাহ্‌ ইব্‌ন তাহির মিসরে অভিযান পরিচালনা করেন এবং খলীফার নির্দেশে 
সেখানে জবর দখল প্রতিষ্ঠাকারী উবায়দুল্লাহ্‌ ইবনুস সারিয়্যু ইবনুল হাকামের সংগে বহু যুদ্ধের পর 
মিসরকে অবমুক্ত ও পুনর্দখল প্রতিষ্ঠা করেন (সে সব যুদ্ধের দীর্ঘ বিবরণ পরিহার করা হল)। 

এ বছরে মৃত্যুবরণকারী বিশিষ্টদের মধ্যে রয়েছেন আবু আমর আশায়বানী ভাষা অভিধানবিদ, 
যার নাম ছিল ইসহাক ইব্‌ন মুরাদ, মারওয়ান ইব্‌ন মুহাম্মদ আত্-তাতারী এবং ইয়াহ্ইয়া ইব্‌ন 
ইসহাক প্রমুখ । আল্লাহ্‌ সুবহানাহু সমধিক অবহিত ৷ 


২১১ হিজরীর আগমন 


এ বছর আবুল জাওওয়াব, তুলক ইব্‌ন গান্নাম, মুসান্নাফ ও মুসনাদ প্রণেতা আবদুর রায্যাক 
এবং আবদুল্লাহ্‌ ইব্‌ন সালিহ আল-আজালী ইনতিকাল করেন। 


বিখ্যাত কবি আবুল আতাহিয়া 

তার পূর্ব নাম ইসমাঈল ইব্ন কাসিম ইব্‌ন সুওয়ায়াদ ইব্ন কায়সান। তিনি হিজাযী 
বংশোদ্ভূত । খলীফা মাহদীর উতবা নামী এক বাদীর প্রতি তার প্রেমাসক্তি ছিল। একাধিক বার সে 
খলীফার কাছে তাকে চান। কিন্তু খলীফা তখন বাদীটি তাকে দান করেন তখন সে (বাদীটি) 
তাকে প্রত্যাখ্যান করে বলে, ‘আপনি কি আমাকে এমন এক কুৎসিত ব্যক্তির হাতে তুলে দিচ্ছেন 
যে (এককালে) কলস বিক্রি করত ? প্রেমাসক্তির কারণে তিনি তাকে উদ্দেশ্য করে প্রায়শই প্রেম 
কাব্য আবৃত্তি করতেন ।.এভাবে তীর থ্রেমাসক্তির বিষয়টি প্রকাশ হয়ে পড়ে এবং তার কারণে তিনি 
খ্যাতি লাভ করেন । খলীফা মাহদী তার এই মনোভাব উপলব্ধি করতেন। 

ঘটনাক্রমে একবার মাহদী তার মজলিসে সমকালীন কবিদের তলব করেন । তখন সমবেত 
কবিদের মাঝে আবুল আতাহিয়া এবং অন্ধ কবি বাশৃশার ইব্‌ন বুরদ উপস্থিত হন। তখন আবুল 
আতাহিয়ার কন্টস্বর শুনতে পেয়ে বাশ্শার তার পাশের সঙ্গীকে প্রশ্ন করে, এখানে কি আবুল 
আতাহিয়া আছেন ? সে তখন বলে, হ্যা, এ কথা শুনে তিনি (আবুল আতাহিয়া) উত্বার ব্যাপারে 
তার রচিত এ কাসীদা আবৃত্তি করতে থাকেন যার প্রথম পঙ্ক্তি হল- | 


71 31115155151 + GC Adi 
শুনে রাখ ! তার যা আছে আমার কন্রীর তা নেই, সে অভিমান করেছে তারপর তার 
অভিমানকে সৌন্দর্যমপ্তিত করেছে । | 


তখন বাশ্শার তার সঙ্গীকে বলেন, এরচেয়ে দুঃসাহসী কবি আমি দেখিনি, এরপর আবুল 
আতাহিয়া তার এ কথায় উপনীত হন- 


01555551411 4 UES GENES 
খিলাফত তার ‘অনুগত’ হয়ে আঁচল হেঁচড়ে তার কাছে উপস্থিত হয়েছে। 


www.almodina.com 


Contents 


8৫৬ আল-বিদায়া ওয়ান নিহায়া 


(৫41 21 ০... 24209 50 41 ০1০৩ ৩ 
আর তা তিনি ছাড়া অন্য কারও কাব্য শোভা পায় না আর তিনিও “তা” ছাড়া অন্য কিছুর সাথে 
বেমানান। 


(101১১৮1০429 + 2০৮০ al 
তিনি ব্যতীত অন্য কেউ যদি তা কামনা করত তাহলে পৃথিবী প্রচণ্ড কম্পনে প্রকম্পিত হত। 
41051401055 0 + NSE LL 95 
আর ‘হৃদয় কন্যারা' যদি তার অনুগত না হত তাহলে আল্লাহ্‌ তাদের আমলসমূহ কবুল 
করতো না। 
তখন বাশ্শার তার সঙ্গীকে বলেন, দেখ ! তোর প্রশংসায়) খলীফা তার আসন থেকে উড়াল 
দিয়েছেন কি না? বর্ণনাকারী বলেন, আল্লাহ্‌র কসম ! সে দিন তিনি ছাড়া অন্য কোন কবি কোন 
বখশিশ নিয়ে বের হয়নি। ইব্‌ন খাল্লিকান বলেন, একবার আবুল আতাহিয়ার সাথে আবু নুওয়াসের 
সাক্ষাৎ হয়- আর তিনি ছিলেন তার ও বাশৃশারের সমস্তরের কবি- তখন আবুল আতাহিয়া আবু 
নুওয়াসকে প্রশ্ন করেন, প্রতিদিন তুমি ক'টি কবিতা পঙ্ক্তি রচনা কর ? তিনি বলেন, একটি বা 
দু'টি । এ কথা শুনে আবুল আতাহিয়া বলেন, আমি কিন্তু প্রতিদিন একশ থেকে দুইশর মতো 


কবিতা পঙ্ক্তি রচনা করি। তখন আবু নুওয়াস [বিদ্রুপ করে] বলেন, তুমি সম্ভবত তোমার এ 
জাতীয় কবিতা পঙ্ক্তি রচনা করে থাক- 


4171 15550 0+ 05৮0 258 
হে উতবা ! তোমার আমার কী হয়েছে? হায়, আমি যদি তোমাকে না দেখতাম ! আমি যদি 


এ জাতীয় কবিতা পঙ্ক্তি রচনা করতাম তাহলে প্রতিদিন এক থেকে দু'হাজার পঙুক্তি রচনা করতে 
পারতাম । আমি রচনা করি এ জাতীয় পঙ্ক্তি - 


০655 59 ০৫৯৭ & + ১৫১০১ ১৮৯০৪ ০৬৫ ১৪ 


পুরুষের পরিধেয়ে বিদ্যমান এক তপ্ত হাত থেকে যার দুই প্রেমিক একজন সমকামী আর 
অপরজন ব্যভিচারী । 


[ এই কবিতা পঙ্ক্তি আবৃত্তি করার পর আবু নুওয়াস বলেন |] 
আর তুমি যদি আমার ন্যায় কবিতা পঙ্ক্তি রচনা করতে চাইতে তাহলে তা কোন দিন 


তোমার পক্ষে সম্ভব হত না। ইব্‌ন খাল্লিকান বলেন, আবুল আতাহিয়ার অন্যতম কোমল কবিতা 
পড়্ক্তি হল £ 


ala Lb ble + SS Ue 
EE ৯ alle, + Gs Bol আল 
আমি তোমার প্রতি আসক্ত হয়েছি এবং আসক্তির আতিশয্যে আমার অবস্থা এমন হয়েছে যে 
আমার নিকটবর্তী হলে আমার সঙ্গী আমার পরিধেয় থেকে সেই আসক্তির ঘ্রাণ অনুভব করে। 


www.almodina.com 


Contents 
আল-বিদায়া ওয়ান নিহায়া ৪৫৭ 


আবুল আতাহিয়া জন্মগ্রহণ করেন একশ ত্রিশ হিজরীতে আর মৃত্যুবরণ করেন দুইশ এগার 
মতান্তরে দুইশ তের হিজরীর জুমাদাল আখিরা মাসের তিন তারিখ সোমবার । বাগদাদে অবস্থিত 
তার সমাধির উপরে তিনি নেম্নো্ত কবিতা পঙ্ক্তিটি লিখে রাখার জন্য ওসীয়ত করে যান- 


OEE ৯৮০ ৮৬৭ + SAAT ODE Cie 
যে জীবনের পরিসমাপ্তি হল মৃত্যু সে জীবন অতি দ্রুত দুর্বিষহ হয়ে ওঠে । 


২১২ হিজরীর সূচনা 

এ বছরই খলীফা মামূন আযারবায়জান ভূখণ্ডে বাবক আল-খারামীর বিরুদ্ধে লড়াই করার 
জন্য মুহাম্মদ ইবৃন হুমায়দ আত্-তুসীকে মাওসিল অভিমুখে প্রেরণ করেন। তখন তিনি বাবৃকের 
সমর্থনে সমবেতরে একটি দলকে বন্দী করে খলীফা মামূনের কাছে প্রেরণ করেন। এছাড়া এ 
বছরের রবীউল আওয়াল মাসে খলীফা মামুন তার প্রজাদের মাঝে বীভৎস দু'টি বিদআতের প্রচলন 
করেন, যার একটি অন্যটির চেয়ে জঘন্য । প্রথমটি হল “কুরআন মাখলুক'-এই আকীদা এবং 
দ্বিতীয়টি হল, আল্লাহ্‌র রাসূল (সা)-এর পর আলী-ই (রা) হলেন সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। সন্দেহ নেই এই 
দু'টি বিষয়েই তিনি বিরাট গুরুতর ভুল করেন এবং মহাপাপের অধিকারী হন। 
আব্বাসী । আর এ বছরই আসাদুস্‌ সুন্নাহ্‌ | সুন্নাহ্‌র সিংহ পুরুষ ] খ্যাত আসাদ ইব্‌ন মুসা, হাসান 
ইব্‌ন জাফর, আবূ আসিম আন্‌ নাবীল যার নাম যাহ্হাক ইব্‌ন মুখাল্লা, আবুল মুগীরা আবদুল 
কুদ্দুস ইবনুল হাজ্জাজ আশশামী আদ-দামেশকী এবং ইমাম বুখারীর শায়খ মুহাম্মদ ইবৃন ইউনুস 
আল-ফারয়াৰী মৃত্যুবরণ করেন। 


২১৩ হিজরীর সূচনা 

এ বছরই আবদুস সালাম ও ইব্‌ন জালীস নামক দুই ব্যক্তি বিদ্রোহ করে এবং খলীফা 
মামূনের বায়আত প্রত্যাহার করে মিসরীয় ভূখণ্ড দখল করে নেয় । বনূ কায়স এবং ইয়ামানীদের 
একটি দল এসময় তাদের প্রতি আনুগত্য প্রদর্শন করে । এদিকে খলীফা মামুন তার ভাই আবু 
ইসহাককে সিরিয়ার এবং তার পুত্র আববাসকে আল-জাযিরা, সীমান্তবর্তী এলাকা ও দুর্গসমূহের 
শাসনভার অর্পণ করেন । এরপর তিনি এদের প্রত্যেককে এবং আবদুল্লাহ্‌ ইব্‌ন তাহিরকে পনের 
লক্ষ দীনার বা স্বর্ণমুদ্রা প্রদান করেন। এ বছর তিনি গাস্সান ইব্‌ন আব্বাদকে সিদ্ধুর গভর্নর 
নিয়োগ করেন। আর হজ্জ পরিচালনার দায়িত্ব পালন করেন বিগত বছরের আমীর । এছাড়া এ বছর 
আবদুল্লাহ্‌ ইব্‌ন দাউদ আল-জুওয়ায়নী, আবদুল্লাহ্‌ ইবৃন ইয়াধীদ আল-মিসরী, আবদুল্লাহ্‌ ইব্‌ন মুসা 
আল-আবৃসী এবং আমর ইব্‌ন আবূ সালামা আদ-দামেশকী মৃত্যুবরণ করেন । 

ইব্‌ন খাল্লিকান বর্ণনা করেছেন যে, কোন কোন এতিহাসিক বলেন, এ বছরেই ইবরাহীম 
ইবৃন মাহান আল মাওসিলী আন্-নাদীম, আবুল আতাহিয়া এবং আবু আমর আশৃ-শায়বানী 
আন-নাহ্বী একই দিনে বাগদাদে মৃত্যুবরণ করেন। কিন্তু তিনি এটা সঠিক বলে মন্তব্য করেছেন 
যে, ইবরাহীম ইব্‌ন নাদীম একশ আটাশি হিজরীতে মৃত্যুবরণ করেন। এতিহাসিক সুহায়লী বলেন, 
' আর এ বছর ইবন ইসহাক থেকে “নবী চরিত’ বর্ণনাকারী আবদুল মালিক ইব্‌ন হিশাম ইনতিকাল 


আল-বিদায়া ওয়ান নিহায়া (১০ম খণ্ড)__৫৮ 
wWw.almodina.com 


৮ পরপারে ». বর: , 





Contents 


8৫৮ _.. আল-বিদায়া ওয়ান নিহায়া 


করেন। ইব্ন খাল্লিকান তীর উদ্ধৃতিতে তা রিওয়ায়াত করেছেন। তবে সঠিক হল তিনি দুইশ 
করেছেন। 


কবি আকৃক 

(তীর পূর্ণ নাম) আবুল হাসান ইব্‌ন আলী ইব্‌ন জাবালা আল-খুরাসানী । আকুক হল তীর 
উপাধি । তিনি ছিলেন আযাদকৃত দাস এবং জন্মান্ধ । অবশ্য কারও কারও মতে সাত বছর বয়সে 
গুটি বসন্তে আক্রান্ত হয়ে তিনি দৃষ্টিশক্তি হারান। তিনি ছিলেন কৃষ্ণকায় এবং কুষ্ঠরোগাক্রান্ত কিন্তু 
অত্যন্ত কুশলী, বিশুদ্ধভাষী ও অলঙ্কারময় ভাষার অধিকারী কবি । আরবী সাহিত্যের দিকপাল জাহিয 
এবং তার পরবর্তী কাব্য সমালোচকগণ তার কবিতার প্রশংসা করেছেন । জাহিয মন্তব্য করেছেন 
তার চেয়ে কুশলী কোন শহুরে বা গ্রামীণ কৰি আমি দেখিনি । তার উল্লেখযোগ্য কবিতা পঙ্ক্তি 
হলঃ 


(০১৯১ Ke DE + এ Sl ১৭ ০৮ 
আমার পিতা উৎসর্গিত হোন আমার এ দর্শনার্থীর জন্য যে সবকিছু থেকে সতর্ক ও উৎকণ্ঠিত 
হয়ে গোপনে আমাকে দেখতে এসেছে। 


2555 


44515520301 ০১৫০৫ + 4১৬৯ le pS A 
কিন্তু সে তো এমন এক দর্শনার্থী যার নিজ সৌন্দর্যই তার “কাল' ০০০০০ 
টি গতি বারি 
RETO NC CR ACE OE 
সে নির্জনতার প্রতীক্ষায় থেকেছে অবশেষে সে তা লাভ করেছে এবং সে নৈশ সহচরকে 
পর্যবেক্ষণ করেছে এমনকি সে ঘুমিয়ে পড়েছে। 
(৮১ ১৯1০০১70553) cd IAS, 
সে তার এই দর্শন যাত্রায়.বিভিন্ন ভয়াবহতার শিকার হয়েছে। তারপর কোন সম্ভাষণ ব্যতীত 
বিদায় নিয়েছে। 
সে-ই হল এ ব্যক্তি যে আবু দুলাফ কাসিম ইব্‌ন ঈসা আল-আজালী সম্পর্কে (তার প্রশংসায়) 
আবৃত্তি করেছে- 
85884 ডি 24 ils sl Ci CS 
দুনিয়া বলতে যা কিছু বোঝায় তাতো আৰু ুলাফের আর ও উপহিভিহের মাঝে 
সীমাবদ্ধ । 
| 1) ৪6 ৫ ১৭৮24 5 প্‌ 
১২ ৪৮০ 0১০41 এ + 44১১2115190 
আবূ দুলাফ যখন ফিরে যান তখন গোটা দুনিয়া তার অনুগামী হয়। 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া | ৪৫৯ 


১১১৯ J 2১5 ১ + ১০০ ১০১৯৯০৪। ৩৪ ১5 4৪ 
পৃথিবীতে যত আরব আছে, হোক সে শহুরে বা গ্রাম্য । 


৪০০5 ৬০ 


syle ৩353 + ০১৫০ ০35 4৯৯০০ 

(সে তার) বদান্যতা লাভের প্রত্যাশা করে যা তিনি সম্পাদন করেন তার সর্বপ্রকাশের দিন। 

খলীফা মামুনের কাছে যখন এই পঙ্ক্তিগুলো পৌছে আর তা ছিল দীর্ঘ কাসীদা যা দ্বারা সে 
আবু নুওয়াসের প্রতিদ্বন্দ্বিতা করে- তখন তিনি তাকে তলব করেন, কিন্তু সে ভয়ে পলায়ন করে । 
তারপর তাকে খলীফার সামনে হাযির করা হলে তিনি প্রশ্ন করেন, দুর্ভাগা ! কোন্‌ স্পর্ধায় তুমি 
কাসিম ইব্‌ন ঈসাকে আমাদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছ? তখন সে উত্তর দিয়ে) বলে, আমীরুল 
মু'মিনীন ! আপনারা হলেন আহলে বায়ত বা নবী পরিবার আল্লাহ্‌ তা'আলা আপনাদের মনোনীত 
করেছেন এবং বিশাল সাম্রাজ্য দান করেছেন । আমি তো তাকে তার সদৃশ ও সমকক্ষদের উপর 
শ্রেষ্ঠত্ব দিয়েছি। তখন তিনি বললেন, আল্লাহ্‌র কসম! তুমি কাউকে বাকী রাখনি যখন তুমি 
বলেছঃ 

১১৯ ০]। 1250 322. + ০০০ ১৮০ ১৯০৯ ০৪ ১০০৪ 

অবশ্য এর কারণে আমি তোমার হত্যাকে বৈধ মনে করি না, কিন্তু তোমার শির্ক ও কুফরীর 

কারণে যেহেতু তুমি এক নিকৃষ্ট বান্দার ব্যাপারে বলেছ- 


JE ০41 00 ১০ 951 0850 + ৪1১১০ 66২। 0১5 ও oil 
- 00215 91950 5৬581 + sal MAb 5০০ ও 
আপনি তো এমন যিনি দিনসমূহ থেকে স্বস্থানে প্রতি স্থাপিত করেন এবং কালকে এক অবস্থা 


থেকে অন্য অবস্থায় স্থানান্তরিত করেন। আর কারও প্রতি আপনি কৃপা-দৃষ্টি প্রসারিত করা মাত্রই 
তার জীবনোপকরণ ও জীবন কালের ফয়সালা করে ফেলেন। 


এটাতো করেন আল্লাহ্‌ ! এরপর মামূন বলেন তার জিহ্বা টেনে ছিড়ে ফেল। তখন (এ 
বছর) তার জিহবা টেনে ছিড়ে ফেলা হয়, ফলে সে মৃত্যুবরণ করে । এ ব্যতীত সে হুমায়দ ইব্‌ন 
০০০০০০৪০ 


মিচ এ+ ৮০৯ ভএ। ০৪ 
(95. 09০ পে + El 


দুনিয়া বলতে হুমায়দকেই বোঝায়, আর তার দানসমূহ বিশাল-বিপুল, হুমায়দ যখন বিদায় 
হবেন তখন দুনিয়াকে 'সালাম' | 
এই হুমায়দ যখন মৃত্যুবরণ করেন তখন আবুল আতাহিয়া তার মৃত্যু শোকে রচনা করেন- 
Ee ০1১২] ১১৭০৭ ০০৪৩ + Cli এ এ ০1 


“ 2229 পা ড১০০)% ৩৪ 


(2 4৮ ৩ 5131 + ১১১৩ ১1০৮5 5১281 082 03 


www.almodina.com 

















ই - ইস্ট লন নি ভি Contents 


৪৬০ আল-বিদায়া ওয়ান নিহায়া 


আবু গানিম ! আপনার চরিত্র অতি উদার আর আপনার সমাধি সুদৃঢ় এবং লোক সমাবেশে 


পূর্ণ ! কিন্তু সমাধির লোক সমাবেশ সমাধিস্থ-এর কী উপকার করবে যখন তার দেহ ভগ্রাবশেষে 
পরিণত হচ্ছে। 


ইব্‌ন খান্লিকান এই কবি আকুকের বেশ কিছু উৎকৃষ্ট কবিতা পত্ক্তি উল্লেখ করেছেন, যা 
আমরা সংক্ষিপ্ত করার উদ্দেশ্যে বর্জন করেছি। 


২১৪ হিজরীর সুচনা 

এ বছরের রবীউল আওয়াল মাসের পঁচিশ তারিখ শনিবার মুহাম্মদ ইব্‌ন হুমায়দ এবং বাবক 
খুররমী (আল্লাহ্‌ তাকে অভিশপ্ত করুন) মুখোমুখি হয়। এ যুদ্ধে বাবক খুররমী মুহাম্মদ ইব্‌ন 
হুমায়দের বহু সংখ্যক যোদ্ধাকে হত্যা করে এবং তাকেও হত্যা করে এবং ইব্‌ন হুমায়দের 
অবশিষ্ট যোদ্ধারা পরাজিত হয় । তখন খলীফা মামূন ইসহাক ইব্‌ন ইবরাহীম এবং ইয়াহ্‌ইয়া ইব্‌ন 
আকছামকে আবদুল্লাহ্‌ ইব্‌ন তাহিরের কাছে পাঠান। এসময় তিনি তাকে খুরাসান শাসন এবং 
পার্বত্য অঞ্চল আযারবায়জান, ও আর্মেনিয়ার শাসন ও বাবকের বিরুদ্ধে লড়াইয়ের মাঝে 
ইখতিয়ার বা ইচ্ছাধিকার প্রদান করেন। তখন তিনি খারেজীদের প্রবল হওয়ার আশঙ্কায় এবং 
খুরাসানের পরিস্থিতি নিয়ন্ত্রণের অধিক প্রয়োজন থাকায় খুরাসানের অবস্থানকেই গ্রহণ করেন। এ 
বছরই রশীদ পুত্র আবু ইসহাক মিশর ভূখণ্ডে প্রবেশ করেন এবং আবদুস সালাম ও ইব্‌ন জালীসের 
হাত থেকে এর কর্তৃত্ব ছিনিয়ে নেন এবং তাদের উভয়কে হত্যা করেন। এছাড়া এ বছর বিলাল 
আয্যাব্বাৰী নামক জনৈক ব্যক্তি বিদ্রোহ করে । তখন খলীফা মামুন তার পুত্র আব্বাসকে একদল 
আমীর-উমারাদের সাথে তার বিরুদ্ধে প্রেরণ করেন। তখন তারা বিলালকে হত্যা করে বাগদাদে 
প্রত্যাবর্তন করেন। এ বছর মামূন, আলী ইব্‌ন হিশামকে আল-জাবাল, কুম, ইস্পাহান ও 
আযারবাইজানের প্রশাসক নিয়োগ করেন । এ বছর হজ্জ পরিচালনা করেন ইসহাক ইব্‌ন আব্বাস 
ইব্‌ন মুহাম্মদ ইব্‌ন আলী ইব্‌ন আবদুল্লাহ্‌ ইব্‌ন আব্বাস এবং ০০০৮০ 
ইব্‌ন খালিদ আল-মাওহিবী। 


আহমদ ইব্ন ইউসুফ ইব্ন কাসিম ইব্ন সাবীহ 
ইনি হলেন কাতিব আবু জা“ফর, খলীফা মামুনের চিঠিপত্র বিভাগের দায়িত্বে নিয়োজিত হন। 
ইব্‌ন আসাকির তার জীবন চরিত উল্লেখ করেছেন এবং তার রচিত নিম্নোক্ত কবিতা পঙ্ক্তিসমূহ 
উদ্ধৃত করেছেন £ 
Alb 3১ ০০০৯ ১০০ টির ৩১৮ 
কোন কৌশল অবলম্বন ছাড়াই কখনও কখনও মানুষ জীবনোপকরণ প্রাপ্ত হয়, আবার কখনও 
SUN RE! 


EEE EO তানভির 
আমার প্রতিক্রিয়া সে ব্যাপারে “আল-হামদুলিল্লাহ্‌” । 


www.almodina.com 


Contents 
আল-বিদায়া ওয়ান নিহায়া ৪৬১ 
এ ছাড়া তার রচিত অন্যতম কবিতা পঙ্ক্তি হল ৪ 
al LE OS bl + 5015 এ ০ 9 


কোন ব্যাপারে যদি তুমি “হ্যা' বল তবে তা পূর্ণ কর। কেননা "হ্যা বলা স্বাধীন ব্যক্তির জন্য 
অবশ্য পরিশোধ্য খণ। 


৫ রগ এন) 056 সনি + pias YY, 
অন্যথায় “না” বল, তদ্বারা-তুমি স্বস্তি লাভ করবে যাতে মানুষ তোমারে মিথ্যাচারী বলতে না 
পারে। 
এছাড়া তার রয়েছে- 


৮৯ ৩৫5 5০25 le (95 + GLA 9 ৮৯৪] 2১৭] | 

কোন ব্যক্তি যদি নিজে তার গোপন কথা ফাস করে তারপর অন্যকে তার জন্য ভসনা করে 
তাহলে সে অতি নির্বোধ । 

3৯] 6১১০০ 2311 ১৬০০৪ + Lal ১5525511588 

কোন ব্যক্তির অন্তর যদি তার নিজের গোপন কথা সংরক্ষণের জন্য সংকীর্ণ হয়ে যায়, তাহলে 
সে যার কাছে গোপন কথা আমানত রেখেছে তার অন্তরতো আরো অধিক সংকীর্ণ । 

এছাড়া এ বছর ইমাম আহমদ ইব্‌ন হান্বলের শায়খ হাসান ইব্‌ন মুহাম্মদ আল-মারওয়ামী 
আবদুল্লাহ্‌ ইব্‌ন হাকাম আল-মিসরী এবং মুআবিয়া ইব্‌ন উমর মৃত্যুবরণ করেন। 

আবু মুহাম্মদ আবদুল্লাহ্‌ ইব্‌ন আইয়ান ইব্‌ন লায়ছ ইবৃন রাফি' আল-মিসরী । ইনি হলেন এ 
সকল ব্যক্তির অন্যতম যারা সরাসরি ইমাম মালিকের কাছে 'মুয়াত্তা' অধ্যয়ন করেছেন এবং তার 
মাযহাবের ফিকাহ শাস্ত্র সম্পর্কে গভীর বুৎপত্তি অর্জন করেছেন । মিসরে তিনি অত্যন্ত শ্রদ্ধা ও 
সম্মানের পাত্র ছিলেন। সেখানে তিনি বিশাল ও বিপুল ধন-সম্পদের অধিকারী ছিলেন। ইমাম 
শাফিঈ রে) যখন মিসরে আগমন করেন তখন তিনি তাকে এক হাজার দীনার হাদিয়া প্রদান করেন 
এবং তীর সঙ্গীদের থেকে তার জন্য আরও দু'হাজার দীনার সংগ্রহ করেন এবং তার জন্য নিয়মিত 
ভাতার ব্যবস্থা করেন। আর তিনি হলেন মুহাম্মদ ইব্‌ন আবদুল্লাহ্‌ ইবৃন হাকাম এর পিতা যিনি 
ইমাম শাফিঈ (র)-এর সাহচর্য লাভ করেন। এ বছর তিনি যখন মৃত্যুবরণ করেন তখন তাঁকে 
ইমাম শাফিঈ (র)-এর কবরের পাশে দাফন করা হয় । আর তার পুত্র আবদুর রহমান যখন মারা 
যায় তখন তাকে কিব্লার দিক থেকে তার পিতার পাশে দাফন করা হয় । ইবৃন খাল্লিকান বলেন, 
সুতরাং এখানে মোট তিনটি কবর ইমাম শাফিঈ হলেন সিরিয়া প্রান্তে আর তারা দু'জন হলেন তার 
কিবৃলার দিকে । আল্লাহ্‌ তাদেরকে রহম করুন । 


্‌ ২১৫ হিজরীর সূচনা 
এ বছরের মুহাররম মাসের শেষাংশে খলীফা মামূন রোমকদের বিরুদ্ধে যুদ্ধের উদ্দেশ্যে 
সৈন্য-সামন্তসহ বাগদাদ থেকে রোমক ভূখণ্ড অভিমুখে অগ্রসর হন। এসময় তিনি বাগদাদ ও তার 


www.almodina.com 


Contents 


৪৬২ আল-বিদায়া ওয়ান নিহায়া 


অধীনস্থ প্রশাসনিক অঞ্চলসমূহের জন্য ইসহাক ইব্‌ন ইবরাহীম ইব্‌ন মুসআবকে তীর স্থলবর্তী 
নিয়োগ করেন। মামূন যখন তিকরীতে পৌছেন তখন সেখানে মুহাম্মদ ইব্‌ন আলী ইব্‌ন মূসা 
ইব্ন জাফর ইব্ন মুহাম্মদ ইবৃন আলী ইব্‌ন হুসায়ন ইবৃন আলী ইবৃন আবূ তালিব মদীনা থেকে 
আগমন করে তীর সাথে সাক্ষাৎ করেন। তখন মামুন তাকে তার কন্যা উম্মুল ফযল বিন্ত 
মামুনের সাথে সাক্ষাতের অনুমতি প্রদান করেন। আর মুহাম্মদ ইব্‌ন আলী তীর পিতা আলী ইবৃন 
মুসার জীবদ্দশায় মামুন - কন্যার সাথে পরিণয় সূত্রে আবদ্ধ হয়েছিলেন । তখন মুহাম্মদ ইব্ন আলী 
তার স্ত্রীর সাথে একান্তে মিলিত হন এবং তাকে তার সাথে হিজাযে নিয়ে যান। এছাড়া তার ভাই 
আবূ ইসহাক ইবনুর রশীদ, তিনি মাওসিলে পৌছার পূর্বে মিসর ভূখণ্ড থেকে আগমন করে তার 
সাথে সাক্ষাত করেন। এরপর বিপুল সংখ্যক ফৌজ নিয়ে খলীফা মামূন তারসূস অভিমুখে 
অগ্রসর হন এবং জুমাদাল উলা মাসে সেখানে প্রবেশ করেন। সেখানে তিনি বলপ্রয়োগের মাধ্যমে 
একটি দুর্গ জয় করেন এবং তা ধ্বংস করে ফেলার নির্দেশ প্রদান করেন । এরপর তিনি দামেশকে 
ফিরে আসেন এবং সেখানে অবস্থান গ্রহণ করেন। এ সময় তিনি কাসিয়ুগ পাহাড়ের পাদদেশে 
দায়রমারাত মহল্লা আবাদ করেন এবং বেশ কিছুদিন দামেশকে অবস্থান করেন। এ বছর আবদুল্লাহ্‌ 
ইব্‌ন উবায়দুল্লাহ ইবনুল আব্বাস আল আব্বাসী লোকদের নিয়ে হজ্জ আদায় করেন। 

এছাড়া এবছর আবূ যায়দ আল-আনসারী, মুহাম্মদ ইবনুল মুবারক আস-সূরী, কাবীসা ইবৃন 
উকবা, আলী ইবৃন হাসান ইব্‌ন শাকীক এবং মান্বী ইব্‌ন ইবরাহীম ইনতিকাল করেন। 


আবু যায়দ আল আনসারী 

তিনি হলেন সাঈদ ইব্‌ন আওস ইব্‌ন ছাবিত আল-বসরী, বিশিষ্ট ভাষাবিদ এবং অত্যন্ত 
নির্ভরযোগ্য ও আস্থাভাজন ব্যক্তি। বলা হয়, তিনি লায়লাতুল কদর অর্থাৎ শবে কদর প্রত্যক্ষ 
করতেন । আবূ উছমান মাধিনী বলেন, আমি (এরপর) আসমাঈকে দেখলাম তিনি আবু যায়দের 
কাছে আসলেন এবং তার মাথা চুম্বন করে তার সামনে বসে বললেন, পঞ্চাশ বছর যাবৎ আপনি 
আমাদের নেতা ও প্রধান। ইব্‌ন খাল্লিকান বলেন, তার বহু রচনা বিদ্যমান, তন্মধ্যে “মানবসৃষ্টি', 
“উটের বই' ‘পানির বই’ “পারসিকগণ ও যুদ্ধান্ত্রের বই’ এবং অন্যান্য বই রয়েছে । তিনি এ বছর 
ইনতিকাল করেন, অবশ্য একথাও বলা হয় যে, এর পূর্ববর্তী বছর কিংবা পরবর্তী বছর । এসময় 
তার বয়স ছিল সত্তরের অধিক । মতান্তরে একশর কাছাকাছি। আর আবু সুলায়মান, তার জীবন 
চরিত আমরা পূর্বেই উল্লেখ করেছি ।' 


. ২১৬ হিজরীর সূচনা 

এ বছরই রোমসম্রাট মীখাইল পুত্র তুফায়ল একদল মুসলমানের সাথে বাড়াবাড়ি করে । 
তারসূস ভূখণ্ডে সে তাদের হত্যা করে । তাদের সংখ্যা ছিল ষোলশর মতো । এরপর সে নিজের 
নাম দ্বারা পত্রের সূচনা করে খলীফা মা'মূনের কাছে পত্র প্রেরণ করে। মা*মূন যখন তার পত্র পাঠ 
করেন তখন তিনি কোনরূপ যাত্রাবিরতি না করে তৎক্ষণাৎ রোমক ভূখণ্ডের উদ্দেশ্যে রওয়ানা হন। 
এসময় তার ভাই সিরিয়া ও মিসরের শাসক আবূ ইসহাক ইব্‌ন রশীদ তাকে সাহচর্য প্রদান করেন। 
এ অভিযানে তিনি সন্ধির ভিত্তিতে এবং বল প্রয়োগের মাধ্যমে বহু শহর জয় করেন। আর তার 
ভাই তিরিশটি দুর্গ জয় করেন। এছাড়া তিনি ইয়াহইয়া ইব্ন আকছামকে ঝটিকাবাহিনী দিয়ে 


www.almodina.com 


Contents 
আল-বিদায়া ওয়ান নিহায়া ৪৬৩ 


তুওয়ানা ভূখণ্ডে প্রেরণ করেন, তখন ইয়াহইয়া বহু শহর জয় করেন এবং বহুসংখ্যক শত্রুকে বন্দী 
করেন এবং একাধিক শক্রুদুর্গ জ্বালিয়ে দেন। এরপর তিনি সেনা চৌকিতে ফিরে আসেন । খলীফা 
মামূন জুমাদাল আখিরার মাঝামাঝিকাল থেকে শাবান মাসের মাঝামাঝি কাল পর্যন্ত রোমকভৃখণ্ডে 
অবস্থান করেন। এরপর তিনি দামেশকে ফিরে আসেন । এদিকে আবদূস ফিহ্রী নামক জনৈক 
ব্যক্তি এ বছরের শাবান মাসে মিসর দেশ আক্রমণ করে বসে এবং আবু ইসহাক ইব্‌ন রশীদের 
প্রশাসকদের বিরুদ্ধে প্রবল হয়ে উঠে এবং বহুলোক তাকে অনুসরণ করে । তখন খলীফা মা*মুন 
যিলহাজ্জ মাসের চৌদ্দ তারিখ বুধবার দামেশক থেকে মিসরীয় ভূখণ্ডের দিকে রওনা হন। 
এরপরের ঘটনা আমরা অচিরেই উল্লেখ করব। 

এ বছরই খলীফা মা*মূন বাগদাদের প্রশাসক ইসহাক ইব্‌ন ইবরাহীমকে পত্রযোগে নির্দেশ 
প্রদান করেন লোকদেরকে পাচ ওয়াক্ত নামাযের পর তাকবীর বলার জন্য আদেশ করতে । এরপর 
সর্বপ্রথম এই প্রথার প্রচলন হয় রমযানের চৌদ্দ তারিখ শুক্রবার বাগদাদ এবং রুসাফার জামে' 
মসজিদে । এটা এভাবে করা হত যে, লোকজন যখন নামায শেষ করত তখন উঠে দীড়াত এবং 
তিনবার তিনটি তাকবীর বলত । এরপর তারা অবশিষ্ট নামাযসমূহেও এ ধারা অব্যাহত রাখে । 
এটিও খলীফা মা'মুনের মস্তিষ্প্রসূত ‘বিদআত’ যা তিনি উদ্ভাবন করেন কোন দলীল-প্রমাণ কিংবা 
নির্ভরযোগ্য ভিত্তি ব্যতীত । কেননা তার পূর্বে কেউ এটা করেনি । তবে সহীহ্‌ বুখারীতে ইব্‌ন 
আব্বাস রো) থেকে প্রমাণিত আছে যে, রাসূলুল্লাহ্‌ (সা)-এর সময়ে উচ্চস্বরে যিকিরের প্রচলন 
ছিল যাতে করে লোকদের ফরয নামায থেকে প্রত্যাবর্তনের সময় জানা যেত। এছাড়া একদল 
আলিম এটাকে মুস্তাহাব বলেছেন যেমন ইব্‌ন হায্ম প্রমুখ । ইব্ন বাত্তাল বলেন, “মাযহাব 
চতুষ্টয়' এটাকে মুসতাহাব গণ্য করে না। ইমাম নববী বলেন, ইমাম শাফিঈ (র) থেকে বর্ণিত 
আছে যে, তিনি বলেন, এটা ছিল মূলত লোকদের একথা জানার জন্য যে, নামাযের পর যিকির 
অনুমোদিত -শরীয়ত সম্মত। এরপর যখন তা জানা হয়ে গেল তখন আর উচ্চৈ:স্করে যিকিরের 
কোন অর্থ থাকল না। আর এটা হল যেমন ইব্‌ন আব্বাস (রা) থেকে বর্ণিত আছে যে, তিনি 
জানাযার নামে উচ্চস্বরে সুরা ফাতিহা পাঠ করতেন যেন মানুষ জানতে পারে যে, তা সুন্নাত। 
এছাড়াও এর একাধিক দৃষ্টান্ত রয়েছে। আর আল্লাহই সর্বাধিক জানেন। 

আর এই বিদআত যার নির্দেশ খলীফা মা*মূন প্রদান করেছিলেন নিঃসন্দেহে নবউদ্ভাবিত 
কুপ্রথা সালফে সালেহীনের কেউই এর উপর আমল করেননি । আর এ বছর প্রচণ্ড শীত পড়ে এবং 
বিগত বছর যিনি হজ্জ পরিচালনা করেছিলেন এ বছরও তিনিই হজ্জ পরিচালনা করেন, মতান্তরে 
অন্যজন, আর আল্লাহ্‌ সম্যক অবগত । এছাড়া এ বছর হিব্বান ইব্‌ন হিলাল ; ভাষা, ব্যাকরণ, 
বাক্কার ইব্‌ন হিলাল এবং হাওয়া ইবৃন খলীফা ইনতিকাল করেন। 


হারুনুর রশীদের স্ত্রী ও পিতৃব্যকন্যা যুবায়দা 


তার উপাধি হল যুবায়দা আর তিনি জাফর ইব্‌ন মানসূরের কন্যা । তিনি ছিলেন খলীফা হারনুর 
রশীদের প্রিয়তম মানুষ এবং অসামান্য রূপ ও পবিত্র সৌন্দর্যের অধিকারিণী ৷ তার সাথে খলীফা 


www.almodina.com 


Contents 


8৬৪ আল-বিদায়া ওয়ান নিহায়া 


হারুনুর রশীদের বহুসংখ্যক বাদী ও একাধিক স্ত্রী ছিল যেমন আমরা তীর জীবন চরিতে উল্লেখ 
করেছি। আর তার যুবায়দা উপাধি লাভের কারণ, তীর পিতামহ আবূ জা“ফর মানসূর শৈশবে 
তাকে আদর করে নাচাতেন এবং তার শুভ্রতার কারণে বলতেন তুমি হলে খুবায়দা’১। তখন 
থেকে এই উপাধিতেই তার পরিচয় । তার আসল নাম উম্মুল আযীয ৷ রূপ সৌন্দর্যে, ধন-সম্পদে, 
ধার্মিকতায়, দান-সাদাকায় এবং সদাচারে তিনি ছিলেন অনন্যা । 


খতীব বর্ণনা করেছেন, (একবার) তিনি হজ্জ করেন । তখন (হজ্জ সফরের) ষাট দিনে তার 
ব্যয় হয় পাচ কোটি চল্লিশ লক্ষ দিরহাম । তিনি যখন (তার সৎপুত্র) মা*মূনকে খিলাফত লাভের 
অভিনন্দন জানান তখন বলেন, তোমাকে দেখার পূর্বে তোমার পক্ষ থেকে আমি নিজেকে 
অভিনন্দিত করেছি। আর আমি যদি (ইতিপূর্বে) আমার এক খলীফা পুত্রকে হারিয়ে থাকি তাহলে 

(আজ আমি) তার পরিবর্তে আরেকজন খলীফা পুত্র লাভ করেছি যাকে আমি জন্ম দেইনি ।২ আর 

তোমার ন্যায় পুত্রকে যে বিনিময়ে লাভ করে তার কোন ক্ষতি নেই । আর এমন মা সন্তানহারা 

হতে পারে না যার হাত তোমার উপটোকনে পূর্ণ । আল্লাহ্‌ আমার থেকে যাকে সরিয়ে নিয়েছেন 
তার জন্য আমি তার কাছে বিনিময় প্রার্থনা করছি আর তিনি তার পরিবর্তে যাকে দিয়েছেন তার 
দীর্ঘায়ু কামনা করছি। দুইশ ষোল হিজরীর জুমাদাল উলা মাসে তিনি বাগদাদে ইনতিকাল করেন । 
আল-ওয়াসিতী থেকে বর্ণনা করেন । তিনি (ওয়াসিতী) বলেন, আবদুল্লাহ্‌ ইব্‌ন মুবারক বলেন, 
আমি যুবায়দাকে স্বপ্নে দেখে প্রশ্ন করলাম, আল্লাহ্‌ তোমার সাথে কেমন আচরণ করেছেন ? তিনি 
বললেন, মক্কার পথে প্রথম যে কোদাল দ্বারা আঘাত করা হয়েছে তাতেই তিনি আমাকে ক্ষমা 
করে দিয়েছেন। তখন আমি (তীর বিবর্ণ চেহারা দেখে) তাকে প্রশ্ন করলাম, তাহলে এই বিবর্ণতা 
কিসের ? তিনি বললেন, বিশর আল-মুরায়সী নামক এক ব্যক্তিকে আমাদের মাঝে দাফন করা হয় 
তথঁন 'জহিননায় তাকে গল করার জন্য সংগে দাউ দাডি করে ভূলে উঠে। এতে আতকে আমি 
কম্পিত হই এবং এই বিবর্ণতা আমাকে ছেয়ে ফেলে। 

ইব্‌ন খান্লিকান উল্লেখ করেছেন, তার এমন একশ বাদী ছিল তাদের প্রত্যেকে সম্পূর্ণ 
কুরআনের হাফিযা ছিল। আর এরা ছাড়া যারা কুরআন পড়েনি কিংবা যারা আংশিক পড়েছে তারা 
তো ছিলই । তীর প্রাসাদে এদের তিলাওয়াতের কারণে সবসময় মৌমাছির গুঞ্জনের ন্যায় গুঞ্জন 
শোনা যেত। এদের প্রত্যেকের দৈনিক তিলাওয়াত ছিল কুরআনের দশভাগের একভাগ অর্থাৎ তিন 
পারা পরিমাণ । বর্ণিত আছে, কেউ তাকে স্বপ্নে দেখে তার দান-সাদাকা এবং হজ্জের পথ তিনি যা 
করেছিলেন (অর্থাৎ নহর খনন) সে সম্পর্কে জিজ্ঞাসা করেন। তখন তিনি বলেন, এসব কিছুর 

১. 'যুবায়দা' শব্দটি আরবী 'যুব্দ' শব্দের ক্ষুদ্রতা জ্ঞাপক রূপ আর যুবৃদ অর্থ হল দুধের মাখন যা শুভ্রতার 
প্রতীক। 

২. তাঁর নিজ গর্ভজাত পুত্র আমীনকে তার সৎপুত্র অর্থাৎ আমীনের সৎভাই মামুন বিদ্রোহের কারণে হত্যা 
করে পূর্ণ খলীফারূপে অভিষিক্ত হয়। তখন তিনি তার অভিনন্দন পত্রে এরূপ দৃঢ় মনোবলের পরিচয় 
দেন। 

৩. হাজীদের পানি পানের সুব্যবস্থা করার জন্য যুবায়দা মক্কার পথে তার নিজ খরচে একটি নহর খনন 
করান। যা নহরে যুবায়দা নামে প্রসিদ্ধি লাভ করে। 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৪৬৫ 


সাওয়াব তার উপযুক্ত ব্যক্তিদের কাছে চলে গিয়েছে, আর আমার উপকার করেছে এ নামায যা 
আমি শেষ রাতে পড়তাম । এছাড়া এ বছর একাধিক উল্লেখযোগ্য ঘটনা ও বিষয় সংঘটিত হয় 
যার বিবরণ বেশ দীর্ঘ। 


২১৭ হিজরীর সূচনা 

এ বছরের মুহাররাম মাসে খলীফা মামূন মিসরে প্রবেশ করেন এবং আবদুস ফিহ্রীকে 
আয়ত্তে এনে তাকে পাকড়াও করেন । এরপর তার নির্দেশে আবদুসের গর্দান উড়িয়ে দেয়া হয়। 
তারপর তিনি (বিজয়ী বেশে) সিরিয়ায় ফিরে আসেন। এ বছরই মা'মূন রোমক ভূখণ্ড অভিমুখে 
যাত্রা করেন এবং একশ দিন লু'লু'আ শহর অবরোধ করে রাখেন। এরপর তিনি সেখান থেকে 
প্রস্থান করেন এবং তার অবরোধের ব্যাপারে আজীফকে তার স্থলবর্তী করেন। এসময় রোমকরা 
তার সাথে প্রতারণা করে তাকে বন্দী করে ফেললে তিনি আট দিন তাদের হাতে বন্দী থাকেন 
এরপর কৌশলে তাদের হাত থেকে পালিয়ে আসেন এবং তাদের বিরুদ্ধে অবরোধ অব্যাহত 
রাখেন। এসময় স্বয়ং রোম সম্রাট আগমন করেন এবং তার ফৌজ নিয়ে আজীফকে পশ্চাৎদিক 
থেকে ঘিরে ফেলেন। এ সংবাদ যখন খলীফা মামুনের কাছে পৌছে তখন তিনি তার দিকে 
অগ্রসর হন। এরপর রোম সম্রাট তুঁফায়ল যখন খলীফা মামুনের আগমনের আভাস পান তখন 
তিনি নিজে পলায়ন করে তার মন্ত্রী সানগালকে পাঠান । সে তখন পত্র যোগে মামুনের কাছে 
নিরাপত্তা ও সন্ধি প্রার্থনা করে, কিন্তু পত্রের সূচনায় খলীফা মামূনের নামের পরিবর্তে নিজের নাম 
ব্যবহার করে। তখন মা'মূন তার এই পত্রের জবাবে একটি অলঙ্কারপূর্ণ পত্র রচনা করেন যার 
বিষয়বস্তু হল শাণিত তিরস্কার ও ভর্সনা- “আর আমি শুধু তোমার কাছ থেকে এটা গ্রহণ করতে 
পারি যে তুমি দীন ইসলামে প্রবেশ করবে । অন্যথায় তরবারি ও হত্যাযজ্ঞের মুখোমুখি হতে হবে 
তোমাকে । আর শান্তি বর্ষিত হোক হিদায়াতের অনুসারীদের উপর” । এ বছর হজ্জ পরিচালনা 
তাদের অন্যতম হলে হাজ্জাজ ইব্‌ন মিনহাল, শুরায়হ ইব্‌ন নু'মান ও মুসা ইবৃন দাউদ আয্যাব্বী ৷ 
আল্লাহ্‌ পবিত্র, তিনি সম্যক জ্ঞাত । 


২১৮ হিজরীর সূচনা 
জুমাদাল উলা মাসের প্রথম দিকে খলীফা মা*মূন তার পুত্র আববাসকে “তুওয়ানা' পুনঃ 
নির্মাণের ও তার ভবন সংস্কারের জন্য প্রেরণ করেন। এ সময় তিনি সকল অঞ্চলে ফরমান প্রেরণ 
করেন যেন সকল দেশ অর্থাৎ মিসর, সিরিয়া ও ইরাক থেকে সেখানে কর্মী প্রেরণ করা হয়। ফলে 
সেখানে বহু মানুষের সমাবেশ ঘটে ৷ তিনি নির্দেশ প্রদান করেন যেন শহরটি দৈর্ঘ্যে এক মাইল 
এবং প্রস্থে এক মাইল হয় এবং তার বেষ্টনী প্রাচীর হয় তিন ফারসাথ৪ এবং তাতে তিনটি 
প্রবেশদ্বার থাকে। 





সংকট ও বিভ্রান্তির সূচনা 
ই খলীফা মা'মুন বাগদাদে তার নিযুক্ত গভর্ণর ইসহাক ইব্‌ন ইবরাহীম ইব্‌ন 
চিত 97752 4075 ও মুহাদ্দিসদের “কুরআন 
2 


r- 


বিদায়া ওয়ান নিতায় : অঁ9িখ। হাঠি১01179.001) 


| 


Contents 


৪৬৬ আল-বিদায়া ওয়ান নিহায়া 


সৃষ্ট' এই মত প্রকাশের জন্য যাচাই ও পরীক্ষা করতে এবং তাঁদের একটি দলকে তীর কাছে 
প্রেরণ করতে । তিনি তাকে একটি দীর্ঘ এবং আরও কয়েকটি পত্রের মাধ্যমে এ ব্যাপারে 
উৎসাহিত করেন। ইব্‌ন জারীর এই পত্রগুলোর সবকটির উল্লেখ করেছেন । যার সারকথা হল, এ 
বিষয় প্রমাণিত করা যে কুরআন হল ‘১১, (অর্থাৎ আল্লাহ্‌ তা'আলার সত্তার ন্যায় +:.৪যা 
অনাদি নয় ; এর সৃষ্টির সূচনা রয়েছে) আর প্রত্যেক ১১ হল মাখলুক বা সৃষ্ট । আর এটা 
এমন যুক্তি যে ব্যাপারে বহু মুতাকাল্লিমই তার সাথে একমত নন, মুহাদ্দিসগণতো দূরের কথা । 
কেননা যারা একথা বলেন যে ইচ্ছা নির্ভর ক্রিয়াসমূহ আল্লাহ্‌ তাআলার সত্তাকে আশ্রয় করে 
অস্তিত্ব লাভ করে তারা একথা বলেন না যে, আল্লাহ্‌ তা'আলার এ ক্রিয়া যা তার পবিত্র সত্তাকে 
আশ্রয় করে অস্তিত্ব লাভ করে তা মাখলুক বা সৃষ্ট, বরং তা মাখলুক নয়। বরং তারা বলেন, 
কুরআন 'মুহদাছ' -মাখলুক নয় । বরং তা আল্লাহ্‌র কালাম যা তার পবিত্র সত্তাকে আশ্রয় করে 
অস্তিত্ব লাভকারী । আর যা আল্লাহ্‌র সত্তাকে আশ্রয় করে অস্তিত্ব লাভ করে তা “মাখলুক' নয় । আর 
আল্লাহ্‌ তা'আলা স্বয়ং বলেছেন, ০ ৮২. ... Y। ০৬৯০ ৫৫০ ১৯১৫৩ যখনই 
তাদের নিকট তাদের প্রতিপালকের কোন নতুন উপদেশ আসে.....১ 


আর আমিই তোমাদেরকে সৃষ্টি করেছি, এরপর তোমাদের আকৃতি দান করেছি এবং তারপর 
ফিরিশতাদেরকে আদমকে সিজদা করতে বলেছি-২ 


অর্থাৎ আল্লাহ্‌ তা'আলা থেকে সিজদার নির্দেশ প্রকাশ পেয়েছে আদম (আ)-কে সৃষ্টি করার 
পর । সুতরাং আল্লাহ্‌ তা'আলার সত্তাকে আশ্রয় করে অস্তিত্ব লাভকারী কালাম. মাখলুক নয়। আর 
এ ব্যাপারে বিশদ আলোচনার ক্ষেত্র ভিন্ন। ইমাম বুখারী এই বিষয়ে একটি গ্রন্থ রচনা করেছেন 
যার নাম দিয়েছেন “বান্দাদের ক্রিয়াসমূহের সৃষ্টি' ৷ 


এদিকে খলীফা মামুনের ফরমান যখন বাগদাদে পৌছে তখন তা লোকদেরকে পাঠ করে 
শোনান হয় । ইতিপূর্বে মা'মূন তার কাছে উপস্থিত করার জন্য একদল মুহাদ্দিসকে নির্ধারণ করে 
দিয়েছিলেন, তারা হলেন- ওয়াকিদীর শ্রুতিলিপিকার মুহাম্মদ ইব্ন সাদ, আবূ মুসলিম আল- 
ইসমাঈল ইব্‌ন আবু মাসউদ এবং আহমদ ইব্ন দাওরাকী। এরপর ইসহাক তাদেরকে রাক্কায় 
অবস্থানরত মা’মূনের কাছে পাঠান। তখন তিনি তাদেরকে “কুরআন সৃষ্টি" এ বিষয়ে পরীক্ষা 
করেন। তারা তার আহ্বানে সাড়া দেন এবং অনিচ্ছাসত্তেও তার সাথে একমত্য প্রকাশ করেন। 
এরপর তিনি তাদেরকে বাগদাদে ফেরত পাঠান এবং তাদের বিষয়টি ফকীহদের মাঝে রাষ্ট্র করার 
জন্য ইসহাককে নির্দেশ প্রদান করেন । তখন ইসহাক তাই করেন। এরপর তিনি একদল 
১. সুরা আদ্বিয়া 8২ 
২. সূরা “আরাফ ৪ ১১ 
৩. গ্রন্থকার দুইশ ছয় (২০৬) হিজরীর আলোচনায় ইয়াধীদ ইব্‌ন হারনের মৃত্যুর কথা উল্লেখ করেছেন। এরপর 


এখানে পুনরায় তার কথা উল্লেখ করেছেন। এ থেকে প্রমাণিত হয় যে, তিনি সেখানে কিংবা এখানে ভুল 
করেছেন । 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৪৬৭ 


মুহাদ্দিস, ফকীহ্‌, মসজিদের ইমাম ও অন্যদের হাযির করেন এবং খলীল মা'মূনের পক্ষ থেকে 
তাদেরকে সে দিকে আহ্বান করেন এবং এ ব্যাপারে তার মতের সাথে এসকল মুহাদ্দিসের 
এঁকমত্যের কথা উল্লেখ করেন। তখন এরা পূর্ববর্তী মুহান্দিসদের সাথে একমত হওয়ার উদ্দেশ্যে 
তাদের জবাবের ন্যায় জবাব দেন। এভাবে লোকদের মাঝে বিরাট ফিত্নার মহাবিশৃড্খলার সৃষ্টি 
হয়। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজিউন। 

এরপর খলীফা মামূন ইসহাকের কাছে দ্বিতীয় একটি পত্র প্রেরণ করেন যা দ্বারা তিনি খালকে 
কুরআনের স্বপক্ষে এমন কতক সংশয় নির্ভর প্রমাণ তুলে ধরেন যা ভিত্তিহীন ও অনর্থক । বরং 
সেই প্রমাণগুলো হল মুতাশাবিহ বা ছ্যর্থবোধক। এছাড়া তিনি কুরআনের এমন কতক আয়াত 
উল্লেখ করেন যা তার বিপক্ষে প্রমাণ। ইব্‌ন জারীর তার সবগুলো উল্লেখ করেছেন। এসময় 
মামুন তার নায়িবকে লোকদেরকে তা পড়ে শোনাতে এবং তার দিকে এবং “খালকে কুরআনের 
মতবাদের দিকে আহ্বান করতে নির্দেশ দেন। 


এমতাবস্থায় আবূ ইসহাক একদল ইমাম উপস্থিত করেন । যারা হলেন, আহমদ ইব্‌ন হাম্বল, 
সা'দাওয়ায়াই আল-ওয়াসিতী, আলী ইবনুল জা‘দ, ইসহাক ইব্‌ন আবু ইসরাঈল, ইবনুল হারিশ, 
ইব্‌ন উলায়্যা আল-আক্বার, ইয়াহইয়া ইব্‌ন আবদুল হামীদ আল-উমুরী, হযরত উমরের অধস্তন 
জনৈক শায়খ যিনি রাক্কার কাষী ছিলেন, আবু নাসর আত্তাম্মার, আবু মা“মার আল কুতায়ঈ, 
মুহাম্মদ ইবৃন হাতিম ইব্‌ন মায়মূন, মুহাম্মদ ইব্‌ন নূহ জুদীসাপুরী, ইবনুল ফারখান, নযর ইব্‌ন 
শুমায়ল, আবূ আলী ইব্‌ন আসিম, আবুল আওয়াম আল-বারিদ, আবু শুজা’, আবদুর রহমান ইব্‌ন 
ইসহাক এবং এঁদের সাথের একটি দল। এরা যখন আবূ ইসহাকের নিকট প্রবেশ করেন তখন 
তিনি তাদেরকে খলীফা মামূনের ফরমান সম্বলিত পত্র পাঠ করে শোনান! এরপর তীরা যখন 
বিষয়টি উপলব্ধি করতে সক্ষম হন তখন ইসহাক বিশর ইব্‌ন ওয়ালীদকে প্রশ্ন করেন, আপনি 
কুরআনের ব্যাপারে কী বলেন ? তিনি উত্তর দেন- তা হল আল্লাহ্‌র কালাম । তখন ইসহাক বলেন, 
আমি আপনাকে এ সম্পর্কে জিজ্ঞাসা করছি না । আমি জানতে চাচ্ছি তা কি মাখলৃক (সৃষ্ট) ? তখন 
বিশর বলেন, তা খালিক (অ্রষ্টা) নয় । তিনি ইসহাক বলেন, এ সম্পর্কেও আমার জিজ্ঞাসা নয়। 
তখন বিশুর বলেন, এছাড়া অন্য বিষয় কত উত্তম । এরপর তিনি এ মতবাদে অবিচল থাকেন। 
তখন ইসহাক প্রশ্ন করেন, আপনি কি সাক্ষ্য দেন যে, আল্লাহ্‌ ছাড়া কোন উপাস্য নেই, তিনি এক 
ও একক সত্তা, তার পূর্বে কোন কিছুর অস্তিত্ব ছিল না এবং তার পরেও কোন কিছুর অস্তিত্ব 
থাকবে না। তার কোন সৃষ্টি কোন দিক থেকে এবং কোন ভাবেই তার সদৃশ হতে পারে না? 
তিনি বললেন, হ্যা ! তখন ইসহাক তার কেরানীকে বললেন, তার বক্তব্য লিখে নাও। তখন সে 
তা লিখে নেয়। এরপর তিনি তাদের এক এক জনকে পরীক্ষা করেন, আর তাদের অধিকাংশই 
কুরআনের মাখলুর হওয়ার পক্ষে মত প্রকাশ করা থেকে বিরত থাকেন । আর যখন তাদের কেউ 
বিরত থাকছিলেন তখন তিনি তাকে এ পত্র দিয়ে পরীক্ষা করছিলেন যার ব্যাপারে বিশর ইবৃন 
ওয়ালীদ মত প্রকাশ করেছিলেন, যে তার কোন সৃষ্টিই কোন অর্থে এবং কোন ভাবেই তার সদৃশ 
নয়। তখন এ ব্যক্তি বলতেন যেমন বিশর বলেছেন। এভাবে পর্যায়ক্রমে আহমদ ইব্‌ন হাম্বলের 
পরীক্ষার পালা আসল । তখন ইসহাক তাকে বললেন, আপনি কি বলেন যে, কুরআন মাখলুক বা 


www.almodina.com 


Contents 


৪৬৮ | আল-বিদায়া ওয়ান নিহায়া 


সৃষ্ট ? তখন তিনি বললেন, -কুরআন আল্লাহ্‌র কালাম, আমি এর বেশী কিছু বলব না। তখন তিনি 
বললেন, এই পত্রের ব্যাপারে আপনার বক্তব্য কী? তিনি বললেন, আমার চূড়ান্ত কথা হল- এ 
দিতে 21 ০:৮০ 11 3১৯১৮৮৩4৯০৫ কোন কিছুই তার মত নয়, আর তিনি হলেন সর্ব 
শ্রোতা, সর্বরষ্টা ।১ 

তখন জনৈক মু'তাধিলী বলে উঠল, নিশ্চয় সে বলছে যে তিনি কর্ণ দ্বারা শ্রোতা এবং চক্ষু 
দারা দ্রষ্টা । তখন ইসহাক তাকে প্রশ্ন করলেন, আপনি “১০:11 ০১০. দ্বারা কী বোঝাতে 
চেয়েছেন? তখন ইমাম আহমদ (র) বললেন, আল্লাহ্‌ তা দ্বারা যা বোঝাতে চেয়েছেন আমিও তা 
দ্বারা তাই বোঝাতে চেয়েছি, আর তিনি তেমন যেমন তিনি নিজেকে বর্ণনা করেছেন । এর বেশী 
কিছু আমি বলব না। তখন প্রত্যেকের জবাব পৃথক পৃথক করে লিখিয়ে ইসহাক তা মামূনের 
কাছে প্রেরণ করেন। উল্লেখ্য যে, এসময় উপস্থিতদের অনেকে অনিচ্ছাসত্তেও মৌখিকভাবে 
“খালকে কুরআনের’ পক্ষে মত দিয়েছিলেন। কেননা তারা (শাসকবর্গ) যিনি তাদের এই মতবাদে 
সাড়া দিতেন না। তাকে তার পদ থেকে অপসারণ করত, বায়তুল মালে তার ভাতা -রেশন 
থাকলে তা বন্ধ করে দিত, তিনি মুফতী হলে তার উপর ফাতওয়া প্রদানের নিষেধাজ্ঞা আরোপ 
করত, হাদীসের শায়খ হলে তীকে হাদীস বর্ণনা ও শ্রবণ থেকে বাধা দিত। এভাবে একটি ফিতনা, 
জঘন্য বিপর্যয় এং ঘৃণ্য বিপদ সংঘটিত হয়। সুতরাং বলতে হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা 
ইন্লাবিল্লাহ্‌ অর্থাৎ আল্লাহ্‌র সাহায্য ব্যতীত কারও কোন শক্তি কিংবা সামর্থ্য নেই। 

এরপর যখন সকলের জবাব মা*মূনের কাছে পৌছে তখন তিনি সে ব্যাপারে তার নায়িবের 
প্রশংসা করে দূত পাঠান এবং প্রেরিত একটি পত্রে প্রত্যেকের বক্তব্যের উত্তর লিখে পাঠান। 
এসময় তিনি তাদেরকে পুনরায় পরীক্ষার সম্মুখীন করতে নির্দেশ দেন, তিনি লিখে পাঠান তাদের 
মধ্যে যে আমাদের আহ্বানে সাড়া দেয়, তার বিষয়টি লোকদের মাঝে প্রকাশ করে দাও, আর যে 
বিরত থাকে তাকে বেড়ি পড়িয়ে প্রহরাধীন অবস্থায় আমীরুল মু'মিনীনের ফৌজে পাঠিয়ে দাও । 
তার ব্যাপারে তিনি নিজে সিদ্ধান্ত গ্রহণ করবেন আর তার মত হল- যে ব্যক্তি এই মতবাদকে 
গ্রহণ করবে না তার গর্দান উড়িয়ে দেয়া। এ সময় নায়িব ইসহাক বাগদাদে আরেকটি মজলিস 
আহ্বান করেন এবং তাদেরকে সমবেত করেন, তাদের মাঝে (এবার) ইবরাহীম ইবনুল মাহদীও 
ছিলেন, যিনি ছিলেন বিশর ইব্‌ন ওয়ালীদ কিনদীর শিষ্য । আর তৎক্ষণিক সাড়া না দিলে মা*মূন 
এদেরকে হত্যা করার কথা স্পষ্ট উল্লেখ করেছিলেন। 

এরপর ইসহাক যখন তাদেরকে পুনরায় পরীক্ষা করেন তারা সকলে নিরুপায় হয়ে এতে 
সাড়া দেন। এ ব্যাপারে তারা আল্লাহ্‌ তা'আলার নিম্নোক্ত কথাকে আশ্রয়রূপে গ্রহণ করেন ০ | 
7 ১০১১৮৭১০৭৮৮ 75, ১১২ -তবে তার জন্য নয় যাকে কুফরীর জন্য বাধ্য করা হয়, 
কিন্তু তার চিত্ত ঈমানে অবিচলিত।২ তবে চার ব্যক্তি এতে সাড়া দেননি, তারা হলেন আহমদ 
ইব্ন হাম্বল, মুহাম্মদ ইব্‌ন নূহ, হাসান ইব্‌ন হাম্মাদ আজ্জাদুহ এবং উবায়দুন্রাহ্‌ ইব্‌ন উমর 
আল-কাওয়ারীরী । তখন ইসহাক তাদেরকে শৃঙ্খলাব্দ করে মা'মূনের কাছে প্রেরণের জন্য বন্দী 


১. সূরা শুরা ৪১১ 
২. সুরা নাহল 8 ১০৬ 





www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৪৬৯ 


করে রাখেন । এরপর তিনি দ্বিতীয় দিন পুনরায় তাদেরকে ডেকে পাঠান এবং পরীক্ষামূলক 
জিজ্ঞাসাবাদ করেন তখন সাজ্জাদুহ তার মত পরিবর্তন করে তার আহ্বানে সাড়া দেন। তখন 
তাকে মুক্ত করে দেয়া হয়। এরপর ইসহাক তৃতীয় দিন আবার তাদেরকে পরীক্ষামূলক 
জিজ্ঞাসাবাদ করেন, তখন কাওয়ারীরী তার আহ্বানে সাড়া দেন এবং তিনি তীকে মুক্ত করে দেন। 
আর এসময় তিনি আহমদ ইবৃন হাম্বল এবং মুহাম্মদ ইব্‌ন নূহ বিলম্বিত করেন । কেননা, তীরা 
দু'জন তাদের বক্তব্য প্রত্যাহার না করার ব্যাপারে অনঢ় ছিলেন। তখন ইসহাক তাদের দু'জনের 
বেড়িকে আরও শক্ত করে অভিন্ন শৃঙ্খলে আবদ্ধ করে তারসুসে অবস্থানরত খলীফার কাছে প্রেরণ 
করেন এবং তাদের দু'জনকে প্রেরণের ব্যাপারে তার কাছে একটি পত্র লিখে পাঠান । তখন তারা 
দু'জন বেড়ি পরিহিত অবস্থায় একটি উটের দু'পাশে আরোহণ করে রওয়ানা হন। এসময় ইমাম 
আহমদ দু'আ করতে থাকেন যেন আল্লাহ্‌ তাদের দু'জনকে মামুনের মুখোমুখি না করেন এবং 
তারা যেন তাকে না দেখেন এবং তিনিও যেন তাদের দুজনকে না দেখেন। এরপর এই মর্মে 
মা'মূনের পত্র তার নায়িবের কাছে পৌছে যে, আমার কাছে সংবাদ পৌছেছে যে, লোকেরা 
নিরুপায় হয়ে এবং নিম্নোক্ত আয়াতকে আশ্রয় করে আমাদের আহ্বানে সাড়া দিয়েছে- ১৭ 


936 2১৮০ CE Lt -কিন্তু তারা তো এই আয়াতের ব্যাখ্যায় বিরাট ভ্রান্তির শিকার 
হয়েছে। তুমি তাদের সকলকে আমীরুল মু'মিনীনের কাছে প্রেরণ কর। তখন ইসহাক তাদের 
সকলকে ডেকে পাঠান এবং তাদেরকে তারসূস যাত্রায় বাধ্য করেন। তখন তারা সে অভিমুখে 
রওনা হন। পথিমধ্যে তাদের কাছে মামুনের মৃত্যু সংবাদ পৌছে। তখন তাদেরকে রাক্কায় 
ফিরিয়ে আনা হয়। এরপর তাদেরকে বাগদাদ প্রত্যাবর্তনের অনুমতি প্রদান করা হয়। এদিকে 
আহমদ ইব্‌ন হাম্বাল এবং ইব্‌ন নূহ এঁদের পূর্বে রওনা হন কিন্তু তারাও তার সাথে মিলিত 
হননি। বরং তারা দু'জন তার কাছে পৌছার পূর্বেই আল্লাহ্‌ তাকে মৃত্যুমুখে পতিত করেন। 
আল্লাহ্‌ তীর বান্দ।ও শ্রিয়পা্র আহমদ ইব্‌ন হাস্বদের দু'আ করুল করেন, ফলে তীরা দু'জন 
মামুনকে দেখেননি এবং মামুন ও তাদেরকে দেখেননি । বরং তারা বাগদাদে প্রত্যাবর্তিত হন। 
আরা তারা যে ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হন তারা পূর্ণ বিবরণ আর-রশীদ তনয় খলীফা 
মু'তাসিমের খিলাফতকালের সূচনা পর্বে আসন্ন । আর অবশিষ্ট আলোচনা পূর্ণ করা হবে ইমাম 
আহমদ ইবৃন হাম্বল ওফাতের আলোচনায় দুইশ একচন্লিশ হিজরীতে । আর সাহায্য আল্লাহ্‌র পক্ষ 
থেকেই এসে থাকে । 


আবদুল্লাহ আল-মা'মূন 
হাশিমী, আমীরুল মু'মিনীন আবূ জা'ফর। তার মা উম্মু ওয়ালাদ+ তার নাম মুরাজিল আল- 
বাষ্গীসিয়্যা। তার জন্ম একশ সত্তর হিজরীর রবীউল আওয়াল মাসের এ রাতে যে রাতে তার ' 
পিতৃব্য (খলীফা) আল-হাদী ইনতিকাল করেন এবং তার পিতা হারুনুর রশীদ খিলাফতের দায়িত্ব 
গ্রহণ করেন। পূর্বে বর্ণিত হয়েছে এটা ছিল শুক্রবারের রাত। ইব্‌ন আসাকির বলেন, মা'মূন হাদীস 
বর্ণনা করেছেন তীর পিতা থেকে এবং হাশিম ইব্‌ন বিশর অন্ধ আবু মুআবিয়া, ইউসুফ ইব্‌ন 


১. অর্থাৎ মূলত বাদী পরবর্তীতে তার ওরসজাত সন্তানের জন্ম দেওয়ায় স্ত্রীর মর্যাদা প্রাপ্ত । 





www.almodina.com 


Contents 
8৭০ আল-বিদায়া ওয়ান নিহায়া 


কাহতাবা, আব্বাদ ইবনুল আওআম, ইসমাঈল ইব্‌ন উলায়্যা ও হাজ্জাজ ইব্‌ন মুহাম্মদ থেকে । 
কাযী ইয়াহ্‌ইয়া আল-আকছাম, তীর পুত্র ফযল ইব্‌ন মা’মূন, মা'মার ইব্‌ন শাবীব, কাধী আবু 
ইউসুফ, জা‘ফর ইব্‌ন আবূ উছমান আত্তয়ালিসী, আহমদ ইবনুল হারিছ আশৃশাবী অথবা 
আস্সুলামী এবং দি‘বল ইব্‌ন আলী আস-খুযাঈ। ইব্‌ন আসাকির বলেন, খলীফা মা'মূন 
একাধিকবার দামেশকে আগমন করেন এবং বেশ কিছুকাল সেখানে অবস্থান করেন. 

এরপর ইবৃন আসাকির আবুল কাসিম বাগাবীর সূত্রে রিওয়ায়াত করেন আহমদ ইব্‌ন ইবরাহীম 
আল-মাওসিলীর বরাতে । তিনি বলেন, শামাসিয়াতে আমি খলীফা মা'মূনকে বলতে শুনেছি, যখন 
তিনি সেখানে ঘোড় দৌড়ের ব্যবস্থা করার পর সমবেত মানুষের আধিক্যে উৎফুল্ল হয়ে ইয়াহ্ইয়া 
ইব্‌ন আকছামকে বলেন, আপনি কি মানুষের ভিড়ের প্রতি লক্ষ্য করেছেন ?'তখন ইয়াহ্‌ইয়া 


তাকে বলেন, আমাদেরকে ইউসুফ ইব্‌ন আতিয়্যা বর্ণনা করেছেন ছাবিত থেকে, তিনি আনাস 
থেকে যে নবী (সা) ইরশাদ করেছেন- 


১৭105115741 145 40100 pels চাড়া 
সকল সৃষ্টি আল্লাহ্‌র আশ্রয়ী, তাই তার কাছে সে সবচেয়ে প্রিয় যে তার আশ্রয়ীদের সবচেয়ে 
অধিক উপকারী । এছাড়া আবূ বকর আল-মুনায়িহীর অন্যতম হাদীস যা তিনি হুসায়ন ইব্‌ন আহমদ 
আল-মালিকী থেকে রিওয়ায়াত করেছেন, আর তিনি তা বর্ণনা করেছেন কাযী ইয়াহইয়া ইব্‌ন 
আকছাম থেকে, তিনি মা'মূন থেকে, তিনি হুশায়ম থেকে, তিনি মানসূর থেকে, তিনি আবু বাক্রা 
থেকে যে, রাসূলুল্লাহ্‌ (সা) বলেছেন- ১০3 ০৮ ৮১৯1 ‘লজ্জা হল ঈমানের অংগ'। 
জা‘ফর ইব্‌ন আবু উছমান আত্তয়ালিসীর অন্যতম বর্ণনা যে তিনি আরাফার দিন রুসাফাতে 
মা'মুনের পিছনে আসরের নামায পড়েন । তিনি যখন নামায শেষে সালাম ফেরান তখন লোকেরা 
তাকবীর পড়তে শুরু করে তখন তিনি (মামূন) বলতে থাকেন, না ! হে শোরগোলকারীরা ! না ! 
হে শোরগোলকারীরা ! তাকবীর আগামীকাল ; সেটাই হল আবুল কাসিম সাল্লাল্লাহু আলায়হি ওয়া 
সাল্লামের সুন্নাত। পরদিন তিনি মিম্বরে আরোহণ করে তাকবীর বলেন, এরপর বলেন, হুশায়ম 
ইব্‌ন বাশীর বর্ণনা করেছেন ইবৃন শুবরামা থেকে, তিনি শা*বী থেকে, তিনি বারা ইব্‌ন আযিব 
(রা) থেকে, তিনি আবু বুরদা ইব্‌ন দীনার থেকে । তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করেছেন- 
LL 31 এ ডেড 0০54592৮55৯ 35 CSG এ 0 0৯5 তে ১০ 
Re Bow A HPA OF 
যে ব্যক্তি (ফজরের) নামায পড়ার পূর্বে পশু যবাহ করল তাহলে সে তা করল তার 


পরিবার-পরিজনকে গোশত খাওয়ানোর জন্য আর যে ব্যক্তি ফজরের নামাযের পর যবাহ করল সে 
সঠিকভাবে সুন্নাত পালন করল । এরপর খলীফা মা*মুন পড়েন- 


bo ঙি চাপ শা ড 5 Fd “ee পা ‘ a b soe 9 শা শা গত 2 
০411-০০-5১ 4411 ০৮৯৪ 19১5৫ 411 ১৮০19 ENR ১41 4111 
ড পপ 82 8-55. ৪ রে লজ ক LA 
74৪০5 ০471৩ Sly Sl 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া 8৭১ 


আল্লাহ্‌ অতিমহান, সকল প্রশংসা তার, প্রভাতে ও সন্ধ্যায় আমি তার পবিত্রতা বর্ণনা করছি। 
হে আল্লাহ্‌ ! আপনি আমাকে সংশোধন করুন এবং আমার সংশোধনের ব্যবস্থা করুন এবং 
আমার হাতে অন্যদের সংশোধন নির্ধারণ করুন। 


একশ আটানব্বই হিজরীর মুহাররম মাসের পঁচিশ তারিখে মা'’মূন তার সৎভাই (আমীন)-কে 
হত্যার পর খিলাফতের দায়িত্ব খহণ করেন। এরপর তিনি বিশ বছর পাচ মাস খিলাফতের দায়িত্ব 
পালন করেন । তিনি আংশিক শীআ ও মু'তাযিলী ছিলেন এবং বিশুদ্ধ সুন্নাহ্‌ সম্পর্কে তার অজ্ঞতা 
ছিল। দুইশ এগার হিজরীতে তিনি তার পরবর্তী (ভাবী) খলীফা রূপে আলী আর রেযা ইব্‌ন মূসা 
আবেদীন ইব্‌ন হুসায়ন ইব্ন আলী ইব্ন আবূ তালিবের অনুকূলে বায়আত গ্রহণ করেন এবং কালো 
পরিধেয়ের পরিবর্তে সবুজ পরিধেয় পরিধান করেন। এ বিষয় পূর্বে বর্ণিত হয়েছে । তখন বাগদাদে 
অবস্থানরত এবং অন্য আব্বাসীয়রা তাকে গুরুতর ব্যাপাররূপে গণ্য করে এবং খলীফা মা*মূনের 
আনুগত্যের বায়আত প্রত্যাহার করে ইবরাহীম ইবনুল মাহদীকে তাদের কর্তৃত্ব অর্পণ করে। 
এরপর মাংমূন তাদেরকে বন্দী করেন এবং খিলাফতের কর্তৃত্ব তার অনুকূলে সুসংহত হয়। তিনি 
মুতাযিলী মতবাদের অনুসারী ছিরেন। কেননা তিনি এমন একটি দলের সংগে মিলিত হন যাদের 
অন্যতম সদস্য ছিলেন বিশ্র ইবৃন সিয়াদ আল-মুরায়সী | তখন তারা তাকে (নিজেদের চুতরতা 
দ্বারা) প্রতারিত করতে সক্ষম হয় এবং তিনি তাদের থেকে এই ভ্রান্ত মতবাদ গ্রহণ করেন। 
খলীফা মা*মূন ইল্ম বা জ্ঞানানুরাগী ছিলেন তবে তাতে তার কোন কার্যকর দখল ও বিচক্ষণতা 
ছিল না যার ফলে তার মধ্যে ভ্রান্ত আকীদার অনুপ্রবেশ ঘটে এবং বাতিল মতবাদের প্রসার ঘটে । 
এরপর তিনি এর প্রচারে লিপ্ত হন এবং জোরপূর্বক লোকজনকে তাতে বাধ্য করেন। আর এটা 
ছিল তার খিলাফতের সমাপ্তিপর্বে এবং তার জীবন সায়াহু-কালে। 


ইব্‌ন আবুদ্‌ দুনিয়া বলেন, খলীফা মামুন ছিলেন ফর্সা, মধ্যম গড়নের এবং সুশ্রী মুখাবয়বের 
অধিকারী, তার মাঝে বার্ধক্যের চিহ্ন ব্যাপকভাবে প্রকাশ পেয়েছিল এবং তার গাত্রবর্ণে হলুদ আভা 
প্রকাশ পেত । এছাড়া তিনি ছিলেন আয়াতকার টানাটানা চোখ, দীর্ঘ ও অঘন দাড়ি এবং অপ্রশস্ত 
ললাটের অধিকারী । তার গণ্ডদেশ ছিল তিলকবিশিষ্ট । তার মা ছিলেন উম্মু ওয়ালাদ যাকে 
“মুরাজিল' বলে ডাকা হত। খতীব বাগদাদী কাসিম ইব্‌ন মুহাম্মদ ইব্‌ন আব্বাদ থেকে রিওয়ায়াত 
করেছেন। কাসিম বলেন, খলীফাদের মধ্যে হযরত উছমান ইব্‌ন আফ্ফান (রা) এবং মা'মূন 
ব্যতীত কেউ পূর্ণ কুরআন মুখস্থ করেননি। কিন্তু এটা অত্যন্ত ‘অভিনব’ বর্ণনা, এর সাথে 
একমত্য পোষণ করা সম্ভব নয়। কেননা (নির্ভরযোগ্য বর্ণনামতে) একাধিক খলীফা পূর্ণ কুরআন 
মুখস্থ করেছিলেন । খলীফা মা'মূন রমযান মাসে কুরআন তেত্রিশবার খতম করতেন। একদিন 
তিনি হাদীসের শ্রুতিলিপি লেখানোর জন্য বসেন। তখন তার চারপাশে কাযী ইয়াহইয়া ইব্‌ন 
আকছাম এবং শ্রোতাদের একটি দল সমবেত হয় । তখন তিনি তার মুখস্থ হাদীস থেকে ত্রিশটি 
হাদীসের শ্রুতিলিপি লেখান। এছাড়া একাধিক শাস্ত্রে তার পারদর্শিতা ছিল যেমন.ফিকহ, চিকিৎসা 
বিদ্যা, কাব্য শাস্ত্র, সম্পত্তি বন্টন বিদ্যা, কালামশাস্ত্র, নাহু বা ব্যাকরণ শান্তর, হাদীস শাস্ত্র এবং 
জ্যোতির্বিদ্যা । “মা'মুনী জ্যোতিষী পঞ্জিকা” তারই সাথে সন্বন্ধযুক্ত করা হয়ে থাকে । তিনি তার . 
নিজ দেশে সানজারে ‘ডিগ্রীর পরিমাপ’ যাচাই করেন তখন তার ফলাফল পূর্ববর্তী ফকীহ্‌দের 
ফলাফল থেকে ভিন্ন হয়ে দেখা. দেয় । 


www.almodina.com 


Contents 


৪৭২ আল-বিদায়া ওয়ান নিহায়া 


ইব্‌ন আসাকির বর্ণনা করেন, একদিন খলীফা মা*মূন প্রজা-সাক্ষাতের জন্য মজলিসে বসেন। 
এসময় তার মজলিসে আমির-উমারা এবং আলিম-উলামা উপস্থিত ছিলেন । তখন জনৈক স্ত্রীলোক 
তার কাছে এসে অভিযোগ করে যে, সে অন্যায়-অবিচারের শিকার। সে বলে, তার ভাই 
মৃত্যুকালে ছয়শ দীনার রেখে গেছে কিন্তু সে মাত্র একটি দীনার ব্যতীত কিছুই পায়নি। তখন 
মা*মুন তৎক্ষণাৎ তাকে বলেন, তোমার প্রাপ্য তো তোমার হাতে পৌছে গেছে। তোমার ভাই 
মৃত্যুকালে দুই কন্যা, মা, স্ত্রী, বার ভাই এবং এক বোন রেখে গিয়েছে, আর সেই বোন হল 
তুমি। তখন সে বলে হ্যা, আমীরুল মু'মিনীন ! (আপনি ঠিকই বলেছেন।) তখন মা'মূন তার 
কথার ব্যাখ্যা দিয়ে বলেন, কন্যাছয়ের প্রাপ্য হল দুই-তৃতীয়াংশ অর্থাৎ চারশ’ দীনার, মায়ের হল 
এক-যষ্ঠাংশ একশ দীনার, স্ত্রীর হল এক-অষ্টমাংশ পচাত্তর দীনার। এরপর বাকী থাকল পঁচিশ 
দীনার প্রত্যেক ভাইয়ের দুই দীনার করে চব্বিশ দীনার আর অবশিষ্ট বাকী এক দীনার তোমার । 
তখন উপস্থিত আলিমগণ খলীফা মামুনের এই বুদ্ধিমত্তা, স্থৃতিশক্তির প্রথরতা এবং প্রতুৎপন্ন 
-মতিত্বে অবাক হলেন । হযরত আলী ইব্‌ন আবূ তালিব সম্পর্কেও অনুরূপ ঘটনা বর্ণিত আছে। 

(একবার) জনৈক কবি খলীফা মা*মূনের কাছে প্রবেশ করে । সে তার প্রশংসায় এমন একটি 
কবিতা পঙ্ক্তি রচনা করেছিল যা তার দৃষ্টিতে বিরাট প্রশংসা ছিল। কিন্তু সে যখন মা'মূনকে তা 
আবৃত্তি করে শোনায় তখন তিনি তাতে চমৎকৃত হননি । ফলে সে তার দরবার থেকে খালি হাতে 
ফিরে আসে । তখন তার সাথে আরেক কবির সাক্ষাৎ হলে সে তাকে বলে শোন আমি কি 
তোমাকে অবাক করব না? খলীফা মা*মূনকে আমি নিম্নোক্ত পঙ্ক্তি আবৃত্তি করে শোনালাম কিন্তু 
তিনি তার প্রতি কোন আগ্রহ দেখালেন না। তখন সে বলে, তা কী? তখন সে বলে আমি তার 

ংসায় বলেছি- 


০১০৬৭ (2১10 ০0159 ০28 + Lise tlds 0 ৯০০ 
হিদায়াতের অগ্পথিক খলীফা মামুন দীন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন, আর অন্য লোকেরা 
দুনিয়াতে মশগুল হয়ে আসে। 
তখন সেই কবি তাকে বলে, তুমি তো তাকে প্রকোষ্ঠে অবস্থানরত (অক্ষম) বৃদ্ধা বানিয়ে 
ফেলেছ। কেন তুমি তার প্রশংসায় তেমন কিছু বললে না যেমন জারীর বলেছে আবদুল আযীয 
ইব্‌ন মারওয়ানের প্রশংসায়- 
21550 ৮5190152585 4 2০5 ৮১৯৮1915015 55 9 
তিনি তার পার্থিব জীবনের প্রাপ্যকে বরবাদ করেন না, তবে পার্থিব কোন সামগ্রী তাকে দীন 
থেকে গাফিল করে না। 


একদিন খলীফা মা"মূন তার এক সভাসদকে বলেন, দুই কবির দুটি কবিতা পঙ্ক্তির কোনো 
তুলনা নেই । একটি হল আবু নুওয়াসের £ 


চে প Zac ec 2 22 ও 12 পপ পু প্‌ 


কোন বুদ্ধিমান ব্যক্তি যদি দুনিয়ার প্রকৃত অবস্থা যাচাই করে, ত ET HITE তানি 
হয় বন্ধুর পরিধেয় ছদ্মবেশী এক শক্ত । 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৪৭৩ 


আরেকটি হল কবি শুরায়হ-এর নিম্নোক্ত পঙ্ক্তি- 

দুনিয়ার জন্য তিরস্কার ভর্থসনা সহনীয় হয়, কেননা যে তাকে ভর্সনা করে সে তার 
সংশোধনের ব্যাপারে আগ্রহী । 

মা'মূন বলেন, একদিন রাজকীয় শোভাযাত্রায় বের হয়ে ভিড়ের কারণে বাধ্য হয়ে আমি 
নি্স্তরের লোকদের সাথে মিশে গেলাম । তখন আমি জীর্ণ কাপড় পরিহিত এক ব্যক্তিকে তার 


দোকানে দেখতে পেলাম । লোকটি আমার দিকে কৃপার দৃষ্টি কিংবা আমার বিষয়ে আশ্চর্যবোধক 
টা 8০30০01০৮14 131 + Ll oS ০১০৯০ 04 ০1 

যখনই এক বছর অতিবাহিত হয় তখনই আমি দেখতে পাই প্রত্যেক প্রতারিত দান্তিককে 
তার নফ্স পরবর্তী বছরের নিরাপত্তার আশ্বাস দেয়। 

ইয়াহইয়া ইব্‌ন আকছাম বলেন, কোন এক ঈদের দিন আমি খলীফা মামুনকে লোকদের 
উদ্দেশ্যে খুতবা দিতে শুনলাম । তিনি হামদ, ছানা ও দরূদের পর বললেন- হে আল্লাহ্‌র বান্দারা ! 
ইহকাল ও পরকালের বিষয় বিশাল আকার ধারণ করেছে এবং আলিম ও জ্ঞানীদের প্রতিদান 
অমুন্নত হয়েছে এবং উভয়দলের অবস্থানকাল সুদীর্ঘ (সাব্যস্ত) হয়েছে । সুতরাং আল্লাহ্র কসম ! 
নিশ্চয় তা গুরুতর বিষয়, ঠান্টা-বিদ্রুপ নয়, সত্য বিষয়, মিথ্যা নয়। আর তার পরিণতি মৃত্যু, 
পুণরুথান, হিসাব নিকাশ, চুড়ান্ত ফায়সালা, মীযান (দাড়িপান্রা) এবং পুলসিরাত ছাড়া কিছু নয়। 
এরপর রয়েছে তিরস্কার (শাস্তি) কিংবা পুরস্কার । সুতরাং সে দিন যে রক্ষা পাবে সে সন্দেহাতীত 
-ভাবে সফল হবে । আর সেদিন যার পতন হবে সে সন্দেহতীতভাবে ব্যর্থ হবে। সমস্তকল্যান 
জান্নাতে আর সমস্ত অকল্যাণ হল জাহান্নামে । 

ইব্‌ন আসাকির নযর ইব্‌ন শুমায়ল সূত্রে বর্ণনা করেছেন। তিনি বলেন, (একদিন) আমি 
খলীফা মা'মূনের কাছে প্রবেশ করি । তখন তিনি আমাকে প্রশ্ন করেন- হে নযর ! তোমার সকাল 
কেমন কাটল ? আমি ব লি হে আমীরুল মু'মিনীন ! ভাল অবস্থায় । তখন তিনি আমাকে প্রশ্ন 
করেন 1১১31 ইরজা)১ কী? আমি তখন বলি, তা হলে ধর্ম দীন (ধর্মমত) যা রাজা-বাদশাদের 
মনঃপুত। তা দ্বারা তারা তাদের পার্থিব জীবনের প্রাপ্তি অর্জন করে থাকে এবং তাদের প্রকৃত দীন 
ত্রাস করে থাকে । তখন তিনি বলেন, তুমি সত্য বলেছ। তারপর তিনি বলেন, যে নযর তুমি কি 
জান আজ সকালে আমি কী বলেছি ? আমি বলি, অদৃশ্যের জ্ঞান থেকে আমার অবস্থান থেকে 
বহুদূরে । তখন তিনি বলেন, আমি কয়েকটি কবিতা পড্ক্তি রচনা করেছি, তা হল- 











/১১০০৯ 81451 4৮০ ০৮৩ + © old ০৭ ০০1 
আমি যে দীনের অনুসরণ করি- আর আমি এই প্রভাতে তা থেকে কোন অজুহাত পেশ করি 
না- 


১. ভ্রান্ত মতবাদ বিশেষ যার মূল কথা হল ঈমান থাকা অবস্থায় কোন পাপে ক্ষতি নেই, তদ্প কাফির 
অবস্থায় কোন পুণ্যে লাভ নেই। 
আল-বিদয়' ওয়ান নিহায়া (১০ম খণ্ড)__৬০ 


www.almodina.com 


Contents 


৪৭৪ আল-বিদায়া ওয়ান নিহায়া 


(255 (এ + 92 পনি 224০৮ 
তা হল নবীর পর আলীর মহব্বত, তবে আমি সিদ্দীক এবং উমরকে মন্দ বলি না- 
14০1331154১ ১1০1 J+ ত৯ 0011 5৪,১৬০ ০21 2৪ 
এরপর রয়েছেন ইব্‌ন আফ্ফান, তীর অবস্থান হল জান্নাতে নেক্কারদের সাথে, তিনি হলেন 
এ শহীদ যাকে স্থির মস্তিষ্কে হত্যা করা হয়েছে। 


1555 ME JG 01 2৯1৮ + Fs Hal Yl 
শুনে রাখ, আমি যুবায়রকে কিংবা তালহাকে গালমন্দ করি না যদিও কোন কথক তা বলে 
তবে সে প্রতারণা করল। 


1১: te ১৯৪ ১ (62১52 ১, + Ui ২1 ০] 131 ০১০০৩ 
আর মা আইশাকে আমি অসম্মান করিনা, যে তার বিরুদ্ধে কুৎসা গায় আমরা তার সাথে 
সম্পর্কহীন। 


এই মাযহাব বা মতাদর্শ হল দ্বিতীয় স্তরের শীআ মতবাদ। ET SEE 
সাহাবীর তুলনায় শ্রেষ্ঠ বিবেচনা করা হয়। একদল সালাফে সালেহীন এবং দারা কুতনী বলেন, যে 
ব্যক্তি আলী (রা)-কে উছমান (রা)-এর চেয়ে শ্রেষ্ঠ গণ্য করল, সে সকল মুহাজির ও আনসারকে 
অবজ্ঞা করল । অর্থাৎ উমরের শাহাদাতের পর তিনদিন পর্যন্ত তাদের খলীফা মনোনয়নের চেষ্টা, 
এরপর হযরত উছমানের ব্যাপারে এবং তাকে হযরত আলীর চেয়ে অগ্রবর্তী গণ্য করার ব্যাপারে 
একমত হওয়া । এই স্তরের পর শীআ মতবাদের আরও ষোলটি স্তর বিদ্যমান, যার ভিত্তি হল এ 
সকল তথ্য যা 'আলবালাগুল আকবার’ ও “আন-নামৃসুল আ'যাম"-গ্রন্থের লেখক উল্লেখ 
করেছেন। আর তা হল এমন এক গ্রন্থ যা তাকে জঘন্যতম কুফরীতে পৌছে দিয়েছে । আর 
ইতিপূর্বে আমরা আমীরুল মু'মিনীন আলী ইব্‌ন আবু তালিবের সম্পর্কে বর্ণনা করেছি যে, তিনি 
বলেছেন, আমার কাছে যখনই এমন কাউকে আনা হবে যে আমাকে আবূ বকর ও-উমরের উপর 
শ্রেষ্ঠত্ব দান করে তখনই আমি তাকে মিথ্যা অপবাদ আরোপকারী শাস্তি প্রদান করব । এছাড়াও 
সন্দেহাতীতভাবে তার থেকে বর্ণিত আছে, তিনি বলেছেন, নবী (সা)-এর পর সর্বোত্তম মানুষ 
হলেন হযরত আবূ বকর এরপর হযরত উমর । সুতরাং খলীফা মা"মূন সকল সাহাবীর বিরোধিতা 
করেছেন এমনকি হযরত আলী ইব্ন আবূ তালিবেরও উপরস্তু তিনি সকল মুহাজির ও আনসার 
সাহাবীদের প্রতি অবজ্ঞাসূচক এই বিদআতের সাথে সেই অপর বিদআত এবং মহাআপদ বৃদ্ধি 
করেন । আর তাহলো “খালকে কুরআনের’ মতবাদ । এছাড়া নেশাজাতীয় পানীয়ে এবং একাধিক 
গৰ্হিত কর্মে তার আসক্তি ছিল.। অবশ্য যুদ্ধে শত্রু অবরোধে বিশেষত রোমকদের বিরুদ্ধে গৃহীত 
যুদ্ধকৌশলে, যোদ্ধা নিধনে ও বন্দীকরণে তিনি বিরাট মনোবল ও বিপুল শক্তিমস্তার পরিচয় দেন। 


খলীফা মা'মূন বলতেন, উমর ইব্‌ন আবদুল আযীয এবং আবদুল মালিকের দ্বাররক্ষী ছিল। 
কিন্তু আমার দ্বাররক্ষী আমি নিজেই । আর খলীফা মা’মুন ন্যায়বিচারের জন্য যথাসাধ্য চেষ্টা 
করতেন এবং নিজেই লোকদের মাঝে বিচার ও চূড়ান্ত ফায়সালা করতেন। একবার এক অসহায় 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া 8৭৫ 


নারী তার কাছে এসে তার (খলীফার) পুত্র আব্বাসের বিরুদ্ধে যুলুমের অভিযোগ দায়ের করে 
অথচ আব্বাস তখন তার পিতার শিয়রে দণপ্তায়মান। তখন তিনি দ্বাররক্ষীকে নির্দেশ দেন এবং সে 
তখন আব্বাসের হাত ধরে অভিযোগকারিণীর পাশে তার সামনে বসিয়ে দেয়। এরপর সেই 
স্ত্রীলোক দাবী করে যে, খলীফা পুত্র আব্বাস তার একখণ্ড জমি জবর দখল করেছেন এরপর বাদী 
বিবাদী দীর্ঘক্ষণ বাদানুবাদে লিপ্ত হয় এবং ক্রমশ স্ত্রীলোকটির কণ্ঠস্বর আব্বাসের কণ্ঠস্বরের বিরুদ্ধে 
প্রবল হয়ে উঠে। তখন উপস্থিতদের কেউ তাকে ভরসনা করলে মা'মূন তাকে উদ্দেশ্য করে 
বলেন, তুমি চুপ কর। প্রাপ্য হক তাকে সবাক করেছে আর অন্যায় দাবী তাকে নির্বাক করেছে। 
এরপর তিনি স্ত্রীলোকটির অনুকূলে তার প্রাপ্য হকের ফায়সালা করেন এবং তার পুত্রের উপর দশ 
হাজার দিরহাম জরিমানা আরোপ করেন। 

খলীফা মা’মূন তীর জনৈক প্রশাসককে লিখেন, এটা কোন কীর্তি নয় যে, তোমার বাড়ি-ঘর 
হবে স্বর্ণ ও রৌপ্য নির্মিত আর তোমার খণগ্রহীতা হবে বন্ত্রহীন, প্রতিবেশী হবে অভুক্ত এবং দরিদ্র 
হবে ক্ষুধার্ত । একবার জনৈক ব্যক্তি খলীফা মা’মূনের সামনে দাড়ায় তখন তিনি তাকে (তার 
অপরাধের কারণে) বলেন, আল্লাহ্‌র কসম ! অবশ্যই আমি তোমাকে হত্যা করব । তখন সে বলে 
হে আমীরুল মু'মিনীন ! আমার সাথে কোমল আচরণ করুন, কেননা কোমলতা হল্প অর্ধ-ক্ষমা। 
তখন তিনি বলেন, তোমার দুর্ভোগ ও দুর্দশা অনিবার্ধ। আমি তো শপথ করে ফেলেছি যে, 
অবশ্যই আমি তোমাকে হত্যা করব । তখন লোকটি বলে, হে আমিরুল মু'মিনীন ! কসম 
ভঙ্গকারী অবস্থায় আল্লাহ্র সাথে আপনার সাক্ষাৎ করা হত্যাকারী অবস্থায় সাক্ষাৎ করার চেয়ে 
উত্তম । তখন তিনি লোকটিকে ক্ষমা করে দেন। তিনি বলতেন, হায় ! অপরাধীরা যদি জানত যে 
আমার আদর্শ হল ক্ষমা তাহলে তাদের ভীতি দূর হত এবং তাদের মন আনন্দে উৎফুল্ল হত। 
একদিন তিনি একটি নৌকায় আরোহণ করে তার মাঝিকে তার সঙ্গীদের উদ্দেশ্যে বলতে 
শোনেন, তোমরা দেখতে পাচ্ছ এই মা'মূন তার ভাই আমীনকে হত্যা করেও আমার দৃষ্টিতে 
মহান ও মর্যাদাবান- লোকটি যখন একথা বলে তখন সে মা'মুনের অবস্থান অনুভব করেনি । তখন : 
মা'মূন মৃদু হেসে বলেন, তোমরা সেই কৌশলকে কী মনে কর যার মাধ্যমে আমি এই “বিশিষ্ট” 
ব্যক্তির দৃষ্টিতে মর্যাদাবান ও মহান হলাম ? একবার হুদবা ইব্‌ন খালিদ মধ্যাহ্ন ভোজনের উদ্দেশ্যে 
' মা'মূনের কাছে উপস্থিত হন। আহার শেষে যখন দস্তরখান উঠিয়ে নেয়া হয় তখন হুদবা দস্তর খান 
থেকে ছড়িয়ে পড়া খাদ্যের দানা কুড়িয়ে খেতে থাকেন। তখন মা*মূন তাকে বলেন, হে শায়খ ! 
আপনি কি তৃপ্ত হননি ? তখন তিনি বলেন, অবশ্যই ! তবে হাম্মাদ ইব্‌ন সালামা আমাকে হাদীস 
বর্ণনা করেছেন ছাবিত থেকে, জিন অনি গোর রহিত ব্যয়ে 

০৪৪) ১০ ০০ (55০০০ ৯০০০ Kl ১৯ £ -যে ব্যক্তি তার দস্তরখানের (নীচের) 

খাবার খুঁটে খায় সে দারিদ্র্য থেকে নিরাপদ থাকবে। বর্ণনাকারী বলেন, সটান 
হাজার দীনার প্রদানের নির্দেশ দেন। 

ইব্‌ন আসাকির বর্ণনা করেছেন, নিনজা নিরিহ ভারা 
মুহাল্লাবকে বলেন ! হে আবূ আবদুল্লাহ ! (মনে করুন) ইতিপূর্বে আমি আপনাকে তিরিশ লক্ষ 
দীনার প্রদান করেছি আর এখন এক দীনার প্রদান করব। তখন তিনি বলেন, হে আমীরুল 
মু'মিনীন ! নিঃসন্দেহে যা বিদ্যমান তা দান না করা মা'বুদের প্রতি মন্দ ধারণা করা । তখন তিনি: 


www.almodina.com 


Contents 


৪৭৬ আল-বিদায়া ওয়ান নিহায়া 


বলেন, হে আবু আবদুল্লাহ্‌ ! আপনি চমৎকার বলেছেন। (এরপর মা'মূন নির্দেশ দিয়ে বলেন,) 
তাকে তিরিশ লক্ষ দীনার প্রদান কর। 

খলীফা মা’মূন যখন (তার নবপরিণিতা স্ত্রী) বূরান বিন্ত হাসান ইব্‌ন সাহলের সাথে বাসর 
অনুষ্ঠান করতে চাইলেন তখন লোকজন কন্যার পিতাকে মূল্যবান সামগ্রী উপহার দিতে লাগল । 
এসব উপটৌকন সামগ্রী সরবারাহকারীদের একজন ছিলেন তীর সমর্থক এক সাহিত্যিক । তিনি 
তাকে একটি থলেতে কিছু সুগন্ধি লবণ এবং আরেকটি থলেতে কিছু সুগন্ধি ঘাস উপহার দিলেন 
এবং তার কাছে পত্রযোগে লিখলেন- এটা আমার অপসন্দ যে, আমার উল্লেখ ছাড়াই সঙ্জনদের 
নামের তালিকা গুটিয়ে ফেলা হবে । তাই আমি আপনার কাছে সূচনা উপকরণ প্রেরণ করলাম তার 
বরকত ও কল্যাণের কারণে এবং সমাপ্তি উপকরণ প্রেরণ করলাম তার সুগন্ধি পরিচ্ছন্নতার কারণে 
এবং তিনি তার কাছে লিখে পাঠালেন- 


০১০৯৩ ০০৩ + ৩০৯১০১৮৪০০০ 
আমার (প্রেরিত) সামগ্রী আমার মনোবলের নাগাল পায় না, আর আমার মনোবল ও আমার 
সম্পদের নাগাল পায় না। 


০1155145১82 15 0০৮1 5 ও 6 GLI lll 
সুতরাং হে জনাব, লবণ ও উশনান ঘাস-ই হল আমার ন্যায় ব্যক্তিদের পক্ষ থেকে দেয়া 
সর্বোৎকৃষ্ট উপহার । 
বর্ণনাকারী বলেন, এরপর হাসান ইব্‌ন সাহল তা নিয়ে মা*মুনের সাক্ষাতে প্রবেশ করেন, 


তখন এই (অভিনব) উপহার সামগ্রী তাকে চমৎকৃত করে এবং তার নির্দেশে থলে দু'টি খালি 
' করে দীনার পূর্ণ করে এ সাহিত্যিক ব্যক্তির কাছে পাঠিয়ে দেয়া হয়। 


মা*মূন পুত্র জাফরের যখন জন্ম হয় তখন লোকজন তার সাক্ষাতে প্রবেশ করে তাকে 
বিভিন্নভাবে অভিনন্দন জানায় । এসময় জনৈক কবি তার দরবারে প্রবেশ করে তাকে তার 
পিতৃত্বের জন্য অভিনন্দন জানিয়ে আবৃত্তি করেন 8 


০ পপ ও 71 ৮ চলে ৪৩2৩৪ Rl +4" 
1১৯ a 41১1 ৪১০ ০১৯ + 1১5 80৯1 411 এ] ০০ 
আল্লাহ্‌ আপনাকে দীর্ঘজীবী করুন, আপনি যেন আপনার এই পুত্রধনকে ‘পিতামহ’ হতে 
দেখতে পান। | 


\ । 
শি 


এরপর তার জন্য যেন সকল প্রাণ উৎসর্গিত হয় যেমন আপনার জন্য হয়, সে যেন আপনার 
প্রতিচ্ছবি যখন সে প্রকাশ পায়। 


দা এ ৪০ 2৩: নে 00৮05228০১৭ 
1১১০ ১১০ 1০১৬৭ + 1583 ২503 4155 il 


অবয়ব আকৃতি ও দেহ কাঠামোতে আপনার সদৃশ এবং সে মর্যাদার শক্তিতে শক্তিমান । 
ইব্‌ন আসাকির বলেন, তখন তিনি এ ব্যক্তিকে দশ হাজার দিরহাম প্রদানের নির্দেশ দিলেন। 


www.almodina.com 


Contents 


'আল-বিদায়া ওয়ান নিহায়া ৪৭৭ 


(একবার) তিনি দামেশকে অবস্থানকালে তার কাছে বিপুল পরিমাণ সম্পদ আসে । আর এরপূর্বে 
তিনি রিক্ত হস্ত হয়ে পড়েন এবং তার ভাই মু'তাসিমের কাছে তার অভিযোগ করেন৷ এরপর তার 
কাছে খুরাসানের কোষাগার থেকে তিনকোটি দিরহাম আসে । তখন তিনি এর প্রদর্শনীর জন্য এ 
সম্পদ বহনকারী সুসজ্জিত বাহনসমূহ নিয়ে (শোভাযাত্রায়) বের হন। এসময় তার সাথে ছিলে 
কাষী ইয়াহ্ইয়া ইব্‌ন আকছাম। তারপর যখন এই শোভাযাত্রা শহরে প্রবেশ করে তখন তিনি 
বলেন, এটা তো মনুষ্যত্বের কাজ হতে পারে না যে আমার এগুলো সব সংরক্ষণ করে রাখব আর 
লোকেরা শুধু তাকিয়ে দেখবে । এরপর তিনি তা থেকে দুই কোটি চল্লিশ লক্ষ দিরহাম সকলের 
মাঝে বন্টন করে তির 
নামেননি । তার নিজের রচিত হৃদয়স্পর্শী কবিতার অংশ 





25567118555 
আমার জিহ্বা তোমাদের ভেদ রহস্য গোপন করে রাখে, কিন্তু আমার অশ্রু আমার নিজের 


ভেদ প্রকাশ করে দেয় । আমার অশ্রু যদি না হত তাহলে আমি আমার আসক্তি গোপন রাখতাম, 
আর যদি আমার আসক্তি না থাকত আমার চোখে অশ্রুও থাকত না। 


কোন এক রাতে তিনি তার এক খাদিম পাঠান (তার) এক বাদীকে তার কাছে নিয়ে আসার 
জন্য । তখন সেই খাদিম দীর্ঘক্ষণ তার কাছে অবস্থান করে কিন্তু বাদীটি তার কাছে আসা থেকে 
বিরত থাকে যাতে খলীফা মামুন নিজেই তার কাছে আসেন। তখন মা*মূন আবৃত্তি করতে 
থাকেন ৪ 


(801 01511558150 55515151555 857 
তোমাকে আমি সাগ্রহে প্রেরণ করেছি ফলে আমার অগোচরে তুমি তার প্রতি দৃষ্টিপাতের 
সুযোগ লাভ করেছো এমনকি আমি তোমার প্রতি মন্দ ধারণা পোষণ করেছি। 
৬১১] 05505 ০০ ১৮০৪ 905 ৮1550 oS ১৪] ০০ ০০৯০০ 
আমার প্রিয়ার সাথে তুমি নির্ভীত আলাপচারিতায় মশগুল হয়েছে অথচ আমি তখন দূরে । হায় 
আমার কপাল ! যদি আমি জানতে পারতাম তোমার নৈকট্যের ব্যাপারে তা কী কাজে এসেছে। 


£23 


G5 USCS p Sl Satay + (6১ mr ৩৯ ৩১৮ ০১০৩ 
তার সুশী মুখাবয়বে তুমি বারবার দৃষ্টি বুলিয়েছ এবং তার সুরেলা কণ্ঠে তোমার শ্রবণ তৃষ্ণা 
তৃপ্ত করেছ। 
(০৯ ০১০ ০০ 4০০০ ০৪১৭ এ] + 85552515105) 
আমি তোমার উভয় চোখে তার সুস্পষ্ট চিহ্ন দেখতে পাচ্ছি, আর তোমার চক্ষুদ্বয় তার 
চক্ষযুগল থেকে সৌন্দর্য হরণ করেছে। 


www.almodina.com 


Contents 


৪৭৮ আল-বিদায়া ওয়ান নিহায়া 


খলীফা মা’মূন যখন মু'তাযিলা ও শীআদের বিদআতকে সমর্থন করেন তখন মা'মূনের শায়খ 
বিশর আল-মুরায়সী উৎফুল্ল হয়ে আবৃত্তি করেন ঃ 


৮5৪ 


2১০০৩ A ১5 + [৩ [5715 JG Me 
আমাদের নেতা, আমাদের মা*মূন এমন কথা বলেন, কিতাবে যার সত্যায়ন রয়েছে। 
৮ lili ০ Lal + ১০৯ ঢা লা Cl 
আর তা হল আলী অর্থাৎ আবুল হাসান হলেন সর্বোত্তম উদ্টরারোহী। 


৮০49 ৮50৮9 %৩. 


3৬১০ SiN, AT + 51 013 4411 ০০১ ০৯৪ 
হিদায়েতের নবীর পর, আর আমাদের কর্ম আমাদের জন্য, আর কুরআন হল “মাখলুক' । 
এরপর জনৈক আহলে সুন্নাত এর উত্তরে রচনা করেন £ 


2 020 


39৮০ ৭1195 01560 2580 eit 1১,৫41 (6210 


হে লোকসকল! (শুনে রাখ) এ ব্যক্তির কোন কথা বা কাজ গ্রহণযোগ্য নয় যে বলে, আল্লাহ্‌র 
কালাম 'মাখলুক'। 


৮৩:৪০ 


32০ ৮১৪ ডি AY + ৮৮০ ১০৫১ আও 00 ০ 
আবূ বকর, উমর কেউই তা বলেননি, আর না বলেছেন আল্লাহ্‌র নবী আর না তা উল্লেখ 
করেছেন কোন সিদ্দীক । 
32১) 401 ১১০৩ Jnl cle + 2০০ 45 %। এড IE 
একমাত্র রাসুলদ্রোহী বিদআতী এবং আল্লাহ্‌দ্রোহী নাস্তিক ব্যতীত কেউ তা বলেনি। 
! “oo 
57155558855 EE MS 
অচিরেই নিশ্চিহ্ন হয়ে যাবে। 


Soe SES 3 AG LE + HLL ১35 ভা tol, 

হে লোকসকল ! তোমাদের খলীফা যিনি, তার আকল-বুদ্ধি আবদ্ধ হয়ে পড়েছে আর তিনি 
শৃঙ্খলাবদ্ধ হয়ে পড়েছেন। 

এসময় বিশর খলীফা মা’মূনের কাছে দাবী জানায় এই পঙ্ক্তিসমূহের রচিয়তাকে খুঁজে বের 
করে শায়েস্তা করার জন্য । তখন মা'মূন তাকে বলেন, আপনি কী বলেন? যদি সে ফকীহ হত 
তাহলে আমি তাকে শায়েস্তা করতাম । কিন্তু সে তো কবি। সুতরাং আমি তার পিছু নেব না। 


খলীফা মা*মূন যখন শেষবারের মত তারসূস সফরের প্রস্তুতি গ্রহণ করেন এবং তিনি তার 
প্রিয়পাত্রী জনৈকা বাদীকে ডেকে পাঠান যাকে তিনি শেষ বয়সে খরিদ করেছিলেন । এরপর তিনি 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৪৭৯ 


তাকে জড়িয়ে ধরেন তখন বীদীটি কেঁদে বলে, হে আমীরুল মু'মিনীন ! আপনি তো আমাকে 
আপনার সফর দ্বারা শেষ করে দিয়েছেন। এরপর সে আবৃত্তি করে, 
১5578016571 
আমি আপনাকে আহ্বান করব যেমনভাবে নিরুপায় ব্যক্তি তার রবকে আহ্বান করে, যিনি 
বনি 


2 ৬ 240 


PEGE AVENE ORI দার ররর 
আকুতি মাফিক একত্র করবেন। 
০5051 is call sos ০৯১৩ + 6৯4 ৮৪। 4৪৪ টি (5০৯ Ci 
তার সেই সৌন্দর্যের কি কোন তুলনা আছে যখন তার অশ্রু তার চোখের সুরমা ধুয়ে দিচ্ছিল 
আর যখন সে তার আঙ্গুলের অগ্রভাগ দিয়ে অশ্রু সরিয়ে নিচ্ছিল । 
০১৯০ এড৯ ০৪ ৮৯ iy + এও এ ৪ 5 2৯9০ 
এ সকালে যখন সে তিরস্কার করে আমাকে বলল, আপনি তো আমাকে শেষ করে দিয়েছেন, 
অথচ সেখানে সে যা বলেছে তা দ্বারা সে আমাকে শেষ করার চেষ্টা করছিল। 
এরপর তিনি তার খাদিম মাসরূরকে তিনি ফিরে না আসা পর্যন্ত তার সাথে সদাচারের এবং 
তাকে দেখাশুনা করার নির্দেশ দেন। তারপর তিনি বলেন, আমাদের অবস্থা হল, আখতাল যেমন 
বলেছে ঃ 
SLC SEE SALA 55788755176 
তারা এমন সম্প্রদায় যারা যুদ্ধকালে সম্পূর্ণরূপে স্ত্রী-সাহচর্য এড়িয়ে চলে যদিও তাতে কোন 
প্রতিবন্ধকতা না থাকে। | 
এরপর তিনি বাদীটিকে বিদায় জানিয়ে সফরে রওনা হয়ে যান আর এদিকে বাদীটি তার এই 
অনুপস্থিতিতে অসুস্থ হয়ে পড়ে আর খলীফা মা'মূন ও তার এই অনুপস্থিতিকালে মৃত্যুবরণ 
করেন। এরপর যখন খলীফার মৃত্যু সংবাদ তার কাছে আসে সে তখন এমন দীর্ঘশ্বাস ছাড়ে যে 
তার মৃত্যুকাল ঘনিয়ে আসে এবং মৃত্যু যন্ত্রণা শুরু হওয়ার পর সে আবৃত্তি করে 
GIG oll ৮১১৯] ৬১ + ola ০১ GEL SOS 
কাল আমাদেরকে তার মিষ্টতার পর তিক্ততার বহুগ্রাস পান করিয়ে তৃপ্ত পরিতৃপ্ত করেছে। 
GEOG ১ 5005 ০১৪১ 2 + 0৯০ 45550515155 
একবার সে আমাদের প্রতি প্রসন্ন হয়ে আমাদেরকে আনন্দিত করেছে, আরেকবার বিরূপ 
হয়ে আমাদেরকে ব্যথিত করেছে। 


www.almodina.com 


Contents 


8৮০ আল-বিদায়া ওয়ান নিহায়া 


“eas ৬ 5 + a Ld পা পা 2 পা পাশা “9 7 পা শা 
0১১25 ০০১ ০০৪] ১০ + CJS CS 441 ৪1 0 
আমরা যে সার্বক্ষণিক ভাগালিপি এবং আমাদের দুনিয়ার বৈচিত্রের মাঝে আছি সে ব্যাপারে 
আমরা আল্লাহ্‌-মুখী । 
(১1710 5151০ 75৭4 2৯106555395 0895 12195 25 
দুনিয়া আমাদেরকে তার এমন আনন্দ-বেদনার পরিবর্তন দেখায় যার কোনটি স্থায়ী হয় না। 
০67050508০8 a BEE TEE 
আর আমরা তাতে এমন অবস্থায় রয়েছি যেন জীবন ধারণের ক্ষেত্রে জীবিতরা কোনদিন 
আমাদের থেকে পৃথক হবে না আর আমাদের মৃতদের শোকে তারা কাদবেও না। 
খলীফা মা’মূনের ইনতিকাল হয় ২১৮ (দুইশ আঠার) হিজরীর রজব মাসের ১৭ (সতের) 
তারিখ বৃহস্পতিবার দ্বিপ্রহরে মতান্তরে অপরাহ্নে তারসূস নগরীতে ৷ এ সময় তার বয়স ছিল ৪৮ 
(আটচল্লিশ) বছর । তার খিলাফাতকাল ছিল ২০ (বিশ) বছর কয়েক মাস । তার জানাযার নামায 
পড়ান তার ভাই তার সিংহাসনের পূর্বঘোষিত উত্তরাধিকারী মু’তাসিম । তাকে তারসূসের দারে 
খাকান আল-খাদিমে' সমাধিস্থ করা হয়। কারও কারও মতে তার ইনতিকাল হয় মঙ্গলবার, আবার 
কারও মতে বুধবার ২২ (বাইশ) তারিখ । কেউ কেউ বলেন, তিনি তারসূসের বাইরে চার মনযিল 
বা চারদিনের দূরত্বে ইনতিকাল করেন। এরপর তাকে তারসূসে বহন করে' আনা হয় এবং 
সেখানে সমাধিস্থ করা হয়। আবার কারও কারও মতে তাকে রমযান মাসে উষ্নায় স্থানান্তরিত 
করা হয় এবং সেখানে দাফন করা হয় । আর আল্লাহ্‌ তা'আলা সর্বাধিক জানেন । আবু সাঈদ 
মাখযূমী বলেন- 


958৭ 9857 


১০১০৭ Se 31108 ৩৩ + Cll ১5 CAE Ps ০ Ya 


০০ 5০1 1১৮২ ০ 4৮০ + ১০০০৮ ০০০ 1১১1. 

তুমি কি তারকারাজিকে দেখছ যে, তারা খলীফা মা'মুনের কিংবা তার প্রতিষ্ঠিত সাম্রাজ্যের 
কোন কাজে এসেছে। লোকেরা তাকে তারসূস শহরের উপকণ্ঠে রেখে এসেছে যেমন তারা তার 
পিতাকে তুস নগরীতে রেখে এসেছিল। 

খলীফা মা’মূন তার ভাই মু'তাসিমের কাছে ওসিয়ত করে যান এবং তিনি তার 
(মু'তাসিমের) উপস্থিতিতে এবং তার পুত্র আব্বাস এবং একদল কাযী, উমারা, ওযীর এবং 
জীবিতদের উপস্থিতিতে তার ওসিয়তনামা লিখে যান। এতে তিনি খাল্‌কে কুরআনের মতবাদ 
ব্যক্ত করেন, তা থেকে তিনি তখনও তওবা করেননি বরং এই আকীদা নিয়েই মৃত্যুবরণ করেন। 
আর এই বিশ্বাসে বিশ্বাসী হয়ে তওবা না করা অবস্থায় তার দুনিয়াবী আমল নিঃশেষ হয়ে যায়। 
এছাড়া তিনি পাচ তাকবীরে তার জানাযার নামায পড়ানোর জন্য ওসিয়ত করে যান। তার ভাই 
মু'তাসিমকে আল্লাহ্‌ ভীতি এবং প্রজাপ্রীতির উপদেশ দিয়ে যান এবং তাকে ওসিয়ত করেন 
‘কুরআনের’ (খালকের) ব্যাপারে এ আকীদা পোষণ করতে যা তার ভাই মা'মূন পোষণ করত 
এবং লোকদেরকে সেদিকে আহ্বান করতে । এছাড়া তিনি তাকে আবদুল্লাহ ইবৃন তাহির, আহমদ 











www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া 8৮১ 


ইব্‌ন ইবরাহীম, আহমদ ইব্‌ন: আবু দাউদ-এদের ব্যাপারে ওসিয়ত করেন এবং শেষোক্তজনের 
ব্যাপারে বলেন, তোমার বিষয়াদিতে তার সাথে পরামর্শ করবে এবং তাকে ত্যাগ করবে না। আর 
ইয়াহইয়া ইব্‌ন আকছামের সাহচর্য থেকে সাবধান থাকবে । একথার পর তিনি তীর হেয়াহ্‌ইয়ার) 
নিন্দা করে তাঁকে তার সাথে সম্পর্কের ব্যাপারে নিষেধ করেন এবং তার সম্পর্কে বলো, সে তো 
আমার সাথে “খিয়ানত' করে লোকজনকে আমার থেকে দূরে সরিয়ে দিয়েছে। ফলে আমি 
অসন্তুষ্ট হয়ে তাকে বর্জন করেছি। এরপর তিনি তাকে আলাবীদের ব্যাপারে সদাচারের ওসিয়ত 
করেন। তাদের স্বজনদের সাদরে গ্রহণ করতে, অপরাধীদের মার্জনা করতে এবং প্রতিবছর 
তাদেরকে তাদের প্রাপ্য অনুদানের মাধ্যমে সম্পর্কের বন্ধনে বেধে রাখতে বলেন। 

এছাড়া ইব্‌ন জারীর খলীফা মা'মূনের এক বর্ণাঢ্য জীবন চরিত উল্লেখ করেছেন, তাতে তিনি 
এমন অনেক বিষয় উল্লেখ করেছেন যা ইব্‌ন আসাকির তার বহু তথ্যের মধ্যে ও উল্লেখ করেন 
নি। আর প্রত্যেক জ্ঞানীর উপর রয়েছেন এক মহাজ্ঞানী । 


আবূ ইসহাক ইব্ন হারুন মুতাসিম বিল্লাহর খিলাফত 

তার ভাই খলীফা মা'মূন যেদিন তারসূসে মৃত্যুবরণ করেন, সেদিনই তার খিলাফতের 
অনুকূলে বায়আত গৃহীত হয়। এ সময় তিনি অসুস্থ ছিলেন। আর তিনিই তার ভাই মা*মূনের 
জানাযার নামায পড়ান। এসময় কোন কোন আমীর আব্বাস ইব্‌ন মা*মূনকে কর্তৃত্ব প্রদানের জন্য 
সচেষ্ট হয় কিন্তু আব্বাস তাদের সে চেষ্টার বিরোধিতা করে বলেন, এই শীতল বিশ্বাসভঙ্গের 
তাৎপর্য কী ? আমিতো আমার পিতৃব্য মু'তাসিমের হাতে বায়আত গ্রহণ করেছি। তখন লোকজন 
শান্ত হয়, ফিতনা ও বিশৃঙ্খলার আগুন স্তিমিত হয় এবং দূতগণ মু'তাসিমের অনুকূলে বায়আত 
গ্রহণের জন্য এবং খলীল মা*মূনের মৃত্যুলোকের সান্ত্বনা প্রচারের জন্য ইসলামী সাম্রাজ্যের 
দূর-দূরান্তে রওয়ানা হয়ে যান। এরপর খলীফা মু'তাসিম তার ভাই মা*মূন তৃওয়ানা শহরে যা কিছু 
নির্মাণ করেন তা ভেঙ্গে ফেলার এবং সেখানে যে সকল অস্ত্রশস্ত্র ও সামগ্রী স্থানান্তরিত করা হয় তা 
মুসলমানদের দুর্গসমূহে নিয়ে যাওয়ার নির্দেশ প্রদান করেন। আর তিনি সকল নির্মাণ কর্মীকে স্ব স্ব 
দেশে ফিরে যাওয়ার অনুমতি প্রদান করেন । এরপর তিনি ভ্রাতুষ্পুত্র আব্বাস ইব্‌ন মা*মূনকে নিয়ে 
সৈন্যসহ বাগদাদের উদ্দেশ্যে রওনা হন এবং রমযান মাসের শুরুতে শনিবার দিন পূর্ণ সাজসজ্জা ও 
বিপুল জীকজমকের সাথে সেখানে প্রবেশ করেন। 

এদিকে এ বছর হামদান, ইসপাহান, মাসবাযান এবং মিহরাজান অঞ্চলের বহু সংখ্যক লোক 
খুররমী ধর্মে ধর্মান্তরিত হয় এবং তাদের এক বিশাল জোট গঠিত হয় । তখন মু'তাসিম তাদের 
বিরুদ্ধে বহুসংখ্যক সৈন্য প্রেরণ করেন যাদের সর্বশেষে বিশাল এক বাহিনীর সাহচর্ষে প্রেরণ 
করেন ইসহাক ইসহাক ইব্‌ন ইবরাহীম ইব্‌ন মুসআবকে এবং তাকে “আলজিবাল' (অর্থাৎ সকল 
পার্বত্য) অঞ্চলের কর্তৃত্ব অর্পণ করেন। ইসহাক অভিযানে বের হন যিলকদ মাসে আর তার . 
বিজয়পত্র পাঠ করা হয় যিলহাজ্জ মাসের আট তারিখে এই মর্মে যে তিনি খুররমীদের পরাজিত 
করেছেন, তাদের বহুজনকে হত্যা করেছেন এবং অবশিষ্টরা রোমক ভূখণ্ডে পলায়ন করেছে। 
এছাড়া এই খলীফার সামনেই ইমাম আহমদ ইব্‌ন হাম্বল সেই নির্যাতনমূলক ফিতনা ও পরীক্ষার 
শিকার হন এবং তাকে তার সামনে উপস্থিত করে ভীষণ প্রহার করা হয়। যার বিশদ বিবরণ 
আল-বিদায়া ওয়াল নিহায়া (১০ম খণ্ড)__৬১ 


www.almodina.com 





Contents 


৪৮২ আল-বিদায়া ওয়ান নিহায়া 





ইমাম আহমদ ইব্‌ন হাম্বল (র)-এর জীবনীতে ২৪১ (দুইশ একচল্লিশ) হিজরী সনের আলে চলায় 
শীঘ্রই আসছে। 


এছাড়া এ বছর অন্য যে সকল বিশিষ্টজন মৃত্যুবরণ করেন তাদের অন্যতম হলেন- 


বিশর আল-মুরায়সী 

এই ব্যক্তির পূর্ণ নাম হল বিশর ইব্ন গিয়াছ ইব্ন আবূ কারীমা আবু আবদুর রহমান 
আল-মুরায়সী কালাম শান্ত্রবিদ এবং মু'তাযিলীদের গুরু, খলীফা মা"মুনকে যারা বিভ্রান্ত করেছিলে 
এ হল তাদের অন্যতম । প্রথম জীবনে এই ব্যক্তি কিঞ্চিৎ ফিকাহশান্ত্র চর্চা করত এবং তখন সে 
কাষী আবূ ইউসুফ থেকে ইল্ম ফিকাহ শিক্ষা করে। তার থেকে হাম্মাদ ইব্‌ন সালামা থেকে, 
সুফিয়ান ইব্‌ন উয়ায়না থেকে এবং অন্যদের থেকে হাদীস রিওয়ায়াত করে । এরপর তার উপর 
ইলমুল কালাম শাস্ত্রের তীব্র প্রভাব দেখা দেয়। আর ইতিপূর্বে ইমাম শাফিঈ রে) তাকে তা 
শিখতে এবং তার চর্চা করতে নিষেধ করেন । কিন্তু সে তার কথা গ্রহণ করেনি । আর (ইলমুল 
কালাম সম্পর্কে) ইমাম শাফিঈ বলেন, শিরক ব্যতীত আর সকল পাপ নিয়ে বান্দার আল্লাহ্র সাথে 
সাক্ষাৎ করা আমার কাছে ইলমুল কালাম নিয়ে সাক্ষাৎ করার চেয়ে অধিক পসন্দনীয় | ইমাম 
শাফিঈ (র) যখন বাগদাদে আসেন তখন বিশর তার সাথে মিলিত হয়। | 

ইব্‌ন খাল্লিকান বলেন, সে (বিশর) নতুনভাবে 'খাল্‌কে কুরআনের’ মতবাদের উদ্ভব ঘটায় 
এবং তার সম্পর্কে কদর্য মতামত বর্ণিত আছে। আর সে মুরজিয়া এবং মুরজিয়াদের শাখা 
মুরায়সিয়াকে তারই দিকে সম্পৃক্ত করা হয়। সে বলত, চন্দ্র সূর্যকে সিজদা বা প্রণাম করা কুফরী 
নয়। তা হল কুফরীর চিহ্ন মাত্র । সে ইমাম শাফিঈর সাথে বিতর্কে লিপ্ত হত । আর নাহ বা আরবী 
ব্যাকরণ শান্ত্রে তার দুর্বলতা ছিল ফলে সে গুরুতর ব্যাকরণগত ক্রটির শিকার হত । বলা হয় তর 
পিতা ছিল কুফার জনৈক ইয়াহুদী রঞ্জক কর্মী। আর সে বাস করত বাগদাদের মুরায়সী গলিতে : 
আর “মুরায়স' হল ঘি ও খেজুর মিশ্রিত চাপাতি (পাতলা) রুটি বিশেষ । ইব্‌ন খাল্পিকান বলেন 
মুরায়স হল নাওবা অঞ্চলের একটি ভূখণ্ড যেখানে শীত মৌসুমে হিখেল বায়ু প্রবাহিত হয়। 

এছাড়া এ বছর আবদুল্লাহ্‌ ইব্‌ন ইউসুফ আশ-শায়বী, আবু মুসহির আবদুল আ'লা ইব্‌ন 
মুস্হির আল-গাস্সানী আদ-দামেশকী এবং ইয়াহইয়া ইব্‌ন আবদুল্লাহ্‌ আল-বাবলতি মৃত্যুবরণ 
করেন । আরো যারা মৃত্যুবরণ করে 


আবু মুহাম্মদ আবদুল মালিক ইবৃন হিশাম ইব্‌ন আইযুব আল-মুআফিরী 

ইনি ছিলেন যিয়াদ ইব্ন আবদুল্লাহ্‌ আল-বাকালঈ সূত্রে (নবী জীবনী গ্রন্থ) আস-সীরাত-এর 
বর্ণনাকারী তার মূল লেখক ইব্‌ন ইসহাক থেকে । এই সীরাত গ্রন্থকে তার দিকে সম্পৃক্ত করে 
সীরাতে ইব্‌ন হিশাম বলা হয় । কেননা তিনিই এর পরিমার্জন, পরিবর্ধন ও সংকোচন এবং স্থল 
বিশেষে সম্পাদনা ও অনেক কিছু সংযোজন করেছেন । ইনি ছিলেন আরবী ভাষা ও ব্যাকরণ শাস্রের 
55745855578 
মিলিত হন এবং তারা উভয়ে একে অন্যকে বহু সংখ্যক আরবী কবিতা আবৃত্তি করে শোনান 
ইব্‌ন হিশাম এ বছরের রবীউল আখির মাসের তের তারিখ মিসরে ইনতিকাল করেন । তরি 








www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৪৮৩ 


মিসর-এ ইবৃন ইউনুস তা বলেছেন তবে এঁতিহাসিক সুয়ায়লী দাবী করেছেন, তিনি ২১৩ (দুইশ 
তের) হিজরীতে ইনতিকাল করেন, সেসব ইতিপূর্বে আলোচনা হয়েছে, আর আল্লাহ্‌ সর্বাধিক 
জানেন। 


২১৯ হিজরীর আগমন 

এ বছর নবী পরিবারের ইমাম রেযার আহ্বায়করপে মুহাম্মদ ইব্‌ন কাসিম ইব্‌ন উমর ইবৃন 
আলী ইব্‌ন হুসায়ন ইবৃন আলী ইব্‌ন আবূ তালিব খুরাসানের তালকান নামক অঞ্চলে আত্মপ্রকাশ 
করেন। এসময় তার চারপাশে বহু সমর্থক সমবেত হয় এবং আবদুল্লাহ্‌ ইব্‌ন তাহিরের 
সেনাপতিগণ তার বিরুদ্ধে একাধিধদকবার লড়াইয়ে লিপ্ত হয়। এরপর তারা তার বিরুদ্ধে বিজয় 
লাভ করলে তিনি পলায়ন করেন। তারপর ধৃত হন এবং আবদুল্লাহ্‌ ইবৃন তাহিরের কাছে প্রেরিত 
হন। তখন আবদুল্লাহ্‌ ইব্‌ন তাহির তাকে খলীফা মু'তাসিমের কাছে প্রেরণ করেন এবং তিনি 
রবিউল আওয়াল মাসের মধ্যভাগে পনের তারিখ তীর সাক্ষাতে প্রবেশ করেন। এ সময় 
মু'তাসিমের নির্দেশে তাকে একটি সংকীর্ণ স্থানে বন্দী রাখা হয় যার দৈর্ঘ্য তিন হাত এবং প্রস্থ দুই 
হাত, সেখানে তিন দিন অবস্থানের পর তাকে অপেক্ষাকৃত স্থানে স্থানান্তরিত করা হয় এবং তার 
আহার ও সেবকের ব্যবস্থা করা হয়। সেখানে তিনি ঈদুল ফিত্রের রাত পর্যন্ত বন্দী থাকেন। এ 
সময় লোকজন যখন ঈদ উৎসবে ব্যস্ত তখন তাকে তার প্রকোষ্ঠের আলো প্রবেশের পথ দিয়ে 
একটি দড়ি ঝুলিয়ে দেয়া হয় এবং তিনি সেখান থেকে সরে পড়েন, কিন্তু একথা জানা অসম্ভব 
হয়নি তিনি কিভাবে সেখান থেকে বের হন এবং কোন ভূখণ্ডে গমন করেন। আর (এ বছরের) 
জুমাদাল উলা মাসের ১১ (এগার) তারিখ রবিবার ইসহাক ইব্‌ন ইবরাহীম খুররমীদের যুদ্ধ থেকে 
বাগদাদে প্রত্যাবর্তন করেন। এ সময় তার সাথে খুররমী অনেক যুদ্ধ বন্দী ছিল। এ যুদ্ধে একলক্ষ 
খুররমী যোদ্ধা নিহত হয়েছিল । এ বছরই খলীফা মু“তাসিম বিপুল সংখ্যক ফৌজসহ আজীফকে 
যুতীদের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রেরণ করেন যারা কাফেলা লুগ্ঠন ও শস্যাদি ছিনতাইয়ের মাধ্যমে 
বসরা ভূখণ্ডে নৈরাজ্য সৃষ্টি করে। তিনি তাদের বিরুদ্ধে লড়াইয়ের উদ্দেশ্যে নয় মাস সেখানে 
অবস্থান করেন । এ সময়ের মধ্যে তিনি তাদের পরাজিত করেন এবং তাদের অনিষ্ট দমন করেন 
এবং তাদের অধিকাংশকে ধ্বংস ও বরবাদ করেন। মুহাম্মদ ইব্‌ন উছমান নামক এক ব্যক্তি 
তাদের কর্তৃত্বাধিকারী ছিল, আর তার সাথে আরেকজন ছিল সামাল্লাক নামে । আর সেই ছিল 
কুচত্রী ও শয়তান । এরপর আল্লাহ্‌ মুসলমানদেরকে তার ও তার অনিষ্ট থেকে স্বস্তি দান করেন। 
এছাড়া এবছর ইমাম আহমদের শায়খ সুলায়মান ইব্‌ন দাউদ আল-হাশিমী, ইমাম শাফিঈর 
শাগরেদ ও মুসনাদ সংকলক আবদুল্লাহ্‌ ইব্‌ন যুবায়র আল-হুমায়দী, আলী ইব্‌ন আয়্যাশ, ইমাম 
বুখারীর শায়খ আবূ নুআয়ম আল-ফযল ইব্ন দাকীন এবং আবু বাহ্হার আল-হিন্দী ইনতিকাল 


করেন। 


২২০ হিজরীর আগমন 


এ বছর আশুরার দিন আজীফ নৌপথে বাগদাদে প্রবেশ করেন। এ সময় তার সাথে ছিল 
সাতাশ হাজার যুতী যাদেরকে তিনি নিরাপত্তা দিয়ে খলীফার কাছে নিয়ে আসেন । প্রথমে 
তাদেরকে বাগদাদের পূর্ব প্রান্তে অবস্থান করানো হয়। এরপর খলীফা তাদেরকে 'আয়নে রূমা' 


www.almodina.com 


Contents 


৪৮৪ আল-বিদায়া ওয়ান নিহায়া 


অঞ্চলে নির্বাসিত করেন। এ সময় রোমকরা তাদের উপর আক্রমণ করে তাদের নিশ্চিহ্ন করে 
দেয় এবং তাদের হাত থেকে একজনও রেহাই পায়নি । আর এটা ছিল তাদের সর্বশেষ পরিণতি । 
এ বছরই খলীফা মু'তাসিম আফসীনকে যার নাম হায়দার ইব্‌ন কাওস বাবক আল-খুররমীর 
বিরুদ্ধে যুদ্ধের জন্য বিশাল এক ফৌজের কর্তৃত্ব অর্পণ করেন। কেননা ইতিমধ্যে তার বিষয়টি 
মাথাচাড়া দিয়ে উঠে এবং তার শক্তিমত্তা ও দাপট বৃদ্ধি পায় এবং তার অনুসারীরা আযারবায়জান ও 
তার সংলগ্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে । তার প্রথম উত্থান ঘটে দুইশ এক হিজরীতে ৷ সে ছিল মহা- 
নাস্তিক ও সাক্ষাৎ শয়তান । তখন আফসীন রসদ যোগান, দুর্গ নির্মাণ এবং ফৌজের অগ্রযাত্রার পথ 
নির্ধারণ ইত্যাদি সকল ক্ষেত্রে যুদ্ধ কৌশল নিপুণভাবে সম্পন্ন করার পর অগ্রসর হন। এসময় 
খলীফা মু'তাসিম তার কাছে সৈন্যবাহিনী ও সমর্থকদের ব্যয়ভার বহনের জন্য বিপুল পরিমাণ 
সম্পদ প্রেরণ করেন। এরপর তিনি বাবকের মুখোমুখি হন এবং প্রচণ্ড লড়াইয়ে লিপ্ত হন। এ যুদ্ধে 
আফসীন বাবকের সমর্থক যোদ্ধাদের বিপুল সংখ্যককে হত্যা করেন, যার সংখ্যা এক লক্ষাধিক। 
এদিকে বাবৃক নিজে তার নিজ শহরে পলায়ন করে এবং সেখানে বিপর্যস্ত অবস্থায় আশ্রয় গ্রহণ 
করে । এটা হল বাবকের প্রথম দুর্বলতা । এ ছাড়া তাদের দুজনার মাঝে আরও একাধিক লড়াই 
সংঘটিত হয়েছে যার আলোচনা বেশ দীর্ঘ । অবশ্য ইব্‌ন জারীর তার সব উল্লেখ করেছেন। 

এ বছর মু'তাসিম বাগদাদ থেকে বের হয়ে আল-কাতুল নামক স্থানে অবতরণ করেন এবং 
সেখানে বেশ কিছু দিন অবস্থান করেন । এছাড়া এ বছর মু'তাসিম বিশেষ মর্যাদা দানের পর ফাযূল 
ইব্‌ন মারওয়ানের প্রতি রুষ্ট হন এবং তাকে মন্ত্রিত্ব থেকে অপসারণ করেন এবং তার ধন-সম্পদ 
বাজেয়াপ্ত করে তাকে বন্দী করেন। এ সময় মু'তাসিম তার স্থলে মুহাম্মদ ইব্‌ন আবদুল মালিক 
ইব্‌ন আযৃ-যায়াতকে নিয়োগ করেন । এছাড়া এ বছর বিগত বছরের হজ্জের আমীর সালিহ ইব্ন 
আলী ইবৃন মুহাম্মদ হজ্জ পরিচালনা করেন। 


কারী কালুন এবং আবু হুযায়ফা আল-হিন্দী প্রমুখ ব্যক্তিবর্গ ইনতিকাল করেন। 


২২১ হিজরীর সূচনা 

এ বছর বড় বাগ্গা এবং বাবক্‌ এর মাঝে এক ভয়াবহ যুদ্ধ সংঘটিত হয়। এ যুদ্ধে বাবক্‌ 
বাগ্গাকে পরাজিত করে এবং তার উল্লেখযোগ্য সংখ্যক সমর্থককে হত্যা করে। এরপর 
আফসীন ও বাবক্‌ যুদ্ধে লিপ্ত হয় তখন আফসীন একাধিক দীর্ঘ লড়াইয়ের পর তাকে পরাজিত 
করেন এবং তার উল্লেখযোগ্য সংখ্যক সমর্থক সহযোদ্ধাকে হত্যা করেন। ইব্‌ন জারীর যার বিশদ 
দির ছিরে ররর তে গট করে রিনি টিন ভাসুর হরি 
ইবৃন ইসা ইবৃন মুসা আল-সাব্বাসী । 

এছাড়া এ বছর আরও যারা ইনতিকাল করেন তাদের অন্যতম হলেন, আসিম ইব্‌ন আলী, 
আবদুল্লাহ্‌ ইবৃন মুসলিম আল কা'নবী, আবদান এবং হিশাম ইব্‌ন উবায়দুল্লাহ্‌ আররাধী । 


২২২ হিজরীর আগমন 
এ বছর খলীফা মু'তাসিম বাবকের বিরুদ্ধে যুদ্ধের জন্য আফসীনের সাহায্য স্বরূপ বহু 
সংখ্যক ফৌজ প্রেরণ করেন এবং সেনাবাহিনীর ব্যয় নির্বাহের জন্য তার কাছে তিন কোটি দিরহাম 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৪৮৫ 


প্রেরণ করেন। এরপর উভয় বাহিনী প্রচণ্ড লড়াইয়ে লিপ্ত হয় এবং সেনাপতি আফসীন, বাবকের 
শহর আলবায্‌ দখল করেন এবং তথাকার সবকিছু করায়ত্ত করেন । আর এটা ছিল রমযান মাসের 
২০ (বিশ) তারিখ শুক্রবার ৷ আর তা সম্ভব হয় দীর্ঘ অবরোধ, ভয়াবহ লড়াই, তীব্র মুকাবিলা ও 
প্রাণান্ত চেষ্টার পর। ইব্‌ন জারীর তা অত্যন্ত বিশদ ও বিস্তারিতভাবে বর্ণনা করেছেন । সার কথা এ 
সময় তিনি এই ভূখণ্ড জয় করেন এবং যথাসাধ্য সেখানকার সকল ধন-সম্পদ করায়ত্ত করেন। 


বাবকের ধৃত হওয়ার আলোচনা 

মুসলমানগণ তখন তার রাজধানী ও শক্তির উৎসভূমি বা্‌ নামক শহর দখল করে নেয়। 
তখন বাবক্‌ তার সন্তান ও স্বজনদের নিয়ে পলায়ন করে । এ সময় তার সাথে তার মতো ও স্ত্রীও 
' ছিল। এদিকে ক্রমান্বয়ে তার সমর্থক সংখ্যাস্রাস পেয়ে অল্প সংখ্যক মানুষের ক্ষুদ্র দলে পরিণত 
হয় এবং পথিমধ্যে তাদের খাদ্য ও রসদ ফুরিয়ে যায়। এ সময় তারা এক কৃষকের সাক্ষাৎ পায় 
তখন বাবক্‌ তার খাদিমের কাছে কিছু স্বর্ণমুদ্রা দিয়ে তার কাছে এই বলে পাঠায়- তাকে এই 
স্বর্ণমুদ্াগুলো দিয়ে তার রুটিগুলো নিয়ে আস। এ সময় এ কৃষকের সঙ্গী দূর থেকে বাবকের 
খাদিমকে তার থেকে রুটি নিতে দেখে ভাবে যে এ ব্যক্তি তার থেকে রুটি কেড়ে নিচ্ছে। তখন 
সে সে স্থানের একটি দুর্গে যায়- যেখানে সাহল ইব্‌ন সানবাত নামক খলীফার জনৈক নায়িব 
ছিলেন এবং তার কাছে এ খাদিমের বিরুদ্ধে প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণের আবেদন জানায় । 
তখন তিনি (নায়িব) নিজেই সওয়ারীতে আরোহণ করে অগ্রসর হন এবং এ খাদিমের নাগাল 
পেয়ে যান। তিনি তাকে প্রশ্ন করেন, তোমার ব্যাপার কী? তখন সে বলে, না তেমন কিছুই না। 
আমি তাকে কয়েকটি দীনার দিয়েছি এবং তার থেকে রুটি নিয়েছি। তখন তিনি বলেন, তোমার 
পরিচয় কী ? তখন সে তার কাছে নিজের পরিচয় গোপন করার চেষ্টা করেন, কিন্তু তিনি নাছোড়। 
তখন সে বলে, আমি হলাম বাবকের জনৈক খাদিম । তখন তিনি বলেন, সে কোথায় ? তখন সে 
বলে, এ তো ওখানে বসে আহারের জন্য অপেক্ষা করছেন। তখন সাহ্‌ল ইব্‌ন সানবাত তার 
কাছে যান- তিনি তখন তাকে দেখতে পান তখন বাহন থেকে নেমে তার হাত চুন্বন করেন এবং 
বলেন, জনাব ! আপনি কোথায় যেতে চান, তখন বাবক্‌ বলে, আমি রোমক ভূখণ্ডে প্রবেশ করতে 
চাই। এ সময় সাহল বলেন, আপনি যার কাছে থাকেন তার আশ্রয় কি আমার এই দুর্গের চেয়ে 
সুরক্ষিত এমতাবস্থায় যে আমি আপনার খাদিম ও সেবক ? এভাবে তিনি তাকে ধোকা দিতে 
সক্ষম হন এবং তাকে নিজের সাথে দুর্গে নিয়ে যান। তিনি তাকে সসম্মানে সেখানে অবস্থান 
করান এবং তার জন্য প্রচুর খরচাচিত্ত উপহার ইত্যাদি সরবরাহ করেন । এরপর তিনি তার বিষয়ে 
আমীর আফসীনকে লিখে জানান । তখন আফসীন তাকে গ্রেফতার করার জন্য দু'জন আমীরকে 
পাঠান যারা এসে এ দুর্গের কাছাকাছি অবস্থান গ্রহণ করে ইব্ন সানবাতকে তা পত্রের মাধ্যমে 
অবহিত করেন। তখন ইবৃন সানবাত তাদের উদ্দেশ্যে বলে পাঠান আমার পরবর্তী নির্দেশ 
তোমাদের কাছে পৌছা না পর্যন্ত তোমরা তোমাদের স্থানে অবস্থান কর। এরপর তিনি বাবকৃকে 
বলেন, নিশ্চয় এই দুর্গে অবস্থানের কারণে আপনার মনে দুর্তাবনা ও সংকীর্ণতা সৃষ্টি হয়েছে, আর 
আজকে আমি শিকারে বের হওয়ার সংকল্প করেছি, আমাদের সাথে থাকবে শিকারী বাজ ও 
কুকুরদল । আপনি যদি ভাল মনে করেন আপনার এই দুর্ভাবনা ও মানসিক সংকীর্ণতা দূর করার 
জন্য আমাদের সাথে বের হবেন তাহলে হতে পারেন । সে বলল, হ্যা, এরপর তারা সকলে বের 


www.almodina.com 


Contents 


৪৮৬ আল-বিদায়া ওয়ান নিহায়া 


হয় এবং ইব্‌ন সানবাত আমীরদ্বয়ের কাছে এই মর্মে বার্তা পাঠান, দিনের অমুক সময়ে তোমরা 
অমুক স্থানে থাকবে । এরপর তারা দু'জন (বাবক্‌ এবং সাহল ইব্‌ন সানবাত) উক্তস্থানে পৌছে 
তখন আমীরদ্বয় তাদের অধীনস্থ সিপাহীদের নিয়ে বাবকৃকে ঘিরে ফেলেন আর ইব্‌ন সানবাত 
তখন পলায়ন করেন। এরপর তারা তখন তাকে দেখতে পায় তখন তার কাছে এসে তাকে বলে, 
তুমি তোমার বাহন থেকে নাম! বাবক তখন প্রশ্ন করেন তোমরা দু'জন কে ? তখন তারা বলে 
যে, তারা হল আফসীনের প্রেরিত দূত। তখন সে তার বাহন থেকে নামে, আর এসময় তার 
পরনে ছিল সাদা পশমী জুব্বা এবং (পায়ে) সংক্ষিপ্ত চামড়ার মোজা, আর হাতে ছিল শিকারী 
বাজ। এরপর সে ইব্‌ন সানবাতের দিকে ফিরে বলে, আল্লাহ্‌ তোমাকে লাঞ্চিত করুন ! কেন 
তুমি আমার কাছে তোমার ইচ্ছামাফিক অর্থ-সম্পদ চাওনি, এরা তোমাকে যা দিয়েছে আমি 
তোমাদেরকে তার চেয়ে বেশী দিতাম । এরপর তারা তাকে বাহনে আরোহণ করায় এবং 
আমীরদ্ধয়ের সাথে তাকে আফসীনের কাছে নিয়ে যায়। এরা যখন আফসীনের নিকটবর্তী হয় 
তখন তিনি বেরিয়ে এসে তার সাথে সাক্ষাৎ করেন এবং লোকদের রাস্তার দু'পাশে সারিবদ্ধভাবে 
দাড়ানোর নির্দেশ দেন। এরপর তিনি বাবকৃকে বাহন থেকে নেমে পায়ে হেটে লোকদের মাঝে 
প্রবেশ করার নির্দেশ দেন। তখন সে তাই করে। আর এটা ছিল, অতি স্মরণীয় একটি দিন। আর 
এ ঘটনা সংঘটিত হয় এ বছরের শাওয়াল মাসে । এরপর আফসীন তাকে নিজ হিফাযতে বন্দী 
করে রাখেন। এরপর এ বিষয়ে খলীফা মু'তাসিমের কাছে পত্র প্রেরণ করেন। তখন খলীফা 
তাকে নির্দেশ দেন তাকে (বাবৃক) ও তার ভাইকে নিয়ে আসতে । উল্লেখ্য এ সময় আফশীন 
বাবকের ভাইকেও বন্দী করেন। বাবকের এই ভাইয়ের নাম ছিল আবদুল্লাহ্‌ । (খলীফার নির্দেশ 
পালনার্থে) আমীর আফসীন তাদের দু'জনকে নিয়ে এ বছরের সমাপ্তিকালে বাগদাদ অভিমুখে 
রওয়ানা হন। কিন্তু তিনি তাদেরকে নিয়ে বাগদাদ পৌছার পূর্বেই বছর শেষ হয়ে যায়। আর এ 
বছর হজ্জ পরিচালনা করেন পূর্বোল্লিখিত আমীর যার আলোচনা বিগত বছরের আলোচনায় 
অতিবাহিত হয়েছে। এছাড়া এ বছর যারা ইনতিকাল করেন তাদের অন্যতম হলেন, আল হাকাম 
আল-ওয়াহাত্তী । 


২২৩ হিজরীর আগমন 

এ বছর সফর মাসের তিন তারিখে আমীর আফসীন বাবকৃকে সঙ্গে নিয়ে “সামিরা'-তে 
খলীফা মু'তাসিমের সাথে সাক্ষাৎ করেন। এ সময় তার সাথে বাবকের ভাইও ছিল বিপুল 
সাজসজ্জাসহ। এদিকে মু'তাসিম তার পুত্র হারূন আল ওয়াছিককে নির্দেশ দেন আফসীনকে 
অভ্যর্থনা জানাতে ৷ খলীফা মু'তাসিম বাবকের ব্যাপারে অতি গুরুত্ব আরোপের কারণে প্রতিদিন 
তার খবর তার কাছে পৌছত ৷ বাবকের পৌছার দু'দিন পূর্বে খলীফা মু'তাসিম ডাক বিভাগের 
বাহনে আরোহণ করে বাবকের অজান্তে তার সাক্ষাতে প্রবেশ করেন এবং তাকে দর্শন করে ফিরে 
আসেন । এরপর যখন তার সাথে বাবকের সাক্ষাতের দিন উপস্থিত হয় তখন মু'তাসিম তার জন্য 
প্রস্তুতি গ্রহণ করেন। এ সময় লোকজন দুই সারিতে দণ্ডায়মান হয় । এছাড়া তিনি বাবকের বিষয়টি 
প্রচার করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন তাকে হাতির পিঠে আরোহণ করাতে এবং রেশমী 
জুব্বা এবং বিশেষ ধরনের গোলাকার টুপি পরিধান করাতে । আর খলীফার নির্দেশে তারা 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৪৮৭ 


হাতিটিকে সেভাবে প্রস্তুত করে, তার বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গকে মেহেদী রঞ্জিত করে এবং তাকে 
রেশমী কাপড় ও অন্যান্য বহু মূল্যবান পরিধেয় ও সজ্জাপোকরণ দ্বারা সুসজ্জিত করে। এ প্রসঙ্গে 
জনৈক কবি আবৃত্তি করেন ঃ 


Pe FF কি ০০৮৬০০৮০৯৫5 SUS 35801 5585 9 
হাতিটিকে মেহেদী রঞ্জিত করা হয়েছে তার প্রথামত; সে খুরাসানের শয়তানকে বহন করবে। 
00541 ৯,০০৩ ৪৬ | + ১9০৪৪ ০০০৮৯৪৪ Lally 

আর “অতি বিশেষ’ কারও জন্যই হাতির অঙ্গ-প্রত্যঙ্গকে মেহেদী রঞ্জিত করা হয়। 

এরপর বাবকৃকে যখন খলীফা মু'তাসিমের সামনে উপস্থিত করা হয় তখন তিনি তার 
হাত-পা কর্তনের, মাথা বিচ্ছিন্রকরণের এবং পেট চিরে ফেলার নির্দেশ দেন। তারপর তিনি তার 
কর্তিত মস্তক খুরাসানে নিয়ে যাওয়ার এবং ধড় সামিরাতে শুলবিদ্ধ করে রাখার নির্দেশ দেন। 
বাবককে যে রাতে হত্যা করা হয় সে রাতে সে মদপান করেছিল। আর তা ছিল এ বছরের 
রবীউল আখির মাসের তের তারিখ বৃহস্পতিবার রাত। 

এই অভিশপ্ত ব্যক্তি তা বিশ বছরের প্রভাব প্রতিপত্তিকালে ২,৫৫,৫০০ (দুই লক্ষ পঞ্চানন 
হাজার পাঁচশ) লোককে হত্যা করে। ইব্‌ন জারীর তা বর্ণনা করেছেন। এছাড়া সে অগণিত 
মানুষকে বন্দী করে। তার বন্দীত্ব থেকে আফসীন যাদেরকে উদ্ধার করেন তাদের সংখ্যাই প্রায় 
৭৬০০ (সাত হাজার ছয়শ জন) ৷ এসময় আমীর আফসীন তার (বাবকের) সন্তানদের মধ্য থেকে 
সতেরজন পুরুষ এবং তার ও তার পুত্রদের স্ত্রীদের মধ্য থেকে ২৩ তেইশজন সন্ত্বান্ত নারীকে 
বন্দী করেন। (বর্ণিত আছে যে) অতি কুৎসিত আকৃতির এক বাদী মায়ের গর্ভে বাবকের জন্ম । 
পরবর্তীকালে তার সার্বিক অবস্থা তাকে সেখানে পৌছানোর সেখানে পৌছায় । তারপর বিপুল 

খ্যক মানুষ এবং বহু সংখ্যক নিম্ন শ্রেণীর লোকজন তার দ্বারা বিভ্রান্ত হওয়ার পর আল্লাহ্‌ 

তা“আলা মুসলমানদেরকে তার অনিষ্ট ও অকল্যাণ থেকে স্বস্তি দান করেন। 

মু'তাসিম যখন তাকে হত্যা করেন তখন আফসীনকে রাজকীয় মুকুট পরিয়ে দেন এবং দু'টি 
রতুখচিত পদক দান করেন এবং তাকে নগদ দুই কোটি দিরহাম প্রদান করেন। এছাড়া তিনি 
তাকে সিন্ধু-অঞ্চলের কর্তৃত্ব অর্পণ করেন এবং কবিদের নির্দেশ দেন তার সাক্ষাতে প্রবেশ করে 
তার প্রশংসায় কবিতা আবৃত্তি করতে । কেননা (বাবকৃকে হত্যা করে) তিনি মুসলমানদের বিরাট 
কল্যাণ সাধন করেন এবং তার বাঘ্‌ নামক শহর তছনছ করে তা বিরান প্রান্তর বানিয়ে ফেলেন। 
তখন কবিরা এ বিষয়ে অনেক উৎকৃষ্ট কাব্য রচনা করেন। এদের অন্যতম হলেন আবু তাম্মাম। 
ইব্‌ন জারীর তার সম্পূর্ণ কবিতা উল্লেখ করেছেন, নিম্নে তা প্রদত্ত হল- 


১০১৪ BIC + ১০ পপ ১৩০ এ 
জাল্লাদ (তার) শহরকে পদানত করেছে ফলে সে আজ মৃত্যুপুরী। সেখানে আজ শুধু 
শ্বাপদকুলের বাস। 


#0 2৩2 পপ তত “৪ UE 48:5 পপ হিপ ০৩ 
১115৬ ela + তেও ০2০41 15৬ Lda ১৪৭ 0] 


www.almodina.com 


Contents 
৪৮৮ আল-বিদায়া ওয়ান নিহায়া 


যখনই কোন যুদ্ধে এই তরবারি এই ধৈর্য-সঞ্চয় করেছে তখনই এই দীনের বিজয় ঘটেছে। 
১৯৬৪ ৩০৬৭ 3৯৪ নর ৮: G+ ail 433০ ye LE 


তা (বায্‌ শহর) ছিল (বাবকের) নেতৃত্বের সতীচ্ছদ যা পূর্বাঞ্চলের বীর্যবান আফসীন তরবারি 
দ্বারা ছিন্ন করেছেন । 


পপ Ed ৪০ 16৬. পপ পপ ও 5 পু জি... তক পপ 
০১০ ৮৯৬ ১৮০১৮ ৬০১ ১43 + (৮5৬ ২4141 ৬৬৮০ 0১0০ 


তিনি তাকে এমন অবস্থায় ফিরিয়ে দিয়েছেন যে তার মধ্যস্থলে শেয়ালের ডাক শোনা যায় 
অথচ গতকালও তা ছিল সিংহ নিবাস। 


9353 ৮1০ ELIS + পু als ১০ 5 54৮৪ 

তার অধিবাসীদের খুলি থেকে তার উপর প্রবল বর্ষণ হয়েছে যার চিহ্ন হল সেই রক্তের প্রবাহ 
পথসমূহ ৷ 

বিজয়ের পূবে তা ছিল পাষাণ ও নিষ্ফলা আর এখন তা পরিণত হয়েছে তার ঝরণাধারায়। 

এ বছর অর্থাৎ দুইশ তেইশ হিজরীতে স্মাট তুফায়ল ইব্‌ন মীখাইল মালতিয়া ও তার সংলগ্ন 
এলাকাসমূহের মুসলমানদের বিরুদ্ধে বিরাট যুদ্ধের অবতারণা করে । এ যুদ্ধে সে বহু সংখ্যক 
মুসলমান হত্যা করে এবং অগণিত মুসলমানকে বন্দী করে । তার বন্দীদের মধ্যে ছিল এক হাজার 
মুসলিম নারী । তার হাতে বন্দী মুসলমানদের নাক-কান কেটে এবং দৃষ্টিশক্তি নষ্ট করে সে অঙ্গ 
বিকৃতি ঘটায়। আল্লাহ্‌ তাকে লাঞ্চিত করুন। আর তার এই আক্রমণের কারণ ছিল নিম্নরূপ । 
বাবককে যখন বায্‌ শহরে সেনা বেষ্টিত করা হয় এবং তার চারপাশ মুসলিম ফৌজ সমবেত হয়, 
সে তখন রোম সম্াটকে এই মর্মে পত্র প্রেরণ করে- আরবের খলীফা (এই মুহূর্তে) তার 
অধিকাংশ ফৌজ আমার বিরুদ্ধে প্রেরণ করেছেন। সীমান্ত রক্ষার জন্য পর্যাপ্ত সেনা এখন তার 
সীমান্তে নেই। সুতরাং আপনি যদি বিজয় ও গনীমতে লাভ করতে চান তাহলে আপনার সাম্রাজ্য 
সংলগ্ন ভূখণ্ডের দিকে দ্রুত অগ্রসর হয়ে তা দখল করে নিন, কেননা, তা থেকে আপনাকে বাধা 
দেয়ার কেউ নেই । তখন তুফায়ল এক লক্ষ সৈন্যসহ অগ্রসর হয় এবং তার সাথে মাহমারাগণ 
মিলিত হয় যারা পার্বত্য অঞ্চলে ইতিপূর্বে বিদ্রোহ করে এবং ইসহাক ইব্‌ন ইবরাহীম ইব্‌ন 
তারা এ সকল পাহাড়ে আশ্রয় গ্রহণ করে। এরপর যখন রোম সম্রাট আগমন করে, তখন তারা 
মুসলমানদের বিরুদ্ধে তার সাথে মিলিত হয় । এরপর এই সম্মিলিত বাহিনী যখন মালতিয়া পৌছে 
তখন তারা সেখানকার বহু সংখ্যক অধিবাসীকে হত্যা করে এবং তাদের নারীদেরকে বন্দী করে । 

এ সংবাদ যখন খলীফা মু'তাসিমের কাছে পৌছে তখন তিনি (মুসলমানদের এই বিপদে) 
অত্যন্ত বিচলিত হন এবং তার প্রাসাদে যুদ্ধে যাত্রার উচ্চ কণ্ঠে ঘোষণা দেন এবং তৎক্ষণাৎ তিনি 
উঠে ফৌজ প্রস্তুতির নির্দেশ দেন। এ সময় তিনি কাযী এবং সাক্ষীদের ডেকে পাঠান এবং 
তাদেরকে এই মর্মে সাক্ষী রাখেন যে, তিনি যে ভূ-সম্পত্তির মালিক তার এক-তৃতীয়াংশ হল দান, 


* www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৪৮৯ 


এক-তৃতীয়াংশ হল তার সন্তান-সন্ততির এবং অপর এক-তৃতীয়াংশ হল তার মাওলা বা 
আযাদকৃত দাস-দাসীর । এরপর তিনি বাগদাদ থেকে বেরিয়ে পড়েন এবং জুমাদাল উলা মাসের 
দুই তারিখ রবিবার- দজলা নদীর পশ্চিম প্রান্তে সৈন্য সমাবেশ ঘটান এবং তার অগ্রবর্তী 
বাহিনীরূপে আজীফকে একদল আমীর-উমারা ও সৈন্যসহ যাবতারাবাসীদের সহযোগিতার জন্য 
পাঠান। তারা দ্রুত অগ্রসর হয়ে দেখেন রোম সম্রাট তার কুকর্ম সম্পন্ন করে নিজ দেশে সটকে 
পড়েছে এবং পরিস্থিতি তখন আয়ন্তের বাইরে চলে গিয়েছে এবং তার ক্ষতি পুষিয়ে উঠা আর 
সম্ভব নয়। তখন তারা সংঘটিত বিষয় সম্পর্কে খলীফাকে অবহিত করার জন্য তার কাছে ফিরে 
আসেন । খলীফা তখন তার আমীরদের প্রশ্ন করেন, রোমকদের কোন শহর সবচেয়ে দুর্ভেদ্য । 
তারা বললেন, 785 35৮ 
শহর তাদের কাছে ইস্তাম্বুলের চেয়ে অধিক সম্মানিত। 


খলীফা মু“তাসিমের হাতে আমূরিয়া জয় 

খলীফা মু'তাসিম তখন বাবকৃকে হত্যা এবং তার শহর জয় সম্পন্ন করেন, তখন তিনি তার 
ফৌজসমূহ নিজের কাছে তলব করে পাঠান এবং এমন বিপুল যুদ্ধ সরঞ্জাম প্রস্তুত করেন যা তার 
পূর্বে কোন খলীফা করেননি । এ সময় তিনি এত পরিমাণ যুদ্ধোপকরণ, বোমা, উট, মশক, বাহন, 
জ্বালানী তেল, ঘোড়া ও খচ্চর সাথে নেন যে ইতিপূর্বে তা কেউ শোনেনি । আর তিনি পর্বতসম 
ফৌজী বহর নিয়ে আমুরিয়ার দিকে অগ্রসর হন। এ সময় তিনি আফসীন হায়দার ইব্‌ন কাওসকে 
প্রেরণ করেন 'সারজ' প্রান্ত থেকে এবং এমন ব্যাপক ভাবে তার ফৌজকে প্রস্তুত করেন যা কেউ 
কখনও শোনেনি । তিনি যুদ্ধে পারদর্শী আমীরদেরকে তার অগ্রভাগে প্রেরণ করেন। এরপর তিনি 
তারসূসের নিকটবর্তী লাসা নদীর তীরে এসে পৌছেন। আর তখন ছিল এ বছরের রজব মাস। 
এদিকে রোম সম্বাটও তার বাহিনী নিয়ে খলীফা মু'তাসিম অভিমুখে রওনা হন। এরপর তারা 
একে অন্যের নিকটবর্তী হন এমনকি উভয় বাহিনীর মাঝে মাত্র চার ফারসাখ' পরিমাণ দূরত্ 
থাকে । আর আফসীন অন্যদিক দিয়ে রোমক ভূখণ্ডে প্রবেশ করেন এবং তার বাহিনী রোম 
সম্রাটের পশ্চাদভাগে এসে পৌছে ফলে রোম সম্রাট উভয় সংকটে পতিত হন। তা হল তিনি যদি 
খলীফার মুকাবিলায় অগ্রসর হন তাহলে আফসীন পশ্চাদ দিক থেকে আক্রমণ করবেন । তখন 
তিনি উভয় শক্রবাহিনীর মাঝে থেকে ধ্বংস হবেন। আর যদি তিনি যে কোন এক বাহিনীর দিকে 
মনোনিবেশ করেন তা হলেও অন্যটি তাকে পশ্চাদ দিক থেকে আক্রমণ করবে । পরিশেষে তিনি 
আফসীনের নিকটবর্তী হন। আর রোম সম্রাট তার ফৌজের অল্প সংখ্যক সৈন্য নিয়ে আফসীনের 
দিকে অগ্রসর হন এবং তিনি তার জনৈক নিকট আত্মীয়কে অবশিষ্ট ফৌজে তার স্থলবর্তা নিয়োগ 
করেন। তারপর এ বছরের শা'বান মাসের পঁচিশ তারিখ বৃহস্পতিবার উভয় বাহিনী মুখোমুখি হয়। 
এ যুদ্ধে আফসীন শেষ পর্যায়ে অবিচলতার পরিচয় দেন এবং উল্লেখযোগ্য সংখ্যক রোমক 
সৈন্যকে হতাহত করেন এবং রোম সম্রাটদের বিরুদ্ধে বিজয় লাভ করেন । এ সময় রোম 
সম্রাটের কাছে সংবাদ পৌছে যে, তার অবশিষ্ট বাহিনী তার স্থলবর্তী নিকট আত্মীয়কে ত্যাগ করে 
বিশৃঙ্খল হয়ে ছড়িয়ে পড়েছে, তখন তিনি দ্রুত ফিরে আসেন কিন্তু এসে দেখেন সেখানে ফৌজী 
ব্যবস্থাপনা বিপর্যস্ত । তখন তিনি ভীষণ ক্রুদ্ধ হয়ে তার নিকট আত্মীয়ের গর্দান উড়িয়ে দেন। এসব 
সংবাদ যখন খলীফা মু'তাসিমের কাছে পৌছে তখন তিনি আনন্দিত হন এবং তৎক্ষণাৎ রওয়ানা 


আল-বিদায়া ওয়ান নিহায়া (১০ম 3৪২ 


blina.com 


Contents 


৪৯০ আল-বিদায়া ওয়ান নিহায়া 


হয়ে আঙ্কারায় এসে উপস্থিত হন। এদিকে আফসীন তার সহযোদ্ধাদের নিয়ে সেখানে গিয়ে তার 
সাথে মিলিত হন। তারা সেখানে পৌছে দেখতে পান যে, তার অধিবাসীরা সেখান থেকে পলায়ন 
করেছে। ফলে তারা সেখানে খাদ্য ও রসদ লাভ করে তা দ্বারা বাড়তি শক্তি অর্জন করেন। 
তারপর খলীফা মু'তাসিম তার ফৌজকে তিনভাগে বিভক্ত করেন, দক্ষিণ বাহুর দায়িত্ব অর্পণ 
করেন আফসীনকে, বাম বাহুর দায়িত্ব অর্পণ করেন আশনাসকে আর তিনি নিজে মধ্যবর্তী বাহিনীর 
পরিচালন-দায়িত্ব গহণ করেন। প্রত্যেক বাহিনীর মাঝে “দুই ফারসাখ' পরিমাণ দূরত্ব ছিল। এছাড়া 
তিনি আফসীন এবং আশনাস উভয় সেনাপতিকে নির্দেশ দেন যে, তারা তাদের বাহিনীকে দক্ষিণ 
প্রান্ত, বাম প্রান্ত মধ্যবর্তী, অগ্রবর্তী ও পশ্চাদবর্তা এই পাচ ভাগে বিভক্ত করবে এবং চলার পথে 
যে বসতি ও জনপদ তারা অতিক্রম করবে তা জ্বালিয়ে পুড়িয়ে বিরান করবে এবং তার 
অধিবাসীদেরকে বন্দী করবে এবং সম্ভাব্য সকল গনীমত হাসিল করবে । এভাবে তিনি তাদেরকে 
নিয়ে আমুরিয়ার উদ্দেশ্যে অথসর হন। আর এ জনপদ ও আঙ্কারার মাঝে ছিল সাত মারহালা বা 
সাত দিনের দূরত্ব । মূল বাহিনীর বাম বাহুর সেনাপতি আশনাস তার ফৌজ নিয়ে এ বছরের 
রমযান মাসের পাচ তারিখ বৃহস্পতিবার পূর্বাহ্ছে সর্বপ্রথম সেখানে পৌছেন। এরপর তিনি এর 
চতুর্দিক একবার প্রদক্ষিণ করে তার দু'মাইল দূরবর্তী একটি স্থানে শিবির স্থাপন করেন । এরপর 
শুক্রবার সকালে খলীফা মু'তাসিম সেখানে পৌছেন। তিনিও শহরটি একবার প্রদক্ষিণ করে তার 
নিকটবর্তী একটি স্থানে শিবির স্থাপন করেন। এদিকে আমূরিয়াবাসীরা সুদৃঢ় আত্মরক্ষার ব্যবস্থা 
গ্রহণ করে এবং তার দুর্গ চুড়াসমূহ যোদ্ধা ও অস্ত্র দ্বারা পূর্ণ করে ফেলে । আর আমুরিয়া ছিল 
দুর্ভেদ্য নগর প্রাচীর এবং বহু সংখ্যক বিশালকায় দর্গ বিশিষ্ট এক বিশাল শহর । খলীফা মু'তাসিম 
তার সেনাপতিদের মাঝে এই দুর্গগুলো বন্টন করে দেন। তখন প্রত্যেক সেনাপতি স্থান বরাবর 
অবস্থান গ্রহণ করেন যা মু'তাসিম তার জন্য নির্ধারণ করেন। আর মু'তাসিম নিজে সেখানকার 
একটি নির্দেশিত স্থানে অবস্থান গ্রহণ করেন । সেখানে অবস্থানরত জনৈক মুসলমান তাকে এই 
স্থান নির্দেশ করে । এই ব্যক্তি আমূরিয়াবাসীদের কাছে খৃষ্টধর্ম গহণ করেছিল এবং তাদের সাথে 
বৈবাহিক সম্পর্ক স্থাপন করেছিল । এরপর সে যখন স্বয়ং আমীরুল মুমিনীনকে দেখতে পায় তখন 
ইসলামের দিকে ফিরে আসে । সেখান থেকে বের হয়ে সে খলীফার কাছে এসে পুনরায় ইসলাম 
গ্রহণ করে এবং তাকে নগর প্রাচীরের এমন একটি দুর্বল অংশের কথা জানায় যা ইতিপূর্বে বন্যায় 
ধসে পড়েছিল, এরপর তেমন কোন ভিত্তি ছাড়া দুর্বলভাবে তা পুণনির্মান করা হয়। এসময় খলীফা 
মু তাসিম আমুরিয়ার চারপাশে মিনজানিক বা প্রস্তর নিক্ষেপণ যন্ত্রসমূহ স্থাপন করেন । এরপর 
(মিনজানিকের আঘাতে) সর্বপ্রথম এ স্থানটিই ধসে পড়ে যার সন্ধান দিয়েছিল এ বন্দী ব্যক্তি। 
তখন শহরবাসীরা দ্রুত সেই অংশ বড় বড় কাঠের গুঁড়ি ফেলে বন্ধ করে ৷ এদিকে মিনজানিক 
ক্রমাগত সে স্থানে আঘাত করতে থাকে । এ সময় পাথরের আঘাতের তীব্রতা প্রতিহত করার 
জন্য তারা সেম্থান জিন বা গদিসমূহের স্তূপ গড়ে তোলে, কিন্তু তাতে কোন কাজ হয় না এবং 
শেষপর্যন্ত সেই দিক থেকে নগর প্রাচীর ধসে পড়ে, সে স্থান অরক্ষিত হয়ে পড়ে । তখন শহর 
প্রশাসক রোমসম্রাটকে তা জানিয়ে পত্রপ্রেরণ করে । নিজ সম্প্রদায়ের দুই তরুণের কাছে সে এই 
পত্র অর্পণ করে। এরা দু'জন যখন পথিমধ্যে মুসলিম বাহিনীকে আক্রমণ করে তখন 
মুসলমানদের কাছে তাদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তারা তাদেরকে প্রশ্ন করে- 
তোমরা কাদের লোক ? তখন তারা বলে অমুক ব্যক্তির- এ সময় তারা জনৈক মুসলিম 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া 8৯১ 


সেনাপতির নাম উল্লেখ করে। এরপর তাদেরকে মু’তাসিমের কাছে উপস্থিত করা হয়। তিনি 
তাদেরকে প্রকৃত পরিচয় প্রকাশে বাধ্য করেন। তখন দেখা গেল তাদের কাছে রয়েছে আমূরিয়্য 
প্রশাসক মানাতিসের পত্র রোম সম্রাট বরাবর । পত্রে সে তাকে মুসলমানদের অবরোধ সম্পর্কে 
অবহিত করেছে এবং একথাও অবহিত করেছে যে, সে নগর দ্বারসমূহ দিয়ে তার সহযোদ্ধাদের 
নিয়ে অকম্মাৎ বের হয়ে মুসলমানদের বিরুদ্ধে সর্বাত্মক আক্রমণে দৃঢ় প্রতিজ্ঞ, ফলাফল যাই হোক 
না কেন। খলীফা মু'তাসিম যখন এই বিষয় অবগত হন তখন যুবকদ্বয়ের তলব করে পাঠান এবং 
তাদেরকে তার মূল্যবান পরিধেয় দান করেন এবং যুবকদ্বয়ের প্রত্যেককে একটি করে স্বর্ণমুদ্বার 
থলে প্রদানের নির্দেশ প্রদান করেন। তৎক্ষণাৎ তারা ইসলাম গ্রহণ করে । এরপর খলীফার নির্দেশে 
সেই মূল্যবান পোশাক পরিহিত অবস্থায় তাদেরকে শহরের চারপাশ প্রদক্ষিণ করানো হয় এবং 
তাদেরকে মানাতিসের দুর্গের নিচে থামিয়ে তাদের উপর সেই মূল্যবান পোশাক ও রৌপ্যমুদ্রা 
ছড়িয়ে দেয়া হয়, এসময় তাদের সাথে এঁ পত্রটিও ছিল যা মানাতিস রোম সম্রাট বরাবর 
লিখেছিল । এ অবস্থা প্রত্যক্ষ করে রোমকরা তাদের দু'জনকে অভিসম্পাত করতে এবং গালি 
দিতে থাকে । এরপর খলীফা মু'তাসিম রোমকদের অতর্কিত আক্রমণের আশঙ্কায় প্রহরা, 
সতর্কতা ও সংরক্ষণ ব্যবস্থাকে নবায়নের নির্দেশ প্রদান করেন। এভাবে রোমকরা বিচলিত হয়ে 
পড়ে এবং মুসলমানগণ তাদের বিরুদ্ধে অবরোধ তীব্রতর করে। এছাড়া মু'তাসিম এসময় 
মিনজানিক, দাববাবা১ ও অন্যান্য যুদ্ধ উপকরণের সংখ্যা বৃদ্ধি করেন। তিনি যখন আমূরিয়্যার 
চতুর্পাশ্বের পরিখার গভীরতা এবং নগর প্রাচীরের উচ্চতা প্রত্যক্ষ করেন তখন নগর প্রাচীরের 
মুকাবিলার জন্য মিনজানিক কাজে লাগান । এই অভিযানে পথিমধ্যে তিনি বিপুলসংখ্যক মেষ ও 
ছাগল লাভ করেন, এরপর তিনি যোদ্ধাদের মাঝে তা বন্টন করে দেন এবং প্রত্যেককে একটি 
একটি করে মেষ ভক্ষণ করে তার চামড়া মাটিতে পূর্ণ করে সেই পরিখায় নিক্ষেপ করতে । তখন 
সকলে তাই করে, ফলে নিক্ষিপ্ত মেষ চামড়ার মাটিতে পরিখা পূর্ণ হয়ে মাটির সমান হয়ে যায়। 
এরপর তার নির্দেশে তার উপর পুনরায় মাটি ফেলা হলে তা চলাচলের উপযোগী পথে পরিণত 
হয়। এরপর তিনি সে স্থানে “দাব্বাবা' স্থাপনের নির্দেশ দেন কিন্তু আল্লাহ্‌ তার প্রয়োজন পূরণ 
করে দেন। মুসলিম বাহিনী যখন মেরামতকৃত এ পুলের উপর অবস্থানরত তখনই মিনজানিকের 
আঘাতে নগরপ্রাটীরের দুর্বল ও ত্রুটিযুক্ত অংশ ধসে পড়ে । তারপর দুই দুর্গচূড়ার মধ্যবর্তী প্রাচীর 
যখন ধসে পড়ে তখন লোকজন পতনের ভয়াবহ শব্দ শুনতে পায় । তখন যারা তা দেখেনি তারা 
ধারণা করে যে রোমকরা মুসলমানদের বিরুদ্ধে অতর্কিত আক্রমণ করেছে। এই ভুল ধারণা দূর 
করার জন্য খলীফা মু'তাসিম ঘোষক প্রেরণ করেন, (যে লোকদের মাঝে ঘোষণা করতে থাকে) 
এটা হল নগর প্রাচীর ধসে পড়ার শব্দ। তখন মুসলমানরা এ তথ্য জেনে অত্যন্ত খুশী হয়। কিন্তু 
নগরপ্রাচীরের সেই ভগ্নাংশ অশ্বারোহী ও পদাতিক যোদ্ধাদের প্রবেশের জন্য যথেষ্ট প্রশস্ত ছিল না। 
এদিকে অবরোধ তীব্রতর হয় আর রোমকরা নগর প্রাচীরের প্রত্যেক বুর্জ (পিলার, থাম)-এ 
একজন সেনাপতিকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব প্রদান করে ।.এসময় নগর প্রাচীরের ভগ্নাংশের 
দায়িত্বে নিয়োজিত সেনাপতি তার বিরুদ্ধে গৃহীত অবরোধ মুকাবিলায় দুর্বলতা অনুভব করে। 
তখন সে মানাতিসের কাছে গিয়ে ‘সাহায্য’ প্রার্থনা করে। কিন্তু কোন রোম সেনাপতি তাকে 


১. যুদ্ধপোকরণ বিশেষ যা বর্তমান ট্যাংকের আদি সংস্করণ ৷ 


www.almodina.com 


Contents 


৪৯২ আল-বিদায়া ওয়ান নিহায়া 


সাহায্য করতে সম্মত হয়নি । তারা বলে, আমাদের দায়িত্বে যার রক্ষণাবেক্ষণ ন্যস্ত করা হয়েছে 
আমরা তা ত্যাগ করতে পারি না। 

এই ব্যক্তি যখন তাদের সাহায্যের ব্যাপারে নিরাশ হয় সে তখন খলীফা মু"তাসিমের সাথে 
মিলিত হওয়ার জন্য তার উদ্দেশ্যে বেরিয়ে যায়। সে যখন খলীফার কাছে পৌছে তখন খলীফা 
মুসলিম বাহিনীকে সেই অরক্ষিত যোদ্ধাশূন্য স্থান দিয়ে শহরে প্রবেশের নির্দেশ প্রদান করেন। 
তখন মুসলিম অশ্বারোহিগণ সেদিকে অগ্রসর হয় আর রোমক যোদ্ধারা সেদিকে ইঙ্গিত করতে 
থাকে কিন্তু কোন প্রতিরোধে সক্ষম হয় না। মুসলিম যোদ্ধারা তাদের দিকে কোন ভ্রক্ষেপ না করে 
অগ্রসর হতে থাকে । এরপর শত্রুর রিরদ্ধে তাদের সংখ্যা বৃদ্ধি পায় এবং তারা জোরপূর্বক শহরে 
প্রবেশ করতে সক্ষম হয় । এ সময় একের পর এক মুসলিম সৈন্যরা তাকবীর ধ্বনি দিতে দিতে 
সেদিকে অগ্রসর হয় আর রোমরু যোদ্ধারা তাদের প্রতিরক্ষামূলক অবস্থান থেকে বিক্ষিপ্ত হয়ে যায়, 
তখন মুসলমান যোদ্ধারা তাদেরকে ব্যাপকভাবে হত্যা করতে থাকে । তারা তাদেরকে এক বিশাল 
গির্জায় সমবেত করে এবং জোরপূর্বক তা উন্ক্ত করে। তারপর সেখান অবস্থানরতদের হত্যা 
করে এবং তাদেরকে ভিতরে রেখে গির্জার দরজায় আগুন লাগিয়ে দেয় । ফলে গির্জাটি পুড়ে যায় 
এবং তাদের শেষ ব্যক্তি পর্যন্ত জলন্ত দগ্ধ হয়। এরপর আমূরিয়্যা শহরে শহর প্রশাসক মানাতিসের 
স্থানব্যতীত আর কোন সুরক্ষিত স্থান ছিল না। আর সে আশ্রয় নেয় একটি দুর্ভেদ্য দুর্গে । এসময় 
খলীফা মু'তাসিম তার অশ্বে আরোহণ করে এ দুর্গ বরাবর এসে থামেন যেখানে মানাতিসের 
অবস্থান। তখন জনৈক ঘোষক তাকে আহ্বান করে বলে ! হতভাগা মানাতিস ! এই দেখ স্বয়ং 
আমীরুল মু'মিনীন তোমার বরাবর উপস্থিত হয়েছেন । তখন তারা দুবার একথা বলে, এখানে 
মানাতিস নেই। এমতবস্থায় মু'তাসিম ক্রন্ধ হয়ে সেস্থান ত্যাগ করতে উদ্যত হন। তখন 
মানাতিস নিজেই বলে উঠে এই যে মানাতিস, এই যে মানাতিস, তখন খলীফা ফিরে আসেন। 
এরপর দুর্গে সিড়ি স্থাপন করা হয় এবং দূতগণ তাতে আরোহণ করে তার কাছে গিয়ে বলেন, 
হতভাগা ! আমীরুল মু*মিনীনের হুকুম মেনে নেমে আস। কিন্তু প্রথমে সে বিরত থাকে এরপর 
তরবারি কীধে ঝুলিয়ে নেমে আসে । তখন তার গর্দানে তরবারি রেখে তাকে মু'তাসিমের সামনে 
দাড় করানো হয়। এসময় খলীফা তার মাথায় চাবুক দিয়ে আঘাত করেন। এরপর তিনি নির্দেশ 
দেন তাকে খলীফার অবস্থানস্থল পর্যন্ত অপদস্থ অবস্থায় হেটে যেতে । তারপর তাকে সেখানে 
বেঁধে রাখা হয়। এই যুদ্ধাভিযানে মুসলমানগণ আমূরিয়্যা থেকে বিপুল ও বর্ণনাতীত পরিমাণ 
ধন-সম্পদ লাভ করেন। যতটুকু সম্ভব তারা বহন করে নিয়ে যান। আর খলীফা মু'তাসিম অবশিষ্ট 
ধন-সম্পদ এবং সেখানে বিদ্যমান মিনজানিক ও অন্য সকল যুদ্ধাপোকরণ জ্বালিয়ে ফেলার নির্দেশ 
না পারে। এরপর খলীফা মু'তাসিম এই বছরের শাওয়াল মাসের শেষে তারসূসের দিকে ফিরে 
আসেন । আর আমূরিয়াতে তার অবস্থানকাল ছিল পঁচিশ দিন। 


আব্বাস ইব্‌ন মা"মূনের হত্যাকাণ্ড 
আমূরিয়া অভিযানে আব্বাস তার পিতৃব্য মু'তাসিমের সাথে ছিলেন । আর ইতিপূর্বে তার 
পিতা মা'মূন যখন তারসূসে মৃত্যুবরণ করেন তখন খিলাফতের কর্তৃত্ব গ্রহণ না করার জন্য 
আজীফ ইব্‌ন আনবাসা তাঁকে লজ্জা দেয় এবং তার পিতৃব্য মু'তাসিমের হাতে বায়আত করার 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৪৯৩ 


কারণে তাকে ভর্বসনা করে । আর এই ব্যাপারে আজীফ সর্বক্ষণ তার পিছে লেগে থাকে। 
অবশেষে তিনি তার পিতৃব্যকে হত্যা করা এবং নিজের অনুকূলে আমীরদের থেকে বায়আত 
গ্রহণের ব্যাপারে তার আহ্বানে সাড়া দেন। এ উদ্দেশ্যে আব্বাস তার জনৈক ঘনিষ্ঠ বন্ধু হারিছ 
আস-সমরকান্দী নামক এক ব্যক্তিকে প্রস্তুত করেন। সে তখন গোপনে একদল আমীর থেকে 
আব্বাসের অনুকূলে বায়আত গ্রহণ করে এবং তাদের থেকে দৃঢ় অঙ্গীকার গ্রহণ করে এবং 
তাদেরকে অবহিত করে যে আব্বাস তার পিতৃব্যকে হত্যা করবেন। এরপর মুসলিম ফৌজ যখন 
প্রথমত আঙ্কারা এবং সেখান থেকে আমূরিয়ার অভিমুখে রোমক ভূখণ্ডের গিরিপথে তখন আজীফ 
আব্বাসকে পরামর্শ দেয় তার পিতৃব্যকে এই গিরিপথে হত্যা করে তার অনুকূলে বায়আত গ্রহণের 
পর বাগদাদে ফিরে যেতে । তখন আব্বাস বলেন, লোকদের এই যুদ্ধাভিযানকে আমি নষ্ট করতে 
চাই না। এরপর যখন মুসলমানগণ আমূরিয়া জয় করেন এবং লোকজন গনীমত নিয়ে ব্যস্ত হয়ে 
পড়ে তখন আজীফ পুনরায় তাকে পিতৃব্য হত্যার পরামর্শ দেয়। তখন তিনি তাকে প্রতিশ্রুতি দেন 
যে, ফৌজের প্রত্যাবর্তনকালে গিরিপথে তিনি পিতৃব্য মু'তাসিমকে হত্যা করবেন। 


এদিকে প্রত্যাবর্তনকালে খলীফা মু'তাসিম বিষয়টি আচ করতে পারেন। তখন তিনি 
আব্বাসকে সর্বক্ষণিক হিফাযত ও প্রহরায় রাখার নির্দেশ দেন এবং দৃঢ়প্রত্যয়ী হয়ে দূরদর্শিতার 
সাথে বিষয়টি নিয়ে অগ্রসর হন। প্রথমে তিনি হারিছ সমরকন্দীকে ডেকে পাঠান এবং তার কাছে 
বিষয়টির সত্যতার স্বীকৃতি চান, তখন সে তার সামনে সম্পূর্ণ বিষয়টি স্বীকার করে এবং একথাও 
স্বীকার করে যে, সে আব্বাস ইব্‌ন মামুনের অনুকূলে একদল আমীর থেকে বায়আত গ্রহণ 
করেছে। এসময় সে সকল আমীরদের নামও তীর কাছে উল্লেখ করে । তখন মু'তাসিম তাদের 
ংখ্যা অধিক দেখতে পান এবং ভ্রাতুষ্পুত্র আব্বাসকে ডেকে পাঠিয়ে বন্দী করেন। এ সময় তিনি 
তার প্রতি ক্রুদ্ধ হন এবং তাকে অপমানিত করেন । তারপর তিনি এমনভাব প্রকাশ করেন যে, 
তিনি যেন তার প্রতি প্রসন্ন হয়েছেন এবং তাকে ক্ষমা করে দিয়েছেন । তখন তিনি তাকে বন্দীত্ব 
থেকে মুক্ত করে দেন। এরপর রাতের বেলা তিনি তাকে তার পান-আসরে ডেকে পাঠান এবং 
তাকে নির্জনে পান করিয়ে তার পরিকল্পিত বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করেন । তখন আব্বাস তাকে 
বিষয়টি ব্যাখ্যা করে, প্রকৃত ঘটনা খুলে বলে । খলীফা দেখতে পান বিষয়টি হুবহু তেমনই যেমন 
হারিছ সমরকন্দী উল্লেখ করেছে। এরপর সকাল বেলা তিনি হারিছকে পুনরায় ডেকে পাঠান এবং 
নির্জনে তার সাথে সাক্ষাত করে তাকে দ্বিতীয়বার বিষয়টি জিজ্ঞাসা করেন । তখন হারিছ তাকে 
প্রথম যেমন বলেছিল তেমনই বলে । তখন তিনি বলেন, দুর্ভাগ্য তোমার ! আমি তার ব্যাপারে 
আগ্রহী ছিলাম, কিন্তু এই ঘটনায় আমার সাথে তোমার সত্য বলার কারণে আমি তার কোন উপায় 
পেলাম না । তারপর মু’তাসিমের নির্দেশে তার ভ্রাতুষ্পুত্র আব্বাসকে বন্দী করে আমীর আফসীনের 
হাতে তুলে দেয়া হয় এবং তার নির্দেশে আজীফ এবং অন্য আমীরদেরকে সার্বক্ষণিক হিফাযতে 
রাখা হয়। তারপর তীর প্রস্তাব অনুযায়ী তাদেরকে বিভিন্ন প্রকার শাস্তি প্রদান করা হয়। ফলে 
তাদের প্রত্যেককে ভিন্ন ভিন্ন পন্থায় হত্যা করা হয়। আববাস ইব্‌ন মা'মূন মানবাযে মৃত্যুবরণ 
করলে তাকে সেখানেই দাফন করা হয়। তার মৃত্যুর কারণ ছিল নিম্নরূপ প্রথমত তাকে 
ভীষণভাবে ক্ষুধার্ত করা হয়, তারপর তার কাছে প্রচুর পরিমাণ খাবার আনা হয়, তখন তিনি তা 
থেকে খাওয়ার পর পানি পান করতে চান কিন্তু তাকে পানি দেয়া হয় না, ফলে তিনি পিপাসায় 


www.almodina.com 


Contents 


৪৯৪ আল-বিদায়া ওয়ান নিহায়া 


মৃত্যুবরণ করেন । এছাড়া ম'তাসিম তাকে (জুমুআর নামাযের খতীবকে) মিম্বরে দাড়িয়ে অভিশাপ 
করার নির্দেশ দেন এবং তাকে অভিশপ্ত বলে চিহ্নিত করেন । এসময় তিনি মা*মুনের পুত্রদের 
একটি দলকেও হত্যা করেন। 

এ বছর হজ্জ পরিচালনা করেন মুহাম্মদ ইব্‌ন দাউদ । এছাড়া এবছর যে সকল বিশিষ্ট ব্যক্তি 
করা হয় যেমন আমরা পূর্বে উল্লেখ করেছি। এছাড়া এদের মধ্যে রয়েছেন খালিদ ইব্‌ন খাররাশ, 
আবদুল্লাহ ইব্‌ন সালিহ যিনি লায়ছ ইব্‌ন সা+দের কাতিব, মুহাম্মদ ইব্‌ন সিনান আল-আওফী এবং 
মূসা ইব্‌ন ইসমাইল । | 


২২৪ হিজরীর সূচনা 

এ বছর তাবরিস্তানে মায্ইয়ার ইব্‌ন কারিন ইব্‌ন ইয়াযৃদাহারমায নামক এক ব্যক্তি বিদ্রোহ 
করে। এই ব্যক্তি খুরাসানের প্রশাসক আবদুল্লাহ্‌ ইবৃন তাহির ইবনুল হুসায়নের নিকট খারাজ-কর 
আদায়ে অসম্মত ছিল বরং সে সরাসরি খলীফার কাছে তা প্রেরণ করত । আর খলীফা তার থেকে 
তা গ্রহণ করার জন্য এমন কাউকে প্রেরণ করতেন যে কোন শহর পর্যন্ত তার বহন-তন্বাবধান 
করত এরপর ইব্‌ন তাহিরের কাছে তা সমর্পণ করত । এরপর তার মনোভাবের পরিবর্তন ঘটে 
এবং সে এ সকল অঞ্চলে নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করে এবং খলীফা মু'তাসিমের বিরুদ্ধে বিদ্রোহ 
করে । আর মাষ্ইয়ার নামক এই ব্যক্তি ইতিপূর্বে বাবক খুররমীর সাথে পত্র যোগাযোগ করত 
এবং তাকে সহযোগিতার আশ্বাস দিত । অবশ্য একথাও বলা হয় যে মাযৃইয়ারকে এ বিষয়ে মদদ 
যোগায় আমীর আফসীন যেন আবদুল্লাহ্‌ ইবৃন তাহির তার মুকাবিলায় অক্ষম হন এবং তার স্থলে 
খলীফা তাকে খুরাসান অঞ্চলের প্রশাসক নিয়োগ করেন। 

এই বিদ্রোহ দমনের উদ্দেশ্যে খলীফা তখন এক বিশাল বাহিনীর নেতৃত্ব প্রদান করে ইসহাক 
ইব্‌ন ইবরাহীমের ভ্রাতা মুহাম্মদ ইব্‌ন ইবরাহীম ইবৃন মুসআবকে প্রেরণ করেন। এসময় উভয় 
বাহিনীর মাঝে দীর্ঘ লড়াই ও যুদ্ধ সংঘটিত হয় যার সবগুলো ইবৃন জারীর উল্লেখ করেছেন। 
পরিশেষে মায্ইয়ারকে বন্দী করে ইব্‌ন তাহিরের কাছে নিয়ে যাওয়া হয়। তখন তিনি তাকে 
এসকল পত্রের কথা স্বীকার করতে বলেন যা আফসীন তার কাছে প্রেরণ করেছিল এবং সে তা 
স্বীকার করে। এরপর ইব্‌ন তাহির তাকে মু'তাসিমের কাছে প্রেরণ করেন তার সাথে এ সকল 
ধন-সম্পদসহ যা খলীফার জন্য সংরক্ষণ করা হয়েছিল- আর তা ছিল বিপুল সংখ্যক মূল্যবান রত্ন, 
স্বর্ণ ও পরিধেয় কাপড় তাকে যখন খলীফার সামনে দীড় করানো হয় তখন তিনি তাকে তার কাছে 
লিখিত আফসীনের পত্রাদি সম্পর্কে জিজ্ঞাসা করেন কিন্তু সে তা অস্বীকার করে । তখন খলীফার 
নির্দেশে তাকে চাবুক দ্বারা প্রহার করা হয় ফলে সে মৃত্যুবরণ করে, তারপর তাকে বাগদাদের 
সেতুর উপর বাবৃক খুররমীর পাশে শৃলবিদ্ধ করে রাখা হয়। এ সময় তার বিশিষ্ট সহযোগী ও 
সমর্থকদেরও হত্যা করা হয়। 

এছাড়া এবছর হাসান ইবৃন আফসীন আতরাজাহ বিন্ত আশনাসকে বিবাহ করেন এবং 
জুমাদা মাসে খলীফা মু'তাসিমের সামিরাস্থ্‌ প্রাসাদে বিবাহ-বাসর উদযাপন করেন । আর এটা 
ছিল বর্ণাঢ্য বিবাহোৎসব খলীফা মু'তাসিম নিজে যার তত্ত্বাবধান করেন । এমনকি বলা হয় এসময় 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৪৯৫ 


এই বিবাহোৎসবে লোকজন (আনন্দের আতিশয্যে) বি নিলি ডিও হাজির 
লাগিয়ে দেয়। 


এ বছরেই আফসীনের নিকটাত্মীয় মানক্জুর আশরূসানী আযারবাইজান ভূখণ্ডে খলীফার 
আনুগত্য প্রত্যাহার করে বিদ্রোহ করে । আর ইতিপূর্বে আফসীন বাবকের বিষয় থেকে অবসর হয়ে 
এই ব্যক্তিকে আযারবায়জান অঞ্চলে তার স্থলবর্তী প্রশাসকর নিয়োগ করেন । তখন সে কোন 
কোন অঞ্চলে বাবকের সঞ্চিত বিপুল অর্থ-সম্পদ করায়ত্ত করে এবং খলীফা মু'তাসিমের কাছে 
তা গোপন করে নিজেই কুক্ষিগত করে । এ সময় আবদুল্লাহ্‌ ইব্ন আবদুর রহমান নামক জনৈক 
ব্যক্তি তা অবগত হয়ে এ বিষয়ে পত্র লিখে খলীফাকে অবহিত করেন। তখন মানক্জুর সে 
বিষয়ে লোকটির বক্তব্য মিথ্যা দাবী করে পত্র প্রেরণ করে এবং এ ব্যক্তিকে হত্যা করতে উদ্যত 
হয়। তখন তিনি আরদবীল বাসীর আশ্রয় নিয়ে তার থেকে আত্মরক্ষা করেন। এরপর খলীফা যখন 
মানক্জুরের মিথ্যাচারের ব্যাপারে নিশ্চিত হন তখন তিনি “বড় বাগ্গাকে' তার বিরুদ্ধে প্রেরণ 
করেন। বাগ্গা তার বিরুদ্ধে লড়াইয়ে লিপ্ত হয় এবং জীবনের নিরাপত্তা দিয়ে তাকে ধরে খলীফার 
কাছে নিয়ে আসে । এছাড়া এ বছর আমূরিয়ার খৃস্টান গভর্নর মানাতিস রুমী মৃত্যুবরণ করে। 
আমূরিয়া জয়ের পর খলীফা মু'তাসিম তাকে নিজের সাথে বন্দী অবস্থায় নিয়ে আসেন এবং 
সামিরাতে আটকে রাখেন। অবশেষে এ বছর সে (স্বাভাবিক) মৃত্যুবরণ করে।. এ বছর রমযান 
'ইবনুশাক্লিহি' নামে পরিচিত ছিলেন তিনি ছিলেন বিশালদেহী, কৃষ্ণকায়, বিশুদ্ধভাষী এবং গুণী 
ব্যক্তি। ইব্‌ন মা'কুলা বলেন, কৃষ্ণতার কারণে তাকে “চীনা' (চীন দেশী) বলা হত। ইব্‌ন 
আসাকির তীর বর্ণাঢ্য জীবন চরিত উল্লেখ করেছেন। তিনি উল্লেখ করেছেন যে, ইবরাহীম তার 
ভাই খলীফা রশীদের পক্ষ থেকে দুই বছরকাল দামেশকের গভর্নর ছিলেন। এরপর তিনি তাকে 
অপসারণ করেন এবং পুনরায় দ্বিতীয়বার তাকে সেই দায়িত্বে বহাল করেন । দ্বিতীয়বার ইবরাহীম 
চার বছর দায়িত্ব পালন করেন । তার ন্যায়পরায়ণতা ও চারিত্রিক দৃঢ়তা সম্পর্কে ইবৃন আসাকির 
একাধিক সুন্দর দৃষ্টান্ত উল্লেখ করেছেন । তার সম্পর্কে তিনি এও উল্লেখ করেছেন যে, তিনি একশ 
চুরাশি হিজরীতে হজ্জ পরিচালনা করেন। এরপর তিনি দামেশকে ফিরে আসেন । খলীফা 
মা'মূনের খিলাফতকালের সূচনায় যখন তার অনুকূলে খিলাফতের বায়আত গৃহীত হয় তখন 
বাগদাদের গভর্নর হাসান ইব্‌ন সাহ্‌ল তার বিরুদ্ধে লড়াইয়ে অবতীর্ণ হন। তখন এই ইবরাহীম 
তাকে পরাজিত করেন। এরপর হুমায়দ আত্তৃসী তার বিরুদ্ধে অগ্রসর হন, তিনি ইবরাহীমকে 
পরাজিত করেন। এরপর খলীফা মা'মূন যখন বাগদাদে আগমন করেন তখন ইবরাহীম সেখানে 
আত্মগোপন করেন। পরবর্তীকালে খলীপা মা'মূন তাকে গ্রেফতারে সক্ষম হন কিন্তু তিনি তাকে 
ক্ষমা করে সম্মানে ভূষিত করেন। তার খিলাফতকাল ছিল একবছর এক মাস বার দিন। আর 
তিনি আত্মগোপন করেন ২০৩ (দুইশ তিন) হিজরীর যিলহাজ্জ মাসের শেষদিকে এবং দীর্ঘ ছয় 
বছর চার মাস দশ দিন আত্মগোপন করে থাকেন । খতীব বাগদাদী বলেন, এই ইবরাহীম ইব্‌ন 
মাহদী ছিলেন, অতি অনুগ্বহশীল, শিষ্টাচারসম্পন্ন, উদারমনা, বদান্য এবং প্রসিদ্ধ ও কুশলী মুরকার 
বাগদাদে তার খিলাফতকালে তিনি সাময়িক সম্পদ স্বল্পতার শিকার হন। তখন বেদুঈন আরবরা 
তাদের দান ও বখশিশের জন্য তাকে পীড়াপীড়ি করতে থাকে । তখন তিনি তাদেরকে আশ্বাস 


www.almodina.com 


Contents 
৪৯৬ _... আল-বিদায়া ওয়ান নিহায়া 


দিতে থাকেন। এরপর জনৈক দূত বের হয়ে এসে বলেন, আজ তার কাছে দেয়ার মত কোন অর্থ 
নেই। তখন তাদের একজন বলে বসে, ঠিক আছে তাহলে খলীফা আমাদের সাক্ষাতে বের হয়ে 
আসুক এবং এদিকের লোকদের জন্য তিনটি এবং ওদিকের লোকদের জন্য তিনটি সুরে গান 
গেয়ে শোনাক, পরবর্তীতে খলীফা মা"মূনের দরবারী কবি দি“বল এ ব্যাপারে ইবরাহীম ইব্‌ন 


AREY 5 991520251955 + 1৮553 ০0581 ৮5 0 
হে আবরগণ ! তোমরা ভুল করো না, তোমরা তোমাদের বখশিশ গ্রহণ কর, ক্রুদ্ধ হয়ো না। 
১75 93০51 055% + পেরি 5 1৫:৮৮: ৪১০৪ 


অচিরেই তিনি তোমাদেরকে “হুনায়নী সুর’ উপহার দিবেন যা, না থলিতে প্রবেশ করে, না 
বাধাযায়। 


প৪9০৮০০ 


১০০১1 Ly + Mall Sally 
আর তোমাদের সেনাপতিদের জন্য রয়েছে “মা*বাদী সংগীতসমূহ আর এই বখশিসের 
কারণে কেউ ঈর্ষার পাত্র হয় না। 


৪ 88? ঙ 


০1 48:০৪ ৯২51১ + Oi 39 SG 

এভাবেই জনৈক খলীফা তার সহচরদের বখশিস দিয়ে থাকেন যার মুসহাফ বা কুরআন হল 
“বাদ্যযন্ত্র 

তার আত্মগোপনকাল যখন দীর্ঘায়িত হয় তখন তিনি তার ভাতুষ্পুত্র মামুনের কাছে এক পত্র 
লিখে পাঠান- 

প্রতিশোধি এহণের বিধিসম্মত অভিভাবক যিনি তিনিই কিসাসের ব্যাপারে ছালিছ বা চূড়া 
ফায়সালার অধিকারী । তবে ক্ষমা করা তাকওয়ার অধিক নিকটবর্তী । আর আল্লাহ্‌ তা'আলা 
আমীরুল মু'মিনীনকে সকল ক্ষমার উর্ধ্বে রেখেছেন ১ যেমন সকল অভিজাত বংশীয়কে তীর নিম্নে 
রেখেছেন। তিনি যদি (আমাকে) ক্ষমা করেন তাহলে তা হবে তার অনুগ্রহে আর যদি শাস্তি দেন 
তাহলে তা হবে তার প্রাপ্য অধিকারে । 

তখন এর উত্তরে খলীফা মা"মূন তাকে লিখে পাঠান-সক্ষমতা ক্রোধকে দূর করে, আর 
প্রায়শ্চিত্তরূপে অনুতাপ-ই যথেষ্ট । আর আল্লাহ্‌র ক্ষমা সবকিছুর চেয়ে ব্যপ্ত ও প্রশস্ত । এরপর 
ইবরাহীম যখন তার সাক্ষাতে প্রবেশ করেন তখন তিনি আবৃত্তি করেন- 


৪5৪ ৮০৭ 


১০১০০] ১০5 ১56১৪ + Si ৮৮৯৪ ০০৯০ ১15) 


আমি যদি অপরাধী হয়ে থাকি তাহলে আমার ভাগ্যলিপিই ভুল করেছে, নি 
অধিক ভর্সনা করবেন না। - 


EA) Ed এ ৩85৬৪ পা 2 EA ESA “ees 
২৪১৭৩ Mil + Ck, টির হত EE 
১. অর্থাৎ তিনি তা করতে সক্ষম। 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৪৯৭ 


আপনি তেমন বলুন যেমন ইউসুফ ইয়াকুব পুত্ররা তীর কাছে আসার সময় তাদেরকে 
বলেছিলেন- কোন অভিযোগ নেই। 

তখন খলীফা মা*মূনও বলেন, কোন অভিযোগ নেই। খতীব বলেন, ইবরাহীম যখন 
মা'মূনের সামনে উপস্থিত হন তখন তিনি তাকে তীর কৃতকর্মের কারণে ভর্তসনা করতে শুরু 
করেন। তখন তিনি (ইবরাহীম) বলেন, হে আমীরুল মু'মিনীন ! একবার আমি আমার পিতা 
অর্থাৎ আপনার পিতামহের মজলিসে উপস্থিত ছিলাম এমন সময় তার কাছে জনৈক ব্যক্তিকে 
হাযির করা হল যার অপরাধ আমার অপরাধের চেয়ে গুরুতর ছিল । তখন তিনি তাকে হত্যা করার 
নির্দেশ দিলেন। তখন মুবারক ইব্‌ন ফাযালা বললেন, হে আমীরুল মু'মিনীন ! আপনি যদি এই 
ব্যক্তির হত্যাকে আমি আপনাকে একটি হাদীস বর্ণনা করব এতটুকু সময় পর্যন্ত বিলম্বিত করা ভাল 
মনে করেন তাহলে আমি আপনাকে হাদীসটি বলব । তিনি বললেন, ঠিক আছে বল । তখন তিনি 
বললেন, আমাকে হাসান বসরী বর্ণনা করেছেন, ইমরান ইব্‌ন হাসান থেকে যে, রাসূলুল্লাহ্‌ (সা) 
বলেছেন, 
ve ৩৬৪০৭ ১82 ০১১৮] 90০৮০ ১০-০০০ 4৭০ 90501 62508 3 

- 0০ ১০ %1 (9 95 ০19৯1 pk ll ৮4৯৭ oe wll 

কিয়ামতের দিন আরশের অভ্যত্তর থেকে জনৈক ঘোষক ঘোষণা করবেন- খলীফাদের মধ্যে 

যারা লোকদেরকে ক্ষমা করেছেন তারা সর্বোত্তম,বিনিময় গ্রহণে অগ্রসর হোন । তখন শুধু তারাই 
উঠে দীড়াবেন যারা ক্ষমা করেছেন। 

তখন মা*মূন বললেন, তিনি মেহেতু এই হাদীস গ্রহণ করেছেন তাই আমিও তা গ্রহণ 
করলাম এবং হে পিতৃব্য, আপনাকে ক্ষমা করলাম । দুইশ চার হিজরীর আলোচনায় আমরা এর 
চেয়ে অতিরিক্ত তথ্যাদি উল্লেখ করেছি। তীর কবিতাসমূহ বেশ উৎকৃষ্টমানসম্পন্ন ' এবং 
অলঙ্কারসমৃদ্ধ । আল্লাহ্‌ তাকে ক্ষমা করুন। ইব্‌ন আসাকির তার রচিত কবিতাসমূহের 
উল্লেখযোগ্য অংশ উদ্ধৃত করেছেন। 

এই ইবরাহীম জন্মগ্রহণ করেন ১৬২ (একশ বাষট্রি) হিজরীর যিলকাদ মাসের শুরুতে ৷ আর 
ইনতিকাল করেন এই বছর মুহাররম মাসের সাত তারিখ শুক্রবার ৬২ (বাষট্রি) বছর বয়সে । 

এ বছর যারা ইনতিকাল করেন তীদের অন্যতম হলেন সাঈদ ইব্ন-আবু মারয়াম আল- 
মিসরী, সুলায়মান ইব্‌ন হারব, প্রতিবন্ধী আবূ স্না*মার, সমকালীন বিশিষ্ট ইতিহাসবেত্তা আলী ইব্‌ন 
মুহাম্মদ আল-মাদাইনী এবং ইমাম বুখারীর শায়শ্ব আমর ইব্‌ন মারযূক-ইনি এক সহস্র নারীকে 
বিবাহ করেন । এছাড়া এঁদের মধ্যে বয়েছেন বিশিষ্ট ভাষাবিদ, ফকীহ্‌, মুহাদ্দিস, কুরআন ইতিহাস 
ও যুদ্ধ বিশারদ আবু উবায়দ আল-কাসিম ইরুন সালাম আল-বাগদাদী । তার রয়েছে সুবিখ্যাত ও 
সুপ্রচলিত বহুসংখ্যক গ্রন্থ ও সংকলন । এমনকি বলা হয় যে, ইমাম আহমদ ইবৃন হাম্বল হাদীসের 
দুর্বোধ্য শব্দাবলীর্‌ ব্যাখ্যায় তার রচিত গ্রন্থটি নিজহাতে অনুলিপি করেছেন । আবদুল্লাহ্‌ ইবৃন তাহির 
যখন তার প্রকৃত অবস্থা অবগত হন. তখন তিনি তার জন্য প্রতি মাসে পাচশ দিরহাম ভাতা জারি 
৮5555 
করেছেনা যে, (আমীর) ইব্‌ন তাহির তার রচিত গ্রন্থখানির প্রশংসা করে বলেন, যেই জ্ঞান-বুদ্ধি 
আল-বিদায়; ওয়ান নিহায়া (১০ম খণ্ড)-_-৬৩ 


www.almodina.com 


Contents 
৪৯৮ আল-বিদায়া ওয়ান নিহায়া 


তার অধিকারীকে এই গ্রন্থ রচনায় উদ্ধুদ্ধ করেছে তার অধিকারীকে জীবিকা-অব্বেষণে ব্যস্ত রাখা 
আমাদের জন্য অনুচিত এবং তিনি তার জন্য মাসিক দশহাজার দিরহাম ভাতা জারি করেন। 
মুহাম্মদ ইব্‌ন ওয়াহব আল-মাসউদী বলেন, আমি আবু উবায়দকে বলতে শুনেছি- আমি এই গ্রন্থ 
ংকলনে চল্লিশ বছর ব্যয় করেছি। হিলাল ইব্‌ন মুআল্লা বলেন, আল্লাহ্‌র পক্ষ থেকে 
মুসলমানদের রক্ষা কবচ হলেন এই চারজন- ইমাম শাফিঈ যিনি ফিক্হ ও হাদীস শাস্ত্রে বুৎপত্তি 
অর্জন করেন, আহমদ ইব্‌ন হাম্বল, যিনি খালকে কুরআনের ফিত্না প্রতিরোধ করেন, ইয়াহ্‌ইয়া 
ইবৃন মুঈন যিনি হাদীসশান্ত্র মিথ্যা মুক্ত করেন এবং আবূ উবায়দ যিনি হাদীসের দুর্বোধ্য শব্দাবলীর 
ব্যাখ্যা করেন। তাদের এই সকল প্রচেষ্টা যদি না হত তাহলে মানুষ ধ্বংসে নিপতিত হত। 

ইব্‌ন খাল্লিকান উল্লেখ করেছেন যে আবূ উবায়দ আঠার বছর তারসূস শহরের কাষীর দায়িত্ব 
পালন করেন। তার ইবাদত ও ইবাদত সাধনা সম্পর্কে বহু তথ্য তিনি উল্লেখ করেছেন৷ আর আবু 
উবায়দ তার হাদীস সংক্রান্ত দুর্বোধ্য শব্দাবলী রিওয়ায়াত করেছেন আবু যায়দ আল-আনসারী, 
আসমাঈ, আবু উবায়দা মা“মার ইব্‌ন মুছান্না, ইবনুল আরাবী, ফাররা, কিসাঈ এবং অন্যান্য ভাষাবিদ 
থেকে । ইসহাক ইব্‌ন রাহওয়াহ বলেন, আমরা তীর মুখাপেক্ষী কিন্তু তিনি আমাদের মুখাপেক্ষী 
নন। তিনি যখন বাগদাদে আগমন করেন তখন লোকেরা সরাসরি তার থেকে এবং তীর রচনাবলী 
থেকে দরস গ্রহণ করে । ইবরাহীম আল-হারবী বলেন, তিনি যেন ছিলেন (সকল গুণসম্পন্ন) পর্বত 
যার মাঝে রূহ ফুঁকে দেয়া হয়েছিল । তিনি ছিলেন সর্ববিদ্যায় পারদর্শী । কাধী আহমদ ইবৃন কামিল 
বলেন, আবু উবায়দ ছিলেন গুণবান, ধার্মিক আল্লাহ্‌ওয়ালা আলিম যিনি ইসলামী জ্ঞান ও শাস্ত্রের 
সকল শাখা-প্রশাখায় কুশলী ও পারঙ্গম ছিলেন । যার.অন্যতম হল কুরআন, ফিকাহ, আরবী ভাষা 
শাস্ত্র এবং হাদীস শাস্ত্র । তিনি ছিলেন উত্তম ও বিশুদ্ধ বর্ণনার অধিকারী । তার কোন গ্রন্থ ও শাস্ত্রীয় 
জ্ঞানে কেউ কোন সমালোচনা করেছেন বলে আমার জানা নেই। তার গ্রন্থসমূহের মধ্যে রয়েছে 
01531 ols boy ০1811 15155 15৫ এবং অন্যান্য উপকারী গ্রন্থ আল্লাহ্‌ 
তাকে তাকে রহম করুন । তিনি এ বছর হইনতিকাল করেন, এটা ইমান বুখারীর বক্তব্য । কারও 
কারও মতে এর পূর্বের বছর তিনি মক্কায় মতান্তরে মদীনায় ইনতিকাল করেন। মৃত্যুকালে তার 
বয়স ছিল ৬৭(সাতযন্ট্ি) বছর ! অবশ্য কারও কারও মতে তিনি সত্তর বছর অতিক্রম করেছিলেন । 

আরও যারা এ বছর ইনতিকাল করেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, বিশিষ্ট হাদীস 
বিশারদ মুহাম্মদ ইব্‌ন উছমান আবুল জামাহির আদ-দামেশকী আল-কাফারতৃতী, ইমাম বুখারীর 
শায়খ মুহাম্মদ ইব্‌ন ফাল আবূ নূমান আস-সাদূসী ধার উপাধি আরিম, মুহাম্মদ ইব্‌ন ঈসা ইব্‌ন 
এরা NANT TN TUT 
অঞ্চলের শায়খ১ ছিলেন। 


২২৪ হিজরীর সূচনা 
এ বছর বড় বাগ্গা মানক্জুরকে সাথে নিয়ে (বাগদাদে) প্রবেশ করেন। আর সে নিরাপত্তার 
শর্তে আনুগত্য মেনে নিয়েছিল । এছাড়া এ বছর খলীফা মু'ভাসিম ক্রুদ্ধ হয়ে জাফর ইব্‌ন 
দীনারকে ইয়ামানের গভর্নর পদ খেকে অপসারণ এবং ঈতাখকে ইয়ামানের নতুন গভর্নর নিয়োগ 
করেন। এ বছর আবদুল্লাহ্‌ ইব্ন তাহির মাযইয়ারকে বাগদাদে প্রেরণ করেন । আর সে জিন বিশিষ্ট 
"১, এখানে শায়খ শব্দের অর্থ বিশিষ্ট ধর্মীয় ব্যক্তিত্ব অর্থাৎ ধর্মগুরু ৷ 


www.almodina.com 


Contents 
আল-বিদায়া ওয়ান নিহায়া ৪৯৯ 


খচ্চরে আরোহণ করে বাগদাদে প্রবেশ করে। তখন মু'তাসিম তার শরীরের অগ্রভাগে চারশ 
পঞ্চাশটি চাবুকাঘাত করেন এরপর তাকে পানি পান করানো হয় এভাবে সে মৃত্যুবরণ করে এবং 
তিনি তাকে বাবকের পাশে শুলবিদ্ধ করার নির্দেশ দেন। মাযইয়ার তার প্রহার কালে একথা 
স্বীকার করে যে আমীর আফসীন তার সাথে পত্রালাপ করত এবং তাকে খলীফার আনুগত্য 
প্রত্যাহারে উদ্বুদ্ধ করত । ফলে খলীফা মু'তাসিম আফসীনের প্রতি ক্রুদ্ধ হয়ে তাকে কয়েদ করার 
নির্দেশ দেন। এ সময় তার জন্য দারুল খিলাফতে মিনার সদৃশ একটি প্রকোষ্ঠ নির্মাণ করা হয় 
যার মাঝে শুধু এক ব্যক্তির স্থান সংকুলান হত। এটা তিনি করেন যখন তিনি এ বিষয়ে নিশ্চিত হন 
যে আফসীন তার বিরুদ্ধাচরণ ও তার বিরুদ্ধে বিদ্রোহ করতে চায় এবং মুসলমানদের বিরুদ্ধে 
ফৌজ সংগ্রহের জন্য কাম্পিয়ান অঞ্চলে যেতে বদ্ধপরিকর । তখন খলীফা এসব কিছু বাস্তবায়নের 
পূর্বে তাকে দ্রুত বন্দী করেন। এরপর তিনি তার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের জন্য মজলিস আহ্বান 
করেন, যেখানে উপস্থিত ছিলেন তার কাষী আহমদ ইব্‌ন আবূ দাউদ আল মু'তাযিলী, ওযীর 
মুহাম্মদ ইবৃন আবদুল মালিক ইব্‌ন যায়্যাত এবং তার নায়িব ইসহাক ইব্‌ন ইবরাহীম ইব্‌ন 
মুসআব। এই মজলিসে আফসীনের বিরুদ্ধে একাধিক প্রমাণিত অভিযোগ উত্থাপন করা হয় যে, 
সে তার পারসিক পিতৃপুরুষদের অনুসারীই রয়েছে। তন্মধ্যে একটি হল সে খতনাবিহীন। এ 
ব্যাপারে সে অজুহাত পেশ করে বলে, সে তার ব্যাথার ভয় করে । তখন ওষীর যিনি সকলের পক্ষ 
থেকে তার সাথে আলোচনা করেছিলেন বলেন, আপনি যুদ্ধে বর্শা নিয়ে লড়াই করেন, তার 
আঘাতকে ভয় করেন না অথচ শরীরের এক টুকরা চামড়া কাটাকে ভয় করেন ? এছাড়া সে 
একজন ইমাম এবং একজন মুআযযিনকে এক হাজার বেত্রাঘাত করে । কারণ তারা একটি মন্দির 
ভেঙ্গে তা মসজিদে রূপান্তরিত করেছিলেন । দ্বিতীয় অভিযোগ হল- তার কাছে কুফরী কালামের 
ধারক 'কালীলা ও দিমনা" গ্রন্থের মূল্যবান রত্বাদি ও স্বর্ণথচিত একখানি সচিত্র কপি ছিল। এ 
অভিযোগের উত্তরে সে অজুহাত পেশ করে বলে, এটা সে তার পিতৃপুরষদের থেকে উত্তরাধিকার 
সুত্রে লাভ করেছে। এরপর তার বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হয় যে পারসিকরা তার সাথে পত্র 
বিনিময় করে এবং তার কাছে প্রেরিত পত্রে তারা তাকে উপাস্যদের উপাস্য সম্বোধন করে, 
আর সে তাদের এই সম্বোধন অনুমোদন করে। তখন সে অজুহাত পেশ করে বলে, সে 
তাদেরকে এ সম্বোধন বহাল রেখেছে মাত্র যে সম্বোধন দ্বারা তারা তার পিতা ও পিতামহকে 
সম্বোধন করত । আর সে আশঙ্কা করেছে যে, নিন রি িডিজরির 
দৃষ্টিতে নীচ হয়ে যাবে। 


তার এই যুক্তি শুনে ওযীর তাকে বলেন, তুমি তো নিজেকে ফিরআওন বানাতে কিছু বাকী 
রাখনি, তারও তো দাবী ছিল £ “আমিই তোমাদের শ্রেষ্ঠতম রব” ৷ এছাড়া তার বিরুদ্ধে আরও 
অভিযোগ উত্থাপন করা হয় যে সে মায্ইয়ায়ের সাথে পত্র বিনিময় করত এই মর্মে যে সে 
খলীফার বিরুদ্ধে বিদ্রোহ করবে এবং মাজুসীদের (অগ্নীপৃজারীদের) প্রাচীন ধর্মকে মদদ করে 
আরবদের ধর্মের বিরদ্ধে বিজয়ী না করা পর্যন্ত তার স্বস্তি নেই। এছাড়া সে শ্বাসরোধে মৃত প্রাণীর 
গোশত যবাহকৃত প্রাণীর গোশতের চেয়ে অধিক পসন্দ করত এবং প্রতি বুধবার সে একটি কাল 
বকরী আনত, তারপর তরবারির আঘাতে সেটিকে দু'টুকরা করে তার মাঝখানে হাটত, এরপর 
তার গোশত খেত । তখন মু'তাসিম “বড় বাগ্‌গাকে' নির্দেশ দেন তাকে অপসন্দ ও লাঞ্ছিত 


www.almodina.com 


Contents 


৫০০ আল-বিদায়া ওয়ান নিহায়া 


অবস্থায় বন্দী করে রাখতে । এ অবস্থায় আফসীন বলতে থাকে, আমি তোমাদের থেকে এর 
আশঙ্কা করতাম । আর এ বছর আবদুল্লাহ্‌ ইব্‌ন তাহির হাসান ইব্‌ন আফসীন ও তার স্ত্রী 
“আতরাজাহ' বিন্ত আশনাসকে সামিরা শহরে স্থানান্তরিত করেন। এ বছর হজ্জ পরিচালনা করেন 
মুহাম্মদ ইব্‌ন দাউদ । 
এছাড়া এ বছর যেয সকল বিশিষ্ট ব্যক্তি ইনতিকাল করেন তীদের অন্যতম হলেন- আসবাগ 
ইব্ন ফারাজ, সা'দাওয়ায়াহি, ইমাম বুখারীর শায়খ মুহাম্মদ ইব্‌ন সালাম আল-বায়কান্দী, আবু উমর 
রা ইন তিকার করেন তানের নহন্ত 


সাঈদ ইব্ন মাসআদা 

ইনি হলেন আবুল হাসান আল-আখফাশ আল-আওসাত- প্রথমে বলখী এরপর বসরী নাহবী । 
তিনি সীবাওয়ায়হ থেকে নাহ্‌ শান্ত শিক্ষা করেন এবং বহুগ্রস্থ রচনা করেন। তন্মধ্যে উল্লেখযোগ্য 
হল- 15801 ০০৬5 ০৪ 0৪ += ৬৪ ৮4331 250 ও অন্যান্য কিতাব । এছাড়া 
আরবী কবিতার ছন্দ বিষয়ে তার একটি গ্রন্থ রয়েছে যেখানে তিনি আরবী কবিতার “খায়লে'র উপর 
‘খাবাৰ’ বৃদ্ধি করেছেন।১ আর তাঁকে (১45%! -আখফাশ' বলা হয় তার চোখের কষুদ্রতা ও দৃষ্টি 
স্বল্পতার কারণে । এছাড়া দীত-.উচু থাকার কারণে তিনি উভয় ঠোট একত্র করতে পারতেন না। 
বড় আখফাশ অর্থাৎ সীবাওয়ায়হ্‌ এবং আবু উবায়দার শায়খ আবুল খাত্তাব আবদুল হামীদ ইব্‌ন 
আবদুর মজীদ আল-হাজারীর প্রতি লক্ষ্য করে তাকে ছোট আখফাশ বলা হত। এরপর যখন আলী 
ইব্‌ন সুলায়মানের আবির্ভাব হল এবং তিনিও আখফাশ উপাধি লাভ করলেন তখন সাঈদ ইব্‌ন 
মাসআদা হলে ‘মধ্যম’ আর হাজারী হলেন ‘বড়’ আর আলী ইবৃন সুলায়মান হলেন ‘ছোট’ । তিনি 
এ বছর ইনতিকাল করেন । অবশ্য কারও কারও মতে দু'শ একুশ হিজরীতে ৷ 


আল-জারমী আন্নাহবী 

ইনি হলেন সালিহ ইব্‌ন ইসহাক আল-বসরী | ইনি বাগদাদে আগমন করেন এবং সেখানে 
ফার্রার সাথে বিতর্কে লিপ্ত হন। ইনি আব উবায়দা, আবূ যায়দ এবং আসমাঈ থেকে নাহু শিক্ষা 
লাভ করেন এবং একাধিক গ্রন্থ রচনা করেন। তন্মধ্যে অন্যতম হল আল ফারখ্‌ (ছানা) অর্থাৎ 
সীবুওয়াহ-এর আল কিতাবের “ছানা” । ইনি ছিলেন বিশিষ্ট ফকীহ, কুশলী নাহবী এবং ভ 
উপরস্তু ধর্মপ্রাণ, আল্লাহ্ভীরু, সুন্দর মাযহাব ও সঠিক আকীদার অধিকারী এবং হাদীস বর্ণনাকারী । 
ইব্‌ন খাল্লিকান তার কথা উল্লেখ করেছেন এবং আল-মুবাররাদ তীর থেকে রিওয়ায়াত করেছেন । 
আবু নুআয়ম 'ইসপাহানের ইতিহাস-এ' তার উল্লেখ করেছেন। 


২২৬ হিজরীর সূচনা 
এ বছর শাবান মাসে বন্দী অবস্থায় আফসীন মৃত্যুবরণ করে । তখন খলীফা মু'তাসিমের 
নির্দেশে তাকে প্রথমে শুলবিদ্ধ করা হয়, এরপর তার মরদেহ ভস্মীভূত করা হয় এবং সেই তস্থ 
দাজলা নদীতে উড়িয়ে দেয়া হয়। এ সময় তার যাবতীয় ধন-সম্পদ ও সহায়-সম্পত্তি বাজেয়াপ্ত কর 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৫০১ 


হয়। তখন তার মধ্যে রত্ন ও.স্বর্ণঘচিত একাধিক প্রতিমা, মাজুসীদের ধর্মকে শ্রেষ্ঠ প্রমাণকারী 
RE EE oT SATS Rr OS UNE ACE 
নাস্তিকতার প্রমাণ ছিল। এভাবে তার সম্পর্কে তার মাজুসী পিতৃপুরুষদের ধর্মানুসারী হওয়ার যে 
আলোচনা হয়েছে তার সত্যতা প্রমাণিত হয়। আর এ বছর হজ্জ পরিচালনা করেন মুহাম্মদ 
ইব্ন দাউদ । 

এছাড়া এ বছর আরও যারা ইনতিকাল করেন তারা হলেন, ইসহাক আল-কারাবী, ইসমাঈল 
ইব্‌ন আবূ আওস, তাফসীরবিদ মুহাম্মদ ইবৃন দাউদ, গাসসান ইব্‌ন রাবী, মুসলিম ইব্ন হাজ্জাজের 
শায়খ ইয়াহ্‌ইয়া ইব্‌ন ইয়াহ্‌ইয়া আত্-তামীমী এবং মুহাম্মদ ইব্‌ন আবদুল্লাহ্‌ ইব্‌ন তাহির ইব্‌ন 
হুসায়ন। আরো বিশিষ্ট ব্যক্তি যারা ইনতিকাল করেন তাদের নিম্নরূপ- 


আবূ দুলাফ আল-আজালী 


ইনি হলেন আমীর আবু দুলাফ আল-আজালী ঈসা ইবৃন ইদরীস ইব্‌ন মা'কল ইবন শায়খ 
ইব্‌ন মুআবিয়া ইবন খুযাঈ ইবৃন আবদুল আযীয ইবৃন দুলাফ ইব্‌ন জুশাম ইব্‌ন কায়স ইব্‌ন সা'দ 
ইব্‌ন আজাল ইব্‌ন লাহীম, খলীফা মা'মূন ও মু'তাসিমের বিশিষ্ট সেনাপতি । ‘কিতাবুল ইকমাল' 
গ্রন্থের রচয়িতা আমীর আবূ নসর ইব্ন “মা'কুলাকে তার দিকেই সম্পৃক্ত করা হয়। দামেশকের 
খতীব কাযী জালালুদ্দীন কায্বীনী দাবী করতেন যে তিনি তার অধস্তন এবং তার সাথে সম্পৃক্ততার 
বংশ পরিচয় উল্লেখ করতেন । এই আবূ দুলাফ ছিলেন মহৎপ্রাণ বদান্য এবং প্রশংসার পাত্র। 
বিভিন্ন অঞ্চল থেকে কবিরা তার কাছে আসতেন । কৰি আবু তাম্মাম আততাঈ ও তার গুণমুগ্ধ ও 
দানপ্রার্থীদের অন্যতম । তার কাছে সাহিত্য ও সংগীতের সমাদর ছিল। তিনি একাধিক গ্রন্থ রচনা 
করেন, তনুধ্যে রাজা-বাদশাহদের রাজ্য পরিচালনা, শিকার ও বাজপাখী এবং অস্ত্রশস্ত্র ও অন্যান্য 
বিষয়ে তিনি গ্রন্থ রচনা করেন। কবি বাক্র ইব্‌ন নাতাআ তার ব্যাপারে কি চমৎকারই না 


Mee ০০2৩1 ০৮০৯০ nl ০১ + ০১০৩ Can SH, CLEC, 
Send 19 159 42১৯3 + as y। 253 ie 
হে (সৌভাগ্যের) পরশমণি ১ অবেষণকারী ! জেনে রাখ, ইব্‌ন ঈসার প্রশংসা করাই হল 
"প্রকৃত পরশমণি’ । (কেননা) গোটা পৃথিবীতে যদি একটি মাত্র দিরহাম থাকে আর তুমি তার 
প্রশংসা কর, তাহলে সেই দিরহামটিও তোমার কাছে পৌছে যাবে । 
বলা হয় এই পঙ্ক্তিদ্বয় শুনে তিনি তাকে দশ হাজার দিরহাম প্রদান করেন। তিনি ছিলেন 
অপ্রতিরোধ্য বীর । তিনি ঝণ গ্রহণ করে বখশিস প্রদান করতেন । তার পিতা কারখ্‌ শহর নির্মাণ 
শুরু করেন। কিন্তু তা সম্পূর্ণ করার পূর্বেই মৃত্যুবরণ করেন, তখন আবু দুলাফ তা সম্পূর্ণ করেন। 
তিনি শীআ ঘেঁষা ছিলেন- এমনকি তিনি বলতেন, যে ব্যক্তি কট্টর শী'আ নয় সে জারজ সন্তান। 
তখন তার পুত্র তাকে বলে, হে পিতা ! আমি এ ব্যাপারে আপনার সাথে একমত নই । তখন 
তিনি বলেন, আল্লাহ্র কসম! খরীদ করার পূর্বেই আমি তোমার মায়ের সাথে সহবাস করেছি। 
১. চি »(১-১54| এর অনুবাদ পরশমণি করা হল। 


www.almodina.com 


Contents 


৫০২ আল-বিদায়া ওয়ান নিহায়া 


আর এটা সেই কারণে । ইব্‌ন খান্লিকান উল্লেখ করেছেন যে, তার পুত্র নিজ পিতার মৃত্যুর পর 
স্বপ্নে দেখেন যে, তার কাছে জনৈক আগুভ্তক এসে বলল, আমীরের আহ্বানে সাড়া দাও । তার 
পুত্র বলে, তখন আমি তার সাথে চললাম, সে তখন আমাকে কালো প্রাচীর বেষ্টিত দরজা ও ছাদ 
বন্ধ এক নির্জন ও ভীতিপ্রদ ঘরে প্রবেশ করাল। এরপর আমাকে একটি সিঁড়িতে আরোহণ করাল 
এবং একটি কক্ষে প্রবেশ করাল । তখন আমি সে কক্ষের দেয়ালে আগুনের. চিহ্ন এবং তার 
মেঝেতে ছাইয়ের চিহ্ন দেখতে পেলাম এবং অকস্মাৎ সেখানে আমার পিতাকে দেখলাম তিনি 
বিবস্ত্র অবস্থায় উভয় হাটুর মাঝে মাথা ঢুকিয়ে রেখেছেন। তিনি আমাকে দেখে প্রশ্ন করলেন 
দুলাফ নাকি? তখন আমি বললাম, দুলাফ । তখন তিনি আবৃত্তি করলেন- 





30৯11 (১01 ৪৪ ০ + ৮685 ASST, পেখ ১এঠা 
১০1 25155317454 CLG 254৫5512545 
আমার আপনজনদের কাছে পৌছে দাও এবং তাদের থেকে গোপন করো না যার সম্মুখীন 
হয়েছি আমি সংকীর্ণ বারযাখে। আমি যা কিছু করেছি তার প্রত্যেকটি সম্পর্কে জিজ্ঞাসিত হয়েছি। 
সুতরাং তোমরা আমার একাকীত্ব এবং আমি যে অবস্থার সম্মুখীন তার প্রতি রহম কর । 


তারপর তিনি আমাকে বললেন, তুমি কি বুঝেছ ? আমি বললাম, হ্যা। তখন তিনি আবৃত্তি 
করতে লাগলেন- 


১৫250০৬1108] ₹ 08351515151 2 
oc sac sce 30 3 208 8 SEE 
০০৩0৫ ০০ ১১৬৪ 46১৩ + Gi 00519 এও 
মৃত্যুর পর যদি আমাদেরকে ছেড়ে দেয়া হত তাহলে মৃত্যু প্রত্যেক প্রাণীর জন্য “মহাপ্রশাস্তি' 
হত। কিন্তু মৃত্যুর পর আমাদেরকে পুনরুখিত করা হয় এবং তারপর সব কিছু সম্পর্কে জিজ্ঞাসা 


করা হয়। এরপর তিনি বললেন, তুমি কি বুঝতে পেরেছ। আমি বললাম, জি হ্যা ! এবং 
তৎক্ষণাৎ আমার ঘুম ভেঙ্গে গেল। 


২২৭ হিজরীর সূচনা 

এ বছর অবগুগ্ঠনকারী আবু হারব ইয়ামানী নামক জনৈক সীমান্তবাসী ব্যক্তি সিরিয়ায় বিদ্রোহ 
করে। খলীফার আনুগত্য বর্জন করে সে নিজের আনুগত্যের প্রতি (সকলকে) আহ্বান জানায়। 
আর তার বিদ্রোহের কারণ ছিল, তার অনুপস্থিতিতে জনৈক সৈনিক তার গৃহে তার স্ত্রীর 
আতিথেয়তা গ্রহণ করতে চায়, কিন্তু তার স্ত্রী তাতে বাধা প্রদান করে তখন সেই সৈনিক তার 
হাতে আঘাত করে ফলে তার হাতের কজিতে সে আঘাতের চিহ্ন ফুটে ওঠে । এরপর তার স্বামী 
আবু হারব যখন উপস্থিত হয় তখন সে তাকে বিষয়টি অবহিত করে । তখন আবু হারব গিয়ে 
অসতর্ক অবস্থায় এ সৈনিককে হত্যা করে । তারপর সে অগুগ্ঠন ধারণ করে পাহাড়ের চূড়ায় গিয়ে 
আশ্রয় গ্রহণ করে। এরপর যখন কেউ তার কাছে যেত তখন সে তাকে “ভাল কাজের আদেশ 
এবং মন্দ কাজে নিষেধ”-এর দিকে আহ্বান করত এবং খলীফার সমালোচনা করত । তখন তার 
এই আহ্বানের ফলে কৃষক ও, অন্যদের মধ্য থেকে বহু সংখ্যক লোক তার অনুসরণ করে এবং 


www.almodina.com 


Contents 
আল-বিদায়া ওয়ান নিহায়া ৫০৩ 
তারা বলতে থাকে ইনি হলেন সেই আলোচিত সুফয়ানী যিনি সিরিয়ার কর্তৃত্ব লাভ করবেন। | 


এভাবে তার বিষয়টি অত্যন্ত গুরুতর রূপ ধারণ করে। এমনকি এক লক্ষের মত যোদ্ধা তার 
অনুসরণ করে। এসময় মৃত্যুশয্যায় থাকা অবস্থায়ত খলীফা মু’তাসিম তার বিরুদ্ধে এক লক্ষের 
মত যোদ্ধা প্রেরণ করেন । খলীফা মু’তাসিমের সেনাপতি যখন তার সহযোদ্ধাদের নিয়ে সেখানে 
আগমন করেন তখন তিনি দেখতে পান আবূ হারবকে কেন্দ্র করে বিশাল ও বিপুল সংখ্যক যোদ্ধা 
সমবেত হয়েছে। তখন তিনি আশঙ্কা করেন যে এই অবস্থায় (হয়ত) আবূ হারব তাকে আক্রমণ 
করবে। তাই তিনি ফসলের চাষাবাদ শুরুর মৌসুম পর্যন্ত অপেক্ষা করেন । ফলে সমবেত 
লোকজন নিজ নিজ ক্ষেত-খামারে ছড়িয়ে পড়ে এবং আবূ হারবের সহযোদ্ধার সংখ্যা হ্রাস পেয়ে 
ক্ষুত্ব দলে পরিণত হয়। তখন খলীফার সেনাপতি তার বিরুদ্ধে মুকাবিলায় অবতীর্ণ হন এবং তাকে 
বন্দী করেন আর তার সহযোদ্ধারা তাকে ছেড়ে পলায়ন করে। এরপর (খলীফার) অগ্রবর্তী ঝটিকা 
বাহিনীর আমীর রজা ইব্‌ন আইয়ুব তাকে নিয়ে মু'তাসিমের কাছে উপস্থিত হন! তখন খলীফা 
মু'তাসিম তাকে সিরিয়ায় পৌছার পর তার প্রতিদ্বন্দিতায় বিলম্বের জন্য তিরস্কার করেন। তখন 
তিনি বলেন, তার সাথে এক লক্ষ কিংবা তার চেয়ে অধিক সংখ্যক যোদ্ধা ছিল'। তাই আমি তা 
(এই যুদ্ধ) বিলম্ব করি । অবশেষে আল্লাহ্‌ আমাকে তার বিরুদ্ধে সুযোগ করে দেন। একথা শুনে 
খলীফা তাকে শুকরিয়া জানান। 

এ বছর রবীউল আওয়াল মাসের আঠার তারিখ বৃহস্পতিবার আবূ ইসহাক মুহাম্মদ 
আল-মু'তাসিম বিল্লাহ্‌ ইব্‌ন হারুন আর-রশীদ ইবৃন আল-মাহদী ইব্‌ন মানসুর ইনতিকাল করেন। 


খলীফা মু’তাসিমের জীবন চরিত 

তিনি হলেন আমীরুল মু'মিনীন আবু ইসহাক মুহাম্মদ আল-মু'তাসিম ইব্‌ন হারূন আর রশীদ 
ইব্‌ন মাহদী ইব্‌ন মানসূর আল-আব্বাসী । তাকে মুছাম্মান বা অষ্টমানব১ বলা হয়। কেননা-তিনি 
তার উর্ধ্বতন পুরুষ আব্বাসের অষ্টম অধস্তন, তার বংশধরদের মাঝে অষ্টম খলীফা, তিনি আটটি 
বিজয় অর্জন করেন । তিনি আট বছর আট মাস আটদিন মতান্তরে দুই দিন খিলাফত পরিচালনা 
করেন এবং তিনি একশ আশি হিজরীর শা'বান মাসে জনুগহণ করেন যা হল (চান্দ্র) বছরের অষ্টম 
মাস এবং তিনি ৪৮ (আটচল্লিশ) বছর বয়সে মৃত্যুবরণ করেন। এছাড়া তিনি আট পুত্র ও আট 
কন্যা রেখে মারা যান এবং তিনি তার ভাই মা'মূনের মৃত্যুর পর বছরের আট মাস পূর্ণ করে দুইশ 
আঠার হিজরীর রমযান মাসের প্রথম দিকে সিরিয়া থেকে বাগদাদে প্রবেশ করেন। 

এতিহাসিকগণ বলেন, তিনি ছিলেন নিরক্ষর, ভালভাবে লিখতে পারতেন না । এর কারণ ছিল, 
একটি বালক তার সাথে মকতবে যাওয়া-আসা করত, কিন্তু ঘটনাক্রমে বালকটি মারা যায় । তখন 
তার পিতা আর-রশীদ তাকে বলেন, তোমার সহপাঠি বালকটি কোথায় ? উত্তরে মু'তাসিম বলেন, 
সে মারা গিয়ে মকতব থেকে নিস্তার লাভ করেছে । তখন রশীদ বলেন, মকতবের প্রতি তোমার 
এতই বিতৃষ্ণা যে তুমি মৃত্যুকে তার থেকে ‘নিস্তার’ বলছ। হে বৎস ! আল্লাহ্র কসম ! আজকের 
পর আর তুমি মকতবে যাবে না । তখন তারা (তার অভিভাবকগণ) তাকে এ অবস্থায় ছেড়ে দেন 
ফলে তিনি নিরক্ষর হয়ে থাকেন । অবশ্য কারও কারও মতে তিনি কোন রকম লিখতে পারতেন। 


১. অর্থাৎ আট সংখ্যার সাথে বিশেষভাবে সম্পৃক্ত। 


www.almodina.com 


Contents 


৫০৪ আল-বিদায়া ওয়ান নিহায়া 


তীর পিতৃপুরুষদের থেকে তার সূত্রে খতীব দু'টি “মুনকার হাদীস' উল্লেখ করেছেন। একটি হল 
বনু উমায়্যার খলীফাদের সমালোচনা ও নিন্দা এবং বনু আব্বাসের খলীফাদের প্রশংসায় । আর 
অপরটি হল বৃহস্পতিবার শিঙ্গা লাগানোর নিষেধাজ্ঞা সম্পর্কে । তিনি নিজ সনদে খলীফা মু’তাসিম 
থেকে উল্লেখ করেছেন যে, (একবার) রোম সম্রাট তাকে হুমকি প্রদর্শন করে তার কাছে একটি 
পত্র প্রেরণ করেন। তখন তিনি তার উত্তর লেখার জন্য তার কেরানীকে বলেন, লেখ- আমি 
আপনার পত্র পাঠ করেছি এবং আপনার উদ্দেশ্য অবগত হয়েছি। তার জবাব আপনি দেখবেন, 
শুনবেন না। আর অচিরেই কাফিররা জানতে পারবে পরকালের শুভ পরিণাম তাদের জন্য । খতীব 
বলেন, দুইশ তেইশ হিজরীতে খলীফা মু’তাসিম রোমক ভূখণ্ডে যুদ্ধাভিযান পরিচালনা করেন এবং 
শত্রদেরকে ভীষণভাবে পরাজিত ও পর্যুদস্ত করেন। এ সময় তিনি (দুর্ভেদ্য রোমক শহর) 
আমুরিয়া জয় করেন এবং তার তিরিশ হাজার অধিবাসীকে হত্যা করেন এবং সমসংখ্যককে বন্দী 
করেন। এ সকল বন্দীর মাঝে যাটজন পাদ্রী ছিলেন। আমূরিয়ার চতুর্দিকে আগুন লাগিয়ে তিনি তা 
জ্বালিয়ে দেন এবং তার প্রশাসককে (বন্দী করে) বাগদাদে নিয়ে আসেন । এমনকি তিনি নগর 
দ্বারও তার সাথে নিয়ে আসেন । আর তা এখন পর্যন্ত রাজ প্রাসাদের জামে“ মসজিদ সংলগ্ন দারুল 
খিলাফতের একটি প্রবেশ দ্বারে স্থাপিত রয়েছে। কাধী আহমদ ইব্‌ন আবু দাউদ থেকে বর্ণিত 
হয়েছে। তিনি বলেন, কখনও বা খলীফা মু'তাসিম তার বাহু বের করে আমাকে বলতেন হে আবু 
আবদুল্লাহ্‌ ! তুমি তোমার সর্বশক্তি প্রয়োগ করে আমার বাহুতে কামড় দাও । তখন আমি বলতাম, 
হে আমীরুল মু'মিনীন ! আপনার বাহুতে কামড় দেয়া আমার মনঃপুত নয় । তিনি বলতেন, তা 
. আমার কোন ক্ষতি করবে না। তখন আমি সর্বশক্তি প্রয়োগ করে তার হাতে কামড় দিতাম কিন্তু 
তার হাতে এর কোন চিহ দেখা যেত না। 


সেখানে তিনি জনৈক স্ত্রীলোককে হায় ! আমার ছেলে । হায় ! আমার ছেলে বলে বিলাপ করতে 
শুনেন। তিনি তাকে প্রশ্ন করেন, তোমার কী হয়েছে? তখন স্ত্রী লোকটি বলে, এই তাবুর মালিক 
আমার ছেলেকে ধরে নিয়ে গেছে। তখন মু'তাসিম সেই লোকটির কাছে এসে বলেন, এই 
বালকটিকে ছেড়ে দাও । কিন্তু. লোকটি তার কথা মানতে অস্বীকার করে । তখন মু'তাসিম তার 
হাত দিয়ে লোকটির শরীর (শক্তভাবে) ধরেন । এ সময় তার হাতের নীচে লোকটির হাড় ভাঙ্গার 
শব্দ শোনা যায়। তারপর তিনি তাকে ছেড়ে দিলে লোকটি মৃত অবস্থায় মাটিতে পতিত হয় 
এরপর তিনি বালকটিকে তার মায়ের কাছে নিয়ে যাওয়ার নির্দেশ দেন। তিনি যখন খিলাফতের 
দায়িত্ব গ্রহণ করেন তখন তিনি বিচক্ষণ ও দূরদর্শী ছিলেন। যুদ্ধের ব্যাপারে তিনি উঁচু মনোবলের 
অধিকারী ছিলেন আর প্রজাদের অন্তরে তীর প্রতি ভীতি ও সমীহ বিদ্যমান ছিল । তার একমাত্র 
আসক্তি ছিল যুদ্ধ-ব্যয়ে, ভবন নির্মাণ কিংবা অন্য কিছুতে নয়। 

আহমদ ইব্‌ন দাউদ বলেন, খলীফা মু'তাসিম আমার হাতে যে পরিমাণ দান-সাদাকা করেন 
তার অর্থ মূল্য দশ কোটি দিরহাম । অন্য কেউ বলেন, খলীফা মু'তাসিম যখন ক্রুদ্ধ হতেন তহন্দ 
তিনি কোন পরওয়া করতেন না, কাকে হত্যা করলেন অথবা কী করলেন। ইসহাক ইবন 
ইবরাহীম আল-মাওসিলী বলেন, একদিন আমি খলীফা মু*তাসিমের সাক্ষাতে প্রবেশ করে দেখি 
তার এক সুরা পরিবেশনকারিণী বাদী তাকে গান গেয়ে শোনাচ্ছে। তখন তিনি আমাকে উদ্দেশ্য 


www.almodina.com 


RE EOE ROT 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৫০৫ 


করে বলেন, তোমার কী মনে হয় ? গায়িকারূপে সে কেমন ? তখন আমি তাকে এর উত্তরে বলি- 
আমি তো দেখেছি সে তাকে (গান বা তার সুর) কৌশলের সাথে আয়ত্তে রাখছে এবং 
কোমলতার সাথে টেনে যাচ্ছে এবং তার প্রতিটি পরবর্তী সুর তার পূর্ববর্তী সুরের তুলনায় 
চমৎকার হচ্ছে। তার কণ্ঠ নিঃসৃত শব্দমালা হল স্বর্ণখণ্ডসমূহ যা কণ্ঠলগ্ন মুক্তার মালার চেয়ে 
আকর্ষণীয় ও সুন্দর । তখন তিনি বলেন, তোমার এই অলঙ্কারময় বর্ণনা তো তার চেয়ে এবং তার 
গানের চেয়ে সুন্দর । এরপর তিনি তার পুত্র হারুন আল-ওয়াছিককে বলেন- যিনি ছিলেন ঘোষিত 
ভাবী খলীফা- একথা শুনে রাখ। খলীফা মু’তাসিম বহুসংখ্যক তুকীকে কাজে নিয়োগ করেন। 
তার নিজের বিশ হাজারের কাছাকাছি তুর্কী দাস-দাসী ছিল। তিনি এমন সব যুদ্ধান্ত্র ও বাহনের 
অধিকারী হন যা অন্য কেউ হতে পারেনি। যখন তার মৃত্যু উপস্থিত হয় তখন তিনি বলেন $ 5১ 
ule ৮৪ SU 45১31+50555115591 1054 19১519| “অবশেষে তাদেরকে যা দেয়া 
হল যখন তারা তাতে উল্লাসিত হল তখন অকন্মাৎ তাদেরকে ধরলাম, ফলে তখনি তারা নিরাশ 
হল” বলতে থাকেন এবং বলেন আমি যদি জানতাম, আমার জীবনকাল সংক্ষিপ্ত তাহলে (আমি 
যা যা করেছি তার অনেক কিছুই) করতাম না। তিনি আরো বলতে থাকেন, সবকৌশল বিগত 
হয়েছে আর কোন কৌশল নেই। বর্ণিত আছে, তিনি তীর মৃত্যু শয্যায় বলেন, হে আল্লাহ্‌ ! আমি 
আপনাকে ভয় করি আমার দিক থেকে (পাপ ও অপরাধের কারণে) কিন্তু আপনার (রহমত ও 
অনুগ্রহের কারণে) দিক থেকে আমি আপনাকে ভয় করি না এবং আমি আপনাকে প্রত্যাশা করি 
জাপনার দিক থেকে, কিন্তু আমি আমার দিক থেকে আপনাকে প্রত্যাশা করি না। 

এ বছর অর্থাৎ দুইশ সাতাশ হিজরীর রবীউল আওয়াল মাসের সতের তারিখ বৃহস্পতিবার 
পূর্বাহ্ন তিনি সুররা মানরাআ২ (1) ১১ =) শহরে ইনতিকাল করেন । আর তিনি খিলাফতের 
দায়িত্ব গ্রহণ করেন দুইশ আঠার হিজরীর রজব মাসে । 

খলীফা মু'তাসিম ছিলেন শুভ্রবর্ণ এবং লালচে ও, দীর্ঘদাড়ির অধিকারী । তার দেহাকৃতি ছিল 
মধ্যম গড়নের এবং গাত্রবর্গ ছিল মিশ্র রঙের তার মা ছিলেন উম্মু ওয়ালাদ যার নাম ছিল মারিদা। 
মুহাম্মদ । তাঁরা হলেন আবু ইসহাক মুহাম্মদ আল- মু'তাসিম, আবুল আব্বাস মুহাম্মদ আল-আমীন, 
আবু ঈসা মুহাম্মদ, আবূ আহমদ, আবু ইয়াকুব এবং আবু আইয়ুব । হিশাম ইব্‌ন কালবী বলেন, 
তার পর খিলাফতের দায়িত্ব গ্রহণ করে তার পুত্র হারূন আল-ওয়াছিক। ইব্‌ন জারীর উল্লেখ 
করেছেন যে, খলীফা মু'তাসিমের ওযীর মুহাম্মদ ইব্‌ন মালিক ইব্‌ন যায়্যাত তার মৃত্যুশোহে 
আবৃত্তি করেন ৪ 

SAG oS + ০০০০০ এল | ১ 

যখন লোকেরা আপনাকে. (সমাধিতে) অদৃশ্য করল এবং আপনার মৃতদেহের উপর মুষ্টিতে 
মাটিপূর্ণ হাতগুলো ঝেড়ে ফেলা হল তখন আমি বললাম $ 
১. সুরা আনআম ঃ 88 
২. অর্থ যে শহর তার (সৌন্দর্যের কারণে) দর্শনার্থীকে আনন্দিত করে । পূর্ণবাক্য দ্বারা ব্যক্তি বা বস্তুর নাম রাখার 

প্রচলন আরবীতে বিদ্যমান যেমন ইয়ামানের একটি অঞ্চলের নাম হাযরামাউত (+৯৮৯)! | 
আল-বিদায়া ওয়ান নিহায়া (১০৯৪) fina.com 


Contents 
৫০৬ আল-বিদায়া ওয়ান নিহায়া 


০250 ৮৮1 1153 রান ৬০:5৫ ২৪৯ 115০) asl 
আপনি প্রস্থান করুন, দুনিয়ার বিষয়ে আপনি কত উত্তম তত্ত্বাবধায়ক ছিলেন, আর দীনের 
বিষয়ে কত উত্তম পৃষ্ঠপোষক ছিলেন। 


vss, has ১ Y। ৮০ + 5585 25 111 ০৯ 
আপনার ন্যায় যোগ্য নেতাকে যে সম্প্রদায় হারিয়েছে আল্লাহ্‌ যেন হারূনের ন্যায় ব্যক্তি 


ব্যতীত অন্য কারও দ্বারা তার ক্ষতিপূরণ না করেন। হাফসার ভ্রাতুষ্পুত্র মারওয়ান ইব্‌ন আবুল 
জানুব বলেন £ 


45211755552 
পূর্বাহ্নে আবূ ইসহাকের মৃত্যুতে আমরাও মৃতবৎ হয়ে পড়লাম, আর অপরাহ্ে হারূনের 
(খিলাফতলাভে) আমরা নবপ্রাণ ফিরে পেলাম। বৃহস্পতিবার যদি আমাদের অপ্রিয় বিষয়ের 


অবতারণা করে থাকে তাহলে একথা বলতে হবে সে আমাদের প্রিয় বিষয়েরও অবতারণা 
করেছে। 


হারূন ওয়াছিক ইব্ন মু'তাসিমের খিলাফত 
এ বছর অর্থাৎ দু'শ সাতাশ হিজরীর রবীউল আওয়াল মাসের আট তারিখ বুধবার তার পিতার 
মৃত্যুর পূর্বে তার অনুকূলে খিলাফতের বায়আত গৃহীত হয়। তার উপনাম আবূ জা'ফর, তার মা 
হলেন রোম দেশীয় উম্মু ওয়ালাদ যাকে কারাতীস বলা হত । তিনি এ বছর হজ্জের উদ্দেশ্যে বের 
হন কিন্তু পথিমধ্যে হীরাতে মৃত্যুবরণ করেন এবং কুফায় দারে দাউদ ইব্‌ন ঈসাতে সমাধিস্থ হন। 
আর তা সংঘটিত হয় এ বছর যিলকদ মাসের চার তারিখ । এ বছর হজ্জ পরিচালনা করেন জাফর 
ইব্‌ন মু'তাসিম। 
এছাড়া এ বছর রোম সম্বাট তুফায়ল ইব্‌ন মীখাঈল মৃত্যুবরণ করেন। তার রাজত্বকাল ছিল 
বার বছর । তীর মৃত্যুর পর শাসন ক্ষমতার অধিকারিণী হন তীর স্ত্রী “তাদওয়ারাহ' কেননা তার পুত্র 
মীখাঈল ইব্‌ন তুফায়ল অপ্রাপ্ত বয়স্ক ছিল। এছাড়া এ বছর ইনতিকাল করেন- 


প্রসিদ্ধ যাহিদ১ বিশর হাফী 
তিনি হলেন বিশর ইবনুল হারিছ ইব্‌ন আবদুর রহমান ইব্‌ন আতা ইবৃন হিলাল ইবৃন মাহান 
ইব্‌ন আবদুল্লাহ্‌ আল-মারওয়ামী ২ আবূ নসর আয্যাহিদ যিনি আল-হাফী নামে পরিচিত। তার 
অবস্থান ক্ষেত্র ছিল বাগদাদ । ইব্‌ন খাল্লিকান বলেন, তার পিতামহ হলেন 'আত্মসম্মানী আবদুল্লাহ্‌ 
যিনি আলী ইব্‌ন আবূ তালিবের হাতে ইসলাম গ্রহণ করেন । আল-বিদায়ার গ্রন্থকার বলেন, তিনি 
একশ পঞ্চাশ হিজরীতে বাগদাদে জনুগ্রহণ করেন। সেখানে তিনি হাম্মাদ ইব্‌ন যায়দ, আবদুল্লাহ্‌ 


১. দুনিয়া বিরাগী, দুনিয়ার প্রতি বীতরাগ । 
২. অর্থাৎ মারবের অধিবাসী । 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৫০৭ 


ইব্‌ন মুবারক, ইবৃন মাহদী, মালিক এবং আবূ বকর ইবৃন আয়্যাশ এবং অন্যদের থেকে বহু হাদীস 
শ্রবণ করেন। এছাড়া তার থেকে আলিম হাদীস শ্রবণ করেন যাদের অন্যতম হলেন, আবু 
খায়ছামা, যুহায়র ইব্‌ন হারব, সারী সাক্তী, আব্বাস-ইব্ন আবদুল আযীম এবং মুহাম্মদ ইবৃন 
হাতিম । মুহাম্মদ ইব্‌ন সাঈদ বলেন, বিশর বহুসংখ্যক হাদীস শ্রবণ করেন। এরপর তিনি ইবাদত 
বন্দেগীতে আত্মনিয়োগ করেন এবং লোক সংশ্রব বর্জন করেন। ফলে তিনি হাদীস রিওয়ায়াতও 
করেননি। একাধিক ইমাম তার ইবাদত বন্দেগী, পার্থিব নির্মোহতা, আল্লাহ্ভীতি এবং কৃচ্সাধনার 

ংসা করেছেন। 

ইমাম আহমদ ইবৃন হাম্বলের কাছে যেদিন তীর মৃত্যু সংবাদ পৌছে সেদিন তিনি বলেন, 
আমির ইব্‌ন আবদ কায়স ব্যতীত তার কোন দৃষ্টান্ত নেই । আর যদি তিনি বিবাহ করত তাহলে 
তার সাধনা পূর্ণতা লাভ করত। এছাড়া ইমাম আহমদ থেকে আরেকটি রিওয়ায়াত আছে যে তিনি 
বলেছেন- বিশর তার মত কাউকে রেখে যাননি । ইবরাহীম আল-হারবী বলেন, বাগদাদ শহর তার 
চেয়ে অধিক আকল-বুদ্ধিসম্পন্ন এবং বাকসংযমী কাউকে জন্ম দেয়নি । তিনি কোন মুসলমানের 
অগোচরে তার নিন্দা বা সমালোচনা করেছেন বলে শোনা যায়নি। তার শরীরের প্রতিটি বিন্দুতে 
আকল-বুদ্ধি বিদ্যমান ছিল। তার আকল-বুদ্ধি যদি গোটা বাগদাদবাসীর মাঝে বন্টন করা হত 
তাহলে তারা সবাই আকল-বুদ্ধির অধিকারী হয়ে যেত এবং তার আকল-বুদ্ধি সামান্যতম হাস 
পেত না। ৃ . 

একাধিক এঁতিহাসিক উল্লেখ করেছেন যে বিশর তার প্রথম জীবনে “মন্দলোক' ছিলেন । আর 
তার তওবার কারণ হল তিনি (একবার) আল্লাহ্‌ তাআলার নাম লিখিত একটি চিরকুট পান এক 
হাম্মামখানার চুলায় । তখন তিনি সেখান থেকে তা উঠান এবং আসমানের দিকে তাকিয়ে বলেন, 
হে আমার মনিব ! এখানে আপনার নাম পতিত অবস্থায় পদদলিত হচ্ছে। এরপর তিনি একজন 
সুগন্ধি বিক্রেতার কাছে যান এবং তার কাছ থেকে এক দিরহামের বিনিময়ে মিশ্র সুগন্ধি ক্রয় 
করেন এবং সেই চিরকুটটিতে তা মাখিয়ে তাকে সকলের নাগালের বাইরে সযত্নে হেফাযত 
করেন । তখন আল্লাহ্‌ তার অন্তরকে জীবিত করেন এবং তার হৃদয়ে কল্যাণ চিন্তা ও সুবোধ 
প্রক্ষিপ্ত করেন এবং তারই ফলশ্রুতিতে তিনি যে ইবাদত বন্দেগী এবং যুহদের যোগ্যতা অর্জন 
করার তা করেন। 

তার নির্বাচিত উক্তি হল- যে ব্যক্তি দুনিয়ার প্রতি আসক্ত হল সে যেন লাঙ্কনা-অপমানের জন্য 
প্রস্তুত থাকে । বিশর শুধু রুটি (তরকারিবিহীন) খেতেন এ ব্যাপারে যখন তাকে প্রশ্ন করা হয়, 
আপনার কি কোন তরকারি নেই ? তখন তিনি বলেন, অবশ্যই আছে । আমি 'আফিয়াত'১ -কে 
স্মরণ করি এবং তাকে আমার তরকারি বানিয়ে নেই । তিনি পাদুকা ব্যবহার করতেন না, খালি 
পায়ে হাটতেন। একদিন তিনি কোন এক দরজায় এসে করাঘাত করেন, তখন প্রশ্ন করা হয় কে? 
. তিনি উত্তরে বলেন, বিশর হাফী অর্থাৎ নগ্রপদ বিশর । তখন এক ছোট্ট বালিকা মন্তব্য করে, এক 
দিরহামের বিনিময়ে সে যদি একজোড়া পাদুকা কিনে নিত তাহলে তার এই 'নগ্নুপদ' উপাধি দূর 
হয়ে হেত। এঁতিহাসিকগণ বলেন, তার পাদুকা বর্জনের কারণ হল যে একবার তিনি জনৈক জুতা 
বিক্রেতার কাছে এসে তার জুতার জন্য একটি ফিতা চান। তখন সে ব্যক্তি বলে উঠে, হে 


www.almodina.com 





Contents 


৫০৮ আল-বিদায়া ওয়ান নিহায়া 


দরিদ্রের দল, মানুষের কাছে তোমাদের চাহিদা কত বেশী ! তখন তিনি তার হাত থেকে জুতা 
ছুড়ে ফেলেন এবং অন্যটিও পা থেকে খুলে ফেলে দেন এবং শপথ করেন যে আর কখনও কোন 
পাদুকা পরবেন না। 


ইবৃন খাল্পিকান বলেন, তিনি বাগদাদ শহরে আশুরার দিন ইনতিকাল করেন । মতান্তরে 
রমযান মাসে । কারও কারও মতে তিনি মারব শহরে ইনতিকাল করেন । তবে বিশুদ্ধ মত হল 
তিনি এ বছর বাগদাদে ইনতিকাল করেন । অবশ্য কারও কারও মতে দুইশ ছাক্বিশ হিজরীতে, 
তবে প্রথম মতটি বিশুদ্ধতর । আর আল্লাহ্‌ই সর্বাধিক জানেন। তিনি যেদিন মৃত্যুবরণ করেন 
সেদিন গোটা বাগদাদবাসী তার জানাযায় শরীক হয় । এসময় তাকে ফজর নামাযের পর দাফনের 
উদ্দেশ্যে বের করা হয় কিন্তু সন্ধ্যার পর ব্যতীত তিনি কবরে সুস্থির হতে পারেননি । আলী ইবনুল 
মাদায়িনী এবং হাদীসের অন্য ইমামগণ তার জানাযায় উচ্চৈ:স্বরে বলেছিলেন, আল্লাহ্‌র কসম ! 
এটা আখিরাতের মর্যাদার পূর্বে দুনিয়ার মর্যাদা । বর্ণিত আছে, তিনি যে গৃহে বাস করতেন (তার 
মৃত্যুর পর) জিনরা সেখানে তার মৃত্যুশোকে বিলাপ করত । জনৈক ব্যক্তি তাকে স্বপ্নে দেখে প্রশ্ন 
করেন, আল্লাহ্‌ আপনার সাথে কিরূপ আচরণ করেছেন ? তখন তিনি বলেন, তিনি আমাকে ক্ষমা 
করেছেন এবং কিয়ামত পর্যন্ত আমাকে যারা ভালবাসবে তাদেরকেও ক্ষমা করেছেন । ১ খতীব 
বলেন, বিশর হাফীর তিনজন বোন ছিলেন মুখুখাহ, মুযূগাহ ও যুব্দাহ যাদের প্রত্যেকেই তীর ন্যায় 
ইবাদত গুযার এবং পার্থিব মোহমুক্ত ছিলেন এবং তার চেয়ে অধিক আন্লাহ্ভীরু ছিলেন । 

তাদের একজন (একবার) ইমাম আহমদ ইব্‌ন হাম্বলের কাছে গিয়ে প্রশ্ন করেন, কখনও 
কখনও আমার বাতি নিভে যায় তখন আমি চাদের আলোয় সুতা বুনি । তাহলে কি এ বিক্রির সময় 
আমাকে এ দু'য়ের মাঝে পার্থক্য করতে হবে ? তখন ইমাম আহমদ বলেন, যদি উভয়ের মাঝে 
(মানের ক্ষেত্রে) পার্থক্য থাকে তাহলে ক্রেতার জন্য উভয়টি পৃথক করে দেবে । 


একবার তাদের তিনজনের একজন ইমাম আহমদকে প্রশ্ন করেন, কখনও কখনও বনু 
তাহিরের লণ্ঠনসমূহ আমাদেরকে অতিক্রম করে যায় আর সে সময় আমরা বুনন কর্মে থাকি। 
আর এভাবে আমরা (সেই লগ্ঠনের আলোয়) বেশ উল্লেখযোগ্য পরিমাণ সুতা বুনে ফেলি । আপনি 
আমাদেরকে এই সংশয়পূর্ণ বিষয় থেকে নিষ্কৃতি দিন। তখন ইমাম আহমদ সন্দেহযুক্ত অংশটুকু 
সবটুকুর সাথে মিশে যাওয়ায় এ সুতার সবটুকু সাদাকা করার নির্দেশ দেন। এছাড়া তিনি তাকে 
ব্যাধিগ্রস্ত ব্যক্তির কাতরানো (উহ ! আহ !) সম্পর্কে প্রশ্ন করেন, তাতে কোন অভিযোগ আছে কি 
না £ তখন ইমাম আহমদ বলেন, তা হল আল্লাহ্‌র কাছে সকাতর প্রার্থনা । এরপর তিনি বেরিয়ে 
পড়েন তখন ইমাম আহমদ তার পুত্র আবদুল্লাহ্‌কে বলেন ! বৎস এই স্ত্রীলোকটিকে অনুসরণ করে 
আমাকে তার পরিচয় বল। আবদুল্লাহ বলেন, তখন আমি তাকে অনুসরণ করে দেখি তিনি 
বিশরের গৃহে প্রবেশ করেন এবং তিনি হলেন বিশরের অন্নি। 

খতীব বিশর ভগন যুবদাহ থেকে বর্ণনা করেছেন । তিনি বলেন, কোন এক রাতে আমার ভাই 
বিশর এসে তার একপা গৃহাত্যত্তরে রাখেন আর অপর পা বাইরে থেকে যায় এবং এভাবে তার 
সম্পূর্ণ রাত কেটে যায় এমনকি সকাল হয়ে যায় । তখন তাকে এ ব্যাপারে প্রশ্ন করা হয় রাতে 
আপনি কী বিষয়ে ভেবেছেন ? তখন তিনি বলেন, আমি খৃস্টান বিশর, ইয়াহুদী বিশর, মাজুসী বিশর 
3. এই বক্তব্যের শেষাংশ অহণযোগ্য লয়। 


www.almodina.com 





Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৫০৯ 


এবং আমার নিজের ব্যাপারে চিন্ত লাবনা করেছি, কেননা তাদের ন্যায় আমার নামও বিশর ৷ আমি 
মনে মনে ভেবেছি, আল্লাহ্‌র পক্ষ থেকে আমার অনুকূলে কী অগ্রবর্তী হয়েছে যে কারণে তিনি 
তাদের মধ্য থেকে আমাকে বিশেষভাবে ইসলামের নিআমত দান করেছেন । তখন আমি আমার 
প্রতি আল্লাহ্‌র অনুগধহের কথা ভাবলাম এবং এইজন্য তার শোকর আদায় করলাম যে, তিনি 
আমাকে ইসলামের সন্ধান দিয়েছেন এবং তার বিশেষ বান্দারে অন্তর্ভুক্ত করেছেন এবং তীর 
প্রিয়জনদের পোশাক পরিয়েছেন। 

ইব্‌ন আসাকির তীর সুদীর্ঘ ও বিস্তারিত জীবনী উল্লেখ করেছেন। সেখানে তিনি তার বেশকিছু 
ভাল কবিতা পঙ্ক্তি উল্লেখ করেছেন । এছাড়া তিনি আরও উল্লেখ করেছেন যে, বিশর এই সকল 
পঙক্তি আবৃত্তি করতেন - 


৪ ৪. ০ ৪৪০. ১৪০৩ 51৮৮০ AEA A প্‌ ৪. ২ ২2৭15 512 


পানির আবর্জনাকে তুমি পরিহার কর, তা তোমার মনঃপূত হয় না অথচ তুমি (পঙ্ধিল) 
“পাপ-সরোবর' থেকে আকণ্ঠপান কর। 


st se 4529 ০ ০ পক 


৮84 Sas SEAM EO N4 SHI PLL YK oe ১55, 


আর তুমি সুস্বাদুতম খাবারকে প্রাধান্য দিয়ে থাক কিনতু কীভাবে তা উপার্জিত হয়েছে সে 
সম্পর্কে কোন আলোচনা কর না। 


AE ALL ০০ ৮১১৬৯ ৩৪৩ + 3১০০০ 3১০ ১3৫ 2 5555, 
হে নিঃস্ব তুমি তো এমন বালিশে ঘুমিয়ে আছ যার অভ্যন্তরের লেলিহান অগ্রিশিখা তোমাকে 
গ্রাস করার জন্য উন্মুখ হয়ে আছে। 


আর কতকাল তুমি মূর্খতার ঘোরে অচেতন হয়ে তোমার দীন নিয়ে ক্রীড়াকৌতুকে মত্ত 
থাকবে অথচ তুমি সত্তর বছরের বৃদ্ধ । 

এছাড়া এ বছর আরও যারা ইনতিকাল করেন, তাদের অন্যতম হলেন, আহমদ ইবৃন ইউনুস, 
ইসমাঈল ইব্‌ন আমর আল-বাজালী, প্রসিদ্ধ সুনান প্রণেতা সাঈদ ইবৃন মানসূর যার সাথে এ বিষয়ে 
অল্পসংখ্যক ব্যক্তিই শরীক, অপর সুনান প্রণেতা মুহাম্মদ ইব্‌ন সবাহ আদদুলাবী, আবুল ওয়ালীদ 
আত্-তয়ালিসী এবং মু'তাযিলী কালামশান্ত্রবিদ আবুল হুযায়ল আল-আল্লাফ । আর আল্লাহ্‌ সর্বাধিক 
জানেন। 

২২৮ হিজরীর সূচনা 

এ বছরের রমযান মাসে খলীফা ওয়াছিক আমীর আশনাসকে বিশেষ সম্মানে ভূষিত করেন। 
তিনি তাকে রাজমুকুট এবং রতুখচিত কোমরবন্ধ পরিয়ে দেন। আর এ বছর হজ্জ পরিচালনা 
করেন, আমীর মুহাম্মদ ইব্‌ন দাউদ । এ বছর মক্কার পথে দ্রব্যমূল্য অস্বাভাবিক বৃদ্ধি পায় এবং 
আরাফায় অবস্থানকালে হাজীগ্রণ প্রচণ্ড গরমের মুখোমুখি হন। এরপর প্রবল বৃষ্টি ও তীব্র ঠাণ্ডার 


www.almodina.com 





Contents 
৫১০ আল-বিদায়া ওয়ান নিহায়া 


কবলে পড়েন । এসবই সংঘটিত হয় এক মুহূর্তের মধ্যে । আর মিনায় অবস্থানকালে তাদের উপর 
এমন প্রবল বৃষ্টি নামে যা ইতিপূর্বে আর দেখা যায়নি । (এই প্রবল বর্ষণের কারণে) জামরায়ে 
আকাবার সন্নিকটে পাহাড়ের একাংশ ধসে পড়লে তাতে চাপা পড়ে একদল হাজী নিহত হন। 

ইব্‌ন ইবরাহীম মাওসিলীর গৃহে ইনতিকাল করেন এবং কবি আবু তাম্মাম হাবীব ইব্‌ন আওস 
তিনিও ইনতিকাল করেন। আল-বিদায়ার গ্রন্থকার বলেন, আবুল হাসান আল মাদাইনী এর নাম হল 
আলী ইবনুল মাদাইনী যিনি. একজন শীর্ষস্থানীয় ইতিহাসবেস্তা এবং তার কালের পুরোধা 
এতিহাসিক ব্যক্তিত্ব । এই বছরের আলোচনার পূর্বে আমরা তার ওফাতের আলোচনা করেছি। 


কবি আবু তাম্মাম আত্তাঈ 

তিনি হলেন আল হামাসা (যা দীওয়ানুল হামাসা নামে অধিক পরিচিত) -এর সংকলক যা তিনি 
হামাদান শহরে শীতকালে সেখানকার ওষীরের গৃহে সংকলন করেন।১ তীর পূর্ণ নাম হল হাবীব 
ইব্‌ন আওস ইবনুল হারিছ ইব্‌ন কায়স ইবনুল আশাজ্জ ইব্‌ন ইয়াহইয়া আবু তাম্মাম আততাঈ 
বিশিষ্ট কৰি ও সাহিত্যিক । খতীব বাগদাদী মুহাম্মদ ইব্‌ন ইয়াহইয়া আসসূলী থেকে উদ্ধৃত 
করেছেন যে, একাধিক ব্যক্তি থেকে বর্ণিত আছে যে, তারা বলেন, (তার পরিচয় জ্ঞাপক নাম হল) 
নাম রাখেন হাবীব আওস। ইবৃন খাল্লিকান বলেন, তার আদি নিবাস হল তাবারিয়ার নিকটবর্তী আল 
জায়দূর অঞ্চলের জাসিম নামক গ্রাম । তিনি দামেশকে এক তাতীর কাছে কাজ করতেন । এরপর 
সেই তাতী তাকে নিয়ে তার যৌবনে মিসরে যাত্রা করেন। আর ইবৃন খাল্লিকান এই তথ্য সংগ্রহ 
করেছেন ইব্‌ন আসাকিরের তারিখ থেকে । আর তিনি (ইব্‌ন আসাকির) আবূ তাম্মামের সুন্দর 
জীবন চরিত সংকলন করেছেন। খতীব বলেন £ তিনি হলেন মূলত সিরীয় । কৈশোরে তিনি 
মিসরের জামে মসজিদে পানি পান করাতেন। এরপর কোন কোন সাহিত্যিকের আসরে উঠা-বসা 
করেন এবং তাদের থেকে জ্ঞান আহরণ করেন। আর তিনি ছিলেন বোধসম্পন্ন এবং বুদ্ধিমান 
বালক । (এসময় থেকেই) কবিতার প্রতি তার আসক্তি ছিল । ফলে তার কাব্য অনুশীলন অব্যাহত 
থাকে, অবশেষে তিনি নিজে কাব্য রচনায় প্রবৃত্ত হন এবং উৎকৃষ্ট কাব্য রচনায় সক্ষম হন। এরপর 
তার খ্যাতি ছড়িয়ে পড়ে এবং খলীফা মু'তাসিম তার সম্পর্কে অবহিত হন। তখন তিনি 
“সুররামানরআ+ শহরে অবস্থানরত অবস্থায় তাকে সেখানে নিয়ে আসেন। তখন তিনি তার 
(খলীফার) প্রশংসায় একাধিক কাসিদা (কবিতা) রচনা করেন এবং মু'তাসিম তা অনুমোদন করেন 
এবং সমসাময়িক কবিদের মাঝে তাকে অগ্রগামী বিবেচনা করেন। বাগদাদে আগমন করে আবু 
তাম্মাম সাহিত্যিক আসরে উঠা-বসা করেন এবং আলিমদের সাহচর্য লাভ করেন। আর তিনি 
ছিলেন চৌকস ও সদাচারী । আহমদ ইব্‌ন আবূ তাহির তার থেকে তার সনদে একাধিক খবর 
রিওয়ায়াত করেছেন। ইব্‌ন খাল্লিকান বলেন, দীর্ঘ কাসীদা এবং খণ্ড কবিতা ইত্যাদি দ্বারাই 
আরবদের চৌদ্দ হাজার কবিতা পঙ্ক্তি তার কণ্ঠস্থ ছিল। বলা হত সে গোত্রে তিন দিকপাল 


১. এখানে আরবীতে »(..211 ..১০ রয়েছে। সন্ভত এটি (5:11) হবে । কেননা দিওয়ানুল হামাসার 
সংকলনের ইতিহাস এটাই সমর্থন করে । 


www.almodina.com 





Contents 
আল-বিদায়া ওয়ান নিহায়। ৫১১ 


রয়েয়ছেন, হাতিম তার বদান্যতায়, দাউদ তার দুনিয়া বিমুখতায় এবং আবু তাম্মাম তার কাব্য 
কুশলতায়। তার সমকালীন একদল কবি ছিলেন। তন্মধ্যে বিখ্যাত হলেন আবুশ্শীস, দি“বাল 
এবং ইব্‌ন আবু কায়স। এদের মাঝে শিষ্টাচারে, ধার্মিকতায় এবং স্বভাব চরিত্রে আবু তাম্মাম 
ছিলেন সর্বোত্তম । 

তার অন্যতম কোশল কবিতা পউক্তি হল £ 

(-১:১৪]| ০১১৯ ০৯ IS Ut ১১৯। ১০৯১ 03 এ৭এ। ০০০৯৪ 
- ০১১৮৭] ০৪০ 955 95 + ০৯১ এ 5৫০ 0 এ০৯ ০৪ 

হে দানের মিত্র ও বদান্যতার উৎস এবং হে কাব্যদ্বারা প্রশংসিতদের সর্বোত্তমজন । হায় যদি 
আপনার জ্বর আমার দেহে স্থানান্তরিত হত আর তার ছাওয়াব আপনার হত,এবং আপনি কোন 
ব্যাথা বেদনা অনুভব না করতেন, আর আমি হতাম অসুস্থ। 

ইবরাহীম ইবৃন মুহাম্মদ ইব্‌ন আরাফার উদ্ধৃতিতে খতীব উল্লেখ করেছেন যে, আবূ তাম্মাম 
দুইশ একত্রিশ হিজরীতে ইনতিকাল করেন ।'আর ইবৃর জারীরও এমন বলেছেন । কারও কারও 
থেকে বর্ণিত আছে, তিনি দুইশ একত্রিশ হিজরীতে ইনতিকাল করেন। মতান্তরে দুইশ বত্রিশ 
হিজরীতে । আর আল্লাহ্‌ সর্বাধিক জানেন । আবু তাম্মাম মাওসিলে মৃত্যুবরণ করেন এবং তীর 
বারি নিজনিগিকিরা রানু হর্ন জাবতুর আলিক আয়াত ফরয 
শোকে আবৃত্তি করেন 8 

রা + hol ail 

এক মহা সংবাদ উপস্থিত, যখন তা আপতিত হল তখন তা আমার দেহাভ্যন্তরকে প্রকম্পিত 
করল। ঘোষকগণ ঘোষণা করল, ‘হাবীব' মৃত্যুবরণ করেছেন। তখন আমি তাদেরকে দোহাই 
দিয়ে বললাম, তোমরা তাকে “তাঈ' বানিয়ো না। 

অপর এক কবি আবৃত্তি করেন ঃ 


০৫৭। ২১৯ ৫০০১০ 555 + JAE al Sa ed 
_ ০0১91 তেও 055 GE AUK, + ৯১৯৯১13305৯ Le GL 
কাব্য উদ্যানের সরোবর এবং কবিকুলের শেষজনের প্রস্থানে কাব্য-শাস্ত্র শোকাহত । তাদের 
উভয়ের মৃত্যু ঘটেছে একই সাথে, এরপর তারা একে অন্যের প্রতিবেশী হয়েছেন। এক 
সমাধিতে আর ইতিপূর্বে জীবিতদের মাঝেও তারা এমনই (অবিচ্ছেদ্য) ছিল। 


সূলী বর্ণক্রম অনুসারে আবু তাম্মামের কবিতাসমূহ সংকলিত করেছেন। ইব্‌ন খাল্লিকান 
বলেন, আবূ তাম্মাম তার যেই কাসীদায় নিম্নোক্ত পঙ্ক্তি আবৃত্তি করেছেন তাদ্বারা তিনি আহমদ 
ইবৃন মু'তাসিমের প্রশংসা করেছেন, অবশ্য কেউ কেউ বলেন ইব্‌ন মা'মূনের ঃ 


১০0 ০৫3 ৩৬ ০৮১৯1 ৮৮ of + LLL 2 gre Pl 


www.almodina.com 


Contents 


৫১২ আল-বিদায়া ওয়ান নিহায়া 


(তার মাঝে রয়েছে) আমরের সাহসিকতার সাথে হাতিমের বদান্যতা, আহনাফের বিচক্ষণতা 
এবং ইয়াসের বুদ্ধিমত্তা ।* | 

তখন সে মজলিসে উপস্থিতদের একজন তাকে বলল, তুমি আমীরুল মু'মিনীনকে এদের 
সাথে তুলনা করছ অথচ তিনি এদের চেয়ে মর্যাদায় বহু উর্ধ্বে । কতক গ্রাম্য সাধারণ আরবের 


সাথে তুলনা করা ছাড়া আর কী করতে পেরেছ? তখন আবু তাম্মাম তার মাথা নীচু করলেন এং 
মাথা উচিয়ে আবৃত্তি করলেন $' 


toss Ed ৮০52৩ 


Ar sll ১13১5 ১৬5 + ৩১৩০ এ ০০০৮1০০৪১০৪ 

- ০০০ ০৫৬০০ ০০ 9৪৭ + ৯০৮৭ (0501 ০০০৯ 2 416 
নার নি হি নয রজার রিমা 
বানিয়েছেন। 
বর্ণনাকারী বলেন, নি ০ রে এই 
পড্ুক্তিদ্বয় পাননি । আসলে তিনি তৎক্ষণাৎ তা রচনা করেন । বর্ণনাকারী বলেন, এ ঘটনার পর তিনি 
খুব বেশী দিন জীবিত ছিলেন না। বর্ণিত আছে এই কাসীদা দ্বারা খলীফার প্রশংসার পর তিনি 
তাকে মাওসিলের শাসন কর্তৃত্ব দান করেন। এরপর তিনি সেখানে চল্লিশ দিন অবস্থানের পর 
মৃত্যুবরণ করেন। কিন্তু এই তথ্য সঠিক নয়; এর কোন ভিত্তি নেই। যদিও কতিপয় ব্যক্তি তা 


বলেছেন যেমন যামাখশারী ও অন্যরা । ইব্‌ন আসাকির তার বহু কবিতা পঙ্ক্তি উদ্ধৃত করেছেন। 
যেমন তার উক্তি 8 


50015 ১০ 0 ১ + 01464১53551 সব 0 
৮৫92 প্‌ ৪০ LRA NEA 6 ৪ পপ পেন 5৪ শক লা জুল 
Mody srl AS ১1 3৩ + Hol ৮১৪৩ ৩০৮ ৮5 
আকল-বুদ্ধি অনুসারে যদি রিযক ও জীবিকা বণ্টিত হত তাহলে নির্বুদ্ধিতার কারণে চতুষ্পদ 


প্রাণীরা ধ্বংসপ্রাপ্ত হত এবং কোন বিজেতার জন্য প্রাচ্য ও পাশ্চাত্য একত্র হত না। কোন ব্যক্তি 
যুগপৎ মান-মর্যাদা ও ধন-সম্পদের অধিকারী হত না। 


তন্মধ্যে নিমোক্ত পঙ্ক্তিদ্বয়ও উল্লেখযোগ্য ঃ 
71 515322 ০০11 01191 + ০৮০5 5৩০১০ SAL 0103 
BU Coals ০৯ Aas + a 02898 আত ০৪ এ 

ইলমের ব্যাপারে যদি আমার আত্মমর্ষাদা না থাকে তাহলে তার ‘দান’ ব্যতীত আমি 
আম হয় অজ যাহ জেয রহ বার হিরন দিতি রিতা 
দুর্ভাবনা বিদুরণকারী । 

এছাড়া এ বছর যারা ইনতিকাল করেন তাদের অন্যতম হলেন আবূ নসর ফারাবী, আল- 
১. সাহসিকতায় আমর, বদান্যতায় হাতিম, বিচক্ষণতায় আহনায এবং বুদ্ধিমত্তায় ইয়াস হলেন আরবের প্রবন 

পুরুষ । 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৫১৩ 


আল-হাম্মানী। : 


২২৯ হিজরীর সূচনা 

এ বছর খলীফা ওয়াছিক রাজ-কোষাগারের হিসাব রক্ষকদের খিয়ানত ও অপচয় প্রকাশ 
পাওয়ার পর তাদেরকে দৈহিক শাস্তি প্রদান এবং তাদের কবল থেকে সকল রাষ্ট্রীয় ধন-সম্পদ 
উদ্ধারের নির্দেশ দেন। এদের মধ্যে কাউকে কাউকে এক হাজার কিংবা তার চেয়ে অধিক 
বেত্রাঘাত করা হয়, আবার কাউকে কম । আবার কারও থেকে এক লক্ষ দীনার উসুল করা হয়। 
কারও থেকে তার চেয়ে কম। ওযীর মুহাম্মদ ইব্‌ন আবদুল মালিক সকল সিপাহী প্রধানদের 
বিরুদ্ধে প্রকাশ্য শত্রতায় প্রবৃত্ত হন, ফলে তারা নির্যাতন ও বন্দীত্রে শাকর হয় এবং মহা-আপদ 
ও বিরাট সংকটে নিপতিত হয়। এ সময় ইসহাক ইব্‌ন ইবরাহীম তাদের বিষয় তদন্ত করার জন্য 
বলেন, আর তাদেরকে এবং কোষাগাররক্ষকদেরকে জনসমক্ষে ভীষণভাবে অপদস্থ ও লাঞ্চিত 
করা হয়। আর তার কারণ ছিল একরাতে খলীফা ওয়াছিক দারুল খিলাফতে তার.সহচরদের সাথে 
নৈশ আলাপচারিতায় মশগুল হন। তখন তিনি বলেন, তোমাদের মধ্যে কি এমন কেউ আছে যে 
আমার পিতামহ রশীদ কর্তৃক বারমাকীদের শাস্তি প্রদানের কারণ জানে । তখন উপস্থিতদের 
একজন বলে হ্যা ! আমিরুল মু'মিনীন ! তার কারণ ছিল এই যে, খলীফা রশীদের সামনে জনৈকা 
বাদীকে উপস্থিত করা হয়। তখন তার সৌন্দর্য তাকে মুগ্ধ করে এবং তিনি তার ব্যাপারে তার 
মনিবের সাথে দরদাম করেন। তখন সে (বাদীর মালিক) বলে, হে আমীরুল মু'মিনীন ! আমি 
সকল প্রকার শপথ করেছি যে, তাকে এক লক্ষ দীনারের কমে বিক্রি করব না। তখন রশীদ এই 
(বিশাল মূল্যের বিনিময়েই) তার থেকে তাকে ক্রয় করেন এবং তার ওযীর ইয়াহইয়া ইব্‌ন 
খালিদের কাছে দূত পাঠান যেন তিনি বায়তুল মাল থেকে এ পরিমাণ অর্থ তার কাছে পাঠিয়ে 
দেন। কিন্তু ওযীর তার কাছে নেই বলে এ ব্যাপারে অপারগতা প্রকাশ করেন। এরপর রশীদ 
তাকে তিরস্কার করে বলে পাঠান বায়তুল মালে কি এক লক্ষ দীনার নেই ? একথা বলে তিনি 
আরও কঠোরভাবে তা চেয়ে পাঠান। তখন ইয়াহইয়া ইব্‌ন খালিদ তার অধীনস্থদের বলেন, 
সমমূল্যের দিরহাম তার কাছে পাঠাও তাহলে তিনি তা অধিক গণ্য করে বাদীটি তার মনিবকে 
ফিরিয়ে দেবেন। তখন তারা একলক্ষ দীনার সমমূল্যের দিরহাম প্রেরণ করে খলীফা রশীদের 
নামাযে যাওয়ার পথে তা স্ত্ুপীকৃত করে রাখে । এরপর খলীফা যখন তা অতিক্রম করে যান তখন 
সেখানে দিরহামের স্তূপসমূহ দেখতে পান। এসময় তিনি প্রশ্ন করেন এগুলো কী ? তখন অন্যরা 
বলল, “বাদীর মূল্য । তখন তিনি তা অধিক গণ্য করেন এবং দারুল খিলাফতে তার জনৈক 
প্রেরকের কাছে তা সঞ্চিত রাখার নির্দেশ দেন এবং তার আয়ত্তে অর্থ সঞ্চিত রাখা তাকে মুগ্ধ 
করে। এরপর তিনি বায়তুল মালের খোজ-খবর নিতে গিয়ে দেখেন বারমাকীরা তা নিঃশেষ করে 
ফেলেছে । তখন তিনি একবার তাদেরকে এর শাস্তিস্বরূপ কঠোরভাবে পাকড়াও করে হত্যা 
করতে উদ্যত হন, আরেকবার তা থেকে বিরত থাকতে মনস্থির করেন। অবশেষে কোন এক 
বলতে তার কাছে আবুল আওদ নামক জনৈক ব্যক্তি নৈশ আলাপে শরীক হয়। তখন তিনি তাকে 
তিরিশ হাজার দিরহাম প্রদানের নির্দেশ দেন। এরপর এ ব্যক্তি ওযীর ইয়াহ্‌ইয়া ইব্‌ন খালিদ ইব্‌ন 
ব্মমাকীর কাছে গিয়ে তার প্রাপ্য চায়, কিন্তু তিনি দীর্ঘসময় তা আদায়ে গড়িমসি করেন। এরপর 


আাল-বিদায়া ওয়ান নিহায়া (১০ম খণ্ড)-_৬৫ 
wwWw.almodina.com 





Contents 


৫১৪ আল-বিদায়া ওয়ান নিহায়া 


কোন একরাতে আবুল আওদ যখন পুনরায় খলীফার সাথে নৈশ আলাপচারিতায় শরীক হয় তখন 


সে কবি উমর ইব্‌ন আবু রাবীআর কবিতা পঙক্তি আবৃত্তি করে ইঙ্গিতে সেদিকে খলীফার মনযোগ 
আকর্ষণ করে ঃ 


চে Ed “eer orn fe “৩ Ace oer পতল ৪ পাপত 
১০০ ৮১ ৮০১ linac + DJS ৮৩ HA ০৯০৪ 


‘ 


ELLY ১০ 9৯০০ ০৪ + aly LL, 


হিনদ (কবির প্রিয়া) প্রতিশ্রুতি দিয়েছে, আর সে তো প্রতিশ্রুতি দিতেই চায়নি, হায় যদি 
‘হিনদ’ আমাদের সাথে তার প্রদেয় প্রতিশ্রুতি কার্যকর করত এবং একবার সে একচ্ছত্র কর্তৃত্ব 
প্রয়োগ করত, আর যে একচ্ছত্র কর্তৃত্ব প্রয়োগ করতে পারে না সেই অক্ষম। 


£ 


তখন খলীফা রশীদ তার উক্তি ৬২ % ১০ :১৯০০]। [| অক্ষম সে যে একচ্ছত্র কর্তৃতু 
প্রয়োগ করতে পারে না- বারবার মুগ্ধতার সাথে আওড়াতে থাকেন। পরদিন সকালে যখন 
ইয়াহইয়া ইব্‌ন খালিদ তার সাথে সাক্ষাৎ করেন তখন রশীদ তাকে প্রশংসার সাথে এই পডুক্তিদয় 
আবৃত্তি করে শোনান, আর তার মর্ম উপলব্ধি করে ইয়াহ্‌ইয়া শঙ্কিত হন এবং খলীফা রশীদকে তা 
আবৃত্তি করে শুনিয়েছেন সে সম্পর্কে জিজ্ঞাসা করেন। তখন তাকে বলা হয় আবুল আওদ। এরপর 
ইয়াহইয়া আবুল আওদকে ডেকে পাঠান এবং তাকে তিরিশ হাজার দিরহাম প্রদান করেন, এছাড়া 
তিনি তাকে তার নিজের পক্ষ থেকে বিশ হাজার দিরহাম অতিরিক্ত প্রদান করেন এবং এরূপই 
ছিল তার পুত্রদ্বয় ফাযল ও জা'ফর। 

এরপর কিছুদিন অতিবাহিত হতে না হতেই খলীফা রশীদ বারমাকীদের পাকড়াও করেন। 
ফলে তাদের পরিণতি যা হওয়ার তাই হয়েছিল। 

খলীফা ওয়াছিক এই ঘটনা শুনে চমৎকৃত হন কবির এই উক্তি % ১ ১-৯৮০)। ০2] 
{50,0 বারবার আওড়াতে থাকেন। এরপর তিনি হিসাব লিখক অর্থাৎ কোষাগার রক্ষকদের 
পাকড়াও করেন। এসময় তিনি তাদের থেকে বিপুল পরিমাণ অর্থদণ্ড আদায় করেন। আর এ 
০০০০০০৪১০০৪ 
আমীর। 

আর এ বছর আরও যারা ইনতিকাল করেন তাদের অন্যতম হলেন, খালফ ইব্‌ন হিশাম 
দিকপালে পরিণত হন এবং সুনান ও অন্যান্য বিষয়ে ধার রচনা ও সংকলন বিদ্যমান এবং বাশৃশার 
ইব্‌ন আবদুল্লাহ্‌ ধার দিকে সম্পৃক্ত করা হয় তার সম্পর্কে বা তার থেকে সংকলিত ভুয়া নুসখা । 
অবশ্য তার সনদ উচুমানের কিন্তু তা জাল। 


৩০ হিজরীর সূচনা 
এ বছর জুমাদা মাসে সুলায়ম গোত্র মদীনার চারপাশে বিদ্রোহ করে সেখানে ব্যাপক নৈরাজ্য 
ও বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং পথচারীদের জীবনের নিরাপত্তা বিঘ্নিত করে। তখন মদীনাবাসীরা 
তাদের বিরুদ্ধে লড়াই করে কিন্তু তারা তাদেরকে পরাজিত করে এবং মক্কা-মদীনার মধ্যবর্তী 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া | ৫১৫ 


সকল জনবসতি ও পানির উৎস দখল করে নেয়। এসময় খলীফা ওয়াছিক তাদের বিরুদ্ধে “বড় 
বাগ্গা' আবু মূসা আত্তুকীকে এক বাহিনীসহ প্রেরণ করেন। তিনি শা‘বান মাসে তাদের বিরুদ্ধে 
লড়াইয়ে অবতীর্ণ হন । এ যুদ্ধে তিনি তাদের পঞ্চাশজন অশ্বারোহীকে হত্যা করেন এবং বেশ 
কিছু সংখ্যককে বন্দী করেন আর অবশিষ্টরা পরাজিত হয়। তখন তিনি তাদেরকে জীবনের 
নিরাপত্তা দিয়ে আমীরুল মু'মিনীনের আনুগত্যের দিকে আহ্বান করেন। তাদের মধ্য থেকে 
_বহুলোক এই আহ্বানে সাড়া দিয়ে তার পাশে সমবেত হয় । এরপর আবু মুসা তাদেরকে নিয়ে 
মদীনায় প্রবেশ করেন এবং তাদের নেতৃস্থানীয়দের ইয়ামীদ ইব্‌ন মুআবিয়ার গৃহে বন্দী করে 
রাখেন এবং (সেখান থেকে) এ বছর হজ্জের উদ্দেশ্যে বের হন। আর এই হজ্জ মৌসুমে 
ইরাকের গভর্নর ইসহাক ইব্‌ন ইবরাহীম ইব্‌ন মুসআব তার সাথে ছিলেন। এ বছরও হজ্জ 


যা কল রাত দিডএজিরও এরা ভভ্রি নিত 
তাদের অন্যতম হলেন ঃ 


আবদুল্লাহ্‌ ইব্‌ন তাহির ইব্‌ন হুসায়ন 
ইনি ছিলেন খুরাসান ও তৎসংলগ্ন এলাকার গভর্নর । তার শাসনাধীন অঞ্চলের বাৎসরিক 
খারাজ বা খাজনা ছিল চারকোটি আশি লক্ষ দিরহাম । তীর মৃত্যুর পর খলীফা ওয়াছিক তার পুত্র 
তাহিরকে তার স্থলবর্তী নিয়োগ করেন। তীর মৃত্যুর নয় দিন পূর্বে এ বছর রবীউল আওয়াল 
মাসের এগার তারিখ সোমবার আশনাস আত্তুকী মৃত্যুবরণ করেন। ইব্ন খাল্লিকান বলেন, তিনি 
(আবদুল্লাহ্‌ ইবৃন তাহির) আটাশ হিজরীতে মারব শহরে ইনতিকাল করেন, অবশ্য কারও কারও 
মতে নিশাপুরে । তিনি ছিলেন মহানুভব ও বদান্য ব্যক্তি। তার রয়েছে উৎকৃষ্ট কবিতা । দুইশ বিশ 
হিজরীর পর তিনি মিসরের গভর্নর নিযুক্ত হন। ওযীর আবুল কাসিম ইবনুল মাআররী উল্লেখ 
করেছেন যে, মিসরের 'আবদালাবী তরমুজ’ এই আবদুল্লাহ্‌ ইব্‌ন তাহিরের নামের সাথে সম্পৃক্ত। 
ইব্‌ন খাল্লিকান বলেন, এর কারণ তিনি তা খেতে পসন্দ করতেন। আর কারও কারও মতে 
তিনিই সেখানে সর্বপ্রথম এর চাষাবাদ শুরু করেন । আর আল্লাহ্‌ সর্বাধিক জানেন । তার অন্যতম 
উৎকৃষ্ট কবিতার নমুনা হল - 
৯ ১2৯০০ + ৯০৯ ৮১৭ ৩৪১ ৪৪ 
LA AYSIU + ple fit এ। ৩৪ 
আমার পক্ষ থেকে শোকরের ফযীলত সংরক্ষণ করার জন্য আমার পদঙ্খলন ক্ষমা করুন, 


ভারা বিনি ভার ত RR 
করবেন না । কেননা, আমি সঠিকভাবে আমার অজুহাত পেশ করতে পারব না । 


1১০) 24১10051415 + ১৪৭15 SEH 2০১৯, 
আমরা এমন এক সম্প্রদায় যে আমাদেরকে গণুদেশ এবং কণ্ঠদেশ বিগলিত করে অথচ 
আমরা লোহাকে বিগলিত করে থাকি। 


৩৩৪০০ ৩ পপ ও পপ 2° LEB ৬ ৬০5৪০. 


www.almodina.com 


Contents 


৫১৬ আল-বিদায়া ওয়ান নিহায়া 


আমরা প্রেমাসক্তির অনুগত, আয়তলোচনা নারীরা আমাদেরকে শিকার করে অথচ আমরা 
সিংহ শিকারে অভ্যস্ত । 


1১১55 el lad + ০৮1 155 ob Lal le 
আমরা রাজা-বাদশাহ্‌দের কর্তৃত লাভ করি, এরপর আমাদের কর্তৃত্ব লাভ করে শুভ্র দেহবর্ণ 
এবং দ্যুতিময় চক্ষু ও গণ্ডদেশের অধিকারিণীরা । 


93] ৮১৪ ৮:১১] | ৬০ + তিনি পশু ৪5 উল 
সিংহদল আমাদের ক্রোধ এড়িয়ে চলে অথচ আমরা তাদের সামনে আমাদের ক্রুটি-বিচ্যুতি 
সম্পর্কে ভীত থাকি। 


1১০ 3 plat 583 + UAT 28 re GA 

আর যুদ্ধের দিনে তুমি আমাদেরকে স্বাধীন ও অকুতোভয় দেখবে আর শান্তিপূর্ণ দিনে 
আমাদেরকে সুন্দরী রমনীদের অনুগত দাস দেখবে । 

ইব্‌ন খাল্পিকান বলেন, তিনি খুযাঈ এবং তালহাতুত্তালহা আল-খুযাঈর আযাদকৃত গোলাম 
ছিলেন। আর কবি আবু তাম্মাম তার প্রশংসায় কবিতা রচনা করতেন। একদিন তিনি তার 
সাক্ষাতে প্রবেশ করেন, তখন তিনি তাকে হামদানে আপ্যায়ন করেন তখন তিনি তার জন্য তার 
জনৈকা স্ত্রীর নিকট ২..-১| (বীরত্ব গাথা) রচনা করেন। 

খলীফা মা'মূন যখন তাকে সিরিয়া ও মিসরের গভর্নর নিয়োগ করেন, তখন তিনি সেখানে 
ভ্রমণ করেন। আর এসময় খলীফ গোটা মিসর অঞ্চলের কর-খাজনা ইত্যাদি যাবতীয় রাজস্ব আয় 
তাকে অর্পণের লিখিত ফরমান জারি করেন। এ কারণে তিনি পথিমধ্যে থাকা অবস্থায় তিরিশ লক্ষ 
দীনার তার কাছে বহন করে আনা হয়। তখন তিনি এক বৈঠকে তা বণ্টন করে দেন। এছাড়া 
তিনি যখন মিসরে উপনীত হন তখন প্রতি লক্ষ্য করে তাকে তুচ্ছজ্ঞান করে বলেন, আল্লাহ্‌ 
তা“আলা ফিরআওনকে লাঞ্ছিত করুন। সে কত নীচ ও দুর্বল মনোবলের অধিকারী ছিল ফলে সে 
এই (সাধারণ) জনপদের সাম্রাজ্য নিয়ে গর্ব ও বড়াই করেছিল । আর বলেছি, “আমিই তোমাদের 
শ্রেষ্ঠতম প্রতিপালক” এবং বলেছিল “মিসর সাত্রাজ্য কি আমার নয়” । সে যদি বাগদাদ ও অন্যান্য 
শহর দেখতে তাহলে কী করত ? 

আর এ বছর যীরা ইনতিকাল করেন তাদের অন্যতম হলেন, আলী ইব্‌ন জা'দ আল- 
জাওহারী, ডর হরি নিএযািরিরা ডিজি সিডি বত 
এবং সাঈদ ইব্ন মুহাম্মদ আল-জারমী। 


২৩১ হিজরীর সূচনা 
এ বছর আমীর খাকান আল- খাদিমের হাতে মুসলমানদের এ সকল বন্দী বিনিময় সম্পন্ন হয় 
যারা রোমকদের হাতে বন্দী ছিলেন। আর তা সম্পন্ন হয় এ বছর মুহাররম মাসে । এই বন্দীদের 
খ্যা ছিল চারহাজার তিনশ বাষট্টি জন। এছাড়া এবছর আহমদ ইবন নাসর আল-খুযাঈ নিহত 
হন। আল্লাহ্‌ তাকে রহম করুন এবং সম্মানিত করুন। 


* www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৫১৭ 


আর তার কারণ ছিল নিম্নরূপ £ এই ব্যক্তি হলেন আহমদ ইব্‌ন নাসর ইবৃন মালিক ইবনুল 
প্রধান সংগঠক ও আহ্বায়ক । যার পৌত্রকে তারা হত্যা করে । এই আহমদ ইব্‌ন নাসর ছিলেন 
নেতৃস্থানীয় ও সম্মানিত ব্যক্তি । তার পিতা নাসর ইব্‌ন মালিকের কাছে আহলে হাদীসগণ যাতায়াত 
করত । আর যেমনটি ইতিপূর্বে আলোচিত হয়েছে বাগদাদে খলীফা মা*মূনের অনুপস্থিতিকালে 
যখন লম্পট ও দুষ্টলোকদের উৎপাত বৃদ্ধি পায় তখন দুইশ এক হিজরীতে জনসাধারণ তার 


আনুগত্য ও কর্তৃত্বের অনুকূলে বায়আত গ্রহণ করে । আর বাগদাদের ‘নাসর বাজার" তারই নামে 
পরিচিত । 


আর (তীর পুত্র) এই আহমদ ইব্‌ন নাসর ছিলেন জ্ঞানী, ধার্মিক, সৎকর্মপরায়ণ, কল্যাণকর্মে 
তৎপর এবং সুন্নাহর এসকল ইমামদের অন্যতম যারা সৎকাজের আদেশ এবং অসৎকাজের 
নিষেধের দায়িত্ব পালনে তৎপর ছিলেন। এছাড়া তিনি এই মতবাদের প্রচারক ছিলেন যে, কুরআন 
হল আল্লাহ্‌র নাধিলকৃত কালাম যা “মাখলুক' নয়। 

পক্ষান্তরে খলীফা ওয়াছিক ছিলেন “খালকে কুরআন" মতবাদের কষ্ট্রর সমর্থক ও প্রচারক । 
দিন-রাতে এবং গোপনে-প্রকাশ্যে তিনি তা প্রচার করতেন। আর এ ব্যাপারে তার নির্ভরতা ছিল 
তার পূর্বে তার পিতা মু'তাসিম এবং পিতৃব্য মা*মূনের অবস্থানের উপর । তার কাছে 
কুরআন-সুন্নাহ্‌ ভিত্তিক কোন দলীল প্রমাণ কিংবা যুক্তি ছিল না। তাই এ সময় আহমদ ইবৃন নাসর 
তৎপর হয়ে সকলকে আল্লাহ্র দিকে এবং সৎকাজের আদেশ এবং অসৎকাজে নিষেধের দৈক 
এবং এই মতবাদের দিকে আহ্বান করতে থাকেন যে কুরআন আল্লাহ্র নাযিলকৃত কালাম 
মাখলুক নয়। এছাড়া তিনি লোকজনকে আরও অনেক আনুসঙ্গিক ভালকাজের দিকে আহ্বান 
করতে থাকেন । তখন তাকে কেন্দ্র করে হাজার হাজার বাগদাদবাসী সমবেত হয়। 

এ সময় আহমদ ইব্‌ন নসরের দিকে আহ্বানের জন্য দুই ব্যক্তি তৎপর হন, তারা দু'জন 
হলেন আবূ হারূন আস্‌ সাররাজযে পূর্ব বাগদাদের লোকদের আহ্বান করত আর অপরজন হল 
তালিব নামক ব্যক্তি যে পশ্চিম বাগদাদের লোকদের আহ্বান করত । ফলে তাকে কেন্দ্র করে 
হাজার হাজার মানুষ সমবেত হয় এবং বিপুল সংখ্যক লোকজন একত্র হয়। এরপর যখন এ 
বছরের শা'বান মাসে আসে তখন গোপনে আহমদ ইব্ন নাসরের অনুকূলে বায়আত সম্পন্ন হয়। 
আর এ বায়আত ছিল সৎকাজের আদেশ, অসৎকাজের নিষেধ এবং অনুকূলে এবং খলীফার 
বিদআত ও খালকে কুরআনের মতবাদ প্রচারের এবং তিনি ও তার আমীর-উমারা এবং সহচর- 
অনুচরগণ যে নাফরমানী ও অশ্লীলতায় লিপ্ত ছিল তার বিরুদ্ধে। এরপর তারা এ ব্যাপারে একমত 
হয় যে শা'বানের তের তারিখ রাতে যা ছিল শুক্রবারের জুমুআর রাত-কোন এক প্রহরে তবলা 
বাজানো হবে এবং তখন বায়আতকারীরা নির্ধারিত একটি স্থানে সমবেত হবে । আর এ সকল 
কাজ সুষ্ঠুরূপে সম্পন্ন করার জন্য তালিব ও আবু হারূন তাদের অনুসারীদের প্রত্যেককে এক 
দীনার করে প্রদান করেন। তারা যাদেরকে দীনার প্রদান করে তাদের মাঝে মদ্যপানে অভ্যস্ত বনু 
আশরাসের দুই ব্যক্তি ছিল। বৃহস্পতিবার রাতে এই দুই ব্যক্তি তাদের বন্ধুদের সাথে শরাব পান 
করে। তারপর (নেশার ঘোরে) ধারণা করে যে সেই রাতই হল তাদের প্রতিশ্রুত রাত কিন্তু 
প্রকৃতপক্ষে তা ছিল তার পূর্বের রাত-তখন তারা লোক সমবেত করার জন্য (পূর্বের সিদ্ধান্ত 


www.almodina.com 





Contents 
৫১৮ আল-বিদায়া ওয়ান নিহায়া 


মাফিক) তবলা বাজাতে শুরু করে, কিন্তু কেউ তাতে সাড়া দেয় না, আর তাদের পরিকল্পনাও 
ব্যর্থ হয়ে যায়। এদিকে নৈশ প্রহরীরা (রাতের) এই কোলাহল শুনে গভর্নর মুহাম্মদ ইব্‌ন ইবরাহীম 
ইব্‌ন মুসআবকে যিনি তার ভাই ইসহাক ইব্‌ন ইবরাহীমের বাগদাদে অনুপস্থিত থাকার কারণে 
তার স্থলবর্তী গভর্নর ছিলেন-তা অবহিত করেন । এ ঘটনার ফলে লোকজন গোলযোগ ও নৈরাজ্য 
কবলিত হয়ে পড়ে । এরপর গভর্নর এ দুই ব্যক্তিকে হাযির করতে উদ্যেগী হন। তাদেরকে 
উপস্থিত করে তিনি যখন শাস্তি প্রদান করেন তখন তারা আহমদ ইবৃন নাসরের সাথে জড়িত 
থাকার কথা স্বীকার করে । তখন গভর্নর তাকে তলব করেন এবং তার জনৈক খাদিমকে পাকড়াও 
করে এ ব্যাপারে তার স্বীকারোক্তি চান। তখন সে তার সত্যতা স্বীকার করে যা এ দুই ব্যক্তি 
স্বীকার করে। এরপর আহমদ ইব্‌ন নাসরের সাথে তার অনুসারীদের নেতৃস্থানীয় একটি দলকে 
সমবেত করা হয় এবং তাদের সকলকে খলীফার কাছে “সুর্রা মান্রসা'-তে প্রেরণ করা হয়। এ 
ঘটনা সংঘটিত হয় এ বছরের "শাবান মাসে। এরপর বিশিষ্ট ব্যক্তিদের একটি দল উপস্থিত করা 
হয় এবং কাযী আহমদ ইব্‌ন আবু দাউদ মু'তাধিলী উপস্থিত হয় । এ সময় আহমদ ইবৃন নাসরকে 
উপস্থিত করা হয়। কিন্তু তার পক্ষ থেকে আহমদ ইব্‌ন নাসরের প্রতি কোন ভরসনা প্রকাশ 
পায়নি। এরপর আহমদ ইব্ন নাসরকে যখন খলীফা ওয়াছিকের সামনে দাড় করানো হয় তখন 
তিনি তাকে লোকজনকে ভালকাজের নির্দেশ এবং মন্দকাজের নিষেধ ও অন্যান্য বিষয়ে বায়আত 
করা সম্পর্কে কোনরূপ ভর্থসনা করেননি । বরং তিনি এসব বিষয় এড়িয়ে তাকে প্রশ্ন করেন, 
কুরআনের ব্যাপারে তোমার বক্তব্য কী ? তখন আহমদ বলেন, তা হল আল্লাহ্‌র কালাম । ওয়াছিক 
বলেন, তা কি মাখলুক ? আহমদ বলেন, তা আল্লাহ্‌র কালাম । আর আহমদ ইব্‌ন নাসর পূর্বেই 
অনুমান করেন যে তাকে হত্যা করা হবে। তাই তিনি সুগন্ধি ইত্যাদি ব্যবহার করেন এবং 
আটসীট পোশাক পরিধান করে আসেন। এরপর ওয়াছিক তাকে প্রশ্ন করেন, তোমার রবের 
ব্যাপারে তোমার বক্তব্য কী ? তুমি কি কিয়ামতের দিন তাকে দেখতে পাবে ? তখন আহমদ 
বলেন, হে আমীরুল মু'মিনীন ! কুরআন ও সুন্নাতে তো এর অনুকূলে প্রমাণ রয়েছে। আল্লাহ্‌ 
তা'আলা ইরশাদ করেছেন- 255 0 sl 1১১১১৯9 সেদিন কোন কোন 
মুখমণ্ডল উজ্জ্বল হবে, তারা তাদের প্রতিপালকের দিকে তাকিয়ে থাকবে (সূরা কিয়ামা ৪ 
২২-২৩)। 

আর রাসূলুল্লাহ্‌ (সা) বলেন, ০১০০৪৪ Lill ih OU US ৪৫2০ Ls pS 
*53০ ৩2 তোমরা তোমাদের 'রব'- -কে এমনভাবে দেখবে যেমনভাবে তোমরা এই চাদকে 
দেখে থাক তাকে দেখার ব্যাপারে তোমরা জড়ো হবে না, ভিড় করবে না (নিজ নিজ অবস্থান 
থেকে তাকে তোমরা দেখতে পাবে)। আর আমরা হাদীসের মতাদরশশী। খতীব এস্থুলে বৃদ্ধি 
করেছেন তখন ওয়াছিক বলেন, ধিক তোমাকে ! তাকে কি সেভাবে দেখা যাবে যেভাবে সীমা 
পরিবেষ্টিত ও অবয়ব বিশিষ্টকে দেখা যায় স্থান তাকে ধারণ করবে আর দর্শক তাকে পরিবেটন 
করবে ? যে “রবের বৈশিষ্ট্য হল এই আমি তাকে অস্বীকার করি'। 

গ্রন্থকার বলেন, খলীফা ওয়াছিকের এই মন্তব্য অসঙ্গত এবং তা কোন কিছু সাব্যস্ত করে না 
এবং তা দ্বারা এই সহীহ্‌ হাদীস রদ করা যায় না। আর আল্লাহ্‌ সম্যক অবহিত । এরপর আহমদ 
ইব্‌ন নাসর ওয়াছিককে বলেন, সুফিয়ান আমাকে হাদীসে মারফুরূপে বর্ণনা করেছেন, 13 1 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৫১৯ 


৮0১০ KL 401 lal ১০ al tof ০১| আদম সন্তানের অন্তর দয়াময়ের 
দুই আঙ্গুলের আয়ন্তাধীন। তিনি তা যেমন ইচ্ছা উলট-পালট করেন। আর নবী (সা) তার দু'আয় 
বলতেন 8 ৬১১১ 912 1৮১15 ০25 55181 48510 -হে অন্তরসমূহের অবস্থা পরিবর্তনকারী 
আমার অন্তরকে আপনার দীনে সুস্থির রাখুন । তখন ইসহাক ইব্‌ন ইবরাহীম তীকে বলেন, দুর্ভাগ্য 
তোমার ! তুমি কী বলছ, ভালভাবে ভেবে দেখ । তখন তিনি বলেন, তুমিই তো আমাকে এর 
নির্দেশ দিয়েছ। তখন ইসহাক শঙ্কিত হয়ে বলেন, আমি তোমাকে নির্দেশ দিয়েছি ? তখন তিনি 
বলেন, হ্যা তুমি আমাকে নির্দেশ দিয়েছ তাকে হিতোপদেশ প্রদান করতে । এরপর খলীফা 
ওয়াছিক তার চারপাশের লোকদের সম্বোধন করে বলেন, এই ব্যক্তির ব্যাপারে তোমাদের 
মতামত কী ? তখন তারা তার সম্পর্কে অনেক কথা বলে। তখন আবদুর রহমান ইব্‌ন ইসহাক 
বলেন- যিনি ইতিপূর্বে বাগদাদের পশ্চিম অঞ্চলের কাষী ছিলেন, তারপর অপসারিত হন এবং তিনি 
ইতিপূর্বে আহমদ ইব্‌ন নাসরের হিতাকাঙক্ষী ছিলেন- হে আমীরুল মু'মিনীন, তাকে হত্যা করা 
বৈধ । আর আহমদ ইব্‌ন আবূ দাউদের শাগরেদ আবূ আবদুল্লাহ্‌ আল-আরমানী বলেন, হে 
আমীরুল মু'মিনীন ! আমাকে তার রক্ত পান করান। তখন ওয়াছিক বলেন, তুমি যা চাও তা 
অবশ্যই আসবে । আর ইবৃন আবু দাউদ বলেন, সে এমন কাফির যার তাওবা অপরিহার্য । সম্ভবত 
সে ব্যধিগ্রস্থ কিংবা বুদ্ধিত্রষ্ট । এরপর ওয়াছিক বলেন, তোমরা যখন আমাকে তার দিকে অগ্রসর 
হতে দেখবে তখন যেন আমার সাথে কেউ অগ্রসর না হয় । কেননা আমি আমার পদক্ষেপগুলোর 
ছাওয়াব আল্লাহ্র কাছে প্রত্যাশা করি । এরপর তিনি “সামসামা'-যা ছিল সুপ্রসিদ্ধ আরববীর আমর 
ইব্‌ন মা'দীকারিব আয্যুবায়দীর তরবারি এবং যা মূসা আল-হাদীকে তার খিলাফতকালে 
উপটৌকনস্বরূপ দেয়া হয়েছিল । আর এটি ছিল নিম্নাংশে পেরেকযুক্ত চওড়া ও ধারালো পাতের 
তরবারি- হাতে নিয়ে তীর লক্ষ্য আহমদের দিকে অগ্রসর হন। এরপর তিনি যখন তাকে তরবারির 
নাগালে পান তখন তা দ্বারা তার কাধে আঘাত করেন । আর ইতিপূর্বেই আহমদ ইব্‌ন নাসরকে 
দড়ি দিয়ে বেঁধে হত্যার কাজে ব্যবহৃত বিশেষ ধরনের চামড়ার উপর দাড় করানো হয়- এরপর 
তিনি তা দ্বারা তার মাথায় আঘাত করেন এবং সামসামা দ্বারা তার পেটে আঘাত করেন তখন 
আহমদ ইব্‌ন নাসর মৃত অবস্থায় উক্ত চামড়ার উপর ভূপাতিত হন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলায়হি 
রাজিউন । আল্লাহ্‌ তার প্রতি রহম করুন এবং ক্ষমা করুন। এরপর সীমা আদ-দামেশকী তার 
তারবারি কোষমুক্ত করে তা দ্বারা আঘাত করে তার মস্তক বিচ্ছিন্ন করেন। এরপর তার দেহ বহন 
করে এ খোয়াড়ে নিয়ে আসা হয় যেখানে বাবক খুররমী ছিল। পরে এ অবস্থায় তাকে শৃলবিদ্ধ 
করা হয়। আর এসময় তার পায়ে ছিল জোড়া বেড়ি এবং পরনে কোর্তা ও পাজামা । আর তার 
মাথা বাগদাদে নিয়ে যাওয়া হয় এবং কয়েকদিন শহরের পূর্বদিকে এবং কয়েকদিন পশ্চিম দিকে 
জনসমক্ষে প্রদর্শন করা হয়- এসময় রাত- দিন পর্যন্ত তা প্রহরাধীন ছিল এবং তার কানে একটি 
চিরকুট ছিল যাতে এ কথা লেখা ছিল-এটা হল গোমরাহ কাফির ও মুশরিক আহমদ ইবৃন নাসর 
আল-খুযাঈ যাকে আমীরুল মু'মিনীন ইমাম আবদুল্লাহ্‌ হারূন আল-ওয়াছিক বিল্লাহ নিজ হাতে 
হত্যা করেছেন। আর তিনি তা করেছেন সাদৃশ্য নাকচ এবং খালকে কুরআনের ব্যাপারে তার 
বিরুদ্ধে প্রমাণ সাব্যস্ত করা, তার সামনে তাওবা পেশ করা এবং তাকে সত্যে প্রত্যাবর্তনের 
সুযোগ প্রদানের পর যখন এ বিষয়ে তার হঠকারিতা ও স্পষ্টবাদিতার কোন পরিবর্তন হয়নি। 


www.almodina.com 








Contents 


৫২০ | আল-বিদায়া ওয়ান নিহায়া 


সুতরাং সকল প্রশংসা আল্লাহ্‌র যিনি তাকে কুফরীর কারণে দ্রুত তার জাহান্নামের যন্ত্রণাদায়ক 
শাস্তির দিকে ঠেলে দিয়েছেন । আর তার কারনেই আমীরুল মু'মিনীন তাকে হত্যা করা বৈধ 
বিবেচনা করেছেন এবং তাকে অভিশম্পাত করেছেন । 

এরপর খলীফা ওয়াছিক নির্দেশ প্রদান করেন তীর নেতৃস্থানীয় অনুসারীদের ব্যাপারে অনুসন্ধান 
করতে । ফলে এদের মধ্য থেকে উনত্রিশজনকে পাকড়াও করা হয় এবং “যালিম' চিহ্নিত করে 
তাদেরকে জেলখানায় বন্দী করা হয়। (শাস্তির কঠোরতা বৃদ্ধির জন্য) তাদের সাথে কারও 
দেখা-সাক্ষাৎ নিষিদ্ধ করা হয়। তাদেরকে লৌহশৃঙ্খলে আবদ্ধ করে রাখা হয় এবং তাদেরকে 
কয়েদীদের জন্য নির্ধারিত রেশন ভাতাদি থেকেও বঞ্চিত করা হয় । আর এটাতো মহা অন্যায়। 

এই আহমদ ইবৃন নাসর ছিলেন ‘সৎকাজে নির্দেশ দান এবং অসৎকাজে বাধা প্রদান'-এর 
দায়িত্পালনকারী শীর্ষস্থানীয় আলিমগণের অন্যতম । তিনি হাদীস শ্রবণ করেন হাম্মাদ ইব্‌ন যায়দ, 
সুফিয়ান ইব্ন উয়ায়না এবং হাশিম ইব্‌ন বশীর থেকে । তার কাছে হাশিমের সকল রচনা ও 
সংকলন বিদ্যমান ছিল। এছাড়া তিনি ইমাম মালিক ইব্‌ন আনাস (র) থেকে উল্লেখযোগ্য সংখ্যক 
উৎকৃষ্ট হাদীস শ্রবণ করেন। কিন্তু তিনি তার হাদীস খুব একটা রিওয়ায়াত করেননি । আর তার 
থেকে হাদীস রিওয়ায়াত করেছেন আহমদ ইব্‌ন ইবরাহীম আদৃদাওরাকী, তার ভাই ইয়াকুব ইব্‌ন 
ইবরাহীম এবং ইয়াহইয়া ইব্‌ন মুঈন। একদিন তিনি (ইয়াহইয়া) তার কথা স্মরণ করে তার 
রহমতের জন্য দু'আ করেন এবং বলেন, আল্লাহ্‌ তা“আলা তাকে শাহাদত নসীব করেছেন, আর 
সাধারণত তিনি হাদীস বর্ণনা করতেন না। তিনি বলতেন, আমি এর যোগ্য নই । ইয়াহইয়া ইবৃন 
মুঈন তার ভূয়সী প্রশংসা করেছেন। কোন একদিন ইমাম আহমদ ইব্‌ন হাম্বল তার কথা উল্লেখ 
করে বলেন, আল্লাহ্‌ তাকে রহম করুন । আল্লাহ্‌র ওয়াস্তে তিনি নিজের প্রাণ-বিসর্জনের ব্যাপারে 
কত উদার ছিলেন । তার জন্য তিনি নিজ প্রাণকে বিসর্জন দিয়েছেন । স্বর্ণকার জাফর ইব্‌ন মুহাম্মদ 
বলেন, আমার চক্ষুদ্বয় যদি দর্শন করে না থাকে তাহলে যেন সেগুলো দৃষ্টিশক্তিহীন হয়ে পড়ে এবং 
আমার কর্ণছয় যদি শ্রবণ না করে থাকে তাহলে যেন সেগুলো শ্রবণশক্তিহীন হয়ে পড়ে । যখন 
আহমদ ইব্‌ন নাসরের গর্দান উড়িয়ে দেয়া হয় তখন তার মাথা থেকে লা ইলাহা ইল্লাল্লাহ-এর 
সুস্পষ্ট উচ্চারণ শোনা যাচ্ছিল । শূলবিদ্ধ অবস্থায় জনৈক ব্যক্তি তার মাথা থেকে এই আয়াতের 
তিলাওয়াত শুনেছে- 


85651755171 

আলিফ-লাম-মীম, মানুষ কি মনে করে যে, আমরা ঈমান এনেছি- একথা বলেই তাদেরকে 
পরীক্ষা না করে, অব্যাহতি দেওয়া হবে (সূরা আনকাবৃত £ ১-২)। এ ব্যক্তি বলে, তখন আমি 
প্রকম্পিত হই । জনৈক ব্যক্তি তাকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করে, আপনার রব আপনার সাথে কেমন 
আচরণ করেছেন ? তখন তিনি বলেন, সংক্ষিপ্ত একটি ঘুমের পর আমি আল্লাহ্‌ তা'আলার সাক্ষাত 
লাভ করেছি, তখন তিনি আমার প্রতি প্রসন্নতার হাসি হেসেছেন। এছাড়া একব্যক্তি স্বপ্নে রাসূল 
(সা)-কে হযরত আবূ বকর (রা) ও উমর (রা)-এর সাথে দেখতে পায়, সে তাদেরকে এস্থান 
দিয়ে গমন করতে দেখে যেখানে আহমদ ইব্‌ন নাসরের মস্তক রক্ষিত ছিল। তারা যখন তার 
মস্তক অতিক্রম করেন তখন রাসূলুল্লাহ্‌ (সা) সেদিক থেকে তার হারা মুবারক ফিরিয়ে নেন। 
এ সময় তাকে বলা হয়, ইয়া রাসূলাল্লাহ্‌ ! কী ব্যাপার ! আপনি আহমদ ইব্‌ন নসর থেকে মুখ 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৫২১ 


ফিরিয়ে নিচ্ছেন, তখন তিনি বলেন, আমি লজ্জাবশত তার থেকে মুখ সরিয়ে নিয়েছি। কেননা 
এমন এক ব্যক্তি তাকে হত্যা করেছে, যে দাবী করে যে সে আমার স্বজনভুক্ত 

এ বছরের অর্থাৎ দুইশ একত্রিশ হিজরীর শা'বান মাসের আটাশ তারিখ বৃহস্পতিবার থেকে 
দুইশ সাইত্রিশ হিজরীর ঈদুল ফিতরের একদিন বা দু'দিন পর পর্যন্ত তার মাথা এভাবে শুলবিদ্ধ 
অবস্থায় ছিল। এরপর মাথা ও ধড় একত্রিত করা হয় এবং পূর্ব বাগদাদের প্রসিদ্ধ কবরস্থান আল 
মালিজিয়্যাতে দাফন করা হয় । আল্লাহ্‌ তার প্রতি রহম করুন । আর এটা হয় খলীফা মুতাওয়াক্কিল 
আলাল্লাহ-এর নির্দেশে যিনি তার ভাই ওয়াছিকের পর খিলাফতের দায়িত্ব গ্রহণ করেন । এসময় 
৪১৯ ২১05 -এর প্রণেতা আবদুল আযীয ইবৃন ইয়াহইয়া আল-কাত্তানী মুতাওয়ান্কিলের সাথে 
সাক্ষাৎ করে তাকে আহমদ ইব্‌ন নাসরের মৃতদেহ নামিয়ে দাফন করার নির্দেশ দিলে তিনি তা 
কার্যকর করেন। আর মুতাওয়াক্কিল ছিলেন উত্তম খলীফাদের অন্যতম । কেননা তিনি তার ভ্রাতা 
ওয়াছিক, পিতা মু'তাসিম এবং পিতৃব্য মা*মূনের আচরণের বিপরীত আহলে সুন্নাতের প্রতি 
সদাচার করেন । কেননা তারা তাদের প্রতি বিরূপ আচরণ করতেন এবং বিদআতী ও ভ্রান্তপন্থী 
মু'তাযিলা ও অন্যদেরকে নৈকট্য প্রদান করতেন । পক্ষান্তরে খলীফা মুতাওয়াক্কিল ইমাম আহমদ 
ইব্‌ন হাম্বলকে অত্যধিক সম্মান করতেন, যার বিবরণ যথাস্থানে আসছে । আর এখানে খলীফাকে 
নির্দেশ দানের অর্থ হল £ ৮১৯ ১55 -এর লেখক আবদুল আযীয খলীফা মুতাওয়ান্কিলকে 

হে আমীরুল মু'মিনীন ! আমি খলীফা ওয়াছিকের বিষয়ের চেয়ে আশ্চর্য কোন বিষয় 

প্রত্যক্ষ করিনি। সে আহমদ ইব্‌ন নাসরকে হত্যা করে অথচ দাফন করা পর্যন্ত তার জিহ্বা 
কুরআন পাঠরত ছিল । তখন মুতাওয়ান্ধিল তার কথায় শঙ্কিত হন এবং তার ভাই ওয়াছিক সম্পর্কে 
তিনি যা শুনেন তা তাকে মর্মাহত করে । এরপর যখন ওযীর মুহাম্মদ ইব্‌ন আবদুল মালিক ইব্‌ন 
যায়্যাত তীর সাক্ষাতে প্রবেশ করেন তখন মুতাওয়াক্কিল তাকে বলেন, আহমদ ইব্‌ন নাসরের 
হত্যার (বৈধতার) ব্যাপারে আমার অন্তরে একটু দ্বিধা রয়েছে । তখন সে বলে, হে আমীরুল 
মু'মিনীন, খলীফা ওয়াছিক যদি তাকে কাফির অবস্থায় হত্যা না করে থাকেন তাহলে আল্লাহ্‌ যেন 
আমাকে জাহান্নামের আগুনে দগ্ধ করেন। এরপর হারছামা তার সাক্ষাতে প্রবেশ করলে 
মুতাওয়াক্কিল তাকেও এ ব্যাপারে তার খট্টকার কথা বলেন- তখন সে বলে, তিনি যদি তাকে 
কাফির অবস্থায় হত্যা না করে থাকেন, তাহলে আল্লাহ্‌ যেন আমাকে টুকরা টুকরা করে কাটেন । 
এরপর কাযী আহমদ ইব্‌ন আবু দাউদ তার সাক্ষাতে প্রবেশ করলে তিনি তাকেও তার খটকার 
কথা বলেন, তখন সে বলে, খলীফা ওয়াছিক যদি তাকে কাফির অবস্থায় হত্যা না করে থাকেন 
তাহলে আল্লাহ্‌ যেন আমাকে পক্ষাঘাতণ্রস্ত করেন । 

মুতাওয়াক্কিল বলেন, ইব্‌ন যায়্যাতকে আমি নিজেই আগুনে দগ্ধ করেছি, আর হারছামা সে 
পলায়নকালে খুযাআ গোত্রের আবাসস্থল অতিক্রম করে তখন সে গোত্রের জনৈক ব্যক্তি তাকে 
চিনে উচ্চস্বরে ঘোষণা করে, হে খুযাআ সম্প্রদায় ! এই যে তোমাদের পিতৃব্যপুত্র আহমদ ইব্‌ন 
নাসরের ঘাতক, তোমরা তাকে টুকরা টুকরা কর। তখন তারা তাকে টুকরা টুকরা করে ফেলে। 
আর ইব্‌ন আবু দাউদকে আল্লাহ্‌ তা“আলা তার চর্মে বন্দী করেন অর্থাৎ মৃত্যুর চার বছর পূর্বে 
তাকে পক্ষাঘাতগ্রস্ত করেন এবং তার সহ/য়-সম্পন্তি থেকে বিপুল পরিমাণ সম্পদ বাজেয়াপ্ত করা 
হয়। এর বর্ণনা যথাস্থানে আসছে। 


আল-বিদায়া ওয়ান নিহায়া (১০ম খণ্ড)__৬৬ 


www.almodina.com 








Contents 
৫২২  আল-বিদায়া ওয়ান নিহায়া 


“কিতাবুল মাসাইলে' আবু দাউদ বর্ণনা করেছেন আহমদ ইব্‌ন ইবরাহীম আদৃদাওরকীর সূত্রে 
আহমদ ইব্‌ন নাসর থেকে তিনি বলেন, আমি সুফিয়ান ইব্ন উয়ায়নাকে প্রশ্ন করেছি, (এই 
হাদীস সম্পর্কে)- | 


পাও পেশ 


“বান্দাদের অন্তরসমূহ আল্লাহ্‌র আঙুলসমূহের দুই আঙুলের মাঝে, আর যে আল্লাহকে 
বাজারসমূহে স্মরণ করে আল্লাহ্‌ তার কারণে হাসেন” । তখন তিনি বলেছেন, তা যৈভাবে এসেছে 
সেভাবে রিওয়ায়াত কর কিন্তু তার স্বরূপ নির্ধারণ করতে যেয়ো না। 


এছাড়া এ বছর খলীফা ওয়াছিক হজ্জ করার মানসে প্রস্তুতি গ্রহণ করেন কিন্তু যখন তাকে 
অবহিত করা হয় যে পথে পানির স্বল্পতা রয়েছে তখন তিনি সে বছর হজ্জের ইরাদা ত্যাগ করেন। 
আর এ বছরই ইয়ামানের প্রশাসক জা“ফর ইব্‌ন দীনার ১ দায়িত্ব খহণ করেন । তারপর চার হাজার 
অশ্বারোহী (যোদ্ধা) নিয়ে সেদিকে যাত্রা করেন। এ বছর সাধারণ লোকদের একটি দল বায়তুল 
মালের কিছু পরিমাণ স্বর্ণ ও রৌপ্য ছিনিয়ে নেয়। এরপর ধৃত ও বন্দী হয়। এছাড়া এ বছর রাবীআ 
অঞ্চলে জনৈক খারিজী আত্মপ্রকাশ করে । তখন মাওসিলের প্রশাসক তার বিরুদ্ধে লড়াই করে 
তাকে পরুদস্ত করেন এবং তার অনুসারীরা পরাস্ত হয় । এ বছর ওয়াসীক আল-খাদিম পাচশ'র মত 
কুদীকে শৃঙ্খলিত অবস্থায় নিয়ে উপস্থিত হন যারা জনসাধারণের চলার পথে বিপর্যয় সৃষ্টি করেছিল 
এবং পথচারীদের জানমাল লুণ্ঠন করেছিল। তখন খলীফা তাকে বখশিশরূপে পঁচাত্তর হাজার 
দীনার প্রদান করেন এবং তার মূল্যবান পরিধেয় দান করেন। এছাড়া এ বছর রোমকদের সাথে 
সন্ধি ও বন্দী বিনিময় সম্পন্ন করার পর খাকান আল-খাদিম রোমকভুখন্ড থেকে আগমন করেন। 
এসময় তার সাথে সীমান্ত এলাকার নেতৃস্থানীয়দের একটি দল আগমন করে । তখন খলীফা 
ওয়াছিক তাদেরকে 'খালকে কুরআন বিষয়ে এবং আখিরাতে আল্লাহ্‌কে দেখা যাবে না’ এই বিষয়ে 
প্রদান করে । তখন তিনি এদের গর্দান উড়িয়ে দেয়ার নির্দেশ প্রদান করেন যদি তারা ‘খালকে 
কুরআন এবং আখিরাতে আল্লাহ্‌কে না দেখার’ মতে সাড়া না দেয়। এছাড়া ওয়াছিক এ সকল 
মুসলিম বন্দীদের ও মত যাচাইয়ের নির্দেশ দেন যাদেরকে ফারানজ্দের বন্দীত্ব থেকে মুক্তিপণের 
বিনিময়ে মুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়। তাদের মধ্যে যে “খালকে কুরআন" এবং আল্লাহকে 
আখিরাতে দেখা যাবে না- এই মতে সাড়া দেয় তার মুক্তিপণ প্রদান করা হয় অন্যথায় তাকে 
কাফেরদের হাতে ছেড়ে দেয়া হয় । নিঃসন্দেহে এটি কুৎসিত, জঘন্য এবং ভয়াবহ বিদআত যার 
অনুকূলে কিতাব, সুন্নাহ্‌ কিংবা সুস্থ বুদ্ধিভিত্তিক কোন দলীল বা প্রমাণ নেই৷ বরং কিতাব, সুন্নাহ্‌ 
এবং সুস্থ বুদ্ধি সবই তার বিপরীত । এটি যথাস্থানে বিবৃত হয়েছে । আর সাহায্য স্থল আল্লাহ্‌ই। 

আর এই বন্দী বিনিময় সম্পন্ন হয়, তারসূস শহরের কাছে সালুকিয়া নামক স্থানে আল্লামিস 
(নামক) নদীর তীরে । রোমকদের হাতে বন্দী প্রতিটি মুসলিম (নর বা নারী) কিংবা যিশ্মী যে 
মুসলমানদের নিরাপত্তা চুক্তির অধীন ছিল এর বিনিময়ে রোমকদের একজন বন্দী যে মুসলমানদের 
হাতে রয়েছে এবং ইসলাম গ্রহণ করেনি । এসময় তারা উক্ত নদীর উপর দু’টি অস্থায়ী সাকো 


১. মিসরীয় সংস্করণে আহমদ ইব্‌ন দীনার রয়েছে। 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৫২৩ 


নির্মাণ করে, রোমকগণ যখন কোন মুসলিম বন্দী কিংবা বন্দিনীকে তাদের সাকোতে পাঠাত এবং 
সে মুসলমানদের কাছে পৌছে যেত তখন সে তাকবীর বলত এবং মুসলমানরাও তাকবীর 
বলতেন এরপর মুসলমানগণ রোমকদের একজন বন্দীকে তাদের সাকোতে পাঠাত। সে যখন 
তাদের কাছে পৌছে যেত তখন সে ও তাকবীরের ন্যায় কিছু কথা বলত । একজনের বিনিময়ে 
একজন করে এভাবে চারদিন পর্যন্ত বন্দী বিনিময় চলতে থাকে । তারপর খাকানের কাছে বন্দী 
রোমকদের একটি দল অবশিষ্ট থাকে তিনি তাদেরকে বিনিময় ব্যতীত মুক্ত করে দেন যাতে 
তাদের উপর তার শ্রেষ্ঠত্ব বজায় থাকে । 


মৃত্যুবরণ করেন। এছাড়া এ বছর খাত্তাব ইব্‌ন ওয়াজহ আল-ফালস মৃত্যুবরণ করেন । আর বিশিষ্ট 
রাবী আবু আবদুল্লাহ্‌ ইবনুল আরাবী আশি বছর বয়সে এ বছরের শা'বান মাসের তের তারিখ 
বুধবার ইনতিকাল করেন । এছাড়া এ বছর আলী ইব্‌ন মুসা রিযার ভগ্নি উম্মু আবীহা বিনত মূসা, 
আশ-শায়বানী এবং মুহাম্মদ ইব্ন সাদান আন্-নাহবী ইনতিকাল করেন। আল-বিদায়া প্রণেতা 
বলেন, এ বছর আরও যারা ইনতিকাল করেন তাদের অন্যতম হলেন, আহমদ ইব্‌ন নাসর 
বুসতাম, আবু তাম্মাম আত্তাঈ (একমতে) তবে প্রসিদ্ধ মত হল যা পূর্বে উল্লেখ হয়েছে, কামিল 
বুওয়ায়তী যিনি খালকে কুরআনের পক্ষে মত প্রকাশ থেকে বিরত থাকার কারণে শৃঙ্খলিত 
অবস্থায় জেলখানায় ইনতিকাল করেন এবং ইয়াহইয়া ইবৃন বুকায়র যিনি ইমাম মালিক (র) থেকে 
মুওয়াত্তা রিওয়ায়াত করেছেন। 


্‌ ২৩২ হিজরীর সূচনা 

এ বছর বনু নুমায়র নামক গোত্র ইয়ামামা অঞ্চলে ব্যাপক নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি করে। 
তখন খলীফা ওয়াছিক হিজায ভূখণ্ডে অবস্থানরত “বড় বাগ্গাকে' এর প্রতিকারের জন্য লিখিত 
নির্দেশ প্রদান করেন । খলীফার নির্দেশ পেয়ে তিনি তাদের বিরুদ্ধে লড়াইয়ে অবতীর্ণ হন। এ 
সময় তিনি একদলকে হত্যা করেন এবং আরেকদলকে বন্দী করেন। আর অবশিষ্টদের পরাজিত 
করেন। এরপর তিনি দুই হাজার অশ্বারোহী যোদ্ধা নিয়ে বনু তামীমের তিন হাজার অশ্বারোহীর 
বিরুদ্ধে লড়াইয়ে অবতীর্ণ হন। তখন তাদের মাঝে একাধিক যুদ্ধ সংঘটিত হয় এবং অবশেষে 
বাগৃগা তাদের বিরুদ্ধে জয়লাভ করেন । আর এ যুদ্ধ সংঘটিত হয় জুমাদাল আখিরার মাঝামাঝি 
সময়ে । পরিশেষে তিনি তাদের নেতৃস্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের একটি দলকে বেড়ি পরিহিত অবস্থায় 
বন্দী করে বাগদাদে নিয়ে আসেন । বনু সুলায়ম, নুমায়র, মুররা, কিলাব, ফাযারা, ছা'লাবা, তাঈ, 
তামীম ও অন্যান্য গোত্রের দুই হাজারের অধিক সংখ্যক নেতৃস্থানীয় ব্যক্তি বিভিন্ন যুদ্ধ বিগ্রহে 
নিহত হয়। এছাড়া এ বছর হজ্জ থেকে ফেরার পথে হাজীগণ ভীষণ পানীয় জলের সংকটে 
. নিপতিত হন এবং নিদারুণ পিপাসা কষ্টের শিকার হন। এমনকি একবার পিপাসা নিবারণের 


www.almodina.com 


Contents 


৫২৪ আল-বিদায়া ওয়ান নিহায়া 


পরিমাণ পানি বহু দীনার বিনিময়ে বিক্রি হয়। এসময় পিপাসার যন্ত্রণায় বহুলোক মৃত্যুমুখে পতিত 
হন । এ বছর খলীফা ওয়াছিক সমুদ্রগামী নৌযানের কর মওকুফের নির্দেশ প্রদান করেন এবং এ 
বছরেই খলীফা ওয়াছিক ইব্‌ন মুহাম্মদ আল- মুতাসিম ইব্‌ন হারূন আর রশীদ আনু জাফর হারূন 
আল-ওয়াছিক মৃত্যুবরণ করেন। তার মৃত্যু সংঘটিত হয় এ বছর যিলহজ্জ মাসে ইল্লাতুল 
ইসতিসকা (০241 ২1০) নামক গুরুতর এক প্রকার ব্যাধিতে । ফলে সে বছর তিনি ঈদের 
নামাযে উপস্থিত হতে অক্ষম হয়ে তার কাষী আহমদ ইব্‌ন আবূ দাউদ আল-আয়াদী আল 
মু'তাযিলীকে তার স্থলবৃতীরূপে নামাযের ইমাম নিয়োগ করেন । তিনি এ বছর যিলহাজ্জের পঁচিশ 
তারিখ মৃত্যুবরণ করেন। আর তার বিবরণ হল- তার এই ব্যাধি তীব্রতর হলে ব্যাধিযন্ত্রণা 
উপশমের জন্য তাকে উত্তপ্ত তন্দুরের অভ্যন্তরে বিশেষভাবে বসান হয় । তখন তার যন্ত্রণা কিছুটা 
লাঘব হয়। পরদিন তিনি তন্দুরের সাধারণ অবস্থার চেয়ে অধিক উত্তপ্ত করার নির্দেশ দেন। এরপর 
তাকে সেখানে বসানো হয়, সেখান থেকে উঠিয়ে (স্ট্রেচার জাতীয়) হাওদা বিশেষে রাখা হয় এবং 
তাতে তাকে বহন করা হয়। এসময় তার আশেপাশে তার আমির-উমারা, ওযীরগণ এবং তার 
কাযী উপস্থিত ছিলেন। এই হাওদায় বহন করা অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন, কিন্তু তারা অনুভব 
করতে পারেননি এমনকি মৃত অবস্থায় তার কপাল হাওদায় কাত হয়ে পড়ে তখন কাী তার 
চক্ষুদ্বয় বন্ধ করে দেন এবং তার গোসল, জানাযার নামায, এবং খলীফা হাদীর' প্রাসাদে তার 
দাফনের দায়িত্ব আঞ্জাম দেন। আল্লাহ্‌ তাদের উভয়কে প্রাপ্য প্রতিদান প্রদান করুন। খলীফা 
ওয়াছিক ছিলেন, লালাভ ফর্সা, সুদর্শন, সুঠামদেহী কিন্তু অপবিত্র অন্তর ও মন্দ ইচ্ছার অধিকারী । 
তার বামচক্ষু ছিল লালচে ধূসর বর্ণবিশিষ্ট । তাতে ছিল একটি সাদা ফুটকি। তিনি জন্মুখহণ করেন 
একশ ছিয়ানববই হিজরীতে মক্কার পথে । আর (মাত্র) ছত্রিশ বছর বয়সে মৃত্যুবরণ করেন। তার 
খিলাফতকাল ছিল, পাচ বছর নয় মাস পাচ দিন, মতান্তরে সাতদিন বারঘন্টা। আর অনাচারী 
বিশৃঙ্খলাকারী এবং বিদআতপন্থীদের কর্তৃত্কাল এমন স্বল্পই হয়ে থাকে । খলীফা ওয়াছিকের 
ব্যাধি যখন তীব্রতর হয় তখন.তিনি তার কালের জ্যোতিষীদের সমবেত করেন । আর আহমদ 
ইব্‌ন নাসরকে হত্যা করার পর তাকে তার অনুগামী হয়ে আল্লাহ্‌র সামনে উপস্থিত করার জন্যই 
তার এই ব্যাধি তীব্রতর হয়। তিনি তাদেরকে সমবেত করে নির্দেশ প্রদান করেন তার জন্ম-তিথি 
নিরীক্ষণ করে দেখতে যে জ্যোতিষ-শাস্ত্র অনুযায়ী তার রাজত্বকাল আর কতদিন স্থায়ী হবে। তখন 
এই উপলক্ষে একদল শীর্ষস্থানীয় জ্যোতিষীদের সমাবেশ ঘটে । যাদের অন্যতম হল, হাসান ইব্‌ন 
সাহল, ফাযল ইব্‌ন ইসহাক আল-হাশিমী, ইসমাঈল ইব্‌ন নাখবাখত, মুহাম্মদ ইব্‌ন মূসা 
আল-খাওয়াবিযমী আল-মাজুসী আল-কাতারবালী ও মুহাম্মদ ইব্‌ন ইব্‌ন হায়ছামের শিষ্য সিনদ 
এবং সমকালীন অধিকাংশ জ্যেতিষ। এরপর তারা তার জন্ম-তিথি নিরীক্ষণ করে এবং তাদের 
বিদ্যানুযায়ী সার্বিক অবস্থা বিবেচনা করে সকলে এই সিদ্ধান্তে পৌছে যে তিনি আরও দীর্ঘকাল 
জীবিত থেকে খিলাফতের দায়িত্ব পালন করবেন। তারা তাদের নিরীক্ষণ দিবস থেকে আরও 
পঞ্চাশ বছর তার আয়ু ও খিলাফওকাল নির্ধারণ করে । অন্তৃষ্টিহীন ব্যক্তির অবস্থা লক্ষণীয় । তিনি 
ও তো তাদের এই নিরীক্ষণ ও নির্ধারণের পর মাত্র দশদিন জীবিত থাকেন। ইমাম আবু জাফর 
আততাবারী তা উল্লেখ করেছেন । আল্লাহ্‌ তাকে রহম করুন। 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৫২৫ 


মৃত্যুর কয়েকদিন পর খলীফা ওয়াছিককে তার খিলাফতে অভিষিক্ত হওয়ার পর প্রথম মজলিসে 
প্রত্যক্ষ করেন । আর সে মজলিসে সর্বপ্রথম যে গান গাওয়া হয় তা হল ইবরাহীম ইবনুল মাহদীর 
বাদী শারিয়ার গাওয়া নিম্নোক্ত গান- 


০8111715131 ins + Il (5৫ oH sil 
স্থানের জন্য না সাক্ষাতের জন্য । 
sles US dy sk Ene #4 Sail 51541505508 
সুতরাং তোমার শোকে ক্রন্দনকারিণীরা তোমার সম্পর্কে প্রত্যেক সন্ধ্যায় বিলাপ চিৎকার 
করে যা ইচ্ছা বলুক । 
বর্ণনাকারী বলেন, তখন: তিনি কাদলেন এবং আমরা কীদলাম এমনকি কান্না আমাদের 
অন্যসব কিছু থেকে বিরত রাখল। এরপর উপস্থিতদের কেউ আবৃত্তি করতে লাগল- 
USA ৫21 153 32৮ 0৯3 + ৩৯০০৭ ০ 01 8০2১5 ES 
‘হুরায়রা’ বিদায় জানিয়েছে, কেননা যাত্রীদল প্রস্থানোদ্যত, আর ওহে লোক, তুমি কি বিদায় 
যাত্না সহ্য করতে পারবে ? 


তখন খলীফা ওয়াছিকের কান্না আরও বৃদ্ধি পেল এবং তিনি বললেন, আজকের ন্যায় অদভুত 
সান্ত্বনা সম্পর্কে আমি ইতিপূর্বে কখনও শুনিনি । তারপর সেই মজলিস ভেঙ্গে যায় । খতীব বর্ণনা 
করেছেন যে, ওয়াছিক যখন খিলাফতের দায়িত্ব গ্রহণ করেন তখন কবি দি'বল ইব্‌ন আলী একখণ্ড 
কাগজে কয়েকটি কবিতা পঙ্ক্তি লিখেন এবং খলীফার দ্বাররক্ষীর কাছে এসে চিরকুটটি তার হাতে 
দিয়ে বলেন, আমীরুল মু'মিনীনকে আমার সালাম জানাবে এবং বলবে, এই কবিতা পঙুক্তি 
কয়েকটি দ্বারা দি'বল আপনার প্রশংসা করেছে । এরপর খলীফা ওয়াছিক যখন তা খুলেন তখন 
দেখেন তাতে রয়েছে- 


15237114511) গড়ি ₹ তাহ 85758511221 
বিদআতপন্থীরা যখন মৃত্যুবরণ করে তখন আল্লাহ্র শোকর, কোন ধৈর্য, মানসিক দৃঢ়তা 
কিংবা সান্তনা নিম্প্রয়োজন। 
Lie 09১20 05555 + 4 ১১০৪৪ SLU 
ভন বৰণত তুহু কর ছা রার ভালা কেট হরারতিরনি এবং এমন একজন 
তার স্থলবর্তী হয়েছে যার কারণে কেউ উৎফুল্ল হয়নি । 
415 0901 PEG Tia Gy + is 194 as iA ০৪ 
তিনি চলে গেলেন ফলে তার অনুগামী, কুলক্ষণের অবসান হল । আর ইনি আবির্ভূত বির্ভূত হলেন, 
ফলে সর্বনাশ ও সংকটের আবির্ভাব ঘটল । 


www.almodina.com 


Contents 


৫২৬ আল-বিদায়া ওয়ান নিহায়া 


বর্ণনাকারী বলেন, এই কবিতা পঙ্ক্তিসমূহ পাঠ করার পর খলীফা ওয়াছিক সম্ভাব্য সকল 

উপায়ে তাকে খোজ করেন, কিন্তু তিনি মৃত্যুর পূর্বে তাকে আয়ত্তে পাননি । খতীব আরও বর্ণনা 
করেন, খলীফা ওয়াছিক যখন ঈদের দিন ইব্‌ন আবু দাউদকে তীর স্থলে নামাযের ইমাম নিয়োগ 
করেন তখন নামায সম্পন্ন করে তিনি তার কাছে আসেন। এ সময় খলীফা তাকে প্রশ্ন করেন, হে 
আবূ আবদুল্লাহ্‌ ! তোমাদের ঈদ কেমন ছিল? তিনি বলেন, আমাদের এই ঈদের দিনে কোন সূর্য 
ছিল না। তখন তিনি (ওয়াছিক) হেসে বলেন, হে আবূ আবদুল্লাহ্‌ ! আমি তোমার দ্বারা সমর্থিত ও 
সাহায্যপ্রাপ্ত । খতীব বলেন, এই ইব্‌ন আবু দাউদ খলীফা ওয়াছিকের উপর প্রভাব বিস্তার করে 
এবং তাকে খাল্‌কে কুরআনের মতবাদ যাচাইয়ের ক্ষেত্রে কঠোরতায় প্ররোচিত করে এবং 
লোকজনকে খালকে কুরআনের অনুকূলে মত প্রকাশের দিকে আহ্বান করে । তিনি বলেন, বলা 
হয় খলীফা ওয়াছিক তার মৃত্যুর পূর্বে তা থেকে তওবা করে তার মত প্রত্যাহার করেন। আমাকে 
আবদুল্লাহ্‌ ইব্‌ন আবুল ফাত্হ বর্ণনা করেছেন আহমদ ইব্‌ন ইবরাহীম ইব্‌ন হাসান সূত্রে, তিনি 
ইবরাহীম ইব্‌ন মুহাম্মদ ইব্‌ন আরাফা থেকে, তিনি হামিদ ইব্‌ন আব্বাস থেকে, তিনি জনৈক ব্যক্তি 
থেকে মাহদীর উদ্ধৃতিতে যে, খলীফা ওয়াছিক মৃত্যুর পূর্বে খালকে কুরআনের মতবাদ থেকে 
তাওবা করেন। বর্ণিত আছে, একদিন খলীফা ওয়াছিক সাথে তার গৃহশিক্ষক সাক্ষাৎ করেন, তখন 
তিনি তাকে অনেক সম্মান করেন। এরপর যখন তাকে এ ব্যাপারে প্রশ্ন করা হয় তখন তিনি 
বলেন, ইনি হলেন প্রথম ব্যক্তি যিনি আমার জিহ্বাকে আল্লাহ্‌র স্মরণে সিক্ত করেছেন এবং 
আমাকে আল্লাহ্‌র রহমতের নিকটবর্তী করেছেন । জনৈক কবি তার কাছে লিখে পাঠান ঃ 


৪5 প প চন by #04 Le পপ ৪ ০০. লরি পণ 

sll ০০ 55০ Sly + lob ০০ will ৪০135 ০০২৯ 
৮5১৯5 2590 91954) 3135 + 4882 55০৮০113252 

সচ্ছলতার সন্ধান থেকে মনের আকাঙ্কাসমূহ নিস্পৃহ হয়ে পড়েছে, আর আমি তাকে 


(মনকে) প্রবোধ দিয়ে বলেছি সামান্য পরিমাণের সন্ধান থেকে নিবৃত্ত থাক। কেননা আমীরুল 
মু'মিনীনের হাতে জীবিকা চক্রের নিয়ন্ত্রণ যা সদাসচল। 

তখন খলীফা ওয়াছিক তার চিরকুটে স্বাক্ষর করে তাকে লিখে পাঠান- তোমার মন তোমাকে 
বিরত রেখেছে তাকে লাঞ্ছিত করা থেকে এবং তোমাকে আহ্বান করেছে তার সম্মান রক্ষায়। 
সুতরাং তুমি যা প্রত্যাশা করেছো তা সহজে নিয়ে নাও এবং তিনি তাকে প্রচুর পরিমাণে বখশিশ 
দেন৷ তার রচিত অন্যতম কবিতা পঙ্ক্তি হল- 


JE st ১০০ 1 ০:1১ el + Wiel এ ১৯০ ১3১৩০] A 
তা হল ভাগ্য বিধানসমূহ যা নিজহ বৃত্তে চলমান । সুতরাং আমি ধৈর্যধারণ করব, কেননা তা 
(ভাগ্য বিধানসমূহ) কোন অবস্থায় স্থির নয় । 
এছাড়া ওয়াছিকের রচিত অন্যতম কবিতা পঙ্ক্তি হল- 


so 2 ঞ 238০. 
রি - 


Aes LEE MEd চা ocd 0 পতল 
১১১৯ ৮০৯ Gly + SSN 22811 ০০ ছে 
28 ecco ডিও পতি পু ec Eas tI. eo Ed 
১১০০ 1৬ ৩১৮1 56151 + ES JS 4০ ০০ ০8৫45 
পাতা কা Ld শা কাকা 


Wwww.almodina.com 


Contents 
আল-বিদায়া ওয়ান নিহায়া ৫২৭ 


কদর্যকার্য থেকে দূরে থাক, তার ইচ্ছা করো না, আর যাকে কোন অনুগ্রহ কর তাকে তা 
বাড়িয়ে দাও। 

শত্রুর সকল চক্রান্ত থেকে তুমি রক্ষা পাবে যদি শত্রু চক্রান্ত করে (তোমার বিরুদ্ধে) কিন্তু 
তুমি তার বিরুদ্ধে কোন চক্রান্ত নাকর। | র 

কাষী ইয়াহইয়া ইব্‌ন আকছাম বলেন, আবু তালিব পরিবারের প্রতি খলীফা ওয়াছিক যে 
সদাচার করেছেন বনু আব্বাসের অন্য কোন খলীফা তা করেননি । ওয়াছিক যখন মৃত্যুবরণ করেন 


তখন তাদের মাঝে একজন দরিদ্রও ছিল না। মুমুর্যু অবস্থায় তিনি বারবার নিম্নোক্ত পঙ্ক্তিদ্বয় 
আবৃত্তি করতে থাকেন, 

. ০1১৫0 SCSI ৮০ ০০৮৪৩৯১১৪৩০ ৪৪ 085 51750 

মৃত্যুতে সকল সৃষ্টি অংশীদার, কোন সাধারণ ব্যক্তি যেমন জীবিত থাকবে না, তেমনি কোন 
রাজা-বাদশাহও নয়। স্বল্লাধিকারীরা তাদের দারিদ্্ে কোন ক্ষতির শিকার হয়নি, আর 
রাজা-বাদশাহরা যার মালিক হয়েছে তা তাদের কোন কাজে আসেনি । 

এরপর তিনি নির্দেশ দিলে তার ফরাশ গুটিয়ে নেয়া হয়, তারপর তার গণ্ডদেশকে মাটিতে 
লাগানো হয় । আর এসময় তিনি বলতে থাকেন হে এ সত্তা, যার রাজত্ব কখনও শেষ হবে না ! এ 
ব্যক্তিকে রহম করুন যার রাজত্ব লোপ পেয়েছে । জনৈক বর্ণনাকারী বলেন, খলীফা ওয়াছিক যখন 
মৃত্যুক্ষণে উপস্থিত হন তখন আমরা তার চারপাশে, এমন সময় তিনি অচেতন হয়ে পড়েন, তখন 
আমরা বলাবলি করি, লক্ষ্য করে দেখ, তিনির্ধক শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ? বর্ণনাকারী বলেন, 
এসময় আমি তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়েছে কিনা তা দেখার জন্য তার দিকে অগ্রসর হই। 
তখন তিনি চেতনা ফিরে পেয়ে আমার দিকে গভীর দৃষ্টিতে তাকান, ফলে আমি তাঁর থেকে ভয়ে 
পিছু হটে যাই, এসময় কোন কিছুতে আমার তরবারির হাতল আটকে যাওয়ায় আমি (আঘাতপ্রাপ্ত 
হয়ে) মারা যাওয়ার উপক্রম হই। এর কিছুক্ষণের মধ্যেই তিনি মৃত্যুবরণ করেন এবং তিনি যে 
গৃহে ছিলেন তার দরজা বন্ধ করে দেয়া হয় এবং তিনি একাকী হয়ে যান। এসময় লোকজন তার 
ভাই জাফর আল-মুতাওয়াক্কিলের বায়আতে ব্যস্ত হওয়ার কারণে তার দাফন-কাফনের বিষয়টি 
বিলম্বিত হয়ে যায় । আর আমি দরজায় পাহারায় থাকি, এমন সময় আমি সেই ঘরের ভিতর থেকে 
নড়াচড়ার শব্দ শুনে ভিতরে প্রবেশ করি, তখন আমি দেখতে পাই তিনি যে চোখ দিয়ে আমার 
দিকে তাকিয়ে ছিলেন সেই চোখ এবং চারপাশের গণ্ডদেশ একটি ইঁদুর খেয়ে ফেলেছে। 

এ বছর অর্থাৎ দুইশ বত্রিশ হিজরীর যিলহাজ্জ মাসের চব্বিশ তারিখ বুধবার তার আব্বাসস্থল 
মতান্তরে পাচ বছর দুইমাস একুশ দিন। আর তার জানাযার নামায পড়েন তার ভাই জা'ফর 
আল-মুতাওয়াক্কিল আলাল্লাহ। আর আল্লাহই অধিক জানেন । 

মুতাওয়াক্কিল আলাল্লাহ জা'ফর ইবনুল মু'তাসিমের খিলাফত তার ভাই ওয়াছিকের মৃত্যুর পর 
যিলহাজ্জ মাসের চব্বিশ তারিখ বুধবার মধ্যাহ্ৃকালে তাঁর খিলাফতের অনুকূলে বায়আত গৃহীত 


www.almodina.com 


Contents 


৫২৮ আল-বিদায়া ওয়ান নিহায়া 


হয়। তুকীরা অবশ্য মুহাম্মদ ইবনুল ওয়াছিককে খলীফা বানানোর ব্যাপারে বদ্ধপরিকর ছিল কিন্তু 
পরবর্তীতে তাকে অল্পবয়স্ক মনে হওয়ায় তারা তার পরিবর্তে এই জা‘ফরকে গ্রহণ করে। এসময় 
জা'ফরের বয়স ছিল ছাব্বিশ বছর। কাধী আহমদ ইব্‌ন আবু দাউদ হলেন এ ব্যক্তি যে তাকে 
খলীফার পোশাক পরিয়ে দেন। এছাড়া তিনিই সর্বপ্রথম তাকে ‘খলীফা’ সম্বোধন করে সালাম 
করেন। এরপর বিশিষ্ট এবং সাধারণ সকলে তার হাতে বায়আত করে । আর শুক্রবার সকাল 
পর্যন্ত তার নাম আল-মুনতাসির বিল্লাহ্‌ রাখার ব্যাপারে সকলে একমত ছিল। এরপর ইব্‌ন আবু 
দাউদ বলেন, তার জন্য আল-মুতাওয়াঞ্কিল আলাল্লাহ উপাধি গ্রহণ আমি ভাল মনে করি । তখন 
সকলে তাতে সম্মত হয়। এরপর খলীফা দূর-দূরাস্তে ফরমান লিখে পাঠান এবং শাকিরী সৈন্যদের 
আট মাসের, আফ্রিকার সৈন্যদের চার মাসের এবং অন্যদের তিন মাসের ভাতা পরিমাণ বখশিশ 
প্রদানের নির্দেশ দেন। আর প্রজাসাধারণ তাকে পেয়ে উৎফুল্ল হয় । খলীফা মুতাওয়াক্কিল তার ভাই 
হারূন আল-ওয়াছিকের জীবদ্দশায় স্বপ্নে দেখেন যেন আসমান থেকে কোন কিছু তার উপর নাযিল 
হয়েছে যাতে লেখা রয়েছে জাফর আল-মুতাওয়াক্কিল আলাল্লাহ। এরপর তিনি যখন তার ব্যাখ্যা 
জানতে চান তখন তাকে বলা হয়, এটা হল ‘খিলাফত’ । এদিকে তার ভাই খলীফা ওয়াছিকের 
কানে যখন এ সংবাদ পৌছে তখন তিনি তাকে কিছুকাল বন্দী করে রাখেন এবং এরপর মুক্ত 
করে দেন। 

আর এ বছর হজ্জ পরিচালনা করেন হাজীদের আমীর মুহাম্মদ ইব্‌ন দাউদ ৷ এছাড়া হাকাম 
ইব্‌ন মূসা এবং আমর ইবৃন মুহাম্মদ আন্নাকিদ এ বছর মৃত্যুবরণ করেন। 


২৩৩ হিজক্লর সূচনা 

এ বছর সফর মাসের সাত তারিখ বুধবার খলীফা মুতাওয়াক্কিল ওয়াছিকের ওযীর মুহাম্মদ 
ইব্‌ন আবদুল মালিক ইব্‌ন যায়্যাতকে গ্রেফতারের নির্দেশ দেন। তিনি তাকে কয়েকটি কারণে 
অপসন্দ করতেন । তন্মধ্যে একটি হল ইতিপূর্বে মুতাওয়াক্কিলের ভাই ওয়াছিক কোন এক সময় 
তার প্রতি ক্রুদ্ধ হন- আর এই ইব্নুয যায়্যাত তার প্রতি তার (ওয়াছিকের) ক্রোধ বৃদ্ধি করে । 
ফলে বিষয়টি মুতাওয়াক্কিলের মনে থেকে যায় ৷ আর মুতাওয়া্কিলের প্রতি ওয়াছিককে যিনি সন্তুষ্ট 
করেন তিনি হলেন, আহমদ ইব্‌ন আবু দাউদ । ফলে তিনি মুতাওয়ার্কিলের খিলাফতকালে তার 
কাছে বিশেষ মর্যাদা লাভ করেন। আরেকটি কারণ হল এই ব্যক্তি খলীফা ওয়াছিকের পর তার পুত্র 
মুহাম্মদ ইব্‌ন ওয়াছিককে খলীফা বানানোর পরামর্শ দেয় এবং এই মতের সমর্থনে লোকজন 
সমবেত করে । আর সে সময় জা'ফর মুতাওয়ার্কিল দারুল খিলাফতের একপার্থে ছিলেন কিন্তু 
সে তীর প্রতি কোন ভ্রক্ষেপ করেনি । কিন্তু ইবনুয যায়্যাতের অনিচ্ছা সত্তেও জাফর মুতাওয়ান্কিল 
আলাল্লাহ-ই খলীফা নির্বাচিত হন। এজন্য তিনি তাকে দ্রুত গ্রেফতারের নির্দেশ প্রদান করেন। 
এসময় তিনি তাকে তলব করে পাঠান । তখন সে এই ধারণায় বাহনে আরোহণ করে যে খলীফা 
তাকে সাক্ষাতের উদ্দেশ্যে ডেকে পাঠিয়েছেন । কিন্তু দূত তাকে নিয়ে উপস্থিত হয় সিপাহী প্রধান 
ঈতাখের বাসভবনে । এ সময় তাকে চতুর্দিক থেকে ঘেরাও করে বেড়ি পরিয়ে গ্রেফতার করা হয় 
এবং তৎক্ষণাৎ তার বাসগৃহে লোক পাঠিয়ে সেখানকার তাবৎ ধন-সম্পদ, মণি-মুস্তা, গৃহসামথী ও 
দাসী-বাদী বাজেয়াপ্ত করা হয়। আর এসময় অন্যান্য সামগ্রীর সাথে তার খাস মজলিসে শরাব 


www.almodina.com 


Contents 
আল-বিদায়া ওয়ান নিহায়া . ৫২৯ 


পানের উপরকণাদি পাওয়া যায়। এছাড়া খলীফা মুতাওয়াক্কিল তৎক্ষণাৎ সামিরাতে বিদ্যমান তার 


সঞ্চিত অর্থ-সম্পদ, স্থাবর সম্পত্তি এবং যাবতীয় সবকিছু বাজেয়াপ্ত করার জন্য লোক প্রেরণ 
করেন। 


এরপর খলীফা মুতাওয়ান্কিল যখন ইবনুয যায়্যাতকে শাস্তি প্রদানের নির্দেশ প্রদান করেন তখন 
নির্দেশপ্রাপ্ত ব্যক্তিরা তাকে কথা বলা থেকে বিরত রাখে এবং রাত-জাগরণে বাধ্য করে । রাতে 
যখনই সে তন্দ্রাচ্ছন্ন হয় তখনই তাকে লৌহ দণ্ড দ্বারা খোচা মেরে জাগিয়ে দেয়া হয়। এরপর 
এসব কিছুর পর তাকে একটি কাঠের চুলার মধ্যে রাখা হয়, যার তলদেশ ছিল খাড়া করা 
পেরেকসমূহ। তাকে এই পেরেকসমূহের উপর দাড় করিয়ে রাখা হয় এবং তার প্রহরায় এসব 
ব্যক্তিকে নিয়োগ করা হয় যে তাকে বসা ও শোয়া থেকে বিরত রাখবে । কয়েকদিন এ অবস্থায় 
অতিবাহিত করার পর সে এই তন্দুরের অভ্যন্তরেই মৃত্যুবরণ করে । অবশ্য একথাও বর্ণিত আছে 
যে মুমূর্য অবস্থায় তাকে সেখান থেকে বের করা হয়। তারপর তার পেটে ও পিঠে আঘাত করা 
হয় এবং এই আঘাতপ্রাপ্ত অবস্থায় সে মৃত্যুবরণ করে । আবার এও বলা হয় যে তাকে জীবন্ত দগ্ধ 
করা হয় এরপর তার দেহাবশেষ তার পুত্রদের কাছে হস্তান্তর করা হয় তখন তারা তাকে দাফন 
করে। এরপর কুকুরের দল তার কবর খুঁড়ে তার দেহাবশেষ খেয়ে ফেলে । তার মৃত্যু সংঘটিত 
হয় এ বছর রবীউল আওয়াল মাসের এগার তারিখ । তার সঞ্চিত ধন-ভাণ্ডারের অর্থমূল্য ছিল প্রায় 
নব্বই হাজার দীনার । আর ইতিপূর্বে আমরা উল্লেখ করেছি যে, মুতাওয়াক্কিল তাকে আহমদ ইব্‌ন 
নাসর আল খুযাঈর হত্যা সম্পর্কে প্রশ্ন করেন। তখন সে বলে, হে আমীরুল মু'মিনীন খলীফা 
ওয়াছিক যদি তাকে কাফির অবস্থায় হত্যা না করে থাকেন তাহলে আল্লাহ্‌ যেন আমাকে অগ্নিদগ্ধ 
করেন । মুতাওয়াক্কিল (এরপর) বলেন, তাই আমি তাকে অগ্নিদগ্ধ করলাম । ইবনুয যায়্যাতের 
মৃত্যুর পর এ বছর জুমাদাল উলা মাসে কাযী আহমদ ইব্‌ন আবু দাউদ পক্ষাঘাতগ্স্ত হন। চার 
বছর পক্ষাঘাতগ্রস্ত থাকার পর সে অবস্থায়ই তিনি মৃত্যুবরণ করেন । যেমন তিনি নিজের জন্য বদ 
দু'আ করেন যখন মুতাওয়াক্কিল তাকে আহমদ ইব্‌ন নাসরের হত্যা সম্পর্কে প্রশ্ন করেন । ইতিপূর্বে 
এ বিষয় আলোচিত হয়েছে। এরপর খলীফা মুতাওয়ান্কিল একদল হিসাবরক্ষক ও.রাজকর্মচারীদের 
প্রতি ক্রুদ্ধ হন। তিনি তাদের থেকে বিশাল অঙ্কের অর্থদণ্ড আদায় করেন। এছাড়া এ বছর খলীফা 
মুতাওয়ার্কিল তীর পুত্র মুহাম্মদ আল-মুনতাসিরকে হিজায ও ইয়ামানের শাসন কর্তৃত্ব প্রদান 
করেন। তিনি তাকে এসব অঞ্চলের শাসন কর্তৃত্ব অর্পণ করেন এবছর রমযান মাসে । 

এ বছর তৎকালীন রোম সম্রাট মীখাইল ইব্ন তুফায়ল তার মাতা তাদুরা'কে শাম্‌স শহরে 
বাধ্যতামূলকভাবে যাজক-নিবাসে অবরুদ্ধ করে রাখেন এবং তার সাথে অনৈতিক সম্পর্কের 
অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে হত্যা করেন। আর তার রাজত্বের স্থায়িত্কাল ছিল ছয় বছর । এ 
উছমান আল-আসকারী, কাষী মুহাম্মদ ইব্‌ন সাম্মা'আ, মাগাযী প্রণেতা মুহাম্মদ ইব্‌ন আইব 
আদ-দামেশকী ইয়াহ্ইয়া আল-মুকারিবী এবং হাদীস নিরীক্ষণ শাস্ত্রের অন্যতম ইমাম ও এই 
শাস্ত্রের তৎকালীন পুরোধা ইয়াহ্ইয়া ইব্‌ন মুঈন। 
আল-বিদায়া ওয়ান নিহায়া (১০ম খণ্ড)-_৬৭ 


www.almodina.com 


Contents 


৫৩০ . আল-বিদায়া ওয়ান নিহায়া 


২৩৪ হিজরীর সূচনা 

এ বছর মুহাম্মদ ইবৃন বাঈছ ইব্‌ন হালবাস তার স্বদেশ আযারবায়জানে খলীফার আনুগত্য 
প্রত্যাহার করে বিদ্রোহ করে এবং এমন অবস্থা প্রকাশ করে যেন খলীফা মুতাওয়াকিল মৃত্যুবরণ 
করেছেন। তখন এ সকল জনপদের একদল লোক তার চারপাশে সমবেত হয় আর তাদেরকে 
নিয়ে সে মারান্দ শহরে আশ্রয় গ্রহণ করে এবং তা সুরক্ষিত করে তোলে । এরপর সকল দিক 
থেকে প্রেরিত লোকজন তার কাছে আসতে থাকে । এসময় খলীফা মুতাওয়ান্কিল তার বিরুদ্ধে 
একের পর এক সেনাদল প্রেরণ করতে থাকেন। এরা এসে ইব্‌ন বাঈছের শহরের চতুর্দিকে 
মিনজানীক বা প্রস্তর কামান স্থাপন করে এবং তাকে ব্যাপকভাবে অবরোধ করে। 


এরপর যখন যুদ্ধ শুরু হয় তখন ইব্‌ন বাঈছ তাদের বিরুদ্ধে ভয়াবহ লড়াইয়ে লিপ্ত হয় এবং 
সে ও তার সহযোদ্ধারা চরম ধৈর্যের পরিচয় দেয় । ইত্যবসরে বাগ্গা আশৃশারাবী তাকে অবরোধ 
করার উদ্দেশ্যে আগমন করেন । অব্যাহত প্রচেষ্টার পর তিনি তাকে বন্দী করেন এবং তার 
ধন-সম্পদ ও স্ত্রীদেরকে করায়ন্ত করেন। এসময় তিনি তার নেতৃস্থানীয় অনুসারীদের হত্যা করেন 
এবং অবশিষ্টদের বন্দী করেন। এভাবে ইব্‌ন বাঈছের বিদ্রোহ মূলোৎপাটিত হয়। 


এছাড়া এ বছর জুমাদাল উলা মাসে খলীফা মুতাওয়াক্িল মাদাইনের উদ্দেশ্যে বের হন। 


২৩৫ হিজরীর সূচনা . 

এ বছর জুমাদাল উখরায় ইতাখ কারাগারে মৃত্যুমুখে পতিত হন । ঘটনার বিবরণ হল, ইতাখ 
হজ্জ সমাপন করে ফিরে আসার পর তার নিকট খলীফার কিছু হাদীয়া এসে পৌছে। সে সময়ে 
মুতাওয়াক্কিল যে আসরে অবস্থান করছিলেন, তিনি তাতে প্রবেশ করার উদ্দেশ্যে এগিয়ে এলে 
খলীফার নির্দেশে বাগদাদের নায়িব ইসহাক ইবৃন ইবরাহীম তাকে এই বলে ডেকে পাঠান যে, 
জনগণ ও বনু হাশিম আপনার সাক্ষাৎ প্রত্যাশা করছে। ফলে, ইতাখ আড়ম্বরে সেখানে উপস্থিত 
হন। কিন্তু ইসহাক ইবরাহীম তাকে, তার দুই ছেলে মুযাফ্ফর ও মানসূরকে এবং তার দুই 
লেখক সুলায়মান ইব্‌ন ওহাব ও কুদামা ইব্‌ন যিয়াদ আন-নাসরানীকে গ্রেফতার করে ফেলেন। 
ইতাখ নির্যাতনের মুখে আত্মসমর্পণ করেন। তিনি মৃত্যুবরণ করেন পিপাসায়। তা এভাবে যে, 
তিনি প্রচণ্ড ক্ষুধার পর প্রচুর আহার করেন। তারপর পানি চাইলে পানি দেওয়া হয়নি। ফলে 
পিপাসায় কাতর হয়ে তিনি এ বছরের জুমাদাল উরার ২৫ তারিখ বুধবার মৃত্যু মুখেপতিত হন। 
তার দুই ছেলে মুতাওয়াকিল-এর খিলাফত আমল পর্যন্ত কারাগারে আটক থাকে । পরবর্তীতে 
মুতাওয়াক্কিল-এর ছেলে মুনতাসির খলীফা হওয়ার পর তাদেরকে মুক্তি দেন। 

এ বছরের শাওয়াল মাসে বাগা খলীফার দরবারে আগমন করেন। তখন তার সঙ্গে ছিল 
মুহাম্মদ ইবনুল বুআইছ, তার দুই ভাই সাকার ও খালিদ, নায়িব আলা এবং শীর্ষস্থানীয় প্রায় একশত 
আশিজন সহচর । তারা উঠে চড়ে প্রবেশ করে, যাতে মানুষ তাদেরকে দেখতে পায়। ইবনুল 
বুআঈছ যখন মুতাওয়াক্কিল-এর সম্মুখে দণ্ডায়মান হয়, তখন মুতাওয়াক্কিল তার গর্দান উড়িয়ে 
দেওয়ার আদেশ করেন। সেমতে তরবারি ও চামড়ার বিছানা উপস্থিত করা হয়। জল্লাদরা এসে 
তার চতুষ্পার্থে দাড়িয়ে যায় । মুতাওয়াক্কিল তাকে বলেন £ ধ্বংস তোমার জন্য, তুমি যা করেছ 
কিসে তোমাকে তার প্রতি উদ্বুদ্ধ করল ? ইবনুল বুআঈছ বলল ঃ দুর্ভাগ্য, হে আমীরুল মু'মিনীন ! 


www.almodina.com 


Contents 
আল-বিদায়া ওয়ান নিহায়া ৫৩১ 


আপনি আল্লাহ্‌ ও তার সৃষ্টির মাঝে ঝুলত্ত রশি। আর আপনার ব্যাপারে আমার দু'টি ধারণা 
রয়েছে। তন্মধ্যে যে ধারণাটি অধিক প্রবল, আপনার জন্য সেটি-ই উত্তম । তা হল, ক্ষমা । তারপর 
তিনি স্পষ্টভাষায় আবৃত্তি করতে শুরু করেন- 


৩ AL cially sad PLL + LG 13441 এ। 51 ALI ol 
০৯৫ il ১১১০০ ৬৬০৩ + ২০৮৯ ০০২৯১ Li Jay 
৩৯০ LU ০৯ 9155 ১৩ + টি 11811145855 
“মানুষের দৃঢ় বিশ্বাস যে, আপনি আমাকে হত্যা না করে ছাড়বেন না। আপনি তো হিদায়াতের 
ইমাম । মানুষকে ক্ষমা করা-ই সর্বোত্তম কাজ । আমি পাপিষ্ঠ বই নই। আর আপনার ক্ষমা তো 
নবুওয়াতের নূরের ছারা সৃষ্ট । আপনি উর্ধ্বপানে ধাবমান লোকদের শ্রেষ্ঠ ব্যক্তি। আপনি যা 
করছেন, তা যে শ্রেষ্ঠ কর্ম তাতে কোন সন্দেহ নেই”। 


শুনে মুতাওয়াক্কিল বলেন £ লোকটা তো সাহিত্য জানে ! তারপর তিনি তাকে ক্ষমা করে 
দেন। 

এক বর্ণনায় আছে, মুতাওয়াক্কিল-এর ছেলে মু'তায তার ব্যাপারে সুপারিশ করেছিলেন। 
ফলে, মুতাওয়ান্কিল তাকে ক্ষমা করে দেন। 

অপর এক বর্ণনায় আছে, মুতাওয়ান্কিল তাকে শৃংখলাবদ্ধ করে কারাগারে আটক করে 
রাখেন । কিন্তু, পরবর্তীতে তিনি সেখান থেকে পালিয়ে যান। পলায়নের সময় তিনি বলেছিলেন- 


54103 590531১1১৪৩ ০৪৪ + Ula 0412৩515555 sins 
11510১34501 ০৯ ০৮১০ LM + riod ln MSY 
(০11 ০ ৮৮৮৫৪] ১১৯ ০। + ৯০০৫ hs we ৬৪ JUL ALL 

“আপনি অন্যদের ফেলে রাখা বহু কাজ আঞ্জাম দিয়েছেন। অথচ, দারিদ্র্য আপনাকে স্তব্ধ 
করে রেখেছে। যা আমাকে কোন উপকার করবে না, সে বিষয়ে আমাকে তিরস্কার করবেন না। 
আপনি আমার থেকে দূরে থাকুন । ভাগ্যে যা আছে তা স্থির হয়ে গেছে। অস্বচ্ছল-স্বচ্ছল উভয় 
অবস্থাতেই আমি সম্পদ বিনষ্ট করব । দানশীল তো সেই ব্যক্তি যে অভাবের সময়ও দান করে” । 

এ বছরই মুতাওয়াক্কিল যিম্মিদেরকে নির্দেশ দেন, যেন তারা পোশাক, পাগড়ি ও কাপড়- 
চোপড়ে মুসলমানদের থেকে ভিন্নতা অবলম্বন করে । আকর্ষণীয় রং-এর জুরা পরিধান না করে, 
পাগড়ির উপর পোশাকের ভিন্ন রংয়ের একখণ্ড কাপড় ব্যবহার করে, আজকালকার কৃষকদের 
তাগার ন্যায় কোমরে তাগা ব্যবহার করে, গলায় কাঠের পুতি ব্যবহার করে, ঘোড়ায় আরোহণ না 
করে এবং বাহন যেন হয় কাঠের তৈরি ইত্যাকার অপমানজনক নির্দেশ জারি করেন। আরো 
নির্দেশ জারি করেন যেন তারা সেই কাগজ ব্যবহার না করে, যাতে মুসলমানদের বিধান লিপিবদ্ধ 
রয়েছে। তিনি তাদের নতুন নতুন গির্জাগুলোকে ধ্বংস করে ফেলার, তাদের প্রশস্ত বাস- 
গৃহগুলোকে সংকীর্ণ করে ফেলার, তাদের থেকে উশর আদায় করার তাদের বড় বড় 


www.almodina.com 


Contents 


৫৩২ আল-বিদায়া ওয়ান নিহায়া 


ভবনগুলোকে মসজিদে রূপান্তরিত করার এবং তাদের কবরগুলোকে মাটির সাথে মিশিয়ে 
দেওয়ার নির্দেশ প্রদান করেন। তিনি সকল রাজ্য ও শহরে এই মর্মে নির্দেশনামা পৌছিয়ে দেন। 

এ বছরই মাহমুদ ইবনুল ফারজ আন-নিশাপুরী নামক ব্যক্তির আবির্ভাব ঘটে । এই লোকটি 
তাদের একজন, যারা বাবিক-এর কাঠের নিকট যাওয়া-আসা করত । বাবিক তখন শূলে চড়ানো । 
মাহমুদ ইবনুল কারজ তার নিকট গিয়ে বসে থাকত । স্থানটি দারুল খিলাফতের সন্নিকটে অবস্থিত 
সুররা মান রাআ নামক স্থানে অবস্থিত ছিল। 

যা হোক, মাহমুদ ইবনুল কারজ দাবী করে যে, সে বনী এবং সেই যুলকারনায়ন। স্বল্পসংখ্যক 
মানুষ তার এই মতবাদের অনুসারী হয়ে উঠে এবং তার এই অজ্ঞতার প্রতি সমর্থন ব্যক্ত করে। 
তারা হল উনত্রিশজন। সে তার অনুসারীদের জন্য কিছু বক্তব্য গড়ে নিয়ে গ্রন্থবদ্ধ করে নেয়। 
মহান আল্লাহ্‌ তাঁকে ধ্বংস করুন। সে বিশ্বাস করত, জিবরীল আল্লাহ্‌র পক্ষ থেকে এগুলো নিয়ে 
এসেছেন। তাকে ধরে খলীফা মুতাওয়াক্কিল-এর নিকট নিয়ে যাওয়া হয়। তার নির্দেশে তার-ই 
সম্মুখে তাকে বেত্রাঘাত করা হয়। অগত্যা সে তার বিরুদ্ধে আরোপিত অভিযোগ স্বীকার করে 
নেয় এবং তাওবা করার এবং মতাদর্শ প্রত্যাহার করার কথা ঘোষণা দেয় । খলীফা তার উনত্রিশ 
অনুসারীর সব ক'জনকে তাকে চড়-থাপ্পড় মারার নির্দেশ দেন। তারা তাকে দশটি করে 
চড়-থাপ্পড় মারে । তার ও তার অনুসারীদের উপর আসমান-যমীনের প্রভুর অভিশাপ । তারপর এ 
বছরের যুল-হাজ্জা মাসের তিন তারিখ বুধবার সে মারা যায়। 

এ বছরের যুলহাজ্জা মাসের ২৭ তারিখ শনিবার খলীফা মুতাওয়ান্ধিল আলাল্লাহ তার মৃত্যুর 
পর তার ছেলের জন্য খিলাফত ঘোষণা করেন । তারা হল মুহাম্মদ আল-মুনতাসির, আবূ আবদুল্লাহ্‌ 
আল-মু’তায, যার নাম কারো মতে মুহাম্মদ, কারো মতে যুবায়র । তারপর ইবরাহীম, যার উপাধি 
হল মুতাইয়িদ বিল্লাহ্‌। তবে এই ছেলে খিলাফতের মসনদে আসীন হতে পারেনি । তিনি তাদের 
প্রত্যেকের জন্য আলাদা আলাদা ভূখণ্ড নির্ধারণ করে দেন যে, তারা নিজ নিজ অঞ্চল শাসন করবে 
এবং সেখানে স্বতন্ত্র মুদ্রা চালু করবে । খলীফা মুতাওয়াক্কিল ছেলেদের কাকে কোন রাজ্য দান 
করেছেন, ইব্‌ন জারীর তার নাম-ধামও উল্লেখ করেছেন। মুতাওয়ান্কিল তাদের প্রত্যেকের জন্য 
দু'টি করে পতাকা স্থির করে দেন। একটির রং কালো । এটি মসনদের জন্য । অপরটি আমলাদের 
জন্য। তিনি জনতার উদ্দেশ্যে তাদের প্রতি সন্তুষ্টি বিষয়ক পত্র লিখে দেন এবং অধিকাংশ আমীর 
এ ব্যাপারে তার হাতে বায়আত করে । দিনটি ছিল শুক্রবার । 

এ বছরের যুলহাজ্জা মাসে দজলার পানির রং পরিবর্তন হয়ে হরিদ্রা বর্ণ ধারণ করে । এ 
অবস্থায় তিনদিন থাকার পর পানি গাদের বর্ণ ধারণ করে । তাতে মানুষ ভয় পেয়ে যায়। 

ইবৃন জারীর বলেন £ এ বছর যুলহাজ্জা মাসের ২৩ তারিখ মঙ্গলবার বাগদাদের নায়িব 
ইসহাক ইবৃন ইবরাহীম মৃত্যুমুখে পতিত হন। মৃত্যুর আগে তিনি আপন ছেলে মুহাম্মদকে নিজের 
স্থলাভিষিক্ত করেন এবং তাকে পাঁচটি খাস'আত (রাজ পোশাক) দান করেন ও তার গলায় তরবারি 
ঝুলিয়ে দেন। রর 

আমার মতে £ ইসহাক ইবৃন ইবরাহীম খলীফা মা*মূনের আমলে ইরাকের নায়িব ছিলেন 
এবং আপন নেতাদের অনুসরণে খালকে কুরআনের পক্ষে প্রচারণা চালাতেন । এই চরিত্রের 
লোকদের সম্পর্কেই আল্লাহ তা'আলা বলেন $ 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৫৩৩ 


Sal EL St BEC SALE CES, 
হে আমাদের প্রতিপালক ! আমরা আমাদের নেতাদের আনুগত্য করেছিলাম এবং তারা 
জমাদেরকে পথভ্রষ্ট করেছিল (সূরা আহযাব £ ৬৭)। | 
এই লোকটি মানুষকে কষ্ট দিত এবং ধরে ধরে তাদেরকে খলীফা মা'মূন-এর নিকট প্রেরণ 


করত । 


এ বছর যারা মৃত্যুমুখে পতিত হন তাদের একজন হলেন- 


ইসহাক ইব্‌ন মাহান 
ইসহাক ইবৃন মাহান আল-মুসিলী । অতিশয় বিচক্ষণ, সাহিত্যিক পিতার সাহিত্যিক সন্তান, 
সমকালের সুদর্শন সুপুরুষ এবং সর্ববিদ্যায় পারদর্শী ছিলেন। সে যুগের সব মানুষ তাকে 
চিনতেন । ফিকাহ্‌, হাদীস, বাকপটুতা, ভাষা ও কাব্যে তিনি পারদর্শী ছিলেন। তবে তার বেশী 
পরিচিতি ছিল গায়ক হিসেবে । কেননা, তৎকালে তার সমকক্ষ কোন গায়ক ছিল না। 


মু'তাসিম বলেন ঃ ইসহাক যখন গান গাইত, তখন মনে হত সে আমার রাজত্ব বৃদ্ধি করে 
হুলেছে। মা*মূন বলেন £ ইসহাক ইব্‌ন মাহান যদি গায়ক হিসেবে পরিচিত না হত, তাহলে আমি 
তাকে বিচারক নিয়োগ করতাম । কেননা, আমি তার চারিত্রিক পবিত্রতা, নির্মলতা ও আমানতদারী 
সম্পর্কে জানি। 

তার রচিত সুন্দর সুন্দর কাব্য ও বৃহৎ পাণ্ডুলিপি রয়েছে। তার সংগ্রহে সকল বিষয়ের বিপুল 
সংখ্যক কিতাব ছিল । তিনি এ বছর মৃত্যুমুখে পতিত হন। কারো মতে এর আগের বছর। আবার 
কারো মতে পরের বছর। 

ইব্‌ন আসাকির তার পূর্ণাঙ্গ জীনব-চরিত বর্ণনা করেছেন এবং তার বহু মূল্যবান উক্তি, সুন্দর 
কাব্য ও রোমহর্ষক কাহিনী বর্ণনা করেছেন, কলেবর বৃদ্ধির ভয়ে এখানে সেসব উল্লেখ করা থেকে 
বিরত থাকলাম । তবে একটি মজার কাহিনী এইরূপ যে, একদিন তিনি ইয়াহইয়া ইব্‌ন খালিদ 
ইব্‌ন বারমাককে গান শোনালে ইয়াহইয়া তাকে দশ লাখ দীনার পুরস্কার প্রদান করেন। ইয়াহ্ইয়ার 
ছেলে জা'ফরও সমপরিমাণ দান করেন। ছেলে ফাযলও সে পরিমাণ দান করেন। তার সুদীর্ঘ 
কাহিনীতে এই ঘটনার উল্লেখ রয়েছে। 

এ বছর শুরায়হ্‌ ইব্‌ন ইউনুস, শায়বান ইব্‌ন ফাররূখ, উবায়দুল্লাহ্‌ ইব্‌ন উমর আল-গাওয়ারীরী 
ও আবূ বকর ইব্‌ন আবী শাহিবা মৃত্যুমুখে পতিত হন। শেষোক্ত ব্যক্তি বিশিষ্ট মনীষী ও 
ইসলামের ইমামগণের একজন । তিনি এমন একজন লেখক যে, তার সমকক্ষ লেখক তার 
আগেও ছিল না এবং পরেও নয়। 


G| 56 


২৩৬ হিজরীর সূচনা 
এ বছর খলীফা মুতাওয়ান্ধিল হুসায়ন ইব্‌ন আলী ইব্‌ন আবী তালিব-এর কবর এবং তার 
আশ-পাশের বাড়ি-ঘর ধ্বংস করে ফেলার নির্দেশ দেন এবং মানুষের মাঝে ঘোষণা দেন যে, 
তিনদিনের পর যাকেই এখানে পাওয়া যাবে, আমি তাকে পাতাল বন্দীশালায় পাঠিয়ে দেব । ফলে : 


www.almodina.com 


Contents 


৫৩৪. আল-বিদায়া ওয়ান নিহায়া 


সেখানে একজন মানুষও অবশিষ্ট রইল না। তিনি সেই স্থানটিকে কৃষি ভূমিতে পরিণত করে 
ফেলেন। 

এ বছর মুহাম্মদ ইবনুল মুনতাসির ইবনুল মুতাওয়ার্কিল মানুষের হজ্জ করার ব্যবস্থা করেন। 
এ বছর মুহাম্মদ ইবৃন ইবরাহীম ইব্‌ন মুস'আব মৃত্যুমুখে পতিত হন। তার ভ্রাতুম্পুত্র মুহাম্মদ ইব্‌ন 
ইসহাক ইব্ন ইবরাহীম তাকে বিষ খাইয়ে হত্যা করে । এই মুহাম্মদ ইবরাই.- শীর্ষস্থানীয় 
আমীরদের একজন ছিলেন। 

এ বছর খলীফা মা'মূন-এর স্ত্রী বুরাম-এর পিতা হাসান ইব্‌ন সাহল আল-ওয়াীর মৃত্যুমুখে 
পতিত হন। খলীফা মা“মূন ও বূরাম-এর আলোচনা উপরে বর্ণিত হয়েছে। হাসান ইব্‌ন সাহ্‌ল 
নেতৃস্থানীয় ব্যক্তি ছিলেন। 

কেউ কেউ বলেন ঃ গায়ক ইসহাক ইব্ন ইবরাহীম এ বছর মৃত্যুমুখে পতিত হন । মহান 
আল্লাহ্‌ ভাল জানেন। | 

এ বছর আবু সাঈদ মুহাম্মদ ইব্‌ন ইউসুফ আল-মারওয়াষী আকস্মিকভাবে মৃত্যুমুখে পতিত 
হন । ফলে তার স্থলে তার ছেলে ইউসুফকে আরমিনিয়ার শাসক নিযুক্ত করা হয় । 
ইবৃন খালিদ আল-কাইসী এবং আবুস সালত আল-হারাবীও মৃত্যুমুখে পতিত হন। 


২৩৭ হিজরীর সূচনা 

এ বছর আরমিনিয়ার নায়েব ইউসুফ ইব্‌ন মুহাম্মদ ইব্‌ন ইউসুফ আরমিনিয়ার প্রধান 
কর্মকর্তাকে গ্রেফতার করে খলীফার নায়িব-এর নিকট প্রেরণ করেন। ঘটনাক্রমে এ সময়ে উক্ত 
নগরীতে ব্যাপক তুষারপাত হয়। ফলে নগরবাসী দলবদ্ধ হয়ে ছুটে গিয়ে ইউসুফ যে নগরীতে 
অবস্থান করছিলেন, সেই শহরটিকে অবরোধ করে ফেলে । ইউসুফ ইব্ন মুহাম্মদ তাদের 
মুকাবিলার জন্য বেরিয়ে আসেন। জনতা তাকে ও তার সঙ্গে থাকা বিপুল সংখ্যক মুসলমানকে 
হত্যা করে। বহু সংখ্যক মানুষ তীব্র ঠাণ্ডার প্রকোপে মৃত্যুমুখে পতিত হয়। 

খলীফা যখন এই রোমহর্ষক ঘটনাটি জানতে পারলেন, তিনি বাগা আল-কবীরকে বিপুল 
সংখ্যক সৈন্যসহ বিদ্রোহী জনতার প্রতি প্রেরণ করেন । তিনি উক্ত এলাকার যেসব লোক নগরী 
অবরোধ করেছিল, তাদের প্রায় ত্রিশ হাজার লোককে হত্যা করেন এবং বহু সংখ্যক লোককে 
বন্দী করেন। তারপর তিনি কুরুল বুসফরজান এলাকার প্রদেশের আলবাক নগরীর দিকে রওনা 
হন এবং বড় বড় বিভিন্ন শহরেও গমন করেন । তিনি বিভিন্ন রাজ্যের সংস্কার সাধন করেন এবং 
শহর ও প্রত্যন্ত এলাকাগুলোকে শক্তিশালী করেন। 

এ বছরের সফর মাসে খলীফা মুতাওয়াক্কিল কাধী ইব্‌ন আবু দাউদ আল-মুতািমী-এর উপর 
রুষ্ট হন। মুতাওয়াক্কিল তাকে দিয়ে মানুষের উপর যুলুম করাতেন। তিনি তাকে পদচ্যুৎ করে 
ইয়াহ্ইয়া ইব্‌ন আকছামকে ডেকে এনে কাষীর পদে আসীন করেন। তাকেও মানুষের উপর 
যুলুম-অত্যাচার পরিচালিত করার দায়িত্ব দেওয়া হয়। 

এ বছরের রবীউল আওয়াল মাসে খলীফা ইব্‌ন আবু দাউদ-এর সম্পত্তির উপর নজরদারির 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৫৩৫ 


লি্দেশ জারি করেন এবং তার ছেলে আবুল ওয়াসীদ মুহাম্মদকে গ্রেফতার করেন । তাকে রবীউস- 
ছনী মাসের সাতাশ তারিখ পর্যন্ত আটক রাখেন এবং সম্পদ এনে দিতে বাধ্য করেন। ফলে সে 
একলাখ বিশ হাজার দীনার এবং বিশ হাজার দীনারের সমমূল্যের মূল্যবান রত্ন এনে দেয়। 
স্ববশেষে, ষোল কোটি দিরহামের বিনিময়ে বিষয়টি নিষ্পত্তি করা হয়। এক পর্যায়ে ইব্‌ন আবু 
তন পক্ষাঘাতণগ্রস্ত হয়ে পড়েন। যেমনটি আমরা উপরে বর্ণনা করেছি। তারপর তার 
পরিবারবর্গকে লাঞ্ছিত করে সামিরা থেকে বাগদাদ পাঠিয়ে দেওয়া হয় । ইব্‌ন হারীর বলেন £ এ 
প্রসঙ্গে আবুল আতাহিয়া বলেছেন £ 

৮৯৪5 ৭৪১ ০১০ ye Uy + ১৬০৩ ৬11 ৫৬০০ ভোএ। ৪৪ ০০৫ yl 

3১1১০ 4111 55054 0555 91 te + 4১০৮০ ৩৭ ০৯৬ 451 ৪৪94৪ 

- 3৬1৩ 04311 3৩1 EA ৪5 06৮ + 6৮৮৯2 0844 ০০০15 ile IU 

“তোমার চিন্তাধারা যদি সঠিক হত এবং তোমার দৃঢ়তা প্রত্যয়দীপ্ত হত, তাহলে তুমি দীন 
চর্চায় ব্যাপৃত এবং তুমি আল্লাহ্‌র কিতাবকে মাখলুক বলা থেকে বিরত থাকতে । অজ্ঞতা- 
নর্বদ্ধিতা না থাকলে তোমার কোন ক্ষতি হত না । খুঁটি-নাটি বিষয়ে বিষয়ে অটল থাকলেই মানুষ 
ঈনের মূলের উপর প্রতিষ্ঠিত থাকতে পারে ।” 

এ বছরের ঈদুল ফিতরের দিন খলীফা আল-মুতাওয়াক্কিল আহমদ ইব্‌ন নাসর আল-খুযাঈর 
মরদেহ শূল থেকে নামিয়ে মাথা ও ধড় একত্রিত করে তার অভিভাবকদের হাতে তুলে দেওয়ার 
নির্দেশ জারি করেন । তাতে মানুষ প্রচণ্ড আনন্দিত হয় এবং তার জানাযায় বিপুলসংখ্যক লোক 
সমবেত হয় । তারা তার মরদেহ ও খাটিয়া স্পর্শ করতে শুরু করে । দিনটি ছিল শুক্রবার । তারপর 
তারা যে ডালটিতে তাকে শুলি দেওয়া হয়েছিল তার নিকট এসে সেটিকে স্পর্শ করতে লাগল 
এবং আনন্দের সাথে জনতাকে সে কাজ করতে উৎসাহ দিতে লাগল । ফলে খলীফা মুতাওয়াক্কিল 
জনগণকে এই আচরণ থেকে বিরত রাখা ও বাড়াবাড়ি বন্ধ করার নির্দেশ দিয়ে তার নায়িব-এর 
নিকট পত্র লিখেন । তারপর তিনি সর্বত্র ইল্‌মে কালাম বিষয়ে কথা বলতে নিষেধ করে এবং 
কুরআনকে মাখলুক বলা থেকে বিরত থাকার আদেশ দিয়ে ফরমান জারী করেন। সঙ্গে এই 
ঘোষণাও প্রদান করেন যে, যে ব্যক্তি ইল্মে কালাম শিক্ষা করে সে বিষয়ে কথা বলবে, মৃত্যু না 
হওয়া পর্যন্ত পাতালপুরী-ই হবে তার আবাস । খলীফা মুতাওয়াককিল জনগণকে নির্দেশ দেন, যেন 
কেউ কুরআন-সুন্নাহ ব্যতীত অন্য কিছুতে প্রবৃত্ত না হয়। তারপর তিনি ইমাম আহমদ ইব্‌ন 
হাম্বল-এর প্রতি শ্রদ্ধা নিবেদন করে তাকে বাগদাদ থেকে নিজের কাছে ডেকে পাঠান । ইমাম 
আহমদ ইবন হাম্বল তার নিকট এসে উপস্থিত হলে তিনি তাকে সম্মান করেন ও তাকে মূল্যবান 
উপটৌকন প্রদান করার নির্দেশ জারী করেন। কিন্তু, ইমাম আহমদ উপটৌকন গ্রহণ করলেন না। 
খলীফা নিজের রাজকীয় পোশাক থেকে একটি পোশাক ইমাম আহমদকে প্রদান করেন । ইমাম 
পোশাকটি লজ্জাবশত গ্রহণ করে পরিধান করে গন্তব্যে গিয়ে পৌছেই অবজ্ঞার সাথে সেটি খুলে 
ফেলেন । পোশাকটি খোলার সময় তিনি ক্রন্দন করছিলেন । মহান আল্লাহ্‌ তার প্রতি দয়া করুন। 

খলীফা মুতাওয়াক্কিল প্রতিদিন ইমামের নিকট তার বিশেষ খাবার থেকে খাবার প্রেরণ 
করতেন এবং মনে করতেন, তিনি তা থেকে আহার করছেন। কিন্তু, ইমাম আহমদ কোন 


www.almodina.com 


Contents 


৫৩৬ আল-বিদায়া ওয়ান নিহায়া 


খাবার-ই খেতেন না; বরং সেই দিনগুলোতে তিনি না খেয়ে লাগাতার রোযা রেখেছেন। তার 
কারণ হল, সে সময়ে তিনি তার পসন্দনীয় কোন খাবার পাননি । তবে তার ছেলে সালিহ ও 
আবদুল্লাহ্‌ উক্ত উপঢৌকন গ্রহণ করতেন। কিন্তু, তিনি তা জানতেন না। সে সময়ে যদি তারা 
শীঘ্র বাগদাদ ফিরে না আসতেন, তাহলে ইমাম আহমদ অনাহারে মৃত্যুবরণ করার আশংকা ছিল। 

খলীফা মুতাওয়ার্কিল-এর. আমলে হাদীস শাস্ত্রের বেজায় উন্নতি সাধিত হয় । মহান আল্লাহ্‌ 
তাকে ক্ষমা করুন। তিনি ইমাম আহমদ-এর সঙ্গে পরামর্শ না করে কাউকে গভর্নর নিযুক্ত 
করতেন না। ইব্‌ন আবূ দাউদ-এর স্থলে ইয়াহ্ইয়া ইব্‌ন আকছাম-এর বিচারকের পদে নিযুক্তি 
তারই পরামর্শে হয়েছিল। এই ইয়াহইয়া ইব্‌ন আকছাম হাদীস শাস্ত্রের ইমাম প্রখ্যাত আলিম 
ফিকাহ্‌, হাদীস ও ফকীহদের একজন । তার-ই পক্ষ থেকে হিব্বান ইব্‌ন বিশ্রকে পূর্বাঞ্চলের ও 
সাওয়ার ইব্‌ন আবদুল্লাহ্‌কে পশ্চিমাঞ্চলের বিচারক নিযুক্ত করা হয়েছিল । তারা উভয়েই কানা 
ছিলেন। ইব্‌ন আবূ দাউদ-এর কোন এক অনুসারী এ ব্যাপারে বলেন- 


CALE ৩৪ 25৩০1 ৮৮৬ + anal ll 2০ ০ 
০০০৮] 25 ৮৮০51 ES + ভিউ ১2511 iil (৬ 

০১৩ ০০1৬১ ৬ ০১৪] + Lil) 9৯ ০ late Ps 

95 5580541195558 + 55305 55553555188 

zs SLAM SAI + 2 dp 005941003৮৪ 
আমি দুই বিচারকের বিস্ময়কর অবস্থা দেখেছি, যারা দুই প্রান্তের একটি উপাখ্যান । তারা 
অন্ধত্বকে লম্বালম্বিভাবে দুইভাগে বিভক্ত করে নিয়েছে, যেমনটি বন্টন করে নিয়েছে দুই প্রান্তের 
বিচারের পদকে । তাদের কেউ মাথা দোলালেই অনুমান করা যায় যে, তিনি উত্তরাধিকার ও ধানের 
প্রতি মনোনিবেশ করবেন । যেন তুমি তার উপরে একটি মটকা রেখেছ, যার ছিদ্রটা তুমি তোমার 
একটি চোখ দ্বারা খুলে রেখেছ। বিচারের কার্যক্রম যখন দুইজন একচোখা মানুষের দ্বারা শুরু 

হবে, তখন ইয়াহ্ইয়ার মৃত্যুর পর তারা দুনিয়াটাকে ধ্বংস-ই করে ফেলবে । | 
আলী ইব্ন ইয়াহ্‌ইয়া আল-আরমানী এ বছর সায়িকার যুদ্ধ করেন এবং হিজাযের আমীর 
আলী ইব্ন ঈসা ইব্ন জা‘ফর ইব্‌ন আবূ জা“ফর মানুষকে হজ্জ করান। এ বছর হাতিম 
আল-আসাম্ম ইনতিকাল করেন। এ বছর আরো যারা ইনতিকাল করেন, তারা হলেন আবদুল 
আ'লা ইব্‌ন হাম্মাদ, উবায়দুল্লাহ্‌ ইব্‌ন মু'আব আল-আম্বারী ও আবূ কামিল আল-ফুযাইল ইবনুল 
হাসান আল-জাহদারী । ্‌ 

: ২৩৮ হিজরীর সূচনা 

এ বছরের রবীউল আওয়াল মাসে বাগা তাফলীস শহর অবরোধ করে । বাহিনীর অগ্রভাগের 
দায়িত্বে ছিল যীরাক আত-তুকী । তাকলীসের শাসনকর্তা ইসহাক ইবন ইসমাঈল বেরিয়ে এসে 
তার সঙ্গে যুদ্ধে লিপ্ত হন। কিন্তু, বাগা তাকে বন্দী করে ফেলে এবং তাকে মেরে ফেলার নির্দেশ 
দেয়। অবশেষে ইসহাককে শুলিতে চড়িয়ে হত্যা করা হয়। তারপর বাগা তেলে আগুন ধরিয়ে 


www.almodina.com 


Contents 


.আল-বিদায়া ওয়ান নিহায়া ৫৩৭ 


নগরীতে ছড়িয়ে দেওয়ার নির্দেশ দেয়। সেই নগরীর অধিকাংশ বাড়ি-ঘর ছিল দেবদারু জাতীয় 
কের তৈরি । সেগুলো আগুনে পুড়ে যায় এবং প্রায় পঞ্চাশ হাজার মানুষ অগ্নিদগ্ধ হয়ে প্রাণ 
হারায় । দুইদিন পর আগুন নিভে যায়। কেননা, দেবদারু কাঠের আগুন বেশি সময় স্থায়ী হয় না। 
তরপর শহরে সৈন্যরা প্রবেশ করে তারা অবশিষ্ট অধিবাসীকে বন্দী করে ও পশুপাল ছিনিয়ে নেয়। 


তারপর বাগা অপর এক নগরীতে প্রবেশ করে, যার অধিবাসীরা আরমিনিয়ার নায়িব ইউসুফ 
ইব্‌ন মুহাম্মদ ইবৃন ইউসুফ হত্যাকারীকে সাহায্য করেছিল । বাগা ইউসুফ হত্যার প্রতিশোধ গ্রহণ 
করে এবং যারা তার উপর বাড়াবাড়ি করে তাদেরকে শাস্তি প্রদান করে । 

এ বছর শ’তিনেক ফিরিঙ্গী মিসরের উদ্দেশ্যে দিমইয়াতের দিক থেকে আত্মপ্রকাশ করে । 
তারা আকম্মিকভাবে মিসরে প্রবেশ করে তার বিপুলসংখ্যক অধিবাসীকে হত্যা করে, জামে' 
মসজিদ ও মিম্বর জ্বালিয়ে দেয় এবং প্রায় ছয়শ মহিলাকে বন্দী করে, যাদের একশ পচিশজন হল 
মুসলিম, অন্যরা কিব্তী । তারা বিপুল পরিমাণ মাল-সম্পদ ও অস্ত্রশস্ত্র ছিনিয়ে নেয় । তাদের ভয়ে 
মানুষ চতুর্দিকে পালিয়ে যায়। তানীস সমুদ্রে নিমজ্জিত হয়ে যারা প্রাণ হারায়, তাদের সংখ্যা 
বন্দীদের চেয়ে বেশী । তারা সদন্তে ফিরে যায়। কেউ তাদের পশ্চাধাবন করেনি । তারা নিজ 
এলাকায় গিয়ে পৌছে। 


এ বছর আলী ইব্‌ন ইয়াহ্ইয়া আল-আরমানী সায়িকায় যুদ্ধ করেন এবং বিগত বছর যে 
আমীর লোকদেরকে হজ্জ করিয়েছিলেন, তিনি এ বছরও মানুষকে হজ্জ করান। 

এ বছর বিখ্যাত আলিম ও মুজতাহিদ ইসহাক ইব্‌ন রাহ্ওয়াই, বিশ্র ইবনুল ওয়ালীদ 
ইবনুল বুরজামী ও মুহাম্মদ ইব্ন আবুস্‌ সারী আল-আসকালানী মৃত্যুমুখে পতিত হন। 


২৩৯ হিজরীর সূচনা 
এ বছর খলীফা মুতাওয়াক্কিল পোশাকে তারতম্য বিধানের ক্ষেত্রে যিশ্মিদের উপর আরো 
কঠোরতা আরোপ করেন এবং ইসলামের যুগে নির্মিত গির্জাগুলো ভেঙ্গে ফেলার ব্যাপারে 
জোরালো নির্দেশ প্রদান করেন । এ বছর মুতাওয়ান্কিল আলী ইবনুল জুহ্‌মকে খুরাসানে দেশান্তরিত 
করেন। এ বছর ঘটনাক্রমে নাসারাদের শু“আনীন ও নওরোজ একই দিনে অনুষ্ঠিত হয়। দিনটি 
ছিল যুল-কাদা মাসের বিশ তারিখ রবিবার । নাসারাগণ ধারণা করে, ইসলামের যুগে এ বছর 
ব্যতীত অন্য কোন বছর এমনটি ঘটেনি। 


এ বছর পূর্বোল্লিখিত আলী ইব্‌ন ইয়াহ্ইয়া সায়িকার যুদ্ধ করেন এবং পবিত্র মক্কার গভর্নর 
আবদুল্লাহ্‌ ইবৃন মুহাম্মদ ইব্‌ন দাউদ মানুষকে হজ্জ করান। 

ইব্‌ন জারীর বলেন £ এ বছর আবুল ওয়ালীদ মুহাম্মদ ইব্নুল কাধী আহমদ ইব্‌ন আবু দাউদ 
আল-আয়াদী আল-মু'তাযিলী মৃত্যুমুখে পতিত হন। 

আমার মতে £ এ বছর আরো যারা মৃত্যুমুখে পতিত হন তাদের উল্লেখযোগ্য কয়েকজন 
হলেন দাউদ ইব্ন রশীদ, দামেশক-এর মুতাওয়ায্যিন সাফওয়ান ইবৃন ছালিহ, আবদুল মালিক 
ইব্‌ন হাবীব আল-ফকীহ্‌ আল-মালিকী, তাফসীর ও বিখ্যাত মুসনাদ বিশারদ উসমান ইব্‌ন আবু 


আল-বিদায়া ওয়ান নিহায়া (১০৯৬) হাঁচ৮109.০010 


Contents 


৫৩৮ আল-বিদায়া ওয়ান নিহায়া 


শায়বা, মুহাম্মদ ইবৃন মিহরাম আর-রাযী, মাহমূদ ইবৃন গায়লান ও ওহাব ইবৃন মুসাব্বিহ। এ বছর 
যারা মৃত্যুমুখে পতিত হন তাদের একজন হলেন- 


আহমদ ইব্‌ন আসিম আল-আনতাকী 

আবূ আলী । বক্তা, দুনিয়াবিমুখ ও আবিদ । দুনিয়া বিমুখিতা ও হৃদয় সম্পর্কিত বিষয়াদির 
ব্যাপারে তার সুন্দর সুন্দর কথা আছে। আবূ আবদুর রহমান আস-সুলামী বলেন £ঃ আহমদ ইব্‌ন 
আসিম আল-হারিস মুহাসিবী ও বিশর আল-হাফীর স্তরের মানুষ ছিলেন। তীক্ষ্ম ধী-শক্তির কারণে 
আবু সুলায়মান আদ-দারানী তাকে ‘হৃদয়ের গুপ্তচর’ নামে অভিহিত করতেন। 

তিনি মু'আবিয়া আয-যারীর ও তীর সমপর্যায়ের লোকদের থেকে হাদীস বর্ণনা করেছেন। 
তার থেকে হাদীস বর্ণনা করেছেন আহমদ ইবনুল হাওয়ারী, মাহমূদ ইব্‌ন খালিদ ও আবু যুর“আ 
দামেশৃকী প্রমুখ । 

আহমদ ইবনুল হাওয়ারী তার থেকে বর্ণনা করেন, তিনি মুখাল্লাদ ইবনুল হুসায়ন ও হিশাম 
ইব্‌ন হাস্সান সূত্রে বর্ণনা করেন যে, আমি একদিন হাসান আল-বসরীর নিকট গমন করলাম । 
তখন তিনি উপবিষ্ট ছিলেন। সময়টা ছিল রাতের শেষ প্রহর । আমি বললাম ঃ হে আবু সাঈদ ! 
আপনার মত মানুষ এই সময়ে বসে আছেন ? তিনি বলেন £ আমি উযূ করে নামায পড়ার ইচ্ছা 
করেছিলাম । কিন্তু, আমার নফ্স তা অস্বীকার করল। অপরদিকে নফ্স ঘুমাতে ইচ্ছা করল আর 
আমি তা অস্বীকার করলাম । 

তাঁর উত্তম বাণীসমূহের কয়েকটি নিনরূপ £ 

* তুমি যখন তোমার হৃদয়ের শুদ্ধি কামনা করবে, তখন তোমার অঙ্গ-প্রত্যঙ্গের হিফাযতের 
মাধ্যমে সে কাজে সাহায্য কামনা করবে। 

* সস্তা গনীমতের একটি হল, তুমি তোমার অবশিষ্ট জীবনকে পরিশুদ্ধ করে ফেল ; তাহলে 
তোমার অতীত জীবনের পাপরাশি ক্ষমা করে দেওয়া হবে। 

* সামান্য বিশ্বাস তোমার হৃদয় থেকে সমস্ত সন্দেহ দূর করে দেয়। পক্ষান্তরে সামান্য 
সন্দেহ তোমার হৃদয় থেকে সমস্ত বিশ্বাস দূর করে দেয়। 

* যে ব্যক্তি মহান আল্লাহ্র সঙ্গী হয়ে যায় সে সেই বস্তুকে বেশী জানে, যা সবচেয়ে বেশী 
ভয়ংকর। 

* দুনিয়াতে তোমার উত্তম সঙ্গী হল চিন্তা । চিন্তা দুনিয়ার সম্পর্ক ছিন্ন করে তোমাকে 
আখিরাতের সঙ্গে জুড়ে দেয়। 

তার কয়েকটি কবিতা নিম্নরূপ ৪ 


al ৪০৮৭ ০০৯৪ ০০ ASU + ie 0055 ৩৪০ ৪] 0615 


Il ES ১1558150443 + lbs dll ১৪৪ AUK yy 


www.almodina.conf 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৫৩৯ 


“আমি ইচ্ছা পোষণ করেছি ; কিন্তু দৃঢ় প্রত্যয় গ্রহণ করিনি। যদি আমি সত্যবাদী হতাম, 
তাহলে দৃঢ় সিদ্ধান্তে উপনীত হতাম । কিন্তু দুধ ছাড়ানো তো কঠিন কাজ। 
আমার যদি বুদ্ধিমত্তা ও বিশ্বাসীর বিশ্বাস থাকত, তাহলে আমি সরল-সঠিক পথ থেকে বিচ্যুৎ 


হতাম না। হায় আমার যদি সুলৃক ব্যতীত অন্য কাজে প্রবৃত্তি থাকত । কিন্তু, আমি তকদীর থেকে 
সরি কিভাবে?” 


তিনি আরো বলেন ঃ 
Jab Gai Liles ৯০৮৯ 03355 05522 
05503154১11 39৩ + 0815 GAS sel ৮5135 
3315 ale Lesley + ৩০৯ 98031 od Gall ili 
০১588051১৮০ ৫০৪ 0০৩ + ০২৬৯1 05915 WE ৫১১৪ 
“আমরা কিংকর্তব্যবিমূঢ়, বিস্মিত ! আমরা সত্য সন্ধানী । কিন্তু সত্যের কোন পথ আমরা 
পাচ্ছি না। প্রবৃত্তির উপকরণ আমাদের জন্য হালকা । পক্ষান্তরে, প্রবৃত্তি বিরোধী উপকরণ অতিশয় 
ভারী। সভ্যতা আজ সর্বত্র অনুপস্থিত । আজ সত্যের পক্ষে প্রমাণ খুঁজে পাওয়া দুষ্কর । আমরা 


এমন কোন ভীতি প্রদর্শকারীকে দেখছি না, যার মাধ্যমে ভয় আমাদের উপর চেপে বসবে । আর 
এমন ব্যক্তিকেও খুঁজে পাচ্ছি না যে নিজ বক্তব্যে সত্যবাদী” । 


তিনি আরো বলেন $ 
৮১০১০৪। ০৩০০ ০৪0৬৩ + ৮০১৫ ১০৪। 055 ৪.০ ১৩১ 
৮৮৩ 3৮০ 0101 ০০৫ 0৫৩ + 0০৯ ১০০৪ ০০41৯ 0০ 
- ৮৮৪ ১৬ ৩ 4৮৮৮৪ Soll + LAU ০৩ 29101 

“তুমি নিজের সঙ্গে কোমল আচরণ কর। সব কিছুই একদিন নিঃশেষ হয়ে যাবে । তুমি 
নিজের থেকে চিন্তার পাহাড়কে দূরে সরিয়ে দাও ; তা দূর হয়ে যাবে । সকল বিপদের পর-ই 
প্রশস্ততা আসে । যে বিপদ যখন সংকীর্ণ হয়ে যায় তারপর তা প্রশস্ত হয়ে যায় । বিপদ যত-ই দীর্ঘ 
হোক, মৃত্যু তাকে দূরীভূত করে দেয় কিংবা অচিরেই তা দূর হয়ে যায়” । 

হাফিয ইব্‌ন আসাকির আহমদ ইব্‌ন আসিম আনতাকীর দীর্ঘ জীবন-চরিত উল্লেখ করেছেন। 


কিন্তু তিনি তার মৃত্যু তারিখ উল্লেখ করেননি । আর আমি এখানে উল্লেখ করলাম অনুমানের 
ভিত্তিতে । মহান আল্লাহ্‌ ভাল জানেন। 


২৪০ হিজরীর সূচনা 
এ বছর হিমৃস-এর অধিবাসীরা তাদের গভর্নর আবুল গায়ছ মূসা ইব্‌ন ইবরাহীম আর- 
রাকিকীর বিরুদ্ধে বিদ্রোহ করে। কেননা, আবুল গায়ছ তাদের নেতৃস্থানীয় এক ব্যক্তিকে হত্যা 
করেছিলেন । প্রতিশোধে তারা তার একদল সঙ্গীকে হত্যা করে ও তাকে তাদের মধ্য থেকে 


www.almodina.com 





Contents 


৫৪8০ আল-বিদায়া ওয়ান নিহায়া 


তাড়িয়ে দেয়। ফলে মুতাওয়াক্কিল অপর এক ব্যক্তিকে আমীর নিযুক্ত করে তাদের নিকট প্রেরণ 
করেন এবং সঙ্গের দূতকে বলে দেন, যদি তারা একে গ্রহণ করে, তো ভাল । অন্যথায়, আমাকে 

ংবাদ দিবে। কিন্তু, হিম্সবাসী তাকে গ্রহণ করে নেয়। তিনি তাদের মাঝে অনেক বিস্ময়কর 
কাণ্ড করেন এবং তাদেরকে যারপরনাই অপদস্থ করেন। 

এ বছর মুতাওয়াঞ্কিল কাষী ইয়াহইয়া ইব্‌ন আকছামকে বিচারকের পদ থেকে অব্যাহতি দান 
করেন এবং তাকে আশি হাজার দীনার পরিশোধের নির্দেশ প্রদান করেন ও বসরার ভূমি থেকে 
তার প্রচুর জমি ছিনিয়ে নেন এবং তার স্থলে জা'ফর ইব্‌ন আবদুল ওয়াহিদ ইবৃন জা'ফর ইব্‌ন 
সুলায়মান ইব্‌ন আলীকে বিচারক নিযুক্ত করেন। 
বিশদিন পর মৃত্যুমুখে পতিত হন। 


আহমদ ইব্‌ন আবূ দাউদ-এর জীবন-চরিত 

আহমদ ইব্‌ন আবু দাউদ, তিনি ফারজ বা দা'্ী নামেও পরিচিত। মূলত উপনাম আয়াদী 
তিনি মু'তাযিলী মতের অনুসারী । 

ইব্‌ন খাল্লিকান-এর মতে তার বংশ পরম্পরা হলো £ আবূ আবদুল্লাহ্‌ আহমদ ইব্‌ন আবু দাউদ 
আবৃদ ইব্‌ন নাজ্ম ইব্‌ন মালিক ইব্‌ন ফাইজ ইব্‌ন মান“আ ইব্‌ন বুরজান ইব্‌ন দাউস আল-হ্যালী 

খতীব বলেন ঃ ইব্ন আবূ দাউদ প্রথমে মু'তাসিম-এর কাষী নিযুক্ত হন। পরে ওয়াছিক-এর । 
তিনি দানশীলতা, উত্তম চরিত্র ও পরম ভদ্রতার গুণে গুণান্বিত ছিলেন । কিন্তু, তিনি জাহমিয়া 
মতবাদ গ্রহণের প্রকাশ্য ঘোষণা দেন এবং বাদশাহ্‌কে খালকে কুরআন. ও পরকালে আল্লাহ্‌কে 
দেখা যাবে না প্রশ্নে জনগণকে পরীক্ষায় নিপতিত করতে প্ররোচিত করেন। 

ছাওলী বলেন ঃ বারমিকের পর তার চেয়ে বড় মর্যাদাসম্পন্ন মানুষ আর ছিলেন না । তিনি যদি 
নিজেই নিজেকে বিতর্কিত না করতেন, তাহলে সব মানুষ তার পিছনে সমবেত হত । 

ইতিহাসবিদগণ বলেন £ তিনি একশত ষাট হিজরীতে জন্মলাভ করেছিলেন । তিনি বয়সে 
ইয়াহ্ইয়া ইব্‌ন আকছাম অপেক্ষা বিশ বছরের বড় ছিলেন। 

ইব্‌ন খাল্লিকান বলেন £ তিনি ছিলেন কানসারীন নগরীর অধিবাসী । তার পিতা ব্যবসায়ী 
ছিলেন। যিনি সিরিয়া যাতায়াত করতেন । পরে তিনি ইরাক চলে যান। সে সময়ে তিনি তার এই 
ছেলেকে সঙ্গে করে ইরাক নিয়ে যান। আহমদ ইব্‌ন আবূ দাউদ বিদ্যার্জনে মনোনিবেশ করেন। 
তিনি ওয়াসিল ইব্‌ন আতার শিষ্য হিয়াজ ইবনুল আসার শিষ্যত্ব গ্রহণ করেন এবং তার থেকে 
মু'তাঘিলী মতবাদ আয়ত্ব করেন। অপর বর্ণনামতে আহমদ ইব্‌ন আবু দাউদ ইয়াহইয়া ইব্‌ন 
আকছাম-এর সাহচর্য অবলম্বন করেছিলেন এবং তার-ই থেকে ইলম অর্জন করতেন। ইব্‌ন 
খাল্লিকান কিতাবুল ওফিয়াতে তার দীর্ঘ জীবন-চরিত আলোচনা করেছেন। কোন এক কৰি তার 
প্রশংসায় বলেন $ 


৪৫ রি COO 2 
১1৩ (৪৯1০ ৮৯1 ৮৮৩ + (৮১০ 50415 4111 ০১৪০ 


www.almodina.com 


Contents 
আল-বিদায়া ওয়ান নিহায়া ৫৪১ 


“আল্লাহ্‌র রাসূল এবং খলীফাগণ আমাদের-ই থেকে । আবার আহমদ ইব্‌ন আবূ দাউদ ও 
আমাদের-ই লোক”। 


এই উক্তির জবাবে অপর এক কবি বলেছেন 8 
১০০] ০1১০৭ aN ৪০1৯১ + ০1১০ ০ ১৪০৯৬] ৩৪০ 
401 ৬০১ ১১ 1০০৩ ৯0০০ 2০৯1৩ 401 ০৬০ 
- ১133 ০21 ১১০৯ ৯৬০০৪ + ০০৪) 13111 ৮১০ (৮০ 
“নাযার বংশ নিয়ে গৌরবকারীদের বলে দাও, পৃথিবীতে তারা মানুষের সরদার । আল্লাহ্‌র 
রাসূল ও খলীফাগণ আমাদের লোক । আর আমরা বনু ইয়াদের দাবি থেকে পবিত্রতা ঘোষণা 
করছি। ইয়াদ আমাদের লোক নয়, যখন সে আহমদ ইব্‌ন আবূ দাউদ-এর' আহ্বানে সাড়া 
দিয়েছে।” 
বর্ণনাকারী বলেন £ আহমদ ইবৃন আবূ দাউদ-এর নিকট যখন এই সংবাদ পৌছে, তখন তিনি 
বলেন £ আমি যদি শাস্তি প্রদানকে অপসন্দ না করতাম, তা হলে এই কবিকে এমন শাস্তি প্রদান 
করতাম যা কেউ কাউকে দেয়নি এবং তিনি তাকে ক্ষমা করে দেন। 
জারীর ইব্‌ন আহমদ আবূ মালিক থেকে যথাক্রমে উমর ইবনুল হাসান ইব্‌ন আলী ইব্‌ন 
মালিক, আহমদ ইব্‌ন উমর আল-ওয়ায়িয ও আযহারী সূত্রে খতীব বর্ণনা করেন যে, জারীর ইব্‌ন 
আহমদ বলেন £ঃ আমার পিতা তথা আহমদ ইব্‌ন আবূ দাউদ যখন নামায পড়তেন, তখন তার 


হস্তদ্বয় আকাশপানে উত্তোলন করে তার প্রভুর সঙ্গে কথোপকথন করতেন এবং কবিতা আবৃত্তি 
করতেন £ 


old isi ১৯০১] ডেড + ০০৩ all edb 59 ৮ 
- ০১৮৯১) ২০৬ 29৮4) ৬5০৪ + Wild 0০৯০১ ely 
“তুমি একটি দুর্বল উপকরণ । কাজ-কর্মে সফলতা অর্জন করতে প্রয়োজন শক্তিশালী 


উপকরণ । আজ তোমার নিকট আমার প্রয়োজন রয়েছে। ডাক্তারকে তো ব্যাধির সময়ই তলব 
করা হয়”। . 

খতীব আরো বর্ণনা করেন যে, একদিন আবূ তামাম আহমদ ইব্‌ন আবু দাউদ-এর নিকট 
গমন করে বলেন £ঃ আপনাকে (আমার প্রতি) রুষ্ট মনে হচ্ছে ! তিনি বলেন £ মানুষ তো রুষ্ট হয় 
ব্যক্তি বিশেষর প্রতি, আপনি তো সমগ্র মানুষ । উত্তরে আবু তামাম জিজ্ঞাসা করেন, আপনি এই 
দর্শন কোথা হতে অর্জন করেছেন ? আহমদ ইব্‌ন আবূ দাউদ বললেন £ আবু নুওয়াস-এর উক্তি 
থেকে £ 


১৯1১ ৮৮ ১1০। enol + Kunin 401 ০.০ ০৯৪৭৩ 
জগতকে এক ব্যক্তির মধ্যে একত্রিত করে দেওয়া মহান আল্লাহ্‌র পক্ষে অসম্ভব নয়। 
আবূ তামাম একদিন আহমদ ইব্ন আবূ দাউদ-এর প্রশংসায় বলেছেন £ 


www.almodina.com 


Contents 
৫৪২ আল-বিদায়া ওয়ান নিহায়া 


Js mi Mall + 38506 (3৮581 

৬৭1১১ ৮০৮৯১ 1৪০৯ ০৭৩ + 9 30931 A ১৪০0৪ 

-১১০4। ৬৪755515013 + ally dic ০041 ৮৮ 
“সর্বকালের সকল দোষ-ক্রটি আহমদ ইব্ন আবূ দাউদ-এর গুণে পরিণত হয়েছে। তুমি 
জগতময় শুধু এই জন্য ভ্রমণ করেছ যে, আমার বাহন ও পাথেয় তোমার-ই দানকৃত। তোমার 
ব্যাপারে ধারণা ও আশা কতই না উত্তম । যদিও আমার বাহন শহরময় অস্থিরচিত্তে ঘুরে বেড়ায়”। 
শুনে আহমদ ইব্‌ন আবূ দাউদ তাকে জিজ্ঞাসা করেন, এই মর্ম কি তোমার নিজের উদ্ভাবিত, 


নাকি অন্য কারো থেকে গ্রহণ করেছ? আবূ তামাম বলেন £ এ আমার-ই উদ্ভাবিত । তবে সূত্রটা 
লাভ করেছি আবু নুওয়াস-এর বক্তব্য থেকে ঃ 


৮০৫5 58115551515) 2550 + ২৯৬ 0৪৪ 50431 ৩০৯ 915 
“কোনদিন যদি শব্দমালা তোমাকে ছাড়া অন্য কারো প্রশংসায় চালিত হয়, তখনো আমাদের 
উদ্দেশ্য তুমিই থাকবে” । 


মুহাম্মদ ইবনুস সাওলী বলেন ডিনার HT 
নির্বাচিত প্রশংসার কয়েকটি পঙক্তি নিম্নরূপ £ 


35501590155 ০1 20৩ ৯55৫ ০5০০ 01০০ 
০১৯০৯০1০৯৮১ 330d 5 + Luise L2G 95 1 
ALL ০০ 015 LMI + Us 11৮১০ ৫5 
৮০৪ ৬৫৯ Uy ৮০০ ০০৪ + ২4৯৩৩ ১০ Ll ALS LI 
১১০৫ 75১4 01 13৫ + SIH Y SSL ০৪৩ 
৯০ Hall ৮০০৪ Gad 01৩ 1490559৯৮21 5545 ৩1 ৪১৩ 
- ১১৩ 0151 31 2১১1৩ 4 5০৬ LADY ৩৪ ০০ Lad 
“ওহে আহমদ ! হিংসুকদের সংখ্যা অনেক । তবে যদি সন্ত্রান্ত লোকদের পরিসংখ্যান নেওয়া 
হয়, তাহলে তোমার কোন জুড়ি নেই। তুমি মর্যাদা ও গৌরবে সকলকে ছাড়িয়ে গেছ। ধনী- 
দরিদ্র নির্বিশেষে সকল মানুষ যদিও তারা আকাশ ছুয়ে যায়, তোমার মুখাপেক্ষী । চারদিক থেকে 
বুযুগী তোমার-ই নিকট এসে পৌছে। তুমি সেখানেই গমন কর, কেউ তোমাকে অতিক্রম 
করতে পারে না। তুমি ইয়াদের পূর্ণিমার চাদ, মানুষ যা অস্বীকার করে না। যেমনভাবে ইয়াদ ও 
মানুষের জন্য পূর্ণিমার চাদ। তুমি বিনয়বশত নিজেকে আমার দাবী করা থেকে বিরত রয়েছ। 
বস্তুত যাদেরকে আমীর উপাধিতে ভূষিত করা হয়ে থাকে, তুমি তাদের আমীর । এমন কোন হাত 


নেই, যা তোমার প্রতি প্রসারিত হয় না। এমন কোন মর্যাদাও নেই, যা তোমার প্রতি অঙ্গুলি নির্দেশ 
করে না”। 


www.almodina.com 


Contents 
-আল-বিদায়া ওয়ান নিহায়া ৫৪৩ 


আমার মতে কবি এই পংক্তিগুলো বহু ভুল করেছে এবং অনেক জঘন্য উক্তি করেছে। 
একজন দুর্বল ও অসহায় সৃষ্টির ক্ষেত্রে এরূপ বিশ্বাস পোষণ করা বিভ্রান্তিকর এবং সংশ্লিষ্ট ব্যক্তি 
জাহান্নামী বলেই আমি মনে করি।” 

ইব্‌ন আবু দাউদ একদিন এক ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন ৪ তুমি আমার নিকট চাও না কেন? 
জবাবে লোকটি বলল ঃ তার কারণ হল, আমি যদি আপনার নিকট প্রার্থনা করি, তাহলে আমাকে 
আপনার দানের মূল্যও পরিশোধ করতে হবে । ইব্‌ন আবূ দাউদ বলেন ঃ তুমি সত্য বলেছ এবং 
তার নিকট পাচ হাজার দিরহাম পাঠিয়ে দেন। 

ইবনুল আরাবী বলেন £ এক ব্যক্তি ইব্‌ন আবু দাউদ-এর নিকট আরোহণের জন্য একটি গাধা 
প্রার্থনা করে। ইব্‌ন আবূ দাউদ বলেন ঃ ওহে গোলাম ! একে একটি গাধা, একটি খচ্চর, একটি 
টাট্রু ঘোড়া ও একটি দাসী দিয়ে দাও । আরো বলেন £ আমার জানা মতে যদি বহনযোগ্য আরো 
কিছু থাকত, আমি অবশ্যই তোমাকে তাও দান করতাম । 

খতীব তার সনদসহ একদল লোক থেকে এমন কতিপয় বর্ণনা উদ্ধৃত করেছেন, যা তীর 
মহানুভবতা, বাগ্নীতা, শিষ্টাচার, সহনশীলতা, মানুষের সমস্যার সমাধানে প্রতিযোগিতা ও 
খলীফাদের নিকট তার সুমহান মর্যাদার প্রমাণ বহন করে। 

তিনি মুহম্মদ আল-মাহদী আল-ওয়াছিক থেকে বর্ণনা করেন, জনৈক প্রধান ব্যক্তি ওয়াছিক-এর 
নিকট গমন করে সালাম প্রদান করে। কিন্তু, ওয়াছিক তার সালামের জবাব তো দিলেনই না, বরং 
বলেন, এ:/০ «411. ১ (আল্লাহ্‌ তোমার উপর শান্তি বর্ষণ না করুন ) লোকটি বলল ঃ হে 
আমীরুল মু'মিনীন ! আপনার শিক্ষক আপনাকে যা শিক্ষা দিয়েছেন তা খুবই মন্দ। আল্লাহ্‌ 
তা'আলা ইরশাদ করেন ঃ 


+ e319 ৩ 


OS, 01 ie LLL Id Las ED I 

তোমাদেরকে যখন অভিবাদন করা হয়, তখন তোমরাও তা অপেক্ষা উত্তম প্রত্যাভিবাদন 
করবে অথবা তারই অনুরূপ করবে (সূরা নিসা £ ৮৬) । 

কিন্তু আপনি উত্তম প্রত্যাভিবাদন তো করলেনই না, অনুরূপ অভিবাদনও করেননি ৷ শুনে ইব্‌ন 
আবু দাউদ বলেন ঃ আমীরুল মু'মিনীন ! লোকটি মুতাকাল্লিম । আমীরুল মু'মিনীন বলেন ঃ তুমি 
তার সঙ্গে বিতর্ক কর। ইব্‌ন আবূ দাউদ বলেন £ হে শায়খ! কুরআন করীম সম্পর্কে আপনার 
অভিমত কী ? কুরআন কি সৃষ্ট ? শায়খ বলেন £ আমার সঙ্গে আপনি ন্যায় বিচার করলেন না। প্রশ্ন 
তো আমার করার কথা । ইব্‌ন আবু দাউদ বলেন ঃ আচ্ছা আপনি বলুন। শায়খ বলেন £ এই যে 
বিষয়টি আপনি বলছেন, আল্লাহ্‌র রাসূল (সা), আবূ বকর, উমর, উসমান ও আলী (রা) তা শিক্ষা 
দিয়েছেন কি না ? ইব্‌ন আবূ দাউদ বলেন ঃ না তারা শিক্ষা দেননি । শায়খ বলেন ঃ তাহলে 
আপনি এমন একটি বিষয় জানেন, যা তারা শিক্ষা দেননি ? শুনে ইব্‌ন আবু দাউদ লজ্জিত ও 
নিরুত্তর হয়ে গেলেন। পরে তিনি বলেন ঃ মাফ করুন তারা বরং তা শিক্ষা দিয়েছেন। শায়খ 
বলেন ঃ তাহলে আপনি যেভাবে মানুষকে তার প্রতি আহ্বান জানাচ্ছেন, তারা কেন আহ্বান 
জানাননি ? তারা যা সংবরণ করতে পেরেছেন, আপনি তা কেন সংবরণ করতে পারছেন না । শুনে 
ইব্‌ন আবূ দাউদ লজ্জিত ও নিশ্চুপ হয়ে যান এবং ওয়াছিক শায়খকে প্রায় চারশ দীনার পুরস্কার 


www.almodina.com 


Contents 


৫৪৪ আল-বিদায়া ওয়ান নিহায়া 


প্রদানের নির্দেশ দান করেন । কিন্তু, শায়খ তা গ্রহণ করলেন না। মাহদী বলেন £ পরে আমার 
পিতা ঘরে এসে চীৎ হয়ে শুয়ে পড়েন এবং শায়খের বক্তব্য মনে মনে আওড়াতে থাকেন ও “তারা 
যা সংবরণ করতে পেরেছেন। আপনি তা সংবরণ করতে পারলেন না’ উক্তিটি বলতে লাগলেন । 
তারপর তিনি শায়খকে ছেড়ে দেন এবং চারশ দীনার উপঢৌকন দিয়ে নিজ দেশে পাঠিয়ে দেন। 
এই ঘটনার পর ইব্‌ন আবু দাউদ তার চোখ থেকে পড়ে যান এবং তারপরে আর কাউকে 
পরীক্ষায় নিপতিত করেননি । . 
খতীব তার ইতিহাস গ্রন্থে এই বর্ণনাটি এমন সনদে উল্লেখ করেছেন, যাতে কিছু অপরিচিত 
রাবী রয়েছেন। তিনি বিস্তারিতভাবে কাহিনীর বিবরণ দিয়েছেন। 
ছা*লাব বর্ণনা করেন যে, আবু হাজ্জাজ আল-আরাবী ইব্‌ন আবু দাউদ সম্পর্কে নিম্নোক্ত 
পউক্তিগুলো আবৃত্তি করেছেন £ - 
১/১3০| ৮৪৯ এ০০5। ০০ ৮১০১৬ + ১135 ৬৪ ০21 0০851 ৫১ 
১.৯ ১ ৩৮০ 55 এ 0 + GE 95 এ৪০ (৫ ০৯০৩ 
১০41 ১৯৯ dl ১৩৮১৯ ৬০ + pls Ji 4 
১১ ১৯৯৫ 81 AS + 0৮০৮০ Ll ভোট my 
০3051 00532101585 ক dos cal al ১১৮1 
“তুমি দীনকে উল্টে দিয়েছ, হে ইব্‌ন আবূ দাউদ ! যে তোমার অনুগত করেছে, সে মুরতাদ 
হয়ে গেছে। তুমি ধারণা করেছ, মহান আল্লাহ্‌র কালাম সৃষ্ট । আচ্ছা, তুমি কি পুনরুথিত হয়ে 
তোমার প্রভুর নিকট উপস্থিত হবে না । কুরআন মজীদ তো মহান আল্লাহ্র সেই কালাম, যাকে 
তিনি ইল্ম সমৃদ্ধ করে জিবরীল-এর মাধ্যমে শ্রেষ্ঠ মানুষের প্রতি নাযিল করেছেন । যে ব্যক্তি 
তোমার মেহমান হওয়ার মানসে তোমার দ্বারে দিনাতিপাত করল, সে এ ব্যক্তির ন্যায়, যে পাথেয় 
ব্যতীত বনে ঢুকে পড়ে । হে ইবৃন আবু দাউদ ! আমি ইয়াদী গোত্রের মানুষ, একথা বলে তুমি 
একটি উত্তম উক্তি করেছ।” 


খতীব কাষী আবুস্তাবীব তাহির ইবৃন আবদুল্লাহ্‌ তাবারী বর্ণনা করেন, মু'আফী ইব্‌ন যাকারিয়া 
আল-জারীরী ইবৃন আবু দাউদকে গালাগাল করে নিম্নোক্ত পঙক্তিটি আবৃত্তি করেছেন ৪ 


323১5 কত Lye এ ০৩ + ১৪০ ০]। ০৮০০ iA ৪৪ 555 এ 

“তোমার অভিমত সঠিক নয় এবং আল্লাহ্‌ তোমাকে তোমার প্রত্যয় বাস্তবায়নের তাওফীক না 
দিন।” এই কবিতাগুলো উপরে উল্লেখিত হয়েছে। 

খতীব আহমদ ইবনুল মুআফ্ফাক মতান্তরে ইয়াহ্ইয়া আল-জালা থেকে বর্ণনা করেন যে, 
তিনি বলেন 8 

ওয়াকিফী গোত্রের এক ব্যক্তি খাল্‌কে কুরআন বিষয়ে আমার সঙ্গে বিতর্কে লিপ্ত হয়। 
লোকটি আমার সঙ্গে অপ্রীতিকর আচরণ করে । রাতে আমি আমার স্ত্রীর নিকট ফিরে আসি | স্ত্রী 
আমার জন্য রাতের খাবারের ব্যবস্থা করে। কিন্তু, আমি কিছুই খেতে পারলাম না। আমি ঘুমিয়ে 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৫৪৫ 


পড়লাম । স্বপ্নে দেখলাম, রাসূলুল্লাহ্‌ (সা.) জামে‘ মসজিদে অবস্থান করছেন। তথায় বেশ কিছু 
লোকের সমাগম, যার মধ্যে আহমদ ইব্‌ন হাম্বল এবং তার অনুসারীরা রয়েছেন। রাসূলুল্লাহ্‌ (সা.) 
৮4১ (৫১১২০ '১0 (যদি তারা এগুলোকে প্রত্যাখ্যাত ও করে) আয়াতাংশটি পাঠ করে ইব্‌ন 
আবু দাউদ-এর দলের” প্রতি ইঙ্গিত করেন এবং 5, Cys tp Ok 
(তবে আমি তো এক সম্প্রদায়ের প্রতি এগুলোর ভার অর্পণ করেছি, যারা এগুলো প্রত্যাখ্যান 
করবে না।) এই আয়াতাংশ পাঠ করে আহমদ ইব্‌ন হাম্বল ও তার অনুসারীদের প্রতি ইঙ্গিত 
করেন। 

কেউ কেউ বলেন £ আমি স্বপ্নে দেখলাম, এক ব্যক্তি বলছে, এই রাতে আহমদ ইব্‌ন আবু 
দাউদ ধ্বংস হয়ে গেছেন। আমি জিজ্ঞাসা করলাম, তার ধ্বংস হওয়ার কারণ কী ? বলল ঃ তিনি 
মহান আল্লাহ্‌কে নিজের উপর রুষ্ট করেছেন । ফলে মহান আল্লাহ্‌.সাত আসমানের উপর থেকে 
তার প্রতি রুষ্ট হয়েছেন। 

কেউ বলেন ঃ যে রাতে ইব্‌ন আবু দাউদ মৃত্যুমুখে পতিত হন সে রাতে আমি স্বপ্নে 
দেখলাম, মানুষ ব্যাপকভাবে আগুন প্ৰজ্বলিত করেছে । তা থেকে শিখা উখিত হয়েছে । আমি 
জিজ্ঞাসা করলাম, এটা কী ? বলা হুল ৪ ইব্‌ন আবু দাউদ-এর জীবনাবসান ঘটেছে । আহমদ ইব্‌ন 
আবূ দাউদ এ বছরের মুহাররম মাসের তেইশ তারিখ শনিবার দিন মৃত্যুমুখে পতিত হন। তার 
ছেলে আববাস তার নামাযে জানাযার ইমামতি করেন । বাগদাদে তারই বাড়িতে তাকে দাফন করা 
হয়। মৃত্যুর সময় তার বয়স ছিল আশি বছর। মৃত্যুর চার বছর আগে তাকে পক্ষাঘাত রোগে 
আক্রান্ত করে শাস্তি প্রদান করেন৷ এ বছরগুলোতে তিনি শয্যাশায়ী হয়ে পড়ে থাকেন যে, দেহের 
কোন একটি অঙ্গ নাড়াচাড়া করতে পারতেন না । আর আল্লাহ্‌ তাকে খাদ্য, পানীয় ও বিবাহের স্বাদ 
ইত্যাদি থেকে বঞ্চিত করে রাখেন। 
_ এক ব্যক্তি আহমদ ইব্‌ন আবূ দাউদ-এর নিকট গিয়ে বলল ঃ আল্লাহ্‌র শপথ ! আমি আপনার 
ইয়াদাত করতে আসিনি । আমি এসেছি, আপনার প্রতি সমবেদনা জ্ঞাপন করতে । আমি সেই 
আল্লাহ্‌র প্রশংসা করছি, যিনি আপনাকে আপনারই দেহের মধ্যে কারাবদ্ধ করেছে, যা শান্তিতে 
আপনার জন্য যে কোন কারাগার অপেক্ষা কষ্টদায়ক । তারপর লোকটি তাকে এই বদদু'আ করতে 
করতে বেরিয়ে যায় যে, মহান.আন্লাহ্‌ তার বিপদ যেন না কমিয়ে বরং বাড়িয়ে দেন। ফলে তার 
রোগ আরো বেড়ে যায় । তাছাড়া গত বছর-ই তার থেকে বিপুল পরিমাণ সম্পদ ছিনিয়ে নেওয়া 
হয়েছে। যদি তিনি শাস্তি সহ্য করতেন, তাহলে মুতাওয়ার্কিল তার উপর আরো শাস্তি আরোপ 
করতেন। | 


ইব্‌ন খাল্লিকান বলেন £ আহমদ ইব্‌ন আবূ দাউদ একশ ষাট হিজরীতে জন্মগ্রহণ করেছেন। 
আমার মতে এই হিসাবে আহমদ ইব্‌ন আবু দাউদ, আহমদ ইবৃন হাম্বল ও ইয়াহ্‌ইয়া ইব্‌ন 
আকছাম অপেক্ষা বয়সী ছিলেন। ইব্‌ন খাল্লিকান উল্লেখ করেছেন ইব্‌ন আকছাম খলীফা 
মামূন-এর সঙ্গে ইব্‌ন আবু দাউদ-এর সম্পর্ক স্থাপনে মধ্যস্থতা করেছেন। মৃত্যুর সময় খলীফা 
মা'মূন তার ব্যাপারে তদীয় ভাই মু'তাসিম-এর নিকট অসিয়ত করে যান, যার ভিত্তিতে মু'তাসিম 
তাকে বিচারক নিয়োগ করেন । উজীর ইবনুয যায়যাত তার প্রতি বিদ্বেষ পোষণ করতেন । দু'জনের 
মাঝে বিরোধ-বিসংবাদ বিরাজ করছিল । খলীফা মু'তাসিম তাকে ছাড়া কোন সিদ্ধান্ত গ্রহণ 


আল-বিদায়া ওয়ান নিহায়া (১০ম খণ্ড)__৬৯ 


www.almodina.com 





Contents 
৫৪৬ আল-বিদায়া ওয়ান নিহায়া 


করতেন না । তিনি ইব্‌ন আকছামকে পদচ্যুত করে তার স্থলে তাকে কাষী নিযুক্ত করেন । পরবর্তী 
সমস্যাবলীর এটিই ছিল মূল ভিত্তি । যে ফিতনা মানুষের সম্মুখে অপরাপর ফিতনার দ্বার উন্মোচন 
করেছিল, এটি-ই ছিল সেই ফিতনা । 

পরে ইবৃন খাল্লিকান উল্লেখ করেন যে, আহমদ ইব্‌ন আবূ দাউদকে পক্ষাঘাতও আক্রমণ 
করেনি, তার সম্পদও ছিনিয়ে নেওয়া হয়নি। তবে তার ছেলে আবুল ওয়ালীদ' থেকে বার লাখ 
দীনার ছিনিয়ে নেওয়া হয়েছিল এবং সে তার পিতার এক বছর আগে মৃত্যুমুখে পতিত হয়। ইব্‌ন 
আসাকির আহমদ ইব্‌ন আবূ দাউদ-এর জীবন-চরিতে বিস্তারিত ও খোলামেলা আলোচনা 
করেছেন। লোকটি ছিলেন সুসাহিত্যিক, স্পষ্টভাষী, মহানুভব, দানবীর ও প্রশংসাই । তিনি 
অকাতরে দান করতেন এবং সঞ্চয়ের পরিবর্তে বিলিয়ে দেওয়াকে প্রাধান্য দিতেন। ইবৃন 
আসাকির উল্লেখ করেছেন যে, একদিন তিনি ওয়াসিক-এর বের হওয়ার অপেক্ষায় সঙ্গীদের নিয়ে 
উপবিষ্ট ছিলেন । সে সময় তিনি বলেনঃ এই পউক্তি দু'টি আমাকে চমৎকৃত করে থাকে ঃ 


৬০০ ৩৯ এ এ ০৪৯ + ১৮০ ৫৯৯৪ 0৬ ৩ ৯৮০০ ৪1৩ 
58510501510551158211858512557851556 
“কারো চোখের দৃষ্টিতেই যদি একজন নারী গর্ভবতী হত, তাহলে সে আমার দৃষ্টিতে গর্ভবতী 


হয়ে যেত। যদি চোখের দৃষ্টিতেই সে নয় মাসে সন্তান প্রসব করে, তাহলে তার সেই সন্তান 
আমার ৷” 


এ বছর মৃত্যুমুখে পতিত হয় বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে যারা, তাদের একজন হলেন বিখ্যণ্ত 
ফকীহ্‌ আবু ছাওর ইবরাহীম ইব্‌ন খালিদ আল-কালবী । 
ইমাম আহমদ বলেন £ আমাদের মধ্যে তিনি ছাওরীর অনুসারীদের একজন । এ বছর আরো 
বিখ্যাত মালেকী ফকীহ আবদুস সালাম ইব্‌ন সাঈদ- যিনি সাহনুন অভিধায় ভূষিত, আবদুল ওয়াহিদ 
ইব্ন গিয়াস, শায়খুল আয়্যিমা ওয়াস সুন্নাহ্‌ কুতায়বা ইব্‌ন সাঈদ । আবদুল্লাহ্‌ ইবৃন তাহির-এর 
লেখক ও কবি আবুল উমাই ছিল আবদুল্লাহ্‌ ইব্‌ন খালিদ। ইনি একজন ভাষাবিদ ছিলেন। এ 
বিষয়ে তার বেশক'টি গ্রন্থ রয়েছে, ইব্‌ন খাল্লিকান যার কয়েকটি উল্লেখ করেছেন । আবদুল্লাহ্‌ 
ইব্‌ন তাহির-এর প্রশংসা রচিত তার কয়েকটি কাব্য নিম্নরূপ £ 
ply Snail 411) ১৪০ Slag ক 48৬৯ 5৩591 0৮856 
ES sll EAS + Hs Jas ০৪ ৬১৯৯ SG 
cls ৮৯ ০1১ ৮৮৪৫৩ ০৮০1৪ + 18511 is kes Jal 
(555 ০৯1৪ os ৯৩ (১৯৩ + আও 35০13 00৩ As Ally 
pat dl pol ০৪৯৯৩ + ০৯৪৯০ 94৪ 9) ০৯০৯০ ২৪৪ 
“ওহে সেই ব্যক্তি, যে কামনা করছ, তোমার গুণাবলী আবদুল্লাহর গুণাবলীর ন্যায় হয়ে থাক, 
তুমি চুপসে যাও ও শ্রবণ কর। আমি তোমাকে এমন সব চরিত্র অবলম্বনের উপদেশ প্রদান করব, 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া j ৫৪৭ 


হজ্জ গমনেচ্ছুরা যার প্রত্যয় ব্যক্ত করেছে । তুমি শ্রবণ কর কিংবা ত্যাগ কর। তুমি সত্য বল, 
পবিত্রতা অবলম্বন কর, সৎকর্ম কর, ধৈর্যধারণ কর, সহনশীলতা অবলম্বন কর, ক্ষমা কর, বিনিময় 
দান কর, চক্কর দাও, ধৈর্য অবলম্বন কর ও বীরত্বের পরিচয় দাও। তুমি করুণা কর, কোমল 
আচরণ কর, সদাচরণ কর, হৃদয়বান হও, স্বতন্ত্র মেজাজের অধিকারী হও, দানশীল হও, 
সহযোগিতা কর, বোঝা বহন কর ও প্রতিহত কর । আমি উপদেশ দিলাম । তুমি আমার উপদেশ 
গ্রহণ করবে কি না এবং সঠিক-সরল প্রশস্ত পথে পরিচালিত হবে কি না, তা তোমার ব্যাপার ।” 


পাগুলিপির সংকলক সাহনুন আল-মালেকী 

ইব্‌ন রবী'আ আত-তানুখী । জন্ম হিম্‌স নগরীতে । তার পিতা তাকে হিমসের সৈন্য বাহিনীর সঙ্গে 
পশ্চামঞ্চলে চলে যান এবং সেখানে বসতি স্থাপন করেন। সেখানে মালেকী মাযহাবের নেতৃত্ব 
তার হাতে চলে আসে । তিনি ইবনুল কাসিম-এর ফিকাহ্‌ আয়ত্ত করেন। তার পটভূমি হল, ইমাম 
মালিক-এর বন্ধু আসাদ ইবনুল ফুরাত আরব থেকে মিসরে চলে আসেন । সেখানে তিনি আবদুর 
রহমান ইবনুল কাসিমকে বহু বিষয়ে প্রশ্ন করেন তিনি সেগুলোর উত্তর প্রদান করেন । আসাদ 
ইবনুল ফুরাত উত্তরসমূহ লিপিবদ্ধ করে পশ্চিমাঞ্চলে চলে যান। সাহনুন তার থেকে সেগুলো কপি 
করে রাখেন । তারপর সাহনুন মিশরে আবদুর রহমান ইবনুল কাসিম-এর নিকট গমন করে । উক্ত 
প্রশ্নগুলো পুনরায় উত্থাপন করেন । কিন্তু, জবাবে ইবনুল কাসিম.হাস-বৃদ্ধি করেন এবং কিছু বিষয় 
প্রত্যাহার করে নেন। সাহনুন তার বক্তব্য লিপিবদ্ধ করে পাণ্ডুলিপি নিয়ে পশ্চিমাঞ্চলে ফিরে যান । 
ইব্‌ন কাসিম তার সঙ্গে আসাদ ইব্নুল ফুরাত-এর প্রতি এই মর্মে পত্র লিখেন যে, আপনার কপিটা 
এই কপির সঙ্গে মিলিয়ে নিন এবং সংশোধন করে নিন। কিন্তু ইবনুল ফুরাত তা গ্রহণ করলেন 
না। ইবনুল কাসিম তাকে অভিসম্পাত করলেন, যার ফলে তিনি তার দ্বারা ও তার পাণ্ডুলিপি দ্বারা 
উপকৃত হতে পারলেন না। মানুষ সাহনূন-এর দিকে ছুটে আসতে লাগল এবং পাগুলিপিটি তার-ই 
থেকে প্রচার লাভ করল। সাহনূন সমকালের সকলের নেতৃস্থানীয় ব্যক্তিতে পরিণত হলেন এবং 
আশি বছর পেয়ে এ বছর মৃত্যুমুখে পতিত হওয়া পর্যন্ত কায়রাওয়ানের বিচারকের পদে আসীন 
থাকেন। মহান আল্লাহ্‌ তার প্রতি ও আমাদের প্রতি দয়া করুন। 


২৪১ হিজরীর সূচনা | 

এ বছরের জুমাদাল্‌্-উলা কিংবা জুমাদাল উখ্রা হিম্‌স-এর অধিবাসিগণ তাদের গভর্নর 
মুহাম্মদ ইব্‌ন আবদুবিয়ার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে । তারা তাকে হত্যা করতে উদ্যত হয়। 
হিম্স-এর থৃষ্টানগণ ও তাদের সহযোগিতা করে । ফলে মুহাম্মদ ইব্‌ন আবদুবিয়া পত্র লিখে 
খলীফাকে বিষয়টি অবহিত করেন । খলীফা পত্র মারফত তাকে বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ করার 
করার নির্দেশ প্রেরণ করেন। খলীফা মুহাম্মদ ইব্‌ন আবদুরিয়ার প্রতি আরো নির্দেশ প্রেরণ যে, 
বিদ্রোহীদের মধ্য থেকে উল্লেখযোগ্য তিন ব্যক্তিকে বেত্রাঘাত করে মেরে ফেল। তারপর 
তাদেরকে নগরীর ফটকে শুলিতে বিদ্ধ কর । অপর বিশ ব্যক্তির প্রত্যেককে তিনশ করে বেত্রাঘাত 
' করে শৃংখলাবদ্ধ করে সামিরায় পাঠিয়ে দাও। সবক'জন খুষ্টানকে বিতাড়িত করে জামে 


www.almodina.com 


Contents 


‘ ৫৪৮ আল-বিদায়া ওয়ান নিহায়া 


মসজিদের সন্নিকটস্থ তাদের গির্জাটি ধ্বংস করে দাও এবং সে স্থান পর্যন্ত মসজিদকে সম্প্রসারণ 
করে নাও। খলীফা গভর্নর মুহাম্মদ ইব্‌ন আবদুবিয়ার জন্য পঞ্চাশ হাজার দিরহাম এবং তার 
সহযোগী আমীরদের জন্য মূল্যবান অনুদানের নির্দেশ প্রদান করেন । মুহাম্মদ ইব্‌ন আবদুবিয়া 
খলীফার নির্দেশ পুংখানুপুংখরূপে বাস্তবায়ন করেন। 

এ বছর খলীফা মুতাওয়া্কিল আলাল্লাহ ঈসা ইব্‌ন জা“ফর ইব্‌ন মুহাম্মদ ইব্ন আসিম নামক 
বগাদাদের এক বিশিষ্ট ব্যক্তিকে প্রহার করার নির্দেশ প্রদান করেন। ফলে তাকে বেদম প্রহার করা 
হয়। কথিত আছে যে, লোকটিকে এক হাজার বেত্রাঘাত করা হয়। ফলে লোকটি মৃত্যুমুখে 
পতিত হয়। 

তার কারণ, সতেরজন লোক পূর্বাঞ্চলের বিচারক আবূ হাস্সান আয-যিরাদীর নিকট সাক্ষাৎ 
প্রদান করে যে, ঈসা ইব্‌ন জাফর আবূ বকর, উমর, আয়শা ও হাফসা রো)-কে গালাগাল করে। 
বিষয়টি খলীফাকে অবহিত করা হলে খলীফা বাগদাদের নায়িব মুহাম্মদ ইবৃন আবদুল্লাহ্‌ ইব্‌ন 
তাহির ইবনুল হুসায়ন-এর নিকট নির্দেশ প্রেরণ করেন, যেন তাকে জনসম্মুখে গালাগালের হাদ্দ 
হিসেবে প্রহার করে এবং পরে মৃত্যু না হওয়া পর্যন্ত বেত্রাঘাত করে। মৃত্যু হবার পর যেন তাকে 
দজলায় ফেলে রাখা হয় এবং যেন তার জানাযা আদায় করা না হয়, যাতে এই শাস্তি দেখে 
ইসলামদ্রোহী ব্যক্তিরা ভীত হয়ে পড়ে । মুহাম্মদ ইব্‌ন আবদুল্লাহ্‌ তার সঙ্গে অনুরূপ আচরণ 
করেন। মহান আল্লাহ্‌ তার অমঙ্গল করুন ও তাকে অভিসম্পাত করুন । 

উল্লেখ্য যে, কেউ যদি হযরত আয়শা (রা)-এর প্রতি অপবাদ আরোপ করে, সে 
সর্বসম্মতিক্রমে কাফির বলে গণ্য হবে। অন্যান্য উন্মুহাতুল মু'মিনীন-এর ব্যাপারে দু'টি অভিমত 
রয়েছে। তবে সঠিক হল, কেউ অন্যান্য উম্মৃহাতুল মু'মিনীন-এর প্রতি অপবাদ আরোপ করলে ও 
সে কাফির হয়ে যাবে । কেননা, তারা ও রাসূলুল্লাহ্‌ (সা)-এর স্ত্রী। মহান আল্লাহ্‌ তাদের প্রতি সন্তুষ্ট 
হোন। 

ইব্‌ন জারীর বলেন £ রিনার বিরহ ভিজে TET 
ঘটেছিল জুমাদাল উথ্রার প্রথম রাত বৃহস্পতিবার । এ বছর আগস্ট মাসে প্রচণ্ড বৃষ্টিপাত হয়। এ 
বছর প্রচুর গবাদি পশু, বিশেষত গরু মারা যায়. এ বছর রোমানরা আইনে যুরবায় আক্রমণ 
চালিয়ে সেখানকার যুত গোত্রের সকল মানুষকে বন্দী করে এবং তাদের নারী-শিশু ও পশুপালকে 
ধরে নিয়ে যায়। . 

ইব্‌ন জারীর বলেন £ এ বছর প্রধান বিচারপতি জা“ফর ইব্‌ন আবদুল ওয়াহিদ-এর 
উপস্থিতিতে, খলীফার অনুমতিক্রমে এবং ইব্‌ন আবুশ্‌ শাওয়ারিব-এর নেতৃত্বে তারসূস নগরীতে 
মুসলমান ও রোমানদের মাঝে বন্দী মুক্তি অনুষ্ঠিত হয়। মুসলমানদের বন্দীর সংখ্যা ছিল পুরুষ 
সাতশ পঁচাশিজন, মহিলা একশ পঁচিশজন। বাদশাহ্র মা তাদুরা (মহান আল্লাহ্‌ তাকে লা'নত 
করুন) তার হাতে যারা বন্দীছিল, ত তাদেরকে খৃস্টধর্ম গ্রহণ করা প্রস্তাব প্রদান করে । তাদের সংখ্যা 
ছিল প্রায় বিশ হাজার । যারা তার প্রস্তাবে সাড়া দিয়ে খৃস্টধর্ম গ্রহণ করে, তাদের ব্যতীত 
অন্যদেরকে সে হত্যা করে। এই মহিলা বার হাজার মুসলমানকে হত্যা করে। অন্যরা খৃষ্টধর্ম 
গ্রহণ করে । তার বাইরে প্রায় নয়শ নারী-পুরুষ অবশিষ্ট ছিল যাদের পণ দিয়ে মুক্ত করা হয়। 

এ বছর বাজ্জা গোষ্ঠী মিসরের একটি বাহিনীর উপর আক্রমণ করে বসে । ইতিপূর্বে বাজ্জা 


www.almodina.com 


Contents 
আল-বিদায়া ওয়ান নিহায়া ৫৪৯ 


মুসলমানদের সঙ্গে যুদ্ধ করত না। কেননা, মুসলমানদের সঙ্গে তাদের শান্তিচুক্তি ছিল। এবার 
তারা সেই চুক্তি ভঙ্গ করে এবং প্রকাশ্যে বিরোধিতার ঘোষণা করে। বাজ্জা পশ্চামাঞ্চলীয় সুদানের 
একটি জনগোষ্ঠী । অনুরূপ নাওবা, শানুন, যাগরীর ও ইয়াকসূম প্রভৃতি নামের বহু গোষ্ঠী ছিল, 
যাদের পরিসংখ্যান মহান আল্লাহ্‌ ব্যতীত কেউ জানে না। এদের ভূখগুগুলোতে সোনা ও মূল্যবান 
ধাতব পদার্থের খনি ছিল। এসব খনি থেকে আহরিত সম্পদের একটি অংশ প্রতি বছর তাদেরকে 
মিশর দিয়ে আনতে হত। কিন্তু, মুতাওয়াৰ্কিল খলীফা হওয়ার পর তারা কয়েক বছর পর্যন্ত তা 
আদায় করা থেকে বিরত থাকে । ফলে, মিশরের নায়িব ইয়াকুব ইব্‌ন ইবরাহীম আল-বাযগীসী 
মাওলাস হাদী-যিনি কাওসারা নামে পরিচিত ছিলেন- বিষয়টি মুতাওয়াক্কিলকে অবহিত করেন। 
শুনে খলীফা মুতাওয়াক্কিল প্রচণ্ড ক্ষুব্ধ হন এবং বাজ্জার ব্যাপারে শলা-পরামর্শ করেন। তাকে বলা 
হল, আমীরুল মু'মিনীন ! ওরা উট পোষে । এলাকাটা মরু বিয়াবান। এখান থেকে দূরত্ব অনেক 
এবং পানির বড় সংকট । বাহিনী যেতে হলে সেখানে অবস্থান গ্রহণের জন্য খাদ্য-পানীয় সঙ্গে 
করে নিয়ে যেতে হবে । ফলে, খলীফা অভিযান প্রেরণ থেকে বিরত থাকলেন। 


পরবর্তীতে খলীফা জানতে পারলেন যে, তারা বিভিন্ন স্থানে লুট-পাট করে চলেছে এবং 
মিশরবাসী নিজ সন্তানদের নিয়ে তাদের ব্যাপারে শংকিত । ফলে, তিনি অভিযান পরিচালনার জন্য 
. মুহাম্মদ ইব্‌ন আবদুল্লাহ্‌ আল-কাম্মীকে প্রস্তুত করে তাকে উক্ত সকল নগরী ও তৎপার্শববর্তী 
এলাকাসমূহের ক্ষমতা প্রদান করে প্রেরণ করেন এবং মিসরের গভর্নরকে খাদ্য-পানীয়সহ তাকে 
সর্ব প্রকার সহযোগিতা দানের জন্য পত্র লিখেন। মুহাম্মদ ইব্‌ন আবদুল্লাহ্‌ আল-কাম্মী রওনা হয়ে 
যান। তার সঙ্গে রওনা হয় সেইসব বাহিনী ও যারা উক্ত এলাকাসমূহ থেকে এসে তার সঙ্গে যোগ 
দিয়েছিল। তিনি অশ্বারোহী ও পদাতিক মিলে বিশ হাজার সৈন্যসহ গন্তব্যে পৌছে যান এবং 
সাতটি বাহন বোঝাই করে রান্না করা খাবারও বহন করে নিয়ে যান। তিনি উক্ত অঞ্চলে প্রবেশ 
করেন এবং তথাকার খনিসমূহ অতিক্রম করেন। বাজ্জার রাজা-যার নাম আলী বাবা-মুহাম্মদ ইবৃন 
আবদুল্লাহর সৈন্য অপেক্ষা কয়েক গুণ বেশী সংখ্যক লোক নিয়ে তার দিকে এগিয়ে আসে । তারা 
মূর্তি-পূজারী মুশরিক সম্প্রদায় ৷ বাদশাহ মুসলমানদের সঙ্গে টালবাহানা করতে শুরু করেন, যাতে 
তাদের রসদ শেষ হয়ে যায় আর তারা তাদেরকে হাত দ্বারাই ধরে ফেলতে পারে । এক সময়ে 
তাদের রসদ শেষ হয়ে গেল। প্রতিপক্ষ তাদের প্রতি হাত বাড়াতে উদ্যত হল। কিন্তু আল্লাহ্‌ 
তাদের সংকট দূর করে দেন। সকল প্রশংসা তার-ই জন্য । অপর একটি বাহিনী তাদের নিকট 
এসে পৌছে ৷ যাদের সঙ্গে খাদ্য, খেজুর ও যায়তুন ইত্যাদি প্রয়োজনীয় সবকিছুই.রয়েছে। আমীর 
প্রয়োজন অনুপাতে সেগুলো মুসলমানদের মাঝে বন্টন করে দেন। ফলে শক্রপক্ষ মুসলমানদের 
অনাহারে মৃত্যুবরণ করা থেকে নিরাশ হয়ে গেল। এবার তারা মুসলমানদের সঙ্গে যুদ্ধ করার 
প্রস্তুতি নিতে শুরু করল । তাদের বাহন হল উট, যা দেখতে তুর্কি ঘোড়ার ন্যায়। গায়ে পশম 
কম । এমন ভীত যে, কিছু দেখলে বা শুনলেই পালাতে উদ্যত হয়। যুদ্ধের সময় ঘনিয়ে এলে 
মুসলমানদের আমীর তাদের সঙ্গে বাহিনীতে থাকা সবগুলো ঘন্টি ঘোড়ার গলায় বেঁধে দেন। যুদ্ধ 
শুরু হল। মুসলমানরা একযোগে হামলা করল । মুসলমানদের ঘোড়ার ঘণ্টির শব্দ শুনে 
শত্রুপক্ষের উটগুলো তাদের নিয়ে এদিক-ওদিক পালাতে শুরু করল । তারা ছিন্নভিন্ন হয়ে গেল। 
মুসলমানরা ধাওয়া করে তাদের হত্যা করতে শুরু করল । যাকে সামনে পেল, একজনকেও 


www.almodina.com 











Contents 


৫৫০ ... আল-বিদায়া ওয়ান নিহায়া 


রেহাই দিল না । তাতে তাদের কত লোক যে খুন হল, তার সংখ্যা মহান আল্লাহ্‌ ব্যতীত কেউ 
জানেন না । ভোরবেলা অবশিষ্টরা একস্থানে পায়ে হেটে জড়ো হল । তাদের উপর তাদের অজ্ঞাতে 
আক্রমণ করে বসলেন । তাদের অধিকাংশকে হত্যা করে এবং নিরাপদে তাদের রাজাকে ধরে 
সঙ্গে করে খলীফার নিকট নিয়ে যান। 

এ ঘটনা ঘটেছিল এই বছরের প্রথম দিন। খলীফা রাজাকে তার এলাকার শাসক নিযুক্ত 
করে, যেমনটি সে পূর্বে ছিল এবং ইবনুল কাম্মীকে উক্ত অঞ্চলের দেখাশুনার দায়িত্‌ প্রদান 
করেন। সকল প্রশংসা মহান আল্লাহরই জন্য । ূ 

ইবৃন জারীর বলেন £ এ বছর জুমাদাল উখরায় ইয়াকুব ইব্‌ন ইবরাহীম-যিনি কাওসারা নামে 
প্রসিদ্ধ ছিলেন- যা জত কুলার যে এই লোক তি সসভিরি গছ 
থেকে মিসরের নায়িব ছিলেন। 

এ বছর আবদুল্লাহ্‌ ইব্‌ন মাহার ইবৃন দাউদ মানুষকে হজ্জ করান এবং হজ্জ ও পবিত্র মক্কার 
পথ নিয়ন্ত্রণে বিষয়ক যিম্মাদার জা'ফর ইব্‌ন দীনার হজ্জ করেন। 

ইবৃন জারীর এ বছর কোন মুহাদ্দিস-এর মৃত্যু হবার কথা উল্লেখ করেননি । অথচ, এ বছর 
বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে ইমাম আহমদ ইব্‌ন হাম্বল ও জাবারা ইবনুল মুসলিম আল-হামামী, আবু 


ছাওরা আল-হাসবী, ঈসা ইবন হাম্মাদ সাজ্জাদা ও ইয়াকুব ইব্‌ন হুমায়দ ইব্‌ন কাসিব মৃত্যুমুখে 
পতিত হন। 


ইমাম আহমদ ইব্‌ন হাম্বল (র) 

ইব্‌ন হায়্যান ইব্‌ন আবদুল্লাহ্‌ ইবৃন আনাস ইব্ন আওফ ইবৃন কাসিত ইব্‌ন মাযিন ইব্‌ন শায়বান 
ইব্‌ন যাহ্‌ল ইব্‌ন ছা'লাবা ইব্‌ন উকাবা ইব্‌ন সা*ব ইব্‌ন আলী ইব্‌ন বকর ইবৃন ওয়ায়িল ইবৃন 
কাসিত ইব্‌ন হামব ইবন আকসা ইব্‌ন দা*মী ইব্‌ন জাদীলা ইব্‌ন আসাদ ইবৃন রাবী“আ ইব্‌ন নাযার 
ইব্‌ন মা*দ ইব্‌ন আদনান ইব্‌ন আদবান ইব্‌ন আদাদ ইবনুল হামীসা ইব্‌ন হাম্ল ইব্‌ন নাবৃত ইব্‌ন 
কায়দার ইব্‌ন ইসমাঈল ইব্‌ন ইবরাহীম (আ) আবু আবদুল্লাহ আশ-শায়বানী। তারপর মারুষী 
তারপর বাগদাদী। 

আল-হাফিযুল কাবীর আবু বকর আল-বায়হাকী তার রচিত গ্রন্থ মানাকিবে আহমদ-এ তারই 
শায়খ মুসতাদরাক-এর রচয়িতা হাকিম আবু আবদুল্লাহ্‌ আল-হাকিম-এর সূত্রে এই বংশধারা-ই 
উল্লেখ করেছেন। 

ইমাম আহমদ-এর ছেলে সালিহ্‌ থেকে বর্ণিত আছে যে, তিনি বলেছেন £ আমার পিতা 
আমার এক কিতাবে এই বংশধারা দেখতে পেয়ে বলেন $ এ দিয়ে তুমি কী করবে ? তিনি এই 
বংশধারাকে অস্বীকার করেননি । | 

ইতিহাসবিদগণ বলেন ৪ ইমাম আহমদ-এর পিতা তাকে নিয়ে মার্ভ থেকে বাগদাদ চলে 
যান। তিনি তখন তার মায়ের গর্ভে । তারপর একশ চৌষট্টি হিজরীর রবীউল আওয়াল মাসে তার 
মা তাকে বাগদাদে প্রসব করেন। তার পিতা যখন মৃত্যুমুখে পতিত হন, তখন. তার বয়স তিন 
বছর । পরে তার মা তাকে লালন-পালন করেন । সালিহ তার পিতা থেকে বর্ণনা করেন যে, তিনি 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৫৫১ 


বলেন £ তখন আমার মা আমার উভয় কান ছিদ্র করে তাতে দু'টি মুক্তা স্থাপন করে দেন। বড় 
হওয়ার পর মা মুজাগুলো আমাকে দিয়ে দেন। আমি সেগুলো ত্রিশ দিরহামে বিক্রি করি । 

আবু আবদুল্লাহ্‌ আহমদ ইব্‌ন হাম্বল দুইশ একচল্লিশ হিজরীর বার রবীউল আওয়াল জুমুআর 
দিনে ইনতিকাল করেন। সে সময় তার বয়স হয়েছিল সাতাত্ুর বছর ৷ মহান আল্লাহ্‌ তাঁর প্রতি 
রহম করুন। . 

ইমাম আহমদ ইব্‌ন হাম্বল শৈশবে কাষী আবূ ইউসুফ-এর মজলিসে যাওয়া-আসা করতেন। 
পরে তা ছেড়ে দিয়ে হাদীস শ্রবণের প্রতি মনোনিবেশ করেন। স্বীয় শায়খদের থেকে তার 
সর্বপ্রথম হাদীষ অন্বেষণ ও শ্রবণের ঘটনা ঘটে একশ সাতাশি হিজরীতে । তখন তার বয়স ছিল 
ষোল বছর । তিনি সর্বপ্রথম হজ্জ করেন একশ সাতাশি হিজরী সনে। তারপর একশ একানব্বই 
সনে। এ বছর ওয়ালীদ ইব্‌ন মুসলিমও হজ্জ করেছেন। তারপর একশ ছিয়ানব্বই হিজরীতে । 
একশ সাতানব্বই হিজরীতে তিনি ই'তিকাফে বসেন । তারপর একশ আটানব্বই হিজরীতে আবার 
হজ্জ করেন এবং একশ নিরানব্বই হিজরী পর্যন্ত ই'তিকাফ পালন করে। তারপর আবদুর 
রায্যাক-এর নিকট ইয়ামানে চলে যান । সেখানে তিনি, ইয়াহ্ইয়া ইবৃন মুঈন এবং ইসহাক ইব্‌ন 
রাহওয়াই আবদুর রাযযাক থেকে হাদীস লিপিবদ্ধ করেন। 

ইমাম আহমদ বলেন $ আমি পাঁচবার হজ্জ করেছি। তার মাঝে তিনবার পায়ে হেটে । এর 
প্রতি হজ্জে আমি ব্যয় করেছি ত্রিশ দিরহাম করে। 

. তিনি বলেন £ একবার হজ্জের উদ্দেশ্যে রওনা করে আমি পথ হারিয়ে ফেলি । তখন আমি 
হেঁটে চলছিলাম । ফলে, আমি বলতে শুরু করলাম £ হে আল্লাহ্‌র বান্দাগণ ! তোমরা আমাকে 
পথের সন্ধান দাও । আমি এ কথাটা বলে চলেছি। এরই মধ্যে আমি সঠিক পথ পেয়ে গেলাম । 

ইমাম আহমদ বলেন £ একবার আমি কূফার উদ্দেশ্যে রওনা হই । পথে এক বাড়িতে আমি 
মাথার নীচে ইট রেখে রাত যাপন করি । যদি আমার নিকট নব্বইটি দিরহামও থাকত, তাহলে 
আমি রাই এলাকায় জারীর ইবৃন আবদুল্লাহর নিকট চলে যেতাম । আমার অনেক সঙ্গী গিয়েছিল। 
কিন্তু, আমি যেতে পারিনি । কারণ, আমার নিকট একটি কপর্দকও ছিল না। 

ইবৃন আবু হাতিম তার পিতার সূত্রে হারমালা থেকে বর্ণনা করেন যে, হারমালা বলেন $ আমি 
ইমাম শাফিঈকে বলতে শুনেছি £ঃ আহমদ ইব্‌ন হাম্বল মিশরে আমার নিকট আগমন করার ওয়াদা 
দিয়েছিলেন । কিন্তু তিনি আসেননি । 

ইব্‌ন আবু হাতিম বলেন £ সম্ভবত আর্থিক সংকটের কারণে তার এই ওয়াদা পূরণ করতে 
পারেননি । আহমদ ইব্‌ন হাম্বল বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন এবং সমকালীন শায়খদের থেকে 
হাদীস শ্রবণ করেছেন । তার হাদীস শ্রবণকালেই শায়খগণ তাকে শ্রদ্ধা করতেন। 

আমাদের শায়খ তার “তাহযীব' নামক গ্রন্থে আরবী বর্ণমালার ধারাবাহিকতা অনুযায়ী তার 
শায়খদের নাম সংকলন করেছেন। অনুরূপ যারা তার থেকে হাদীস বর্ণনা করেছেন, তাদের 
নামও । 


ইমাম বায়হাকী ইলম আহমদ-এর একদল শায়খ-এর উল্লেখ করার পর বলেছেন £ ইমাম 
আহমদ তার মুসনাদ প্রভৃতি কিতাবে ইমাম শাফিঈ থেকে রিওয়ায়াত উল্লেখ করেছেন এবং তার 


www.almodina.com 


Contents 
৫৫২ '_ আল-বিদায়া ওয়ান নিহায়া 


থেকে কুরায়শ-এর বংশধারা এবং উল্লেখযোগ্য ফিকাহ্‌ আয়ত্ত করেন। ইল্‌ম আহমদ যখন 
ইনতিকাল করেন, তখন তার ত্যাজ্য সম্পত্তির মধ্যে ইমাম শাফিঈর দু'টি পুস্তক আল-কাদীমা ও 
আল্-জাদীদা পাওয়া গিয়েছিল। 

আমার মতে ৪ ইমাম আহমদ ইমাম শীফিঈ (র) থেকে যে ক'টি হাদীস বর্ণনা করেছেন, 
ইমাম বায়হাকী এককভাবে সেগুলো উদ্ধৃত করেছেন। তার পরিমাণ কুড়িরও কম হবে। 

ইমাম শাফিঈ থেকে ইমাম আহমদ বর্ণিত যেসব হাদীস আমরা বর্ণনা করেছি, তার মধ্যে 
সর্বোত্তম হাদীস হল ঃ কা'ব ইবৃন মালিক থেকে যথাক্রমে আবদুর রহমান ইব্‌ন কা'ব ইব্‌ন 
মালিক, যুহরী, মালিক ইবৃন আনাস ও ইমাম মালিক সূত্রে ইমাম আহমদ ইবৃন হাম্বল বর্ণনা করেন 
যে, কা'ব ইবৃন মালিক বলেন ঃ রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করেন ঃ 


- ০৮১ ৮৬৪ ১০০০ dl G22 ৯৯ ২ নীতি ৪৯ 3৮১ ৮০৮০ ০০৬ Las 

অর্থাৎ মুমিনের প্রাণ হল একটি পাখি, যা জান্নাতের বৃক্ষে ঝুলে থাকে । তারপর পুনরুথানের 
সময় তাকে তার দেহে ফিরিয়ে দেওয়া হবে। 

ইমাম শাফিঈ (র) একশ নব্বই হিজরীতে তীর দ্বিতীয় বাগদাদ সফরে যখন ইমাম আহমদ 
-এর সঙ্গে মিলিত হন, তখন তিনি ইমাম আহমদকে বলেছিলেন £ হে আবদুল্লাহ্র পিতা ! যখন 
আপনার নিকট কোন হাদীস সহীহ্‌ বলে প্রমাণিত হবে, তখন বিষয়টি আমাকে অবহিত করবেন । 
আমি তার নিকট যাব তিনি হিযাজী হোন, শামী হোন, ইরাকী হোন কিংবা ইয়ামানী । অর্থাৎ ইমাম 
শাফিঈর দৃষ্টিভঙ্গি হিযাজে সেসব ফকীহ্‌র দৃষ্টির ন্যায় নয়, যারা হিযাজীদের বর্ণনা ব্যতীত গ্রহণ 
করতেন না এবং তাদের ব্যতীত অন্যদের হাদীসসমূহকে আহলে কিতাবের হাদীসের ন্যায় 
মূল্যায়ন করতেন। ইমাম আহমদ (র)-এর উদ্দেশ্যে ইমাম শাফিঈ (র)-এর এই উক্তির অর্থ 
হল, ইমাম আহমদ-এর প্রতি সম্মান প্রদর্শন এবং একথা বুঝানো যে, তার অবস্থান এতই 
গ্রহণযোগ্য যে, সহীহ্‌-যঈফ সকল ক্ষেত্রে তার শরণাপন্ন হওয়া যায়। ইমাম ও আলিমগণের নিকট 
ইমাম আহমদ রে)-এর এই মর্যাদা ছিল। এ ব্যাপারে পরে আলোচনা আসছে যে, ইমামগণ 
ইমাম আহমদ ইব্‌ন হাম্বল-এর প্রশংসা করেছেন এবং ইলম ও হাদীসে তার সুউচ্চ মর্যাদার কথা 
স্বীকার করেছেন। যৌবন বয়সেই সর্বত্র তার সুখ্যাতি ছড়িয়ে পড়েছিল। উল্লেখ্য যে, ইমাম 
শীফিঈ যখন উক্ত বক্তব্য প্রদান করেন, তখন ইমাম আহমদ (র)-এর বয়স ছিল ত্রিশ-এর অল্প 
বেশী। 

তারপর বায়হাকী ঈমান বিষয়ে ইমাম আহমদ-এর অভিমত বর্ণনা করেন যে, তার মতে 
ঈমান বলা ও আমলের নাম এবং ঈমান বাড়ে ও কমে । তাছাড়া পবিত্র কুরআন সম্পর্কে তার 
অভিমত হল, কুরআন মজীদ মহান আল্লাহ্র বাণী-মাখলুক নয় এবং যারা বলেন, পবিত্র কুরআনের 
ভাষা মাখলুক, ইমাম আহমদ তাদের বক্তব্য প্রত্যাখ্যান করে বলেছেন, ‘ভাষা’ বলে তারা পবিত্র 
কুরআনকেই বুঝিয়ে থাকেন। 

ইমাম বায়হাকী বলেন £ পারিনা ডি 
থেকে বর্ণনা করেন যে, ইমাম আহমদ বলেন $ ভাষা হল, নবসৃষ্ট এবং পবিত্র কুরআন-এর এই 
আয়াত দ্বারা দলীল পেশ করেন- 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৫৫৩ 


Ee LD SOUS ll 

অর্থাৎ- মানুষ যে কথা-ই উচ্চারণ করে, তা লিপিবদ্ধ করার জন্য তৎপর প্রহরী তার নিকটেই 
রয়েছে (সুরা কাফ ৪ ১৮)। 

তিনি বলেন £ এতে প্রমাণিত হয় যে, ভাষা মানুষের কথা । 


অন্যান্য ইমামগণ আহমদ থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন ঃ পবিত্র কুরআন-তাকে 
যেভাবেই উপস্থাপিত করা হোক না কেন-সৃষ্ট নয়। পক্ষান্তরে, আমাদের কর্মকাণ্ড সৃষ্ট । 
ইমাম বুখারী মানুষের কর্ম-ক্রিয়া বিষয়ে এ অর্থ-ই ব্যক্ত করেছেন। তিনি সহীহ্‌ বুখারীতে তা 
উল্লেখ করেছেন। তিনি তার মতামতের পক্ষে এই হাদীস দ্বারা দলীল পেশ করেছেন যে, 
রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করেন £ - ৩51১০. 01১৪1 1৯১3১ “তোমরা তোমাদের কণ্ঠ দ্বারা 
কুরআনকে শোভিত কর”। এ কারণেই অনেক ইমাম বলেন 8 « $1 LS ১44 
slr, 54 | 
বায়হাকী এই বর্ণনাটিও উদ্ধৃত করেছেন। 
ইমাম আহমদ থেকে ইসমাঈল ইবন মুহাম্মদ ইব্‌ন ইসমাঈল আস-সুলামী সূত্রে বায়হাকী 
বর্ণনা করেন যে, ইমাম আহমদ বলেন ঃ যে ব্যক্তি বলে, পবিত্র কুরআন নবসৃষ্ট, সে কাফির । 
আবার আবুল হাসান আল-মায়ূনী সূত্রে বর্ণনা করেন যে, জাহমিয়্যারা যখন ইমাম আহমদকে 
পবিত্র কুরআনের আয়াত - As ৮৯৮০০ খি। ৬৯০ ৪০ ১০ ০২৩ ১০1156 Le 
১১০1 “যখনই তাদের নিকট তাদের প্রতিপালকের কোন নতুন উপদেশ আসে; তারা তা 
কৌতুকচ্ছলে শ্রবণ করে (সূরা আম্বিয়া £৪ ২)।” দ্বারা দলীল পেশ করে, তখন তিনি এই বলে 
‘তাদের জবাব প্রদান করেন যে, এক হতে পারে, আমাদের প্রতি কুরআনের অবতরণ সৃষ্ট-মূল 
১৪০ সৃষ্ট নয় । 
হাম্বল সূত্রে ইমাম আহমদ থেকে বর্ণিত আছে যে, ইমাম আহমদ বলেন £ হতে পারে 
এই ১৫3 অন্য ১৫3 পবিত্র কুরআন নয় । তা হল, রাসূলুল্লাহ্‌ (সা)-এর উল্লেখ কিংবা মানুষের প্রতি 
তার উপদেশ। ' 
তারপর বায়হাকী পরজগতে মহান আল্লাহ্‌র দীদার বিষয়ে ইমাম আহমদ-এর অভিমত উল্লেখ 
করেছেন এবং দীদার বিষয়ে সুহায়ব (রা)-এর হাদীস দ্বারা দলীল পেশ করেছেন যে, তা হল 
অতিরিক্ত । তাছাড়া বায়হাকী সাদৃশ্য অবলম্বন না করা, তর্ক শাস্ত্রে প্রবৃত্ত হওয়া থেকে বিরত থাকা 
588 
বিষয়ে ইমাম আহমদ-এর বক্তব্য উল্লেখ করেছেন। 
বায়হাকী হাকিম, আবু আমর ইবনুস সামা ও হাহ সুতে বা করেন যে, আহমদ ইব্‌ন 
হাম্বল মহান আল্লাহ্‌র বাণী 4, 2 -এর ব্যাখ্যা করেছেন, «1১৯ ৮ «21 (তার প্রতিদান 
এসে গেছে) বলে । তারপর বায়হাকী বলেন ঃ এই সনদে কোন পংকিলতা নেই। 
আবদুল্লাহ্‌ ইবন মাসউদ থেকে যথাক্রমে যির্‌, আসিম ও আবূ বকর ইব্‌ন আইয়াশ সূত্রে 
ইমাম আহমদ বর্ণনা করেন যে, রাবির মুসলামনগণ যাকে উত্তম বলে 
আল-বিদায়া ওয়ান নিহায়া (১০ম খণ্)__৭০ 


www.almodina.com 


Contents 


৫৫৪ আল-বিদায়া ওয়ান নিহায়া 


সাব্যস্ত করবে, তাই উত্তম। আর তারা যাকে মন্দ বলে স্থির করবে, তা-ই মন্দ। সাহাবাগণ 
সকলে আবূ বকর (রা)-কে খলীফা নির্বাচন করার ব্যাপারে একমত হয়েছিলেন । এই হাদীসের 
সনদ সহীহ্‌। 

আমার অভিমত হল ঃ এই বর্ণনায় আবূ বকর সিদ্দীক (রা)-কে খলীফা নির্বাচনের ক্ষেত্রে 
সাহাবাগণের একমত্যের কথা বলা হয়েছে। বস্তুত বিষয়টি তা-ই যা ইব্ন মাসউদ (রা) 
বলেছেন। এ ব্যাপারে একাধিক ইমাম স্পষ্ট অভিমত ব্যক্ত করেছেন। 

ইমাম আহমদ যখন হিম্‌স গমন করেন, তখন আবার পরীক্ষার আমলে যখন তাকে খলীফা 
মা'মূন-এর নিকট নিয়ে যাওয়া হয়েছিল, তখন আমর ইব্‌ন উসমান আল-হিমসী তাকে জিজ্ঞাসা 
করেছিলেন, খিলাফতের ব্যাপারে আপনার অভিমত কী ? জবাবে তিনি বলেন ঃ প্রথমে আবু বকর, 
তারপর উমর, তারপর উসমান, তারপর আলী । আর যে ব্যক্তি আলীকে উসমান-এর উপর প্রাধান্য 
দিল, সে শুরা সদস্যদের উপর অপবাদ আরোপ করল । কেননা, তারা তো উসমান (রা)-কে 
প্রাধান্য দিয়েছেন। 


ইমাম আহমদ ইব্‌ন হাম্বল (র)-এর তাকওয়া, কৃচ্ছতা ও দুনিয়াবিমুখতা 

বায়হাকী মুযানী সূত্রে ইমাম শাফিঈ (র) থেকে বর্ণনা করেন যে, ইমাম শাফিঈ (র) থেকে 
বর্ণনা করেন যে, ইমাম শাফিঈ (র) খলীফা মামুনুর রশীদকে বলেন £ ইয়ামানের জন্য একজন 
বিচারকের প্রয়োজন । জবাবে মামূনুর রশীদ বলেন $ আপনি লোক ঠিক করুন, আমি তাকে 
ইয়ামানের বিচারপতির পদে অধিষ্ঠিত করব। ইমাম আহমদ ইব্‌ন হাম্বল তখন অন্যান্য, 
শিক্ষার্থীদের সঙ্গে ইমাম শাফিঈ (র)-এর নিকট যাওয়া-আসা করতেন । ইমাম শাফিঈ তাকে 
বলেন ঃ তুমি ইয়ামানের বিচারের দায়িত্বটা গ্রহণ করবে কি ? আহমদ ইব্‌ন হাম্বল (র) প্রস্তাবটা 
কঠোরভাবে প্রত্যাখ্যান করলেন এবং শাফিঈ (র)-কে বলেন £ঃ আমি আপনার নিকট সেই 
ইলমের জন্য আসা-যাওয়া করে থাকি, গন ইল্ম মানুষকে দুনিয়াবিমুখ করে । আর আপনি কি না 
আমাকে বিচারক হতে বলছেন ! ইল্ম-ই যদি না থাকে, তো আজকের পর থেকে আমি আপনার 
সঙ্গে কথা বলব না। জবাব শুনে ইমাম শাফিঈ (র) লজ্জিত হলেন। 

বর্নিত আ্াছে য়ে, ইমাম আহমদ ইব্ন হাম্বল তীর চাচা ইসহাক ইব্‌ন হাম্বল তার ছেলেদের 
পিছনে নামায পড়তেন না এবং তাদের সঙ্গে কথাও বলতেন না। কেননা, তারা বাদশাহর 
উপঢৌকন গ্রহণ করেছিল। 

একবার তিনদিন এমনভাবে অতিবাহিত হল যে, ইমাম আহমদ ইব্‌ন হাল খাওয়ার জন্য 
কিছু-ই পেলেন না । অবশেষে এক বন্ধুর নিকট থেকে কিছু ছাতু ধরে আনলেন। এবার পরিবারের 
লোকেরা বুঝতে পারল যে, তার খাদ্যের প্রয়োজন । ফলে তারা তাড়াহুড়া করে রুটি তৈরি করে 
আনল । তিনি বলেন £ এত তাড়া কেন ? রুটি কিভাবে তৈরি করেছ ? তারা বলল ঃ সালিহ-এর 
ঘরের চুলাটা গরম পেলাম । তাই, তাতে রুটি সেঁকে আনলাম । তিনি বলেন ঃ নিয়ে যাও । তিনি 
রুটি খেলেন না এবং সালিহ্‌-এর ঘরের সঙ্গে সংযোগকারী দরজাটা বন্ধ করে দেওয়ার নির্দেশ 
দিলেন। 

বায়হাকী বলেন ঃ তার কারণ ছিল, ০০০০০০০৮৮৪০ 
গ্রহণ করেছিল । 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৫৫৫. 


ইমাম আহমদ-এর ছেলে আবদুল্লাহ্‌ বলেন £ আব্বাজান একবার ষোলদিন খলীফার 
সেনাবাহিনীর নিকট অবস্থান করেন । এই দিনগুলোতে তিনি সিকি মুদ্দ ছাতু ছাড়া আর কিছু-ই 
আহার করেননি । তিনি তিনদিন পর পর সামান্য ছাতু খেয়ে ইফতার করতেন । ষোলদিন পর বাড়ি 
ফিরে আসা পর্যন্ত এভাবে জীবন অতিবাহিত করেন। তখন তার সুস্থতা ফিরে আসতে ছয়মাস 
সময় লেগেছিল । আমি দেখেছি, তার চক্ষুদ্বয় কোঠরে ঢুকে গিয়েছিল। 

বায়হাকী বলেন ঃ খলীফা তার নিকট রকমারী খাবারে পরিপূর্ণ খাঞ্চা প্রেরণ করতেন । কিন্তু 
আহমদ তার কিছুই খেতেন না। 


তিনি বলেন ঃ খলীফা মা’মূন একবার হাদীস শিক্ষার্থীদের মাঝে বন্টন করার জন্য কিছু সোনা 
প্রেরণ করেন। সকল হাদীস শিক্ষার্থী-ই তা থেকে গ্রহণ করেছেন। কিন্তু, আহমদ গ্রহণ 
করেননি । তিনি তা গ্রহণ করতে অস্বীকৃতি জানান। 
.. সুলায়মান আশ-শাযকুনী বলেন £ আমি আহমদ-এর নিকট উপস্থিত হলাম । তিনি ইয়ামানের 
এক ব্যক্তির নিকট একটি তাত্রপাত্র বন্ধক রেখেছিলেন । পরে তিনি পাত্রটি ছাড়িয়ে আনতে গেলে 
লোকটি দু'টি পাত্র বের করে এনে বলল ঃ এই দু'টি থেকে আপনার পাত্রটি নিয়ে নিন। কিন্তু, 
ইমাম আহমদ দ্বিধায় পড়ে গেলেন যে, তীর পাত্র কোনটি । ফলে তিনি বলেন 3 তুমি দায়মুক্ত, 
পাত্র আমার ছাড়তে হবে না। বলে তিনি পাত্রটি রেখে ফিরে যান। 

ইমাম আহমদ-এর পুত্র আবদুল্লাহ্‌ বলেন £ ওয়াসিক-এর আমলে আমরা তীব্র সংকটে পড়ে 
গিয়েছিলাম । এক ব্যক্তি আমার পিতার নিকট পত্র লিখল, আমার নিকট চার হাজার দিরহাম আছে 
যেগুলো আমি পিতা থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছি। সেগুলো সাদাকাও নয়, যাকাতও নয়। 
আপনি ইচ্ছে হলে মুদ্রাগুলো নিয়ে নিতে পারেন । কিন্তু তিনি তা গ্রহণ করতে অস্বীকার করলেন। 
লোকটি পীড়াপীড়ি করলেও আব্বাজান রাষী হলেন না । কিছুদিন পর বিষয়টি উত্থাপন করলে তিনি 
বলেন £ আমরা যদি সেগুলো গ্রহণ করতাম তাহলে আজ তা শেষ হয়ে যেত এবং আমরা তা 
খেয়ে ফেলতাম । 

এক ব্যবসায়ী ইমাম আহমদকে দশ হাজার দিরহাম গ্রহণ করতে আবেদন করে, যে 
অর্থগুলো এমন কিছু পণ্যের ব্যবসায় অর্জিত হয়েছে যা সে তার নামে বিনিয়োগ করেছিল । কিন্তু, 
ইমাম আহমদ তা গ্রহণ করতে অস্বীকার করলেন এবং বলেন £ আমাদের যথেষ্ট আছে । তোমার 
এই সদিচ্ছার জন্য মহান আল্লাহ্‌ তোমাকে উত্তম বিনিময় দান করুন। 

অপর এক ব্যবসায়ী তাকে তিন হাজার দিরহাম প্রদান করতে চাইলে তিনি তা গ্রহণ না করে 
উঠে চলে যান। | 

ইমাম আহমদ যখন ইয়ামানে অবস্থান করছিলেন তার পয়সা-পাতি শেষ হয়ে যায়। তার 
শায়খ আবদুর রাষ্যাক তাকে একমুষ্ঠি দীনার দিতে চাইলেন। কিন্তু, তিনি বলেন £ আমার চলছে 
তো এবং তিনি তা গ্রহণ করলেন না। ্‌ 

ইমাম আহমদ-এর কাপড় চুরি হয়ে যায় । তখন তিনি ইয়ামানে । তিনি দরজা বন্ধ করে ঘরে 
বসে রইলেন। সঙ্গীরা তাকে হারিয়ে ফেলল । অবশেষে তারা এসে জিজ্ঞাসা করলে তিনি 
তাদেরকে বিষয়টি অবহিত করেন। তারা তাকে কতগুলো স্বর্ণ দিতে চাইলে তিনি তা থেকে 


www.almodina.com 


Contents 


৫৫৬. আল-বিদায়া ওয়ান নিহায়া 


একটি মাত্র দীনার গ্রহণ করলেন। উদ্দেশ্য যাতে তারা সওয়াব থেকে বঞ্চিত না হয়। মহান 
আল্লাহ্‌ তাকে রহম করুন । 


আবূ দাউদ বলেন ঃ ইমাম আহমদ-এর মজলিসগুলো ছিল আখিরাতের মজলিস, যাতে 


৮৮৮০০ 
দেখিনি । 


বায়হাকী বলেন ঃ সারা SE HE ECS RL 
তাওয়াক্কুল হল মানুষ থেকে সম্পূর্ণরূপে বিমুখ হওয়া । তাকে জিজ্ঞাসা করা হল, এর পক্ষে 
আপনার কোন প্রমাণ আছে কি ? তিনি বলেন ৪ হ্যা। ইবরাহীম (আ)-কে যখন মিনজানীক দ্বারা 
আগুনে নিক্ষেপ করা হয়েছিল, তখন জিবরীল (আ) তীর সামনে উপস্থিত হয়ে বলেন £ আপনার 
কোন প্রয়োজন আছে কি ? ইবরাহীম বলেন £ আপনার কাছে আমার কোন প্রয়োজন নেই। 
জিবরীল বলেন ঃ যার নিকট আপনার প্রয়োজন আছে, তার নিকট প্রার্থনা করুন| ইবরাহীম (আ) 
বলেন ঃ দু'টি বিষয়ের যেটি তার প্রিয় আমার নিকটও তা-ই প্রিয়। 


আবু জা’ফর মুহাম্মদ ইব্‌ন ইয়াকুব আস-সাফ্ফার থেকে বর্ণিত, তিনি বলেন £ আমরা 
আহমদ ইব্‌ন হাম্বল-এর সঙ্গে সুররা মানরাআ নামক স্থানে অবস্থান করছিলাম । তখন আমরা 
বললাম £ আপনি আল্লাহ্‌র নিকট আমাদের জন্য দু'আ করুন । তিনি দু'আ করলেন, হে আল্লাহ্‌ ! 
তুমি জান যে, আমরা তোমাকে সবচেয়ে বেশী ভালবাসি । কাজেই, তুমি যা ভালবাস, আমাদের 
সব সময় তার উপর প্রতিষ্ঠিত রাখ। তারপর তিনি নীরব হয়ে গেলেন। আমরা বললাম £ আরো 
দু'আ করুন। তিনি বলেন £ হে আল্লাহ্‌ ! আমরা তোমার নিকট তোমার সেই শক্তি প্রার্থনা করছি, 
যা তুমি আকাশসমূহ ও পৃথিবীকে বলেছিলে যে- (551 05103 (২:১৫ 31 ৮5১ Usd 
০১০৮ “তোমরা উভয়ে আসো ইচ্ছায় অথবা অনিচ্ছায় । তারা বলল, আমরা আসলাম অনুগত 
হয়ে (সূরা হামীম সাজদা £ ১১)। হে আল্লাহ্‌ ! তুমি আমাদেরকে তোমার সন্তুষ্টি অর্জনের 
তাওফীক দান কর। হে আল্লাহ্‌ ! আমরা দারিদ্র্য থেকে শুধু তোমারই নিকট আশ্রয় প্রার্থনা করছি। 
হে আল্লাহ্‌ ! তুমি আমাদেরকে এত বেশী দিও না, যার ফলে আমরা বিপথগামী হয়ে পড়ি এবং 
এত কমও দিও না, যার ফলে আমরা তোমাকে ভুলে যাই। তুমি তোমার অনুগ্রহে আমাদেরকে 
জীবিকার স্বচ্ছলতা দান কর, যা দুনিয়াতে আমাদের জন্য যথেষ্ট হবে এবং আমাদেরকে তুমি 
স্বচ্ছলতা দান কর। 


বায়হাকী বলেন ঃ কারা রা না যে 
ইমাম আহমদ সিজদায় দু'আ করতেন, হে আল্লাহ্‌ ! এই উম্মতের যারা সত্যের উপর প্রতিষ্ঠিত না 
হয়েও মনে করে তারা সত্যের উপর প্রতিষ্ঠিত, তাদেরকে তুমি সৎপথে ফিরিয়ে দাও, যাতে তারা 
সত্যপন্থীদের অন্তর্ভুক্ত হতে পারে। তিনি আরো বলতেন ঃ হে আল্লাহ্‌ ! তুমি যদি উম্মতে মুহাম্মদ 
(সা)-এর নাফরমান লোকদের পক্ষে ফিদইয়া গ্রহণ করে থাক, তাহলে আমাকে তুমি তাদের 
ফিদইয়া হিসেবে গ্রহণ করে নাও। 

সালিহ ইব্‌ন আহমদ বলেন £ আমার আব্বা কখনো কারো নিকট উষূর পানি তলব করতেন 
না; বরং তিনি নিজেই পানি সংগ্রহ করতেন। বালতি যখন পূর্ণ হয়ে বেরিয়ে আসত, তখন 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া - ৫৫৭ 


বলতেন আলহামদুলিল্লাহ্‌ ! আমি বললাম £ আববাজান ! এতে উপকার কী ? তিনি বলেন ঃ বৎস ! 
তুমি কি মহান আল্লাহ্‌র বাণী শোননি - 


co ০০15৪ 81552 1450 al 31150 1 

অর্থাৎ- বল, তোমরা ভেবে দেখেছ কি যদি পানি ভূ-গর্ভে তোমাদের নাগালের বাইরে চলে 
যায়, কে তোমাদেরকে এনে দেব প্রবাহমান পানি (সুরা মুলক £ ৩০) । 

এই মর্মে ইমাম আহমদ থেকে বহু বর্ণনা উল্লেখ রয়েছে। 

ইমাম আহমদ দুনিয়াবিমুখতা বিষয়ে বৃহৎ কলেবরে একটি গ্রন্থ রচনা করেছেন, যেমনটি পূর্বে 
কেউ রচনা করেনি । ধারণা, বরং দৃঢ় বিশ্বাস, তিনি নিজ অভিজ্ঞতা থেকেই কিতাবখানা রচনা 
করেছেন । মহান আল্লাহ্‌ তার প্রতি রহম করুন । 
বীত782885855452 7 
বললাম ঃ হ্যা এবং আমি তাতে আনন্দিত হই। তারপর আমি হারিস-এর নিকট গিয়ে বলাম £ 
আমি আশা করছি, আপনি ও আমার সঙ্গীরা আজ রাত আমার নিকট উপস্থিত হবেন। হারিস 
আম-মুহাসিবী বলেন £ তারা তো অনেক, তাদের তো খাওয়ার ব্যবস্থা করতে হবে। 

যা হোক, মাগরিব ও ইশার মাঝামাঝি সময়ে তারা আসলেন । ওদিকে ইমাম. আহমদ আগেই 
এসে এক কক্ষে এমনভাবে বসে থাকেন, যেন তিনি তাদেরকে দেখতে পান ও তাদের কথা 
শুনতে পান ; কিন্তু তারা তাকে দেখবে না। 

ইশার নামায আদায় করার পর তারা আর কোন নামায পড়ল না ; বরং এসে হারিস-এর 
সম্মুখে মাথা ঝুঁকিয়ে চুপচাপ বসে পড়ে, যেন তাদের মাথার উপর পাখি বসে আছে। মধ্যরাতে 
এক ব্যক্তি হারিস আল-মুহাসিবীকে একটি মাসআলা জিজ্ঞাসা করে । হারিস সে বিষয়ে এবং 
তৎসংশ্লিষ্ট দুনিয়া বিমুখতা, তাকওয়া ও উপদেশ বিষয়ে কথা বলতে শুরু করেন। শ্রোতাদের কেউ 
ক্ৰন্দন করতে, কেউ কাতরাতে এবং কেউ চীৎকার করতে শুরু করল। 

ইসমাঈল ইব্‌ন ইসহাক বলেন ঃ এবার আমি কক্ষে ইমাম আহমদ-এর নিকট গেলাম। 
দেখলাম, তিনি কীদছেন, এমনকি তিনি চৈতন্য হারিয়ে ফেলার উপক্রম হয়েছেন। এই অবস্থা 
ভোর পর্যন্ত অব্যাহত থাকে। 

অবশেষে যখন তারা ফিরে যেতে উদ্যত হল, আমি বললাম £ এদেরকে কেমন দেখলেন হে 
আবূ আবদুল্লাহ্‌ ! তিনি বলেন $ দুনিয়াবিমুখতা বিষয়ে এই লোকটির ন্যায় আর কাউকে কথা 
বলতে আমি দেখিনি । আর এই লোকগুলোর ন্যায় মানুষও আমি দেখিনি । কিন্তু, আমি তোমার 
তাদের সংশ্রব অবলম্বন করা আমি সমীচীন মনে করি না! 

বায়হাকী বলেন ঃ হতে পারে ইমাম আহমদ তাদের সঙ্গে তার সাহচর্য অবলম্বন এই জন্য 
অপসন্দ করেছেন যে হারিস ইব্‌ন আসাদ দুনিয়াবিমুখ ছিলেন বটে, কিন্তু ইলমুল কালামের সঙ্গেও 
তার সম্পর্ক ছিল। আর ইমাম আহমদ তা অপসন্দ করতেন। কিন্তু, তিনি ইসমাঈল ইব্‌ন 
ইসহাক-এর জন্য তাদের সাহচর্য এই জন্য অপসন্দ করেছেন যে, তাদের তরীকা, দুনিয়াবিমুখতা 
ও তাকওয়ার উপর চলা তার পক্ষে অসম্ভব ছিল না। 


www.almodina.com 


Contents 
৫৫৮ আল-বিদায়া ওয়ান নিহায়া 


আমার অভিমত হল, ইমাম আহমদ-এর বিষয়টি অপসন্দ করার কারণ হল, তাদের কৃদ্ছুতা ও 
সুলুক এত কঠিন ছিল, যা শরীআত অনুমোদন করে না। এ কারণেই আবু যুরআ আর-রাধী হারিছ 
ইব্‌ন আসাদ-এর কিতাব 'আর বিআয়াহ' সম্পর্কে মন্তব্য করেছেন যে, এটি বিদআত । এক ব্যক্তি 
তার নিকট কিতাবখানা নিয়ে আসলে তিনি বলেছিলেন ৪ তুমি মালিক, ছাওরী, আওযাঈ ও 
লাইছ-এর আদর্শ মত চল এবং এটি পরিহার কর। কেননা, এটি বিদআত । 


ইবরাহীম আল-হারবী বলেন $ আমি আহমদ ইব্‌ন হাম্বলকে বলতে শুনেছি, তুমি যদি কামনা 
কর যে, তুমি যা ভালবাস, আল্লাহ্‌ তোমার জন্য তা বিদ্যমান রাখবেন, তাহলে আল্লাহ্‌ যা পসন্দ 
করেন, তুমি তার উপর অটল থাক। 


তিনি আরো বলেন £ অভাব-অনটনে ধৈর্যধারণ করা এমন একটি মর্যাদা যা বড় বড় আল্লাহ্‌ 
ওয়ালারাও লাভ করতে পারে না। | 


তিনি আরো বলেন $ দরিদ্রতা স্বচ্ছলতার চেয়ে মর্যাদাপূর্ণ। কেননা, অভাব-অনটনে ধৈর্যধারণ 
করা তিক্ত এবং অবিচল থাকা কৃতজ্ঞতা অপেক্ষা মর্যাদাপূর্ণ । তিনি আরো বলেন £ আমি দারিদ্রের 
মর্যাদাকে অন্য কিছুর পঙ্গে তুলনা করি না। তিনি বলতেন ঃ মানুষের উচিত নৈরাশ্যের পর জীবিকা 
" গ্রহণ করা এবং লোভ ও মোহ জড়িত হয়ে তা গ্রহণ না করা । তিনি হিসাব যাতে সহজ হয়, সে 
জন্য দুনিয়ার সহায়-সম্পদ কম হওয়া পসন্দ করতেন। 


ইবরাহীম বলেন ঃ এক ব্যক্তি ইমাম আহমদকে আপনি কি এই ইল্ম মহান আল্লাহ্র জন্য 
শিক্ষা লাভ করেছেন ? জবাবে ইমাম আহমদ বলেন £ এ এক কঠিন শর্ত । কিন্তু মহান আল্লাহ্‌ 
আমার নিকট একটা বিষয় প্রিয় করে দিলেন আর আমি তা একত্র করলাম । অন্য এক বর্ণনায় 
আছে, তিনি বলেছেন $ আমার এই ইল্ম যদি মহান আল্লাহ্‌র জন্য হয়ে থাকে, তবে তো ভাল। 
কিন্তু, ব্যাপার হল, আমার নিকট একটি বিষয় প্রিয় করে দেওয়া হয়েছে, আর আমি তা সঞ্চিত 
করেছি। | 


বায়হাকী বর্ণনা করেন £ এক ব্যক্তি ইমাম আহমদ-এর নিকট এসে বলল £ আমার মা আজ 
বিশ বছর যাবত অচল । তিনি আমাকে আপনার নিকট প্রেরণ করেছেন, যেন আপনি তার জন্য 
দু'আ করেন। কিন্তু, কথাটা শুনে তিনি রুষ্ট হলেন এবং বলেন £ আমি তার জন্য দু'আ করার 
পরিবর্তে বরং আমি তার দু'আর বেশী মুখাপেক্ষী । তারপর তিনি মহিলার জন্য দু'আ করলেন। 
লোকটি তার মায়ের নিকট ফিরে গিয়ে দরজায় আঘাত করল । তার মা পায়ে হেঁটে এসে দরজা 
খুলে দিল এবং বলল ঃ মহান আল্লাহ্‌ আমাকে সুস্থ করে দিয়েছেন। 

বায়হাকী আরো বর্ণনা করেন যে, এক ভিক্ষুক ইমাম আহমদ-এর নিকট ভিক্ষা চাইলে তিনি 
তাকে একটি টুকরা দান করলেন । দেখে এক ব্যক্তি ভিক্ষুকের নিকট এসে বলল ঃ এই টুকরাটি 
আমাকে দিয়ে দাও, আমি তোমাকে এক দিরহাম বিনিময় দেব। কিন্তু ভিক্ষুক অস্বীকার করল। 
এবার লোকটি পঞ্চাশ দিরহাম দিতে চাইল । ভিক্ষুক তাতেও অস্বীকৃতি জানাল এবং বলল ঃ তুমি 
এর যে বরকত লাভ করার কামনা করছ, আমিও সেই বরকতের আশা করছি। 

তারপর ইমাম বায়হাকী খলীফা মা*মূন, মু'তাসিম ও ওয়াসিক-এর আমলে পবিত্র কুরআন . 
-এর সূত্রে ইমাম আহমদ ইবৃন হাম্বল যে নির্যাতন, দীর্ঘ বন্দীত্ব, বেদম প্রহার ও নির্মম নির্যাতনে 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৫৫৯ 


খুন হওয়ার হুমকির সম্মুখীন হয়েছিলেন এবং এসব ব্যাপারে তাদের প্রতি তার বেপরওয়া দৃষ্টিভঙ্গি, 
ধৈর্যধারণ এবং সঠিক দীন ও সরল পথের উপর অবিচল থাকা এসব বিষয় নিয়ে আলোচনা 
করেছেন । বলা বাহুল্য যে, ইমাম আহমদ যেরূপ পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন, সে ব্যাপারে 
পবিত্র কুরআনের আয়াত ও বর্ণিত হাদীস সম্পর্কে অবহিত ছিলেন। স্বপ্নে-জাগরণে তাকে যে 
ব্যাপারে উপদেশ দেওয়া হয়েছিল তিনি তাতে নিপতিত হয়েছেন। ফলে তাতে তিনি সন্তুষ্ট 
হয়েছেন এবং ঈমান থাকায়. ও প্রতিদানের আশায় তাকে বরণ করে নিয়েছেন এবং তিনি 
ইহজগতের কল্যাণ ও পরকালের নিআমত লাভ সফলকাম হয়েছেন। উল্লিখিত বিপদাপদের 
সম্মুখীন করে মহান আল্লাহ্‌ তাকে বিপদবরণকারী তার ওলীগণের সুউচ্চ স্তরে পৌছার জন্য প্রস্তুত 
করে নিয়েছিলেন এবং তীর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে নিয়েছিলেন । মহান আল্লাহরই নিকট 
তাওফীক ও নিরাপত্তা কামনা করছি। আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেন ৪ 


2৫৪৫৩ cece es 3-! 5১/৪৫/০৪০৪ 4০52৩ 45 5 প প শীলা 
(58 48194 ১325 31৯3 Calls 01154525 91 95041 ৯০৯ তা 
& ০৩ +s 2b পপ 9 ৬০৪ “ 
SDI ally sve S23 alli 5 ০০ nll 
আলিফ লাম মীম । মানুষ কি মনে করে যে, আমরা ঈমান এনেছি বললেই তাদেরকে পরীক্ষা 
না করে অব্যাহতি দেওয়া হবে? 


আমি তো তাদের পূর্ববতীদেরকেও পরীক্ষা করেছিলাম ; মহান আল্লাহ্‌ অবশ্যই প্রকাশ করে 
দিবেন কারা সত্যবাদী ও কারা মিথ্যাবাদী (সুরা আনকাবৃত 8 ১-৩)। 


অন্যত্র আল্লাহ্‌ তা“আলা ইরশাদ করেন £ 8 ১০ be 4১01 ১০০ (০ ৮1০ ly 


১৬৭১। “আপদে-বিপদে ধৈর্যধারণ করবে; এটা তো দৃঢ় সংকল্পের কাজ (সূরা লুকমান £ ১৭)।” 
এই মর্মে আরো বহু আয়াত রয়েছে। 


আসিম ইবৃন বাহদালাহ থেকে যথাক্রমে শু'বা মুহাম্মদ ইব্‌ন জাফর সূত্রে মযলুম ইমাম 
আহমদ বর্ণনা করেন যে, আসিম ইব্‌ন বাহদালাহ বলেন £ আমি মুসআব ইব্‌ন সা’দকে সা'দ 
থেকে বর্ণনা করে বলতে শুনেছি, সা'দ বলেনঃ আমি রাসূলুল্লাহ্‌ (সা)-কে জিজ্ঞাসা করলাম £ কারা 
অধিক বিপদগ্রস্ত হয় ? তিনি বলেন ঃ “নবীগণ । তারপর তাদের পরবর্তী স্তরের লোক । তারপর 
তাদের পরবর্তী স্তরের লোক । মহান আল্লাহ্‌ মানুষকে যার যার দীন অনুপাতে পরীক্ষা করে 
থাকেন। যার দীন দুর্বল, তাকে সে অনুপাতে পরীক্ষা করেন। যার দীন শক্ত, তাকে সে অনুপাতে 
পরীক্ষা করেন। বিপদ মানুষের সঙ্গে লেগেই থাকে । এমনকি মানুষ পৃথিবীতে বিচরণ করে 
অথচ তার কোন অপরাধ নেই’ । 

আনাস (রা) থেকে যথাক্রমে আবু কিলাবা, আইয়ুব ও আবদুল ওহহাব ছাকাফী সূত্রে ইমাম 
মুসলিম তার সহীহ্‌-এ বর্ণনা করেন, আনাস (রা) বলেন, রাসূলুল্লাহ (সা) বলেন ঃ ‘তিনটি গুণ 
এমন আছে, সেগুলো যার মধ্যে বিদ্যমান থাকবে, সে ঈমানের মাধুর্য পাবে । যার নিকট মহান 
আল্লাহ্‌ ও তার রাসূল অন্যদের তুলনায় বেশী প্রিয়। মানুষকে একমাত্র মহান আল্লাহ্র জন্য 
ভালবাসা । মহান আল্লাহ্‌ কুফ্র থেকে রক্ষা করার পর কুফরীর দিকে ফিরে যাওয়া অপেক্ষা আগুনে 
নিক্ষিপ্ত হওয়া অধিক প্রিয় হওয়া’ ৷ 


www.almodina.com 


Contents 
৫৬০ আল-বিদায়া ওয়ান নিহায়া 


ইমাম বুখারী ও মুসলিম এ হাদীসটি সহীহ্‌ বুখারী ও সহীহ্‌ মুসলিমে উল্লেখ করেছেন। 

আসিম ইব্ন হুমায়দ থেকে যথাক্রমে আমর ইবৃন কায়স আস-সাকুনী, সাফওয়ান ইব্‌ন আমর 
আস-সাকসাকী, আবুল মুগীরা ও আহমদ ইবৃন হাম্বল সূত্রে আবুল কাসিম বাগাবী বর্ণনা করেন যে, 
আসিম ইব্ন হুমায়দ বলেন £ আমি মুআয ইব্‌ন জাবাল (রা)-কে বলতে শুনেছি ৪ ‘তোমরা বিপদ 
আর ফিতনা ছাড়া কিছুই দেখবে না । পরিস্থিতি কঠিন থেকে কঠিনতর-ই হতে থাকবে এবং 
মানুষের হৃদয়ে মোহ ছাড়া আর কিছু বৃদ্ধি পাবেনা ৷' 

উপরিউক্ত সনদে মুআয (রা) আরো বলেন £ ‘তোমরা শাসক গোষ্ঠীর মাঝে কঠোরতা ছাড়া 
আর কিছুই দেখতে পাবে না। তোমার জন্য একটি ভয়ংকর ও কঠিন পরিস্থিতি সৃষ্টি হওয়ার পর 
তদপেক্ষা আরো কঠিন পরিস্থিতি এসে উপস্থিত হবে ।" 

বাগাবী (র) বলেন £ আমি আহমদকে বলতে শুনেছি £ হে আল্লাহ্‌ ! আপনি আমাদের প্রতি 
সন্তুষ্ট হয়ে যান। 

বায়হাকী রবী থেকে বর্ণনা করেন যে, রবী বলেন ঃ ইমাম শাফিঈ (র) একখানা পত্র দিয়ে 
মিসর থেকে আহমদ ইবৃন হাম্বল-এর নিকট প্রেরণ করেন । আমি তার নিকট গিয়ে উপস্থিত হই। 
তিনি ফজর নামায থেকে অবসর হয়েছেন । আমি পত্রখানা তার হাতে তুলে দিলাম । তিনি বলেনঃ 
আপনি কি পত্রখানা পড়েছেন ? আমি বললাম £ না। তিনি পত্রখানা হাতে নিয়ে পাঠ করলেন। 
সঙ্গে সঙ্গে তার চক্ষুদ্ধয় অশ্রুসজল হয়ে উঠল । আমি বললাম £ হে আবু আবদুল্লাহ্‌ ! এতে কী 
আছে ? তিনি বলেন ঃ তিনি রাসূলুল্লাহ্‌ (সা)-কে স্বপ্নে দেখেছেন যে, তিনি বলেছেন ঃ তুমি 
আবদুল্লাহ্‌ আহমদ ইব্‌ন হাম্বল-এর নিকট পত্র লিখ এবং তাকে আমার সালাম জানাও । পত্রে লিখ 
যে, তুমি অচীরেই পরীক্ষার সম্মুখীন হবে এবং তোমাকে খাল্কে কুরআনের পক্ষে সমর্থন 
প্রদানের আহ্বান জানানো হবে । কিন্তু, তুমি তাদের আহ্বানে সাড়া দিবে না। মহান আল্লাহ্‌ 

কিয়ামত দিবস পৰ্যন্ত তোমার ইল্ম উন্নত করে দিবেন ।' 
| রবী বলেন 8 শেষে আমি বলামঃ সুসংবাদের পুরক্কার ? বলামাত্র তিনি গায়ের জামাটা খুলে 
আমাকে দিয়ে দেন। আমি শাফিঈর নিকট ফিরে এসে তাকে সংবাদ জানাই । তিনি বলেন ঃ 
জামার ব্যাপারে আমি তোমাকে কষ্ট দিব না। তবে তুমি জামাটা পানিতে ভিজিয়ে আমাকে দিয়ে 
দাও, আমি তা থেকে বরকত হাসিল করি। 


হাদীস বিশারদগণের বক্তব্য থেকে ফিত্না ও পরীক্ষার সংক্ষিপ্ত বিবরণ 

উপরে উল্লেখ করেছি যে, খলীফা মা*মূনকে একদল মু'তাধিলা ঘিরে রেখেছিল । তারা ভুল 
পরামর্শ দিয়ে তাকে সত্যের পথ থেকে ভ্রান্তির পথে নিয়ে গিয়েছিল এবং খাল্‌কে কুরআন 
বিষয়টিকে তীর সম্মুখে শোভিত করে উপস্থাপিত করেছিল ও মহান আল্লাহ্‌র গুণাবলীকে অস্বীকার 
করেছিল। 

বায়হাকী বলেন ঃ খলীফা মা"মূন-এর আগে বনু উমাইয়া ও বনু আব্বাস-এর সব খলীফাই 
পূর্বসূরীদের মত ও পথের অনুসারী ছিলেন। কিন্তু, মা'মুন খিলাফতের মসনদে আসীন হওয়ার পর 
এই লোকগুলো তার কাছে এসে ভিড় জমায় এবং তাকে বিভ্রান্ত করে ফেলে । রোমের সঙ্গে যুদ্ধ 
চলাকালে তিনি তারসূস গমন করেছিলেন । তখন তিনি তার বাগদাদের নায়িব ইসহাক ইব্‌ন 


www.almodina.com 


Contents 
আল-বিদায়া ওয়ান নিহায়া ৫৬১ 


কুরআন-এর দিকে আহ্বান জানান। এ কাজটি তিনি করেছেন শেষ বয়সে মৃত্যুর মাস কয়েক 
আগে দুইশ আঠার হিজরীতে । পত্র পেয়ে ইসহাক ইব্‌ন ইবরাহীম একদল হাদীস বিশারদকে 
তলব করে তাদেরকে খালকে কুরআন-এর প্রতি সমর্থন জানানোর আহ্বান জানান। কিন্তু তারা 
তা প্রত্যাখ্যান করেন। ইসহাক'ইবৃন ইবরাহীম তাদেরকে প্রহার ও ভাতা বন্ধ করে দেওয়ার হুমকি 
প্রদান করেন। ফলে, তাদের অধিকাংশ অনিচ্ছা সত্বেও তাতে সমর্থন ব্যক্ত করেন । তবে ইমাম 
আহমদ ইব্‌ন হাম্বল ও মুহাম্মদ ইব্‌ন নূহ আল-জুনদ ইয়াসাবুরী তাদের মতের উপর অবিচল 
থাকেন। ফলে, খলীফার নির্দেশে দু'জনকে এক উটে চড়িয়ে খলীফার নিকট পাঠিয়ে দেওয়া হয়। 
তখন তারা দু'জন ছিলেন শৃংখলাবদ্ধ এবং একসঙ্গে এক উটে আরোহী । রাহবা নামক নগরীতে . 
পৌছার পর এক বেদুঈন ক্রীতদাস- যার নাম জাবির ইব্‌ন আমির তাদের নিকট এসে ইমাম 
আহমদকে সালাম দিয়ে বলল £ আপনি জনপ্রতিনিধি । কাজেই, তাদের জন্য আপনি অকল্যাণের 
কারণ হবেন না। আজ আপনি মানুষের মাথা । কাজেই, তারা আপনাকে যেদিকে আহ্বান করছে, 
তাতে সাড়া দেওয়া থেকে নিজেকে রক্ষা করুন। অন্যথায় কিয়ামতের দিন সব মানুষের পাপের 
বোঝা আপনাকেই বহন করতে হবে । আপনি যদি মহান আল্লাহ্‌কে ভালবেসে থাকেন, তাহলে 
এই পরিস্থিতিতে ধৈর্যধারণ করুন। কারণ, আপনার ও জান্নাতের মাঝে আপনার খুন হওয়া ছাড়া 
আর কোন প্রতিবন্ধক নেই । আপনি খুন প্রাপ্ত হন, তবু আপনি মৃত্যুমুখে পতিত হবেন । আর যদি 
বেঁচে থাকেন, তাহলে বেঁচে থাকবেন প্রশংসিত হয়ে । 

ইমাম আহমদ বলেন £ খালকে কুরআনের প্রতি সমর্থন দানের ক্ষেত্রে আমি অবস্থানে 


যাহোক, তারা দু'জন যখন খলীফার বাহিনীর নিকটে গিয়ে পৌছলেন এবং বাহন থেকে 
অবতরণ করলেন, তখন খাদিম কাপড় দ্বারা তার চোখের অশ্রু মুছতে মুছতে এসে বলল £ হে 
আবু আবদুল্লাহ্‌ ! মা’মূন এমন এক তরবারি কোষমুক্ত করে নিয়েছেন যা তিনি ইতিপূর্বে কোষমুক্ত 
করেননি । আমি বিষয়টি সহ্য করতে পারছি না। আর তিনি রাসূলুল্লাহ্‌ (সা)-এর সঙ্গে তার 
আত্মীয়তার দোহাই দিচ্ছেন । কাজেই, আপনি যদি খালকে কুরআনের প্রশ্নে তার মতে একমত না 
হন, তাহলে সেই তরবারি দ্বারা অবশ্যই তিনি আপনাকে শহীদ করে ফেলবেন। 


বর্ণনাকারী বলেন £ একথা শুনে ইমাম আহমদ হাটু গেড়ে বসে পড়লেন এবং অপলক নেত্রে 
আকাশ পানে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন এবং দু'আ করলেন, হে আমার প্রতিপালক ! তোমার 
সহনশীলতা এই পাপিষ্ঠকে বিভ্রান্ত করেছে। এমনকি লোকটি তোমার বন্ধুগণকেও প্রহার ও হত্যা 
করার দুঃসাহস প্রদর্শন করেছে। হে আল্লাহ্‌ ! কুরআন যদি তোমার কালাম এবং অসৃষ্ট হয়ে 
থাকে, তাহলে আমাদের তুমি তার অত্যাচার থেকে রক্ষা কর। বর্ণনাকারী বলেন 8 সেদিনই 
রাতের তৃতীয় প্রহরে ঘোষণাকারী খলীফা মা*মূন-এর মৃত্যুসংবাদ নিয়ে আসে । ইমাম আহমদ 
বলেন ৪ শুনে আমরা খুশি হলাম । তারপর সংবাদ আসল, মু'তাসিম খিলাফতের মসনদে আসীন 
হয়েছেন, আহমদ ইবৃন দাউদ তার কাছে গিয়ে ভিড়েছে এবং অবস্থা খুবই জটিল । আমাদেরকে 
50558555450 
পেলাম । 


আল-বিদায়া ওয়ান নিহায়া (১০ম খণ্ড)-_৭১ 


www.almodina.com 





Contents 


৫৬২. আল-বিদায়া ওয়ান নিহায়া 


তখন ইমাম আহমদ ও তার সঙ্গী শৃংখলাবদ্ধ ছিলেন। তীর সঙ্গী মুহাম্মদ ইব্‌ন নূহ পথেই 
মৃত্যুমুখে পতিত হন। ইমাম আহমদ তার নামাযে জানাযা আদায় করেন। 

বাগদাদ ফিরে এসে ইমাম আহমদ রমযান মাসে নগরীতে প্রবেশ করেন । তাকে প্রায় আটাশ 
মাস কারাগারে আটক রাখা হয় । কারো মতে ত্রিশ মাসেরও বেশী সময় । তারপর মারধর করার 
জন্য তাকে খলীফা মু'তাসিম-এর সম্মুখে নিয়ে যাওয়া হয়। কয়েদখানায় ইমাম আহমদ পায়ে 
বেড়ি বাধা অবস্থায় কয়েদীদের নামাযের ইমামতি করতেন । 


মু'তাসিম-এর সম্মুখে ইমাম আহমদ ইব্‌ন হাম্বলকে প্রহার করার আলোচনা 

ইমাম আহমদকে কয়েদখানা থেকে বের করে খলীফা মু'তাসিম-এর সম্মুখে উপস্থিত করা 
হলে মু'তাসিম তীর শৃংখল আরো বাড়িয়ে দেন। ইমাম আহমদ বলেন £ আমি শিকলগুলোর জন্য 
হাটতে পারছিলাম না। ফলে, সেগুলোকে পাজামার ফিতায় বেঁধে হাতে করে চলতে লাগলাম । 
তারপর তারা আমার নিকট কি একটি পশু এনে আমাকে তার উপর চড়িয়ে দেয় । আমি শিকলের 
ভারে উপুড় হয়ে পড়ে যেতে উদ্যত হই । তখন আমাকে ধরে রাখার মত কেউ আমার সঙ্গে ছিল 
না। কিন্তু মহান আল্লাহ্‌ আমাকে রক্ষা করলেন । আমি মু'তাসিম-এর ভবনে এসে উপস্থিত 
হলাম । আমাকে একটি গৃহে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেওয়া হল। সেখানে আমার নিকট কোন 
বাতি ছিল না। আমি উযূ করার মনস্থ করলাম । হাত বাড়িয়ে পানি ভর্তি একটি বরতন পেয়ে 
গেলাম । আমি তা দ্বারা উযু করলাম । তারপর দাড়ালাম । কিন্তু কিবলা ঠাহর করতে পারলাম না। 
ভোর হলে বুঝতে পারলাম আমি কিবলামুখী হয়েই নামায পড়েছি। সকল প্রশংসা মহান আল্লাহ্‌ 
তা'আলার জন্য । 

তারপর আমাকে তলব করা হল । আমাকে মু'তাসিম-এর নিকট নিয়ে যাওয়া হল। খলীফা 
মু'তাসিম বিল্লাহ আমার প্রতি দৃষ্টিপাত করে বলেন £ তোমরা কি মনে করেছিলে, ইনি নওজোয়ান 
? ইনি তো বয়োঃবৃদ্ধ লোক ! ইবৃন আবূ দাউদ তখন তার নিকট উপবিষ্ট । আমি নিকটে গিয়ে 
তাকে সালাম দিলাম । তিনি বলেন ঃ ওকে আমার আরো কাছে নিয়ে আস । এভাবে তিনি আমাকে 
তার কাছে টানতে লাগলেন । আমি তার একেবারে সন্নিকটে চলে গেলাম । তারপর তিনি বলেন $ 
বস। আমি বসে পড়লাম । লোহাগুলো আমাকে ভারী করে রেখেছে । আমি কিছু সময় নীরব বসে 
থেকে বললাম ঃ হে আমীরুল মু'মিনীন ! আপনার ভাতীজা রাসূলুল্লাহ্‌ (সা) কিসের প্রতি আহ্বান 
করেছিলেন ? তিনি বলেন ঃ ‘আল্লাহ্‌ ব্যতীত আর কোন ইলাহ্‌ নেই' সাক্ষ্যপানের প্রতি । আমি 
বললাম £ আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ্‌ ছাড়া কোন ইলাহ্‌ নেই। তারপর তাকে আবদুল কায়স 
প্রতিনিধি দল সম্পর্কে ইব্‌ন আব্বাসের হাদীসটি শুনিয়ে আমি বললাম $ আল্লাহ্‌র রাসূল (সা)-এরই 
প্রতি আহ্বান করেছিলেন। | 

আহমদ ইব্‌ন হাম্বল বলেন ঃ তারপর ইব্‌ন আবু দাউদ কিছু কথা বলল, যার মর্ম আমি 
বুঝিনি । তার কারণ, আমি তার বক্তব্য সম্পর্কে অবহিত ছিলাম না । তারপর মু'তাসিম বলেন £ 
আপনি যদি আমার পূর্বেকার খলীফার কজায় না থাকতেন, তাহলে আমি আপনার পিছনে লাগতাম 
না। তারপর তিনি বলেন ঃ হে আবদুর রহমান ! আমি তোমাকে অত্যাচার-নির্যাতন বন্ধ করার 
নির্দেশ দেইনি? ইমাম আহমদ বলেনঃ শুনে আমি বলাম ঃ আল্লাহু আকবার । এতো মুসলমানদের 
জন্য সুখের কথা । তারপর তিনি বলেন ঃ আবু আবদুর রহমান ! তুমি তার সঙ্গে বিতর্ক কর, তার 


www.almodina.com 


Contents 


| আল-বিদায়া ওয়ান নিহায়া ৫৬৩ 


সঙ্গে কথা বল । শুনে আবদুর রহমান আমাকে বলল £ কুরআনের ব্যাপারে আপনার অভিমত কী? 
কিন্তু আমি জবাব দিলাম না । ফলে, মু'তাসিম বললেন £ আপনি জবাব দিন। আমি বললাম £ 
ইল্ম সম্পর্কে আপনার অভিমত কী ? তিনি নিশ্চুপ রইলেন। আমি বললাম ঃ পবিত্র কুরআন মহান 
আল্লাহ্র ইল্‌ম বিশেষ । আর যে ব্যক্তি বিশ্বাস করল, আল্লাহ্‌র মাখলুক, সে আল্লাহকে অস্বীকার 
করল । খলীফা কোন কথা বললেন না। উপস্থিত লোকেরা বলল £ আমীরুল মুমিনীন ! উনি 
আপনাকে ও আমাদেরকে কাফির বললেন কিন্তু খলীফা তাদের কথায় কর্ণপাত করলেন না। 
আবদুর রহমান বললেন ঃ আল্লাহ্‌ ছিলেন ; কিন্তু কুরআন ছিল না । আমি বললাম ঃ আল্লাহ্‌ ছিলেন ; 
কিন্তু ইল্‌ম ছিল না । এবার তিনি চুপসে গেলেন। তারা পরস্পর কানাঘুষা করতে লাগল । আমি 
বললাম £ আমীরুল মু'মিনীন ! তারা আমাকে পবিত্র কুরআন ও হাদীস থেকে কিঞ্চিৎ প্রমাণ দিক; 
তাহলে আমি খালকে কুরআনের প্রতি সমর্থন জানাব । শুনে ইব্‌ন আবূ দাউদ বলেন £ আপনি 
পবিত্র কুরআন-হাদীস ছাড়া আর কিছু-ই তো বলছেন না। আমি বললাম £ এই দু'টি ছাড়া কি 
ইসলাম দাড়াতে পারে ? এভাবে দীর্ঘ বিতর্ক চলল। তারা তাদের মতের পক্ষে নিম্নলিখিত আয়াত 
দ্বারা দলীল পেশ করে ঃ 


“যখনই তাদের নিকট তাদের প্রতিপালকের কোন নুতন উপদেশ আসে (সূরা আন্বিয়া ৪ ২)।" 


£22 


ir Yk BIE 501 
“মহান আল্লাহ্‌ সব কিছুর সৃষ্টিকর্তা (সূরা রাদ £১৬) ।' 
ইমাম আহমদ এই বলে জবাব দেন যে, আলোচ্য আয়াতে ৫3 হল ‘আম মাখসূস' । তার 
স্বপক্ষে তিনি নিম্নলিখিত আয়াত দ্বারা দলীল পেশ করেন ৪ 


2৩5 


(825 ৯১০:/০০ ৩ ৮০০৪ 

‘আল্লাহ্র নির্দেশে তা সমস্ত কিছুকে ধ্বংস করে দিবে (সূরা আহকাফ ৪ ২৫)। 

জবাবে ইব্‌ন আবূ দাউদ বলেন ঃ তিনি আল্লাহ্‌র শপথ, হে আমীরুল মু'মিনীন ! ভ্রান্ত, 
বিভ্রান্তকারী ও বিদআতী । আপনার এখানে অনেক বিচারক ও ফকীহ্‌ উপস্থিত রয়েছেন। আপনি 
তাদেরকে জিজ্ঞাসা করুন। খলীফা জিজ্ঞাসা করেন £ আপনাদের অভিমত কী ? তারা ও সেই 
উত্তর প্রদান করে, যা ইব্‌ন আবূ দাউদ বলেছিলেন । 

তারপর দ্বিতীয় দিনও তারা ইমাম আহমদকে উপস্থিত করে এবং তৃতীয় দিনও তারা তার 
সঙ্গে বিতর্ক করে। এর প্রতিটি ক্ষেত্রে-ই ইমাম আহমদ-এর কণ্ঠ তাদের কণ্ঠ থেকে উচ্চ ছিল 
এবং তার দলীল তাদের দলীলকে পরাজিত করেছে। সবাই চুপ করলে ইব্‌ন আবূ দাউদ সকলের 
উদ্দেশ্যে কথা বলতে শুরু করেন। ইল্ম-কালামে লোকটা ছিল সকলের চেয়ে বেশী অজ্ঞ । 
বিতর্কে নানা বিষয় নিয়ে আলোচনা ওঠে । কিন্তু পবিত্র কুরআন-সুন্নাহ্র উদ্ধৃতি দেওয়ার মত 
যোগ্যতা তাদের কারো ছিল না। তারা পবিত্র কুরআন-সুন্রাহ্র দলীলাদি অস্বীকার করে যুক্তির 
অবতারনণ করতে থাকে । আমি তাদের এমন সব বক্তব্য শুনলাম, যা কেউ বলতে পারে বলে 
আমার ধারণা ছিল না। ইব্‌ন গাওস আমার সঙ্গে দীর্ঘ আলাপ করে, যাতে সে দেহ ইত্যাদি নিয়ে 


www.almodina.com 





Contents 


৫৬৪ | আল-বিদায়া ওয়ান নিহায়া 


অহেতুক বিষয়ের অবতারণা করে । আমি বললাম $ আমি আপনার বক্তব্য বুঝতে পারছি না। 
আমি শুধু এটুকু জানি যে, মহান আল্লাহ্‌ এক অমুখাপেক্ষী এবং তার মত কিছুই নেই। এবার 
তিনি চুপসে যান। আমি তাদের সম্মুখে পরজগতে মহান আল্লাহ্‌র দীদার সংক্রান্ত হাদীস উপস্থাপন 
করি। তারা হাদীসের সনদ দুর্বল আখ্যায়িত করা এবং কতিপয় মুহাদ্দিস-এর কটাক্ষপূর্ণ উক্তি 
করতে শুরু করে । কিন্তু অসম্ভব ! এত দূরবর্তী স্থান থেকে তারা তাদের নাগাল পাবে কিভাবে ? 
এহেন বাক-বিতপ্তার মধ্যে খলীফা তার প্রতি কোমল আচরণ দেখাতে থাকেন এবং বলছিলেন ঃ 
আহমদ ! আপনি প্রশ্নগুলোর জবাব দিন । আমি আপনাকে আমার একনিষ্ঠ ব্যক্তিদের এবং যারা 
আমার ফরাশ মাড়ায় তাদের অন্তর্ভুক্ত করে নিব । আমি বললাম £ হে আমীরুল মু'মিনীন ! তারা 
আমার সন্মুখে মহান আল্লাহ্র কিতাবের একটি আয়াত কিংবা রাসূল (সা)-এ এর একটি হাদীস 
উপস্থাপন করুক । তখন আমি তাদেরকে জবাব দিব। 

তারা যখন কুরআন-হাদীসের দলীল-প্রমাণকে অস্বীকার করল, তখন ইমাম আহমদ নিম্নোক্ত 
আয়াতগুলো দ্বারা তাদের মুকাবিলা করেন ৪ 


Es TA OA 00216 
“হে আমার পিতা ! তুমি তার ইবাদত কর কেন, যে শুনে না, দেখে না এবং তোমার কোনই 
কাজে আসে না (সূরা মারয়াম £ ৪২) ৷” 


(445 হ lass UE 
‘মুসার সঙ্গে আল্লাহ্‌ সাক্ষাৎ বাক্যলাপ করেছেন (সূরা নিসা ৪ ১৬৪) 
০350 ঢা থা 3 41101 ৬ 
“আমি-ই আল্লাহ্‌, আমা ব্যতীত কোন ইলাহ্‌ নেই । কাজেই আমার ইবাদত কর (সূরা তোহা 
8১৪)" 


sede 


OF 54 4 0১501 55521 i cd (455 Co | 

‘আমি কোন কিছুর ইচ্ছা করলে সে বিষয়ে আমার কথা কেবল এই যে, আমি বলি, হও ; 
ফলে তা হয়ে যায় (সূরা নাহল £ ৪০)! 

ইমাম আহমদ এরূপ আরো অনেক আয়াত দ্বারা দলীল পেশ করেন। অবশেষে তার 
দলীল-প্রমাণের সঙ্গে পেরে না উঠে তারা খলীফার ব্যক্তিত্বকে কাজে লাগানোর চেষ্টা করে। তারা 
বলে ঃ হে আমীরুল মু'মিনীন ! লোকটি কাফির, ভ্রান্ত ও বিভ্রান্তকারী । বাগদাদেদর নায়িব ইসহাক 
ইব্‌ন ইবরাহীম বলেন ঃ আমীরুল মু'মিনীন ! এটা খিলাফত পরিচালনা নীতি হতে পারে না যে, 
আপনি তার পথ উন্মুক্ত করে দিবেন আর সে দুই দু'জন খলীফার উপর জয়লাভ করবে। | 

এবার খলীফার আত্মমর্যাদাবোধ জেগে উঠে এবং তার ক্রোধ তীব্র আকার ধারণ করে। 
অথচ, তিনি ছিলেন স্বভাবে তাদের সবচেয়ে কোমল ব্যক্তি । তার মনে প্রীতি জন্মে যে, তার 
লোকেরা সত্যের উপর প্রতিষ্ঠিত । ূ্‌ 

ইমাম আহমদ বলেন ঃ তখন খলীফা আমাকে বলেন £ আল্লাহ্‌ তোমাকে অভিসপ্ত করুন। 


www.almodina.com 


Contents 


আমি আশা করেছিলাম, তুমি আমাকে জবাব দিবে। কিন্তু, তুমি কোন জবাব দিলে না । তারপর 
বলেন £ একে ধরে উদোম করে ফেল । তারপর হেঁচড়াও ৷ 

আহমদ বলেন ঃ আমাকে তারা ধরে উদোম করে ফেলল এবং হেঁচড়াল। শাস্তিদানকারী ও 
বেত্রাঘাতকারীদের আনা হল । আমি চেয়ে চেয়ে দেখছিলাম । আমার কাপড়ে বাধা রাসূলুল্লাহ্‌ (সা) 
-এর কয়েকটি মুবারক চুল চিল। সেগুলো আমার থেকে ছিনিয়ে নিল। আমি চরম শাস্তির শিকার 
হয়ে পড়লাম । আমি বলাম ঃ আমীরুল মু'মিনীন ! মহান আল্লাহ্‌কে ভয় করুন । মহান আল্লাহ্‌কে 
ভয় করুন । রাসূলুল্লাহ্‌ (সা) বলেছেন ঃ 


- ১১ %1 41151 203 sie 115১০115058 
“যে মুসলমান সাক্ষ্য দেয় যে, আল্লাহ্‌ ব্যতীত কোন ইলাহ্‌ নেই, তিন কারণের একটিও না 
পাওয়া গেলে তার রক্ত হালাল নয়।” 
রাসূলুল্লাহ্‌ (সা) আরো বলেছেন ঃ 


৪০০০ 22268 PE 81288 ০০ পপ 9৪৪ ০954 
৬৮০1৮৮50৪10 1১05 441 91 এ| GE ১৯ ml 4502 01 


lal piles 

“আমি মানুষের সঙ্গে যুদ্ধ করার জন্য আদিষ্ট হয়েছি । যতক্ষণ না তরা বলে আল্লাহ্‌ ব্যতীত 

কোন ইলাহ্‌ নেই । যখন-ই তারা তা বলল, তো তারা আমার থেকে তাদের জীবন ও সম্পদ রক্ষা 
করে নিল।” 


এমতাবস্থায় আপনি কিসের উপর ভিত্তি করে আমার রক্তকে হালাল ভাবছেন, অথচ আমি তো 
সেরূপ কোন অপরাধ করিনি ? হে আমীরুল মু'মিনীন ! স্মরণ করুন, আজ আমাকে যেমন 
আপনার সম্মুখে দাড়াতে হয়েছে, তেমনি আমাকেও একদিন মহান আল্লাহ্‌র সম্মুখে দাড়াতে হবে । 
মনে হল, একথা শুনে তিনি থমকে গেলেন। কিন্তু তারা অনবরত বলতে লাগল, আমীরুল 
মু'মিনীন ! নিশ্চয় লোকটি ভ্রান্ত, বিভ্রান্তকারী ও কাফির । ফলে খলীফা আমার ব্যাপারে নির্দেশ 
দিলেন । আমি নানা রকম শাস্তির মাঝে দাড়িয়ে রইলাম । একখানা চেয়ার আনা হল । আমাকে 
তার উপর দাড় করানো হল। এক ব্যক্তি আমাকে কোন একটি কাঠ ধারণ করার নির্দেশ দিল । 
আমি বিষয়টা বুঝতে পারলাম না । আমার হাত দু'টো দু'দিকে ছড়িয়ে গেল। প্রহারকারীদের আনা 
হল। তাদের হাতে কোড়া। তারা একেক জন আমাকে দু'টি করে চাবুক মারতে শুরু করল । 
একজন দু'টি চাবুক মেরে সরে যাচ্ছে, আর আরেক জন এসে অনুরূপ দু'টি চাবুক মারছে। তারা 
আমাকে আঘাতে আঘাতে জর্জরিত করে ফেলে । আমি কয়েকবার চেতনা 'হারিয়ে ফেলি। 
আঘাত থেমে গেলে আমার চেতনা ফিরে আসে । মু'তাসিম আমার সন্নিকটে দাড়িয়ে তাদের 
মতাদর্শ গ্রহণ করার আহ্বান জানাচ্ছেন । কিন্তু, আমি তার আহ্বানে সাড়া দিলাম না। তারা বলতে 
শুরু করল, তুমি ধ্বংস হও, খলীফা তোমার মাথার উপর দীড়িয়ে আছেন। কিন্তু, আমি তাদের 
বক্তব্য গ্রহণ করলাম না। তারা পুনরায় প্রহার করতে শুরু করে। খলীফা আবারো আমার নিকট 
এলেন। আমি তার আহ্বানে সাড়া দিলাম না । তারা পুনরায় আমাকে প্রহার করতে শুরু করে। 
খলীফা তৃতীয়বারের মত আমার নিকট এসে আহ্বান জানালেন। কিন্তু, বেদম মারের চোটে আমি 


www.almodina.com 





Contents 


৫৬৬ আল-বিদায়া ওয়ান নিহায়া 


তার বক্তব্য বুঝতে পারিনি। তারা আবারো আমাকে মারতে শুরু করে। আমার চেতনা হারিয়ে 
যায়। আমি প্রহার ও অনুভব করতে পারছিলাম না। তাতে খলীফা-ভয় পেয়ে যান এবং আমাকে 
ছেড়ে দেওয়ার নির্দেশ দেন। আমাকে ছেড়ে দেওয়া হল। তখন আমি এতটুকু টের পেয়েছি যে, 
আমি একটি ঘরের একটি কক্ষে অবস্থান করছি। আর কোন অনুভূতি ছিল না। আমার পায়ের 
বেড়িগুলো খুলে ফেলেছেন। ঘটনাটা ঘটেছিল দুইশ একুশ হিজরীর রমযান মাসের পঁচিশ 
তারিখ। 

তারপর খলীফা তাকে মুক্তি দিয়ে তার পরিবারের নিকট পৌছিয়ে দেওয়ার নির্দেশ দেন। 
সেদিন ইমাম আহমদ ইব্‌ন হাম্বলকে ত্রিশের অধিক বেত্রাঘাত করা হয় । কেউ বলেন, আশিটি । 
কিন্তু, আঘাত ছিল অত্যন্ত বেদম ও তীব্র । উল্লেখ্য, ইমাম আহমদ ইব্‌ন হাম্বল দীর্ঘকায় ও হালকা 
দিবার রা লাম তার বি সভার 
করুন। 

ইমাম আহমদ ইব্‌ন হাম্বলকে যখন দারুল খিলাফত থেকে ইসহাক ইবৃন ইবরাহীম-এর গৃহে 
নিয়ে যাওয়া হল, তখন তিনি রোযাদার ছিলেন৷ রোযা ভেঙ্গে দুর্বলতা দূর করার জন্য তাকে ছাতু 
এনে দেয়। কিন্তু, তিনি রোযা ভাংতে অস্বীকার করলেন এবং তিনি রোযা পূর্ণ করলেন । যুহর 
নামাযের ওয়াক্ত হলে তিনি লোকদের সঙ্গে নামায আদায় করলেন । তখন কাী ইব্‌ন সামাআ 
বলেন £ আপনি রক্তমাখা গায়ে নামায পড়লেন । উত্তরে ইমাম আহমদ বলেন ঃ উমর (রা) এমন 
অবস্থায় নামায পড়েছেন যে, তখন তার জখম রক্ত প্রবাহিত করছিল । একথা শুনে ইব্‌ন সামা 'আ 
নিশ্চুপ হয়ে গেলেন। 

বর্ণিত আছে যে, ইমাম আহমদকে যখন প্রহার করার জন্য দীড় করানো হয়, তখন তার 
পায়জামার ফিতা ছিড়ে গিয়েছিল । তিনি শংকিত হয়ে পড়েন পায়জামা খসে পড়ে যায় কিনা । তাই 
তিনি সতর ঢেকে নিয়ে ঠোট নেড়ে মহান আল্লাহ্‌র নিকট দু'আ করলেন । ফলে মহান আল্লাহ্‌ তার 
পায়জামা পূর্বের ন্যায় করে দেন। আরো বর্ণিত আছে, তিনি বলেছিলেন ঃ হে সাহায্য প্রার্থীদের 
সাহায্যকারী, হে বিশ্বজগতের মা“বৃদ ! তুমি যদি জেনে থাকো, আমি তোমারই সন্তুষ্টি লাভে 
সত্যের উপর প্রতিষ্ঠিত আছি, তাহলে তুমি আমার ইয্যত ক্ষুণ্র হতে দিও না। 

নিজ গৃহে ফিরে আসার পর জারায়িহী এসে তার দেহ থেকে নিষ্প্রাণ গোশত কেটে ফেলেন 
এবং তার চিকিৎসা করতে থাকেন। খলীফার নায়িব সর্বক্ষণ তার খোঁজ-খবর রাখতে শুরু 
করেন । তার কারণ হল, খলীফার পক্ষ থেকে ইমাম আহমদ-এর প্রতি যে আচরণ করা হয়েছিল, 
তাতে তিনি ভিষণ অনুতপ্ত হন। একারণে নায়িব তার খোঁজ-খবর রাখতে শুরু করেছিলেন । পরে 
যখন তিনি সুস্থতা লাভ করেন, তখন মু'তাসিম ও মুসলমানগণ তাতে আনন্দিত হন। আল্লাহ্‌ 
তাকে সুস্থতা দান করার পর তিনি কিছুদিন জীবিত থাকেন এবং ঠাণ্ডা লাগলে দুই বৃদ্ধাঙ্গলী তাকে 
কষ্ট দিত। যারা তার উপর অত্যাচার চালিয়েছিল বিদ“আতী ছাড়া সবাইকে ক্ষমা করে দিন। এ 
প্রসঙ্গে তিনি কুরআনের নিম্নোক্ত আয়াতটি তিলাওয়াত করতেন ঃ 


aia el 
“তারা যেন তাদের ক্ষমা করে এবং তাদের দোষ-ক্রটি উপেক্ষা করে (সূরা নূর £ ২২)।' 


www.almodina.com 


Contents 
আল-বিদায়া ওয়ান নিহায়া ৫৬৭ 


সহীহ্‌ মুসলিমে আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ্‌ (সা) বলেছেন ঃ 

291১1552210) 00 0৩ ২8০ 5410 ০০850 5 70595 
US 4) ০ 2 

“আমি তিনটি বিষয়ের উপর কসম খেতে পারি । দানে ধন কমে না। ক্ষমা দ্বারা আল্লাহ্‌ 
বান্দার কেবল মর্যাদা-ই বৃদ্ধি করেন। যে ব্যক্তি আল্লাহ্‌র সমীপে বিনয়ী হয়, আল্লাহ্‌ তার মর্যাদা 
বৃদ্ধি করে দেন।” 

অত্যাচার-নির্যাতনে অটল থেকে যারা সমর্থন দান থেকে সম্পূর্ণরূপে বিরত থাকেন, তারা 
চারজন । আহমদ ইব্‌ন হাম্বল, যিনি তাদের প্রধান, মুহাম্মদ ইব্‌ন নূহ ইব্‌ন মায়মূন আল-জুন্দ 
নৈশাপুরী, যিনি পথে মৃত্যুবরণ করেছিলেন, নুআয়ম ইবৃন হাম্মাদ আল-খুযাঈ, যিনি কারাগারে 
আটক থাকা অবস্থায় মৃত্যুমুখে পতিত হন। আবু ইয়াকুব আল বুওয়াইতী, যিনি খালকে কুরআনের 
বিপক্ষে কথা বলার অপরাধে ওয়াসিক-এর কারাগারে আটক থাকা অবস্থায় মৃত্যুমুখে পতিত হন। 
মৃত্যুর সময় তিনি লৌহ শিকলের বোঝায় ভারী ছিলেন এবং আহমদ ইব্‌ন নাসর আল-খুযাঈ । 
আমরা তার মৃত্যুর ধরন সম্পর্কে আলোচনা করেছি। 


ইমাম আহমদ ইব্ন হান্বল-এর প্রশংসায় ইমামগণ 


ইমাম বুখারী বলেন £ ইমাম আহমদকে যখন প্রহার করা হয়, আমরা তখন বসরায় । আমি 
শুনেছি, আবুল ওয়ালীদ তায়ালিসী বলেন £ আহমদ যদি বনী ইসরাঈলের লোক হতেন, তাহলে 
তিনি একটি উপাখ্যানে পরিণত হতেন। ইসমাঈল ইবনুল খলীল বলেন ৪ আহমদ যদি বনী 
ইসরাঈলের লোক হতেন, তাহলে অবশ্যই তিনি নবী হতেন। মুযানী বলেন ঃ ইমাম আহমদ 
নির্যাতন আমলের, আবূ বকর (রা) দীন ত্যাগের আমলের, উমর (রা) ছাকীফার দিবসের, উসমান 
(রা) সাহায্য দিবসের এবং আলী (রা) জামাল ও সিফফীন দিবসের প্রধান ব্যক্তিত্ব । 

হারমালা বলেন £ আমি শাফিঈ (র)-কে বলতে শুনেছি £ আমি যখন ইরাক ত্যাগ করে 
আসি, তখন আমি ইমাম আহমদ ইব্‌ন হাম্বল অপেক্ষা শ্রেষ্ঠ, বড় আলিম, পরহিযগার ও মুত্তাকী 
আর কাউকে রেখে আসিনি । 

শায়খ আহমদ ইয়াহইয়া ইব্‌ন সাঈদ আল-কাত্তান বলেনঃ বাগদাদে যত লোকের আগমন 
ঘটেছে, তন্মধ্যে আমার নিকট ইমাম আহমদ অপেক্ষা প্রিয় আর কেউ ছিল না। 


কুতায়বা বলেন £ সুফিয়ান ছাওরী ইন্তিকাল করলে, তাকওয়াও মারা গেল। শাফিঈ 
ইনতিকাল করেন, সঙ্গে সঙ্গে সুন্নাতও মারা গেল। ইমাম আহমদ ইব্‌ন হাম্বল ইন্তিকাল করলেন 
আর বিদআত মাথা চাড়া দিয়ে উঠল । 

তিনি আরো বলেন ঃ ইমাম ইবৃন হাম্বল উম্মতের মাঝে নবুওয়াতের মযাদায় অধিষ্ঠিত 
হয়েছিলেন । বায়হাকী বলেন ঃ এর অর্থ হল, মহান আল্লাহ্‌র যাত-এর প্রশ্নে অত্যাচার-নির্যাতনের . 
শিকার হয়ে তিনি যে ধৈর্যধারণ করেছিলেন, তাতে তিনি একজন নবীর আদর্শের প্রমাণ দিয়েছেন। 


আবু উমর ইবনুনুহাস একদিন ইমাম আহমদ-এর কথা উল্লেখ করে বলেন ঃ মহান আল্লাহ্‌ 


www.almodina.com 


| Contents 
৫৬৮ আল-বিদায়া ওয়ান নিহায়া 


দুনিয়াবিমুখিতায় তার চেয়ে সচেতন, সৎকর্মশীলদের সঙ্গে তার চেয়ে সুসম্পর্কশীল এবং 
পূর্বপুরুষদের সঙ্গে তার চেয়ে সামঞ্জস্যপূর্ণ মানুষ আর কেউ ছিল না। তার সম্মুখে দুনিয়া পেশ 
করা হয়েছিল ; কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেছেন। তার সামনে বিদআত উপস্থাপন করা 
হয়েছিল; কিন্তু তিনি তা অস্বীকার করলেন। 


ইমাম আহমদকে প্রহার করার পর বিশর আল-হাফী বলেছিলেন ঃ আহমদকে হাঁপরে ঢুকানো 
হয়েছিল। ফলে তিনি লাল সোনা হয়ে বেরিয়ে এসেছেন। 

আল-মায়মূনী বলেন £ ইমাম আহমদ নির্যাতিত হওয়ার পর- কারো মতে নির্যাতিত হওয়ার 
আগে- আলী ইবনুল মাদানী আমাকে বলেছিলেন ঃ মায়মূন ! ইসলামে আহমদ ইবৃন হাম্বল যতটুকু 
সোচ্চার ছিলেন, অন্য কেউ ততটুকু সোচ্চার ছিলেন না। এ কথা শুনে আমি যার পরনাই বিস্মিত 
হলাম এবং আবু উবায়দ আল-কাসিম ইব্‌ন সালাম-এর নিকট গিয়ে তাকে আলী ইবনুল মাদীনীর 
মন্তব্য বর্ণনা করলাম । তিনি বলেন ঃ তিনি সত্য বলেছেন। দীন ত্যাগের সময় আবু বকর (রা) 
সহযোগী পেয়েছিলেন । কিন্তু, আহমদ ইব্‌ন হাম্বল-এর কোন সাহায্যকারী ছিল না। তারপর আবু 
উবায়দ ইমাম আহমদ-এর প্রশংসা করতে শুরু করলেন এবং বলতে লাগলেন ৪ আমি ইসলামে 
তার সমকক্ষ কাউকে জানি না। ৃ 


ইসহাক ইব্‌ন রাহওয়াইহ বলেন £ আহমদ মহান আল্লাহ'র যমীনে মহান আল্লাহ্‌ ও তার 
বান্দাদের মাঝে দলীল । আলী ইবনুল মাদীনী বলেন £ আমি যখন বিপদগ্রস্ত হই, আর আহমদ 
ইব্‌ন হাম্বল আমাকে ফাতওয়া প্রদান করেন, তাহলে আমি যখন আমার রব-এর সঙ্গে সাক্ষাৎ 
করব, তখন তিনি কেমন ছিলেন, সে ব্যাপারে আমার পরওয়া থাকবে না। তিনি আরো বলেন ঃ 
আমি আমার ও মহান আল্লাহ্‌র মাঝে আহমদ ইবৃন হাম্বলকে দলীলরূপে বরণ করে নিয়েছি । তিনি 
আরো বলেন £ আবু আবদুল্লাহর যার উপর ক্ষমতা আছে, তার উপর কার ক্ষমতা আছে? 

ইয়াহ্‌ইয়া ইব্‌ন মুঈন বলেন £ঃ আমি আহমদ ইব্‌ন হান্বল-এর মাঝে এমন কোন কিছু চরিত্র 
দেখেছি, যা অন্য কোন আলিমের মধ্যে কখনো দেখিনি। তিনি মুহাদ্দিস, হাফিযে কুরআন, 
আলিম, পরহিযগার, দুনিয়াবিমুখ এবং জ্ঞানবান। 

ইয়াহইয়া ইব্‌ন মুঈন আরো বলেন £ আমাদের কিছু লোক ইচ্ছা পোষণ করেছিল যে, আমরা 


আহমদ ইব্‌ন হাম্বল-এর ন্যায় হব। কিন্তু, আল্লাহ্র শপথ ! আমাদের তার মত হওয়ার শক্তি নেই, 
তার পথে চলার সাধ্যও নেই। 


যুহালী বলেন ৪ আমি আহমদকে আমার ও মহান আল্লাহ্‌র মাঝে দলীল বানিয়েছি। 

হিলাল ইবনুল মুলী আর-রুকী বলেন ঃ চার ব্যক্তি দ্বারা মহান আল্লাহ্‌ এই উম্মতের উপর 
অনুগ্রহ করেছেন । শাফিঈ দ্বারা । তিনি হাদীস বুঝেছেন, তার ব্যাখ্যা প্রদান করেছেন, তার 
মুজমাল-মুফাসসাল, খাস-আম ও নাসিখ-মানসুখ-এর বর্ণনা দিয়েছেন । আবু উবায়দ দ্বারা তিনি 
হাদীসের অভিনবত্ব খোলাসা করেছেন। ইয়াহ্‌ইয়া ইব্‌ন মুঈন ছারা তিনি হাদীসসমূহ থেকে 


মিথ্যার অপনোদন করেছেন এবং আহমদ ইবৃন হাম্বল দ্বারা, যিনি নির্যাতনের মুখে দৃঢ়পদ 
থেকেছেন। এই চার ব্যক্তি না হলে মানুষ ধ্বংস হয়ে যেত। 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৫৬৯ 


আবু বকর ইব্‌ন আবু দাউদ বলেন ৪ আহমদ ইবৃন হাম্বল তৎকালে যত লোক কলম-কালি 
হাতে নিতেন, তাদের সকলের অগ্রগণ্য ছিলেন। 

আবু বকর মুহাম্মদ ইব্‌ন রাজা বলেন £ আমি আহমদ ইব্‌ন হাম্বল-এর মত মানুষও দেখিনি । 
আর তার মত লোক দেখেছেন, এমন কাউকে দেখিনি । 

আবু যুর“'আ আর-রাযী বলেন ঃ আমি আমার বন্ধুদের মাঝে কালা মাথাওয়ালা কাউকে ইমাম 
আহমদ অপেক্ষা বড় ফকীহ দেখিনি । 

বায়হাকী হাকিম সুত্রে ইয়াহইয়া ইব্‌ন মুহাম্মদ আর-আমবারী থেকে বর্ণনা করেন যে, 


রে) সম্পর্কে নিম্নলিখিত পঙক্তিগুলো আবৃত্তি করে শোনান £ 


1১৫০০ SUL ০ ২৮১81 ay ৮0০০০ ০৭০1৯ ll 

LLL ১১৯১ ১9441 1585 + Yl sas ass pail iS 

1০31] 41055 00511 ১৮৮5 4 lg Ml bs dll 305 
“তুমি যদি আমাদের ইমাম সম্পর্কে জিজ্ঞাসা কর, তাহলে তিনি আহমদ ইব্‌ন হাম্বল এবং 
সৃষ্টির মাঝে ইমামগণ তাকেই বরণ করে নিয়েছেন। তিনি সেই লোকদের পর নবীজি (সা)-এর 
প্রতিনিধিত্ব করেছেন, যারা খলীফাগণের স্থলাভিষিক্তির দায়িত্ব পালন করেছেন এবং ইনতিকাল 


করেছেন । দুই জুতার ফিতা যেমন একটি অপরটির সমান সমান হয়ে থাকে, তিনিও ছিলেন 
তেমনি ৷” 


সহীহ্‌ বুখারীতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ্‌ (সা) বলেছেন ঃ 

MEE ELE ১33 ১১৯৯৮ Gl 4০ ৬০০ ১ 280 015 
DS Le pa 4012৮ Sb SS LE 

“আমার উম্মতের একদল মানুষ সর্বদা সত্যের উপর জয়ী থাকে । কারো লাঞ্ছনা ও 
বিরুদ্ধাচরণ তাদের কোন ক্ষতি করতে পারে না। এমনকি সেই অবস্থার উপর প্রতিষ্ঠিত থাকা 
অবস্থার-ই মহান আল্লাহ্‌র বিধান এসে পড়ে৷” 

ইবরাহীম ইবৃন আবদুর রহমান আল-আযরী থেকে যথাক্রমে মু'আয ইব্ন রিফাআ, বাকিয়্যা 
ইবনুল ওয়ালীদ, হাম্মাদ ইব্‌ন যায়দ, আবুর্রবী' আয-যাহরানী, আবুল কাসিম বাগাবী ও আবু সাঈদ 
আল-মালীনী এই সুত্রে এবং ইবরাহীম ইব্ন আবদুর রহমান, মুআয, মুবাশৃশির, যিয়াদ ইব্ন 
আইয়ুব ও বাগাবী এই সুত্রে বায়হাকী বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্‌ সো) ইরশাদ করেন ঃ 


1080 টি] ৮৯ দে SESE AE 0০79 দি 0০5 
- ০১৮০০] 
“পূর্বসূরীদের নিকট থেকে এই ইল্মকে ন্যায়পরায়ণ লোকেরা বহন করে থাকে। তারা তার 
আল-বিদায়া ওয়ান নিহায়া (১০ম খণ্ড)__-৭২ 


www.almodina.com 


Contents 
৫৭০ আল-বিদায়া ওয়ান নিহায়া 


থেকে সীমালংঘনকারীদের বিকৃতি, বাতিলপন্থীদের সংযোজন-বিয়োজন এবং অজ্ঞদের অপব্যাখ্যা 
প্রতিহত করে থাকে ।” 

এই হাদীস মুরসাল এবং এর সনদে দুর্বলতা আছে। তবে বিস্ময়কর হল, ইবৃন আবদুল বারর 
এ হাদীসকে সহীহ্‌ আখ্যা দিয়েছেন এবং এর মাধ্যমে ইল্ম বহনকারী প্রত্যেকের বিশ্বস্ততার পক্ষে 
প্রমাণ পেশ করেছেন।। উল্লেখ্য যে, ইমাম আহমদ, ইল্মধারিগণের ইমামগণের একজন । 
মহান আল্লাহ্‌ তার প্রতি দয়া করুন এবং তাকে সম্মানজনক ঠিকানা দান করুন। 


নির্যাতনের পর ইমাম আহমদ-এর অবস্থান 

দারুল খিলাফত থেকে বেরিয়ে ইমাম আহমদ নিজ বাড়িতে চলে যান। এক সময় তিনি 
সুস্থতা লাভ করেন । সকল প্রশংসা মহান আল্লাহ্র-ই জন্য । তারপর তিনি বাড়িতে-ই অবস্থান 
করতে থাকেন। এমনকি বাড়ি থেকে বেরিয়ে তিনি জুমুআর নামাযেও শরীক হতেন না 
জামায়াতেও নয় । হাদীস বর্ণনা থেকেও বিরত থাকেন। নিজ মালিকানার সম্পদ থেকে প্রতি মাসে 
তার সতের দিরহাম আয় আসত । তা-ই তিনি পরিবার-পরিজনের পিছনে ব্যয় করতেন এবং 
তাতেই পরিতুষ্ট থাকতেন ও ধৈর্যধারণ করতেন । খলীফা আল-মু'তাসিম-এর খিলাফত আমল 
পর্যন্ত তিনি এভাবেই জীবন অতিবাহিত করেন। তদ্রপ মু'তাসিমের ছেলে মুহাম্মদ আল- 
ওয়াসিক-এর আমলেও । তারপর মুতাওয়ান্কিল যখন খিলাফতের দায়িত্‌ গ্রহণ করেন, তখন মানুষ 
তার ক্ষমতাগ্রহণে আনন্দিত হয়। কারণ, তিনি সুন্নাহ ও তার অনুসারীদের ভালবাসতেন তিনি 
নির্যাতনের ধারা তুলে নেন এবং সর্বত্র পত্র লিখেন যেন কেউ খালকে কুরআনের পক্ষে কোন কথা 
না বলে। তারপর তিনি তার বাগদাদের নায়িব ইসহাক ইব্‌ন ইবরাহীমকে আহমদ ইব্‌ন হাম্বলকে 
তার নিকট প্রেরণ করার জন্য পত্র লিখেন। ইসহাক ইব্‌ন ইবরাহীম ইমাম আহমদকে ডেকে 
আনান এবং তাকে যথাযথ সম্মান করেন । কেননা, তিনি জানতেন যে, খলীফা তাকে শ্রদ্ধা 
করেন। তারপর একান্তে তাকে কুরআন সম্পর্কে জিজ্ঞাসা করেন। ইমাম আহমদ বলেন ঃ এই 
প্রশ্ন যন্ত্রণা দেওয়ার জন্য, নাকি হিদায়াত লাভের জন্য । ইসহাক ইব্‌ন ইবরাহীম বলেন ঃ হিদায়াত 
লাভের জন্য । এবার তিনি বলেন ঃ পবিত্র কুরআন মহান আল্লাহ্‌র কালাম, যা নাধিলকৃত-সৃষ্ট নয়। 
ইসহান্ক ইব্‌ন ইবরাহীম আর কোন প্রশ্ন না করে আহমদ ইব্‌ন হাম্বলকে খলীফার নিকট সুররা 
মানরাআর উদ্দেশ্যে রওনা করিয়ে নিজে তার আগে খলীফার নিকট পৌছে যান। 

ইসহাক ইব্ন ইবরাহীম শুনতে পেলেন যে, আহমদ ইবৃন হাম্বল তার ছেলে মুহাম্মদ ইবৃন 
ইসহাক-এর নিকট দিয়ে অতিক্রম করেন ; কিন্তু তিনি তার সঙ্গে সাক্ষাৎ করলেন না, তাকে 
সালামও দিলেন না। শুনে ইসহাক ইবৃন ইবরাহীম ইমামের প্রতি ক্রুদ্ধ হন এবং খলীফার নিকট 
তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। খলীফা মুতাওয়ান্কিল বলেন ঃ তাকে ফিরিয়ে দেওয়া হবে, 
যদি তিনি আমার শয্যা পদদলিত করেন । ফলে ইমাম আহমদ রাস্তা থেকেই বাগদাদ ফিরে যান। 
ইমাম আহমদ তাদের নিকট যেতে অনীহাও ছিলেন। কিন্তু যার তার পক্ষে তা সহজ ছিল না। 
কিন্তু সেই ইসহাক ইব্ন ইবরাহীম-এর কথায় তিনি ফিরে গেলেন যার কারণে তাকে প্রহার করা 
হয়েছিল। 


তারপর ইবনুল বাল্খী নামক এক বিদআতী খলীফার নিকট নালিশ করল যে, এক আলাবী 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৫৭১ 


আহমদ ইবৃন হাম্বল-এর ঘরে গিয়ে আশ্রয় গ্রহণ করেছে এবং তিনি গোপনে লোকদের থেকে 
তার পক্ষে বায়আত নিচ্ছেন । ফলে খলীফা বাগদাদের নায়িবকে নির্দেশ দেন, যেন তিনি রাতে 
আহমদ ইব্‌ন হাম্বল-এর ঘরে হানা দেয়। ইমাম আহমদ ও তার পরিবার টের পান তখন, যখন 
অনেকগুলো প্রদীপ চারদিক থেকে তাদের ঘর ঘিরে ফেলে, এমনকি ছাদের উপর থেকেও । তারা 
ইমাম আহমদকে পরিবার-পরিজনের সঙ্গে গৃহে উপবিষ্ট দেখতে পায়। তারা তাকে অভিযোগ 
সম্পর্কে জিজ্ঞাসা করে। তিনি বলেন £ এ ব্যাপারে আমার কিছু জানা নেই, এমন কিছু ঘটেনিও 
এবং এমন কোন নিয়তও আমার নেই। আমি তো গোপনে-প্রকাশ্যে, সংকটে-স্বাচ্ছন্দ্ে, 
আনন্দে-রিষাদে খলীফার আমীরুল মু*মিনীন-এর আনুগত্য-ই করে থাকি । আমার উপর তার 
প্রভাব বিদ্যমান । আমি রাতে-দিনে সব কথায় মহান আল্লাহ্‌র নিকট দু'আ করি, যেন তিনি তাকে 
সঠিক পথে পরিচালিত করেন এবং শক্তি-সামর্থ্য দান করেন। 

খলীফার লোকেরা ইমাম আহমদের ঘরে তল্লাশী চালায় ৷ এমনকি কিতাবের ঘর, মহিলাদের 
ঘর এবং ছাদ প্রভৃতিও বাদ দেইনি । কিন্তু কিছুই খুঁজে পায়নি। 

খলীফা মুতাওয়াক্কিল-এর নিকট যখন এ সংবাদ পৌছে এবং জানতে পারলেন, আরোপিত 
অভিযোগে ইমাম আহমদ নির্দোষ, তখন তিনি বুঝতে পারলেন যে, তারা আসলে ইমাম 
আহমদ-এর বিরুদ্ধে অনেক মিথ্যা বলছে। ফলে, তিনি তার দ্বাররক্ষী ইয়াকুব ইব্‌ন ইবরাহীমকে 
যিনি কাওসারা নামে পরিচিত-দশ হাজার দিরহাম দিয়ে ইমাম আহমদ-এর নিকট প্রেরণ করেন 
এবং বলে দেন, তাকে বলবে, খলীফা আপনাকে সালাম বলেছেন এবং এগুলো ব্যয় করতে 
বলেছেন। কিন্তু ইমাম আহমদ মুদ্রাগুলো গ্রহণ করতে অস্বীকার করলেন। ইয়াকুব ইবৃন ইবরাহীম 
বলেন ঃ হে আবু আবদুল্লাহ্‌ ! আমার ভয় হয় এগুলো ফিরিয়ে দিলে আপনার ও খলীফার মাঝে 
সম্পর্কের অবনতি ঘটবে । আমি মুদ্বাগুলো গ্রহণ করাই আপনার জন্য কল্যাণকর মনে করছি। এই 
বলে ইয়াকুব ইব্‌ন ইবরাহীম দিরহামগুলো ইমাম আহমদ-এর নিকট রেখে চলে যান। 

শেষ রাতে ইমাম আহমদ তার পরিবার-পরিজন, চাচার ছেলেগণ ও তার পরিজনের 
লোকদের ডেকে বলেন ঃ এই সম্পদের কারণে এরাতে আমি ঘুমাইনি ৷ শুনে তারা বসে বাগদাদ 
ও বসরার হাদীস চর্চাকারী প্রমুখ একদল অভাবী লোকের তালিকা লিপিবদ্ধ করেন । রাত পোহাবার 
পর তারা পঞ্চাশ থেকে একশ, দুইশ করে মুদ্রাগুলো মানুষের মাঝে বন্টন করে দেন। এমনকি 
তিনি একটি দিরহামও রাখলেন না। সেখান আবূ আইয়ুব এবং আবু সাঈদ আল-আশাজ্জকেও দান 
করলেন। তিনি মুদ্রাগুলো যে থলেতে ছিল, সেটিও সাদাকা করে দেন। সেখান থেকে নিজ 
পরিবারকে কিছুই দিলেন না। অথচ তারা চরম অভাব-অনটনে জীবন যাপন করছিল। তার এক 
ছেলে এসে বলল, আমাকে একটি দিরহাম দিন। শুনে ইমাম আহমদ ছেলে সালিহ-এর দিকে 
দৃষ্টিপাত করেন । সালিহ একটি টুকরা নিয়ে বালকটিকে দিয়ে দিন। ইমাম আহমদ কিছু বললেন 
না। 

খলীফার নিকট সংবাদ পৌছে যায় যে, ইমাম আহমদ উপটৌকনগুলো সম্পূর্ণ দান করে 
দিয়েছেন। এমনকি থলেটা পর্যন্ত । আলী ইবনুল জাহ্‌ম বলেন ঃ আমীরুল মু'মিনীন ! তিনি 
সেগুলো আপনার থেকে গ্রহণ করে আপনার মাঝে দান করে দিয়েছেন। আহমদ সম্পদ দিয়ে 
করবেন কী? তার তো একখানা রুটি-ই যথেষ্ট । খলীফা বলেন ঃ তুমি সত্য বলেছ। 


www.almodina.com 


Contents 
৫৭২ আল-বিদায়া ওয়ান নিহায়া 


ইসহাক ইব্‌ন ইবরাহীম মৃত্যু মুখে পতিত হন। ক'দিন পর-ই মারা গেলেন তার পুত্র 
মুহাম্মদ । আবদুল্লাহ্‌ ইবন ইসহাক বাগদাদের নায়িব নিযুক্ত হলেন। মুতাওয়ান্কিল ইমাম আহমদকে 
তার নিকট নিয়ে যাওয়ার জন্য আবদুল্লাহ্‌ ইব্‌ন ইসহাককে পত্র লিখলেন । আবদুল্লাহ্‌ ইব্‌ন ইসহাক 
ইমাম আহমদকে বিষয়টি অবহিত করলেন ৷ ইমাম আহমদ বলেন $ আমি বৃদ্ধ ও দুর্বল । নায়িব 
ইমাম আহমাদের জবাব খলীফার নিকট পৌছিয়ে দেন। কিন্তু, খলীফা পুনরায় সংবাদ পাঠালেন 
যেকোন প্রকারে হোক ইমাম আহমদকে আমার নিকট নিয়ে আসতেই হবে। পাশাপাশি তিনি 
ইমাম আহমদ-এর নিকট ও পত্র লিখলেন £ ‘আমি আপনার নৈকট্য লাভ করার এবং আপনাকে 
এক নজর দেখার প্রত্যাশা করছি এবং আপনার দু'আর বরকত অর্জনের আশা করছি ।' . 

ইমাম আহমদ-অথচ তিনি অসুস্থ ছেলেগণ ও এক স্ত্রীকে সঙ্গে নিয়ে খলীফার উদ্দেশ্যে রওনা 
হয়ে যান। 


তিনি যখন সেনাবাহিনীর সন্নিকটে গিয়ে পৌছেন, তখন খলীফার পরিচর্যাকারী বিশাল এক 
সেনাবহর নিয়ে এসে তার সঙ্গে সাক্ষাৎ করে। পরিচর্যাকারী ইমাম আহমদকে সালাম করে। 
ইমাম আহমদ সালামের জবাব দেন। পরিচর্যাকারী তাকে বলল £ মহান আল্লাহ্‌ আপনার শক্র ইব্‌ন 
আবূ দাউদকে আপনার কাবু করে দিয়েছেন । কিন্তু ইমাম আহমদ কোন জবাব দিলেন না। 
ইমামের ছেলে খলীফা এবং পরিচারকের জন্য মহান আল্লাহ্‌র নিকট দু'আ করতে শুরু করে । 
যখন তারা সুররা মানরাআয় সেনাবাহিনীর নিকট গিয়ে পৌছে, তখন ইমাম আহমদকে ইতাখ-এর 
গৃহে নিয়ে অবতরণ করা হয়। কিন্তু ইমাম বিষয়টা জানতে পেরে সেখান থেকে চলে যান এবং 
তার জন্য অন্য ঘর ভাড়া করার নির্দেশ প্রদান করেন। শীর্ষনেতৃবর্গ প্রতিদিন ইমাম আহমদ-এর 
নিকট উপস্থিত হয়ে খলীফার সালাম পৌছাতেন। তারা গায়ের সাজ-সজ্জা ও অন্ত্র না খুলে তার 
নিকট প্রবেশ করতেন না। খলীফা তার নিকট উক্ত গৃহের উপযোগী কোমল বিছানা ও অন্যান্য সর 
মাদি পাঠিয়ে দেন। তাতে খলীফার উদ্দেশ্য ছিল নির্যাতনের দিনগুলোতে এবং তৎপরবর্তী দীর্ঘ 
কয়েক বছর জনগণ তীর সাহচর্য থেকে বঞ্চিত হয়েছিল, সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার লক্ষ্যে 
সেখানে অবস্থান করে তিনি মানুষের সঙ্গে কথা-বার্তা বলবেন। কিন্তু তিনি এই বলে ওজরখাহী 
করলেন যে, তিনি অসুস্থ, দাতগুলো নড়ছে এবং তিনি দুর্বল । খলীফা প্রতিদিন তার নিকট খাঞ্চা 
ভর্তি রকমারী খাদ্য, ফল-ফলাদি ও বরফ পাঠিয়ে দিতেন, যার মূল্য ছিল প্রতিদিন একশ বিশ 
_ দিরহাম । খলীফা ভাবতেন, তিনি তা থেকে আহার করছেন । কিন্তু, ইমাম আহমদ তা থেকে 
কিছুই খেতেন না। বরং তিনি লাগাতার রোযা রাখতেন । এভাবে কোন খাদ্য গ্রহণ না করে তিনি 
আটদিন অবস্থান করেন। তদুপরি তিনি ছিলেন অসুস্থ । তারপর তার ছেলে তাকে কসম দিলে 
আটদিন পর তিনি সামান্য ছাতু পান করলেন । উবায়দুল্লাহ্‌ ইব্‌ন ইয়াহইয়া ইব্‌ন খাকান খলীফার 
পক্ষ থেকে উপঢৌকন হিসেবে বিপুল পরিমাণ সম্পদ নিয়ে এসে উপস্থিত হন। কিন্তু, ইমাম 
আহমদ সেগুলো গ্রহণ করতে অস্বীকার করেন। উবায়দুল্লাহ্‌ ইব্‌ন ইয়াহ্ইয়ার পীড়াপীড়ি সত্বেও 
তিনি তা গ্রহণ করলেন না। অগত্যা আমীর সম্পদগুলো নিজ হাতে ইমাম আহমদ-এর ছেলেগণ 
ও পরিবার-পরিজনের মাঝে বন্টন করে দেন এবং বলেন ৪ দেখুন, এগুলো খলীফার নিকট ফেরত 
নিয়ে যাওয়া সম্ভব নয়। খলীফা তীর জন্য এবং তার পরিবারের জন্য প্রতি মাসে চার হাজার 
দিরহাম করে ভাতা চালু করে দেন। কিন্তু, আবূ আবদুল্লাহ্‌ খলীফাকে নিষেধ করেন । উত্তরে 


Wwww.almodina.com 


Contents ২১৯, 


আল-বিদায়া ওয়ান নিহায়া টিন 


৫৭৩ 


খলীফা বলেন ঃ এর প্রয়োজন রয়েছে । এগুলো আপনার সন্তানদের জন্য । তথাপি ইমাম আহমদ 
অস্বীকৃতির উপর অটল থাকেন এবং পরিজন ও স্বীয় চাচাকে তিরস্কার করতে শুরু করেন। তিনি 
তাদেরকে বলেন £ আমার আর অল্প কণ্টা দিন বাকী আছে। আমার মৃত্যু নেমে এসেছে বলা 
চলে । তারপর হয়ত জান্নাতে যাব, নয়ত জাহান্নামে । আমরা এমন অবস্থায় দুনিয়া থেকে যাব যে 
আমাদের পেট এসব সম্পদ গ্রহণ করেছে। এরূপ দীর্ঘ আলাপচারিতার মাধ্যমে তিনি তাদেরকে 
উপদেশ প্রদান করেন । কিন্তু, তারা সহীহ্‌ হাদীসের মাধ্যমে তার বিপক্ষে দলীল.পেশ করেন যে, 
রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করেন 8 


#02 প্‌ ১:০১ ৩ পপ Gi 9 ০ পবন ৪. ate পলা তা পি 
- ১১৯৪ ৪০১৪৪ ৩০০৮ ১৯৪ ৮০1৩ ০৮৯1 1৯ ৩ di ৮২ 
পাশা রত রে লা 


“প্রার্থনা এবং মোহ ব্যতীত এই সম্পদ থেকে যা কিছু তোমার নিকট আসবে, তা তুমি গ্রহণ 
কর।” 


তাছাড়া তারা এই যুক্তিও পেশ করে যে, ইব্‌ন উমর ও ইব্‌ন আব্বাস (রা) বাদশাহ্‌র 
উপঢৌকন গ্রহণ করেছেন । জবাবে তিনি বলেন £ এটা আর ওটা সমান নয় । আমি যদি জানতাম 
যে, এই সম্পদ যোর-যুলুম ব্যতীত বৈধভাবে সংগৃহীত হয়েছে, তাহলে আমি পরওয়া করতাম না। 

ইমাম আহমদ ইব্‌ন হাম্বল-এর দুর্বলতা অব্যাহত থাকে । খলীফা আল-মুতাওয়াক্কিল ডাক্তার 
ইব্‌ন মাসূবিয়াকে তার চিকিৎসার জন্য প্রেরণ করেন। ডাক্তার ফিরে এসে বলেন £ আমীরুল 
মু'মিনীন! আহমদ ইবৃন হাম্বল-এর শরীরে কোন রোগ নেই । তার রোগ হল খাদ্যের স্বল্পতা এবং 
রোযা ও ইবাদতের আধিক্য । শুনে মুতাওয়াক্কিল নিশ্চুপ হয়ে গেলেন। তারপর খলীফার মা ইমাম 
আহমদকে দেখার জন্য তার নিকটে আবেদন জানালেন । ফলে মুতাওয়াক্কিল এই নিবেদন নিয়ে 
তার নিকট লোক প্রেরণ করলেন যে, তিনি যেন তার ছেলে মু'তায-এর সঙ্গে মিলিত হন এবং 
তাকে কোলে নিয়ে তার জন্য দু'আ.করেন। ইমাম আহমদ প্রথমে অপারগতা প্রকাশ করলে ও 
পরে এই আশায় সম্মতি প্রদান করেন যে, তাতে হয়ত তিনি তাড়াতাড়ি বাগদাদ ফিরে যেতে 
পারবেন। ওদিকে খলীফা তার নিকট মহামূল্যবান উপন্টোকন ও নিজের একটি বাহন পাঠিয়ে 
দেন। ইমাম আহমদ তাতে আরোহণ করতে অস্বীকার করলেন। কেননা, তার উপর সিংহের 
চামড়া ছিল। অগত্যা জনৈক ব্যবসায়ীর একটি খচ্চর নিয়ে আসা হল । ইমাম আহমদ তাতে 
আরোহণ করে মু'তায-এর মজলিসে এসে উপস্থিত হলেন । খলীফা ও তার মা উক্ত মজলিসের 
এক কোণে পাতলা পর্দার আড়ালে উপবেশন করেন । ইমাম আহমদ এসে সালামুন আলাইকুম 
বলে বসে পড়েন। কিন্তু, তাকে রাষ্ট্রীয় নিয়মে সালাম জানানো হয়নি । খলীফার মা বলেন ৪ বৎস ! 
এই লোকটির ব্যাপারে মহান আল্লাহ্‌কে ভয় কর ৷ মহান আল্লাহ্‌কে ভয় কর । তুমি লোকটাকে 
তীর পরিজনের নিকট ফিরিয়ে দাও । কেননা, তোমরা যে আশংকা করছ, ইনি সে কাজ করবার 
লোক নন। ওদিকে খলীফা যখন ইমাম আহমদকে দেললেন, তার মাকে বলেন ঃ আম্মাজান ! 
ঘরটা এবার আবাদ হল। ইত্যবস্রে খাদিম আসল । তার সঙ্গে মহামূল্যবান উপঢৌকন, কাপড়, 
টুপি ও চাদর । খলীফা পোশাকগুলো নিজ হাতে ইমাম আহমদকে পরিয়ে দেন'। ইমাম আহমদ 
একটুও নড়াচড়া করলেন না। 


ইমাম আহমদ বলেন $ আমি যখন মুস্তায-এর নিকট গিয়ে বসলাম, তখন তার দীক্ষাগুরু 


www.almodina.com 


লী 


৫৭৪ আল-বিদায়া ওয়ান নিহায়া 


বলেন ঃ মহান আল্লাহ্‌ আমীরকে সুবুদ্ধি দান করুন, ইনি-ই সেই ব্যক্তি, যাকে খলীফা তোমার 
দীক্ষাগুরু হওয়ার আদেশ করেছেন । জবাবে মু'তায বলল £ ইনি যদি আমাকে কিছু শিক্ষা দেন, 
তাহলে আমি তা শিক্ষা গহণ করব। 


ইমাম আহমদ বলেন £ আমি তার বুদ্ধিমত্তা দেখে বিস্মিত হলাম । কেননা । সে ছিল 
নেহায়েত ছোট । 


তারপর ইমাম আহমদ তাদের নিকট থেকে মহান আল্লাহ্র নিকট ক্ষমা প্রার্থনা করতে করতে 
এবং তার নিকট তার অসন্তুষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করতে করতে বেরিয়ে যান। 


কিছুদিন পর খলীফা তাকে চলে যাওয়ার অনুমতি প্রদান করেন এবং তার জন্য একটি 
ফায়ারশিপ প্রস্তুত করে। কিন্তু ইমাম আহমদ তাতে আরোহণ করতে অসম্মতি জ্ঞাপন করেন। 
রং,একটি ছোট নৌকায় চড়ে তিনি সংগোপনে বাগদাদ প্রবেশ করেন এবং উক্ত উপটৌকন- 
গুলো বিক্রি করে তার প্রাপ্ত মূল্য ফকীর-মিসকীনদের মাঝে সাদাকা করার নির্দেশ প্রদান করেন। 
ইমাম আহমদ কিছুদিন পর্যন্ত খলীফা ও তার লোকদের সঙ্গে মেলামেশার জন্য আক্ষেপ 
করতে থাকেন এবং বলতে থাকেন $ আমার জীবনের দীর্ঘ সময় তাদের থেকে নিরাপদ ছিলাম । 
কিন্তু শেষ বয়সে এসে বিপদগ্রস্ত হলাম । 


খলীফার নিকট অবস্থানকালে ইমাম আহমদ তীব্র অনাহারে কাতর হয়ে পড়েছিলেন । এমনকি 
ক্ষুধা তাকে মেরে ফেলার উপক্রম হয়েছিল । সে সময় জনৈক আমীর মুতাওয়াক্কিলকে বলেছিলেন 
৪ আহমদ আপনার কোন খাবার আহার করছেন না, আপনার কোন পানীয়ও পান করছেন না, 
আপনার শয্যায় উপবেশনও করছেন না এবং আপনি যা পান করছেন, তাকে তিনি হারাম মনে 
করছেন। শুনে খলীফা বলেন ৪ মু'তাসিম যদি পুনজবিন লাভ করে এবং আহমদ-এর ব্যাপারে 
আমার সঙ্গে কথা বলে, আমি তার বক্তব্য গহণ করব না। ূ্‌ 

খলীফার দূতগণ প্রতিদিন তাকে ইমাম আহমদ-এর খবরা-খবর ও হাল-অবস্থা অবহিত 
করতে শুরু করে। তিনি তার নিকট ইব্‌ন আবু দাউদ-এর সম্পদ সম্পর্কে ফাতওয়া জিজ্ঞাসা 
করেন। কিন্তু, ইমাম আহমদ কোন জবাব দিলেন না। পরে খলীফা তার সহায়-সম্পদ ও জমিদারী 
বিক্রির ব্যাপারে তাকেই সাক্ষী রেখে তাকে সুররা মানরাআ থেকে বাগদাদ তাড়িয়ে দেন এবং 
তার সমুদয় সম্পত্তি নিয়ে নেন। 

আবদুল্লাহ্‌ ইব্‌ন আহমদ বলেন £ আব্বাজান ছামার থেকে ফিরে আসার পর আমরা দেখতে 
পেলাম, তীর চক্ষুদ্বয় কোটরে ঢুকে গিয়েছে। ছয় মাসের আগে তার নিকট তার প্রাণ ফিরে 
আসেনি । তখন বাদশাহ্‌র সম্পদ গ্রহণ করার কারণে তিনি তার আত্মীয়-স্বজনের গৃহে কিংবা যে 
গৃহে তারা অবস্থান করছে, তাতে প্রবেশ করতে এবং তাদের কোন সম্পদ দ্বারা উপকৃত হওয়া 
থেকে বিরত থাকেন। 

খলীফার নিকট ইমাম আহমদ-এর গমনের ঘটনাটি ঘটেছিল দুইশ সীইন্রিশ হিজরী সনে। 
তারপর ইন্তিকালের বছর পর্যন্ত মুতাওয়ান্কিল প্রতিদিন তার সম্পর্কে জিজ্ঞাসা করতে থাকেন এবং 
প্রতিনিধি প্রেরণ করে বিভিন্ন বিষয়ে তাকে পরামর্শ দিতেন এবং উদ্ভূত বিষয়ে তার থেকে পরামর্শ 
গ্রহণ করতেন। নি 


Ee Contents 


www.almodina.com 


Contents EL 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৫৭৫ 


খলীফা মুতাওয়ান্কিল যখন বাগদাদ গমন করেন, তখন তিনি ইবৃন খাকানকে মানুষের মাঝে 
বন্টন করে দেওয়ার জন্য এক হাজার দীনার দিয়ে ইমাম আহমদ-এর নিকট প্রেরণ করেন। কিন্তু, 
ইমাম আহমদ তা গ্রহণ ও বন্টন করতে বিরত থাকেন। তিনি বলেন £ আমীরুল মু'মিনীন ! 
আমাকে আমার অপসন্দনীয় বিষয় হতে অব্যাহতি দান করেছেন । ফলে, ইব্‌ন খাকান মুদ্রাগুলো 
ফিরিয়ে নিয়ে যান। 

এক ব্যক্তি মুতাওয়াক্কিল-এর নিকট এই মর্মে একটি চিরকুট লিখে প্রেরণ করে যে, 
আমীরুল মু'মিনীন ! আহমদ আপনার পূর্বপুরুষকে গালমন্দ করছেন এবং তাদের বিরুদ্ধে 
নাস্তিকতার অপবাদ আরোপ করছেন, । মুতাওয়া্কিল সে প্রসঙ্গে লিখলেন ঃ মা'মূন- তিনি গড়বড় 
করেছিলেন । পরিণতিতে মহান আল্লাহ্‌ জনসাধারণকে তার পর লেলিয়ে দিয়েছিলেন । আমার 
পিতা মু'তাসিম- তিনি ছিলেন.একজন যুদ্ধবাজ লোক । ইলমে কালামে তার কোন যোগ্যতা ছিল 
না । আমার ভাই ওয়াসিক- তিনি তো আরোপিত অভিযোগের হকদার ছিলেন। 


তারপর যে লোকটি তার নিকট চিরকুটখানা বহন করে এনেছিল, তাকে দুইশ বেত্রাঘাত 
করার নির্দেশ দেন। আবদুল্লাহ্‌ ইব্‌ন ইসহাক ইবৃন ইবরাহীম তাকে ধরে পাঁচশ বেত্রাঘাত করেন। 
খলীফা তাকে জিজ্ঞাসা করেন, পাচশ বেত্রাঘাত করলে কেন? আবদুল্লাহ্‌ ইব্‌ন ইসহাক বলেন £ 
দুইশ আপনার আনুগত্যের জন্য, দুইশ আল্লাহ্‌র আনুগত্যের জন্য আর একশ সৎকর্মপরায়ণ বৃদ্ধ 
আহমদ ইবৃন হান্বল-এর প্রতি অপবাদ আরোপের দায়ে । ূ 

খলীফা ইমাম আহমদ-এর নিকট পবিত্র কুরআনের ব্যাপারে অভিমত জানতে চেয়ে পত্র 
লিখেন। তার এই জিজ্ঞাসার উদ্দেশ্য ছিল হিদায়াত লাভ উপকৃত হওয়া-কষ্ট দেওয়া, পরীক্ষা করা 
বা শত্ৰুতা পোষণ করা নয়। জবাবে ইমাম আহমদ (র) তার নিকট চমৎকার একখানা পত্র 
লিখেন, যাতে সাহাবী প্রমুখগণের উদ্ধৃতি এবং সরাসরি রাসূলুল্লাহ্‌ (সা) থেকে বর্ণিত হাদীসের 
উল্লেখ ছিল। ইমাম আহমদ-এর ছেলে সালিহ্‌ সংকলিত নির্যাতন কাহিনীতে সেসবের উল্লেখ 
করেছেন এবং উক্ত বর্ণনাটি তার থেকেই বর্ণিত। একাধিক হাফিযে হাদীসও তা উদ্ধৃত করেছেন। 


ইমাম আহমদ ইব্ন হাম্বল রে)-এর ইনতিকাল 

ইমাম আহমদ-এর ছেলে সাসিহ বলেন £ ইমাম আহমদ দুইশ উকচল্িশ হিজরীর রবীউল- 
আওয়াল মাসের প্রথম দিন রোগাক্রান্ত হন। আর আমি রবীউল আওয়ালের দুই তারিখ বুধবার তার 
নিকট উপস্থিত হই। তখন তিনি জ্রাক্রান্ত, দীর্ঘশ্বাস ফেলছেন এবং দুর্বল । আমি বললাম £ 
আব্বাজান ! নাস্তা কী খাবেন ? তিনি বলেন ঃ লুবিয়ার পানি । তারপর সালিহ তাকে দেখার জন্য 
শীর্ষস্থানীয় ও সাধারণ লোকদের ব্যাপকহারে আগমন এবং তাকে বিরক্ত করার কথা উল্লেখ 
করেন। তীর সঙ্গে এক খণ্ড কাপড় ছিল, যার মধ্যে কিছু দিরহাম ছিল । ইমাম আহমদ সেখান 
থেকে নিজের জন্য ব্যয় করতেন । তিনি তার ছেলে আবদুল্লাহ্‌কে নির্দেশ প্রদান করেন, যেন তিনি 
প্রজাদের নিকট থেকে পাওনা উসুল করে তীর পক্ষ থেকে কসমের কাফ্ফারা আদায় করেন। 
আবদুল্লাহ্‌ ভাড়ার কিছু অর্থ আদায় করে তা দ্বারা খেজুর ক্রয় করেন এবং পিতার পক্ষ থেকে 
কাফ্ফারা আদায় করেন । পরে সেখান থেকে তিনটি দিরহাম বেঁচে গিয়েছিল। তারপর ইমাম 
আহমদ অসীয়ত লিখেন 8. 


" wWWww.almodina.com 








রা Contents 


৫৭৬ আল-বিদায়া ওয়ান নিহায়া 


বিসমিল্লাহির রাহমানির রাহীম । 


এটা আহমদ ইব্‌ন হাম্বল-এর অসীয়ত। সে সাক্ষ্য দিচ্ছে যে, মহান আল্লাহ্‌ ব্যতীত কোন 
ইলাহ্‌ নেই । তিনি এক ও অদ্বিতীয় । আর মুহাম্মদ (সা) তীর বান্দা ও তার রাসূল । তাকে তিনি 
হিদায়াত ও সত্য দীনসহ প্রেরণ করেছেন, যাতে তিনি তাকে সকল দীনের উপর জয়ী করেন, 
যদিও মুশরিকরা তা অপসন্দ করে। নিজ পরিবার-পরিজন ও আত্মীয়দের যারা তার অনুগত সে 
তাদেরকে উপদেশ দিচ্ছে, যেন তারা ইবাদাতকারীদের সঙ্গে যুক্ত হয়ে মহান আল্লাহ্‌র ইবাদত 
করে, প্রশংসাকারীদের সঙ্গে মিলে তীর প্রশংসা করে এবং মুসলিম জনগোষ্ঠির জন্য হিতকামনা 
করে। আমি অসীয়ত করছি যে, আমি রব হিসেবে মহান আল্লাহকে, দীন হিসেবে ইসলামকে 
এবং নবী হিসেবে সায়্যিদুনা মুহাম্মদ (সা)-কে মেনে নিলাম । 

আর আমি আবদুল্লাহ্‌ ইব্‌ন মুহাম্মদ-এর জন্য পঞ্চাশ দীনার অসীয়ত করছি, যে আলী নামে 
পরিচিত । লোকটি বিশ্বস্ত । এর দ্বারা সে ঘরের খাদ্য-দ্রব্যের প্রয়োজন পূরণ করবে ইনশাআল্লাহ্‌ ৷ 
তার অভাব পূরণ হয়ে গেলে সালিহ -এর ছেলে প্রত্যেক নারী ও পুরুষকে দশ দিরহাম করে দান 
করবে। 

তারপর তিনি উত্তরসূরী শিশুদের ডেকে এনে তাদের জন্য দু'আ করতে শুরু করলেন। 
ইনতিকালের পঞ্চাশ দিন আগে তার একটি সন্তান জন্মলাভ করেছিল । তিনি তার নাম 
. রেখেছিলেন সাঈদ । তার আরো একটি সন্তান ছিল যার নাম মুহাম্মদ । তিনি যখন রোগাক্রান্ত হন, 
ছেলেটি তখন হাঁটে । তিনি তাকেও ডেকে এনে জড়িয়ে ধরেন এবং তাকে চুম্বন করেন । তারপর 
বলেন ৪ বৃদ্ধ বয়সে আমি সন্তান দিয়ে কী করব ? বলা হল, আপনার বংশধর । আপনার 
ইনতিকালের পর আপনার জন্য দু'আ করবে । তিনি বলেন ঃ তা ঠিক, যদি জোটে । তারপর তিনি 
মহান আল্লাহ্‌র প্রশংসা করতে শুরু করলেন । অসুস্থ থাকা অবস্থায় তিনি সংবাদ পান যে, তাওস 
রুগ্ন ব্যক্তির ক্রন্দন করাকে অপসন্দ করেন । ফলে ইমাম আহমদ ক্রন্দন বন্ধ করে দেন। তিনি 
আর ক্রন্দন করেননি । শুধু যে রাতে তিনি ইনতিকাল করেন, সেই দিন সকালে ক্রন্দন 
করেছিলেন । রাতটা ছিল এই বছরের রবীউল আওয়াল মাসের বার তারিখ জুমুআর রাত। ব্যথা 
তীব্র আকার ধারণ করলে তিনি ক্রন্দন করেছিলেন। 

ইমাম আহমদ -এর ছেলে আবদুল্লাহ্‌ থেকে বর্ণিত আছে যে, আবদুল্লাহ্‌ বলেন ঃ মৃত্যু 
উপস্থিত হলে আমার পিতা বরবার বলতে শুরু করেন ১১১ ১৯১১ শুনে আমি বললাম & এই 
মুহূর্তে আপনি এটা কী বলছেন ? তিনি বলেন ঃ বৎস ! ইবলীস দাতে আঙ্গুল কামড়িয়ে ঘরের 
কোণে দাড়িয়ে বলছে £ আহমদ ! তুমি আমাকে পরীক্ষা কর। তার জবাবে আমি বলছি 3১ 
১৯১১ অর্থাৎ তাওহীদের উপর আমার দেহ থেকে প্রাণ বের না হওয়া পর্যন্ত সে সম্মুখে অগ্রসর 
হতে পারবে না। যেমন £ হাদীসে আছে ঃ ইবলীস বলেছিল ঃ হে আমার রব ! তোমার ইয্যত ও 
মর্যাদার শপথ ! আমি তাদেরকে বিভ্রান্ত করতে থাকব, যতক্ষণ পর্যন্ত তাদের প্রাণ তাদের দেহে 
বিদ্যমান থাকবে । জবাবে মহান আল্লাহ্‌ বলেন £ আমার ইয্যত ও মর্যাদার শপথ ! আমিও 
তাদেরকে ক্ষমা করতে থাকব, যতক্ষণ পর্যন্ত তারা আমার নিকট ক্ষমা প্রার্থনা করতে থাকে। 

ইমাম আহমদ-এর জীবনের শেষ মুহূর্তের সবচেয়ে চমৎকার ঘটনাটি হল, তিনি পরিবারের 


www.almodina.com 


Contents 
আল-বিদায়া ওয়ান নিহায়া ৫৭৭ 


লোকদেরকে ইংগিতে তাকে উষূ করিয়ে দিতে বলেন । তারা তাকে উষূ করাতে শুরু করে। 
তখন তিনি ইংগিতে তার আঙ্গুল খিলাল করে দেওয়ার জন্য বলেন । এই পুরো সময়ে তিনি মহান 
আল্লাহ্‌র যিকির করতে থাকেন । তারা পূর্ণাঙ্গরূপে তার উযূর কাজ সম্পাদন করার পর পরই তিনি 
ইনতিকাল করেন। মহান আল্লাহ্‌ তাকে রহম করুন ও তার প্রতি সন্তুষ্ট হোন। 

তার ইনতিকাল হয়েছিল শুক্রবার দিন। দিনের ঘণ্টা দু'য়েক সময় অতিবাহিত হওয়ার পর । 
সঙ্গে সঙ্গে মানুষ রাস্তায় এসে ভিড় জমায় । মুহাম্মদ ইব্‌ন তাহির তার দারোয়ানকে প্রেরণ করেন। 
তার সঙ্গে কয়েকটি বালক এবং বালকদের হাতে কতগুলো রুমাল । রুমালগুলোতে কয়েকটি 
কাফন । তিনি বলে পাঠান, এগুলো খলীফার পক্ষ থেকে । কেননা, খলীফা যদি উপস্থিত থাকতেন, 
তাহলে তিনি এগুলো প্রেরণ করতেন। কিন্তু ইমাম আহমদ-এর ছেলেগণ বলে পাঠায়, আমীরুল 
মু'মিনীন ইমামের জীবদ্দশায় তাকে তার অপসন্দনীয় বিষয় হতে অব্যাহতি দিয়েছিলেন । তারা 
তাকে উক্ত কাফন দ্বারা কাফন-দিতে অস্বীকৃতি জানায় এবং এমন একটি কাপড় নিয়ে আসা হল, 
যেটি ইমাম আহমদ-এর দাসী বুনন করেছিল । তার সঙ্গে একটি লিফাফা ও হানৃত ক্রয় করে সেটি 
দ্বারা ইমাম আহমদকে দাফন করে। তারা একটি পানির মশক ক্রয় করে আনে এবং তাকে 
তাদের ঘরের পানি দ্বারা গোসল দেওয়া থেকে বিরত থাকে । কেননা, ইমাম আহমদ তাদের 
গৃহগুলোকে বর্জন করেছিলেন । ফলে, তিনি সেসব ঘরে আহারও করতেন না এবং তাদের থেকে 
কোন বস্তু ধারও নিতেন না। তিনি সব সময় তাদের উপর রুষ্ট থাকতেন । কারণ, তারা বায়তুল 
মালের ভাতা ভোগ করত । তার পরিমাণ ছিল চার হাজার দিরহাম । তাদের পরিবারের অনেক 
সদস্য ছিল এবং তারা ছিল দরিদ্র । 

ইমাম আহমদ-এর গোসলে বনু হাশিম-এর খিলাফত পরিবারের একশ মত লোক উপস্থিত 
হয়েছিল । তারা তার এ দুই চোখে চুমো খেতে, তার জন্য দু'আ করতে এবং তার জন্য রহমত 
কামনা করতে শুরু করে। মহান আল্লাহ্‌ তাকে রহম করুন । মানুষ তার জানাযা নিয়ে ছুটতে শুরু 
করে। তার চারপার্শ্বে অসংখ্য পুরুষ ও নারীর সমাগম, যার সংখ্যা মহান আল্লাহ্‌ ব্যতীত কেউ 
জানে না। নগরীর নায়িব মুহাম্মদ ইব্‌ন আবদুল্লাহ্‌ ইবৃন তাহির জনতার মাঝে দণ্ডায়মান । পরে তিনি 
এগিয়ে গিয়ে ইমাম আহমদ-এর সন্তানদেরকে সমবেদনা জানান । তিনি-ই ইমাম আহমদ-এর 
জানাযার ইমামতি করেন । বিপুল জনসমাগমের কারণে পুনর্ববার কবরের নিকট এবং দাফনের 
পর আবারো কবরের উপর ইমাম আহমদ-এর নামাযে জানাযা আদায় করা হয়। একই কারণে 
তাকে কবরে সমাধিস্থ করতে আসর নামাযের পর হয়ে যায়। 

বায়হাকী প্রমুখ বর্ণনা করেন যে, আমীর মুহাম্মদ ইব্‌ন তাহির মানুষের সংখ্যা পরিমাপ করার 
নির্দেশ দেন। হিসাব করে তের লাখ লোক পাওয়া গিয়েছিল। অপর এক বর্ণনায় জাহাজে 
অবস্থানরত লোকদের ব্যতীত সাত লাখ । 

ইব্‌ন আবু হাতিম বলেন $ আমি আবু যুর'আকে বলতে শুনেছি £ আমি জানতে পেরেছি, 
মানুষ যে স্থানটিতে দীড়িয়ে ইমাম শামিলের জানাযার নামায আদায়য় করেছিল, খলীফা 
মুভাওয়াক্কিল সে স্থানটির পরিমাপ করার নির্দেশ দিয়েছিলেন । তাতে আনুমানিক পঁচিশ হাজার 
লোকের হিসাব পাওয়া গেছে। 

আবদুল ওহ্‌হাব আল- ররর ভাবনার 
আল-বিদায়া ওয়ান নিহায়া (১০ম খণ্ড)__৭৩ 


www.almodina.com 


Contents 


৫৭৮ আল-বিদায়া ওয়ান নিহায়া 


আহমদ ইব্‌ন কামিল আল-কাষী ও হাকিম সূত্রে বায়হাকী বর্ণনা করেন যে, আবদুল ওহ্হাব 
আল-ওয়াররাক বলেন £ আহমদ ইব্‌ন হান্বল-এর জানাযায় যে পরিমাণ লোকের সমাগম হয়েছিল, 
জাহেলী কিংবা ইসলামের যুগে অন্য কারো জানাযায় অত লোকের সমাগম হয়েছে বলে আমি 
শুনিনি । | | 

ইমাম আহমদ ইব্‌ন হাম্বল-এর প্রতিবেশী আল-ওয়ারকানী থেকে যথাক্রমে মুহাম্মদ ইবনুল 
আব্বাস আল-মক্কী ও আবু হাতিম সূত্রে আবদুর রহমান ইব্‌ন আবূ হাতিম বর্ণনা করেন যে, 
ওয়ারকানী বলেন ৪ যেদিন ইমাম আহমদ ইব্‌ন হাম্বল ইনতিকাল করেন, যেদিন ইয়াহুদী-নাসারা ও 
মাজুসীদের বিশ হাজার মানুষ ইসলাম গ্রহণ করেছিল । কোন কোন নোসখায় বিশ হাজারের স্থলে 
দশ হাজার লিখিত আছে। মহান আল্লাহ ভাল জানেন। 

দারা কুতনী বলেন 8 আমি আবূ সাহ্‌ল ইবন যিয়াদকে বলতে শুনেছি যে, তিনি বলেন ৪ আমি 
আবদুল্লাহ্‌ ইব্‌ন আহমদকে বলতে শুনেছি, তিনি বলেন 8 আমি আমার পিতাকে বলতে শুনেছি £ 
তোমরা বিদআতীদেরকে বলে দাও, আমাদের ও তোমাদের মাঝে মীমাংসা করবে জানাযাসমূহ ; 
যখন তা অতিক্রম করবে । আর মহান আল্লাহ্‌ এ ক্ষেত্রে ইমাম আহমদ-এর উক্তিতে সত্য 
প্রমাণিত করেছেন । কেননা, তিনি তীর যুগের সুন্নাহ্‌র ইমাম ছিলেন। তার বিরোধীদের নেতা ছিল 
পৃথিবীর প্রধান বিচারপতি আহমদ ইব্‌ন আবু দাউদ যার মৃত্যুকে একজন মানুষও পরওয়া করেনি 
এবং তার দিকে ফিরে তাকায়নি। তার মৃত্যুর পর বাদশাহ্‌্র অল্প ক'জন সহচর ব্যতীত কেউ 
তাকে বিদায় জানাতে আসেনি । অনুরূপ দুনিয়াবিমুখিতা, তাক্ওয়া, খ্যাতি, আত্মপর্যালোচনার 
স্বভাব থাকা সত্বেও হারিস ইব্‌ন আসাদ আল-মুহাসিবী তিন কিংবা চারজন লোক ছাড়া কেউ তার 
জানাযা পড়েনি। তেমনি গুটি কতক লোক ছাড়া বিশ্র ইব্‌ন গিয়াস আল-মুরায়সীর জানাযা 
পড়েনি । পূর্বাপর সকল ক্ষমতাই মহান আল্লাহ্র । 

বায়হাকী কবি হাজ্জাজ ইব্ন মুহাম্মদ থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন £ আমি মহান 
আল্লাহ্‌র পথে শহীদ হব আর ইমাম আহমদ-এর জানাযার নামায পড়ব না, তা আমি পসন্দ করি 
না। | 
বলেছিলেন £ আজ পাঁচ-এর ষষ্ঠজন সমাধিস্থ হল । তারা হলেন, আবূ বকর, উমর, উছমান (রা), 
আলী (রা), উমর ইব্‌ন আবদুল আযীয এবং আহমদ । 


মৃত্যুকালে ইমাম আহমদ-এর বয়স ছিল সাতাত্তর কয়েক দিন। মহান আল্লাহ্‌ তাকে রহম 
করুন। 


ইমাম আহমদ ইব্‌ন সম্পর্কে দেখা স্বপ্নসমূহ 
সহীহ্‌ হাদীসে বর্ণিত আছেঃ 
“মুবাশৃশিরাত (সুসংবাদদানকারী বিষয়সমূহ) ব্যতীত নবুওয়াতের আর কিছু অবশিষ্ট নেই।' 
অপর বর্ণনায় আছে ৪ 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৫৭৯ 


০4০৪0 eal (১1০: 1০1 0১০। | AN 3520 

'নবুওয়াতের কিছু-ই অবশিষ্ট নেই সুস্বপ্ন ছাড়া, যা মু'মিন দেখে থাকে, কিংবা তাকে দেখানো 
হয়।' 

সালামা ইবৃন শাবীব থেকে যথাক্রমে জা“ফর ইবৃন মুহাম্মদ ইব্নুল হুসায়ন। আলী ইব্‌ন 
মিহশাদ ও হাকিম সূত্রে বায়হাকী বর্ণনা করেন যে, সালামা ইবৃন শাবীব বলেন £ আমি আহমদ 
ইব্‌ন হাম্বল-এর নিকট ছিলাম। সে সময়ে তার নিকট এক প্রবীণ ব্যক্তি আগমন করেন। তার 
হাতে লোহার পাত লাগানো একটি লাঠি। এসে লোকটি সালাম দিয়ে বসে পড়ে বলেন ঃ 
আপনাদের মধ্যে আহমদ ইব্‌ন হাম্বল কে ? আহমদ বলেন £ আমি । আপনার প্রয়োজন ? তিনি 
বলেন £ আমি চারশ ফারসাখ (প্রতি ফারসাখ প্রায় আট কিলোমিটার) পথ পাড়ি দিয়ে আপনার 
নিকট এসেছি। আমি খিজিরকে স্বপ্নে দেখেছি। তিনি আমাকে বলেন £ আপনি আহমদ ইব্‌ন 
হাম্বল-এর নিকট গিয়ে তার খোঁজ-খবর নিন এবং তাকে বলুন ঃ আরশের মালিক এবং 
ফেরেশতাগণ মহান আল্লাহ্‌র জন্য আপনি যে দৃঢ়তা অবলম্বন করেছেন, তার জন্য আপনার প্রতি 
স্ুষ্ট । | 

আবু আবদুল্লাহ্‌ মুহাম্মদ ইব্‌ন খুযায়মা আল-ইঙ্কান্দারানী বলেন £ আহমদ ইব্‌ন হাম্বল যখন 
ইনতিকাল করেন, আমি প্রচণ্ডরূপে শোকাহত হয়ে পড়ি। সে সময়ে আমি স্বপ্নে দেখি, ইমাম 
আহমদ অহংকারীর ন্যায় হাটছেন। আমি তাকে জিজ্ঞাসা করলাম, হে আবদুল্লাহর পিতা ! এটা 
কোন চলন ? তিনি বলেন £ এ হল শান্তি নিকেতনে খাদিমদের হাটা । আমি বললাম £ মহান 
আল্লাহ্‌ আপনার সঙ্গে কী আচরণ করেছেন ? তিনি বলেন ঃ মহান আল্লাহ্‌ আমাকে ক্ষমা করে 
দিয়েছেন, আমাকে মুকুট ও এক জোড়া সোনার জুতা পরিধান করিয়েছেন এবং আমাকে বলেন ৪ 
আহমদ ! এ হল তোমার পবিত্র কুরআনকে আমার কালাম বলার পুরস্কার । তারপর বলেন £ 
আহমদ ! তুমি সুফিয়ান ছাওরী থেকে যে দু'আগুলো শিক্ষা করছিলে এবং দুনিয়াতে তুমি 
দু'আগুলো করতে, এখন আমার নিকট সেই দু'আগুলো কর । আমি বললাম £ হে সব কিছুর 
প্রতিপালক ! সব কিছুর উপর তোমার শক্তির উসিলায় আমার সব কিছু ক্ষমা করে দাও, যাতে 
আমাকে তোমার কোন প্রশ্ন করতে না হয়। মহান আল্লাহ্‌ বলেন £ আহমদ ! এটি জান্নাত । তুমি 
দাড়াও; এতে প্রবেশ কর । আমি প্রবেশ করলাম । হঠাৎ দেখি, আমি সুফিয়ান ছাওরীর সঙ্গে । তার 
দু'টি সবুজ ডানা আছে। তা দ্বারা তিনি এক খেজুর গাছ হতে অপর খেজুর গাছে এবং এক গাছ 
হতে আরেক গাছে উড়ে বেড়াচ্ছেন। তিনি বলছেন 





Eola it 91 5543 55৬ ডি 1641 Lead, 
+ 35011 iG ০০ ০০ 
“তারা প্রবেশ করে বলবে, সকল প্রশংসা আল্লাহ্‌র, যিনি আমাদের প্রতি তার প্রতিশ্রুতি পূর্ণ 
করেছেন এবং আমাদের অধিকারী করেছেন এই ভূমির । আমরা যেথায় ইচ্ছা বসবাস করব। 
সদাচারীদের পুরস্কার কত উত্তম (সূরা যুমার £ ৭৪) ৷” 


ইমাম আহমদ বলেন £ আমি তাকে জিজ্ঞাসা করলাম, বিশ্র আল-হাফী-এর কী হল? তিনি 


www.almodina.com 


Contents 


৫৮০ আল-বিদায়া ওয়ান নিহায়া 


বলেন £ বাহ ! বাহ !! বিশ্র-এর মত কে আছে £ আমি তাকে মহান সত্তার নিকট রেখে এসেছি। 
তার সম্মুখে খাবারের খাঞ্চা। আর মহান সত্তা তার পানে তাকিয়ে বলছেন £ খাও হে এ ব্যক্তি যে 
আহার করেনি । পান কর হে এ ব্যক্তি, যে পান করেনি । সুখ উপভোগ কর হে এ ব্যক্তি, যে কোন 
সুখ উপভোগ করেনি । 


আবু মুহাম্মদ ইব্‌ন আবূ হাতিম মুহাম্মদ ইব্‌ন মুসলিম ইবৃন ওয়ারাহ থেকে বর্ণনা করেন, 
মুহাম্মদ ইব্‌ন মুসলিম বলেন £ আবু যুর“আর মৃত্যুর পর আমি তাকে স্বপ্নে দেখলাম । আমি তাকে 
জিজ্ঞাসা করলাম $ আল্লাহ্‌ আপনার সঙ্গে কী আচরণ করেছেন ? তিনি বলেন £' পরাক্রমশালী 
বলেছেন £ একে আবূ আবদুল্লাহ্‌, আবূ আবদুল্লাহ্‌ ও আবূ আবু আবদুল্লাহ্‌- মালিক, শাফিঈ ও 
আহমদ ইব্‌ন হাম্বল-এর সঙ্গে নিয়ে জুড়ে দাও। 

আহমদ ইব্‌ন খাররাযাদ আল-আনতাকী বলেন ৪ আমি স্বপ্নে দেখলাম, যেন কিয়ামত 
সংঘটিত হয়ে গেছে এবং মহান প্রতিপালক বিচারের জন্য আত্মপ্রকাশ করেছেন। এক ঘোষক 
আরশের নীচ থেকে ঘোষণা করছে £ তোমরা আবূ আবদুল্লাহ্‌কে, আবূ আবদুল্লাহ্‌কে, আবু 
আবদুল্লাহ্‌কে এবং আবু আবদুল্লাহ্‌কে জান্নাতে প্রবেশ করাও । বর্ণনাকারী বলেন £ আমি আমার 
পাৰ্শ্বস্থিত ফেরেশতাকে জিজ্ঞাসা করলাম ঃ এরা কারা ? ফেরেশতা বলল ঃ মালিক, ছাওরী, শাফিঈ 
ও আহমদ ইবৃন হাম্বল। 

আবু বকর ইব্ন আবু খায়ছামা ইয়াহ্‌ইয়া ইব্‌ন আইয়ুব আল-মুকাদ্দাসী থেকে বর্ণনা করেন 
যে, ইয়াহ্‌ইয়া বলেনঃ আমি রাসূলুল্লাহ্‌ (সা)-কে স্বপ্নে দেখলাম । দেখি, তিনি একটি কাপড় আবৃত 
হয়ে ঘুমিয়ে আছেন। আর আহমদ ইব্‌ন হাম্বল ও ইয়াহইয়া ইব্‌ন মুঈন তার থেকে কাপড়খানা 
সরাচ্ছেন। 

আহমদ ইব্‌ন আবু দাউদ-এ জীবন চরিতে ইয়াহইয়া আল-জালা থেকে বর্ণিত আছে যে, তিনি 
দেখেন, আহমদ ইব্ন হাম্বল জামে" মসজিদের এক মজলিসে উপস্থিত আর আহমদ ইব্‌ন আবু 
দাউদ আরেক মজলিসে । রাসূলুল্লাহ্‌ (সা) উভয় মজলিসের মধ্যখানে দণ্ডায়মান । তিনি ১1 
2 (১4৫6 (এরা যদি এগুলোকে প্রত্যাখ্যান করে) আয়াতটি তিলাওয়াত করছেন আর ইব্‌ন 
আবু দাউদ-এর মজলিসের দিকে করছেন। আবার (%: 1১. (৮৪ Up ৫৩ ১৪১ 
০:১4 (তো এমন সম্প্রদায়ের প্রতি এগুলোর ভার অর্পণ করেছি, যারা এগুলো প্রত্যাখ্যান 
করবে না) আয়াতটি তিলাওয়াত করছেন আর আহমদ ইব্‌ন হাম্বল ও তার সঙ্গীদের প্রতি ইংগিত 
করছেন। 


২৪২ হিজরীর সূচনা 
_ এ বছর বিভিন্ন জনপদে ধ্বংসাত্মক ভূমিকম্প হয়। তন্মধ্যে একটি হল কুমাছ নগরীর 
ভূমিকম্প। এই ভূমিকম্পে অনেক ঘর-বাড়ি বিধ্বস্ত হয় এবং তার অধিবাসীদের প্রায় পয়তাল্লিশ 
হাজার ছিয়ানব্বইজন মানুষ প্রাণ হারায় । অপর ভূকম্পনগুলো সংঘটিত হয় ইয়ামান, খুরাসান, 
পারস্য, সিরিয়া প্রভৃতি নগরীতে । এ ভূমিকম্পগুলো ব্যাপক ক্ষতিসাধন করে। 


এ বছর রোমানরা আল-জাযীরার বিভিন্ন জনবসতির উপর আক্রমণ করে তাদের বহু সম্পদ 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৫৮১ 


লুট করে নিয়ে যায় এবং প্রায় বিশ হাজার মানুষকে বন্দী করে। (ইন্নালিল্লাহি ওয়া. ইন্না ইলাইহি 
রাজিউন) । 

এ বছর পবিত্র মক্কার নায়িব আবদুস সামাদ ইব্‌ন মূসা ইব্‌ন ইবরাহীম আল-ইমাম ইবৃন 
মুহাম্মদ ইব্‌ন আলী মানুষকে হজ্জ করান। 


এ বছর বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে আল-মানসূর নগরীর বিচারক হাসান ইব্‌ন আলী ইবনুল 
জা"দ ও আবু হাস্সান আয-যিয়াদী ইনতিকাল করেন। 


আবু হাস্সান আয-যিয়াদী 

ইব্‌ন ইয়াধীদ আল- বাগদাদী। ওয়লীদ ইব্‌ন মুসলিম । ওয়াকী' ইবনুল জাররা, ওয়াকিদী এবং 
আরো অনেকের নিকট থেকে হাদীস শুনেছেন। তার থেকে হাদীস শ্রবণ করেছেন আবূ বকর 
পরিচিত ছিলেন এবং অন্য একদল লোক। 

ইব্‌ন আসাকির তার ইতিহাসে আবু হাস্সান আয-যিয়াদীর জীবন-চরিত বর্ণনা করেছেন। 
তিনি বলেছেন £ আবু হাস্সান আয-যিয়াদী যিয়াদ ইব্‌ন আবীহি-এর বংশজাত নন । তার কোন 
এক পূর্বপুরুষ যিয়াদ-এর এক উম্মু ওয়ালাদকে বিবাহ করেছিল । তাতেই তিনি আয-যিয়াদী বলে 
পরিচিতি লাভ করেন। তারপর ইবৃন আসাকির জাবির (রা) থেকে বর্ণিত তার একটি হাদীস বর্ণনা 
করেন যে, জাবির (রা) বলেছেন ৪ - 1১১3 211152 3.501 'হালালও স্পষ্ট, হারামও 
স্পষ্ট ৷ 

ইব্‌ন আসাকির খতীব থেকে বর্ণনা করেছেন যে, খতীব বলেছেন ৪ আবূ হাস্সান আয্-যিয়াদী 
শেষ্ট আরিফ, নির্ভরযোগ্য ও. বিশ্বস্ত আলিমগণের একজন ছিলেন। তিনি মুতাওয়াক্কিল-এর 
খিলাফতকালে পূর্বাঞ্চলের বিচারক ছিলেন । সমবিষয়ক তার একটি ইতিহাস গ্রন্থ রয়েছে। তার 
বহু হাদীস রয়েছে। 


অন্যরা বলেন £ আবু হাস্সান আয-যিয়াদী সৎকর্মপরায়ণ ও দীনদার লোক ছিলেন এবং 
অনেক কিতাব রচনা করেছেন । যুগ সম্পর্কে তার চমৎকার অভিজ্ঞতা ছিল । তার সুন্দর ইতিহাস 
রয়েছে। তিনি মহানুভব ও মর্যাদাসম্পন্ন লোক। 

ইব্‌ন আসাকির তীর থেকে সুন্দর সুন্দর ঘটনা বর্ণনা করেছেন। তন্মধ্যে একটি ঘটনা হল ঃ 
তার এক বন্ধু তার নিকট এসে কোন এক ঈদের দিনে তা অর্থ সংকটের কথা জানালেন । সে 
সময় তার নিকট একশ দীনার ব্যতীত আর কোন অর্থ ছিল না। তিনি থলেসহ দীনারগুলো তাকে 
দিয়ে দেন। তারপর উক্ত ব্যক্তির এক বন্ধু তার নিকট প্রার্থনা করে এবং তিনি যিয়াদীর নিকট যে 
অভিযোগ করেছিলেন, এই ব্যক্তিও তার নিকট একই অভিযোগ করেন। ফলে তিনিও তাকে 
থলেটি দিয়ে দেন। অবশেষে আবু হাস্সান শেষোক্ত লোকটির নিকট- যার কাছে থলেটি সর্বশেষ 
পৌছেছিল- কিছু খণ চেয়ে পত্র লিখেন। তিনি প্রকৃত ঘটনা সম্পর্কে অবহিত ছিলেন না। ফলে 
লোকটি থলেসহ মুদ্রাগুলো তার নিকট পাঠিয়ে দেন। থলেটি দেখে আবু হাস্সান আয-যিয়াদী 


www.almodina.com 
টিউটর 55555  ুল স্টিল 


Contents 
৫৮২ আল-বিদায়া ওয়ান নিহায়া 


বিস্মিত হন এবং তার নিকট গমন করে বিষয়টি জানতে চান। লোকটি বলল £ অমুক আমার 
নিকট প্রেরণ করেছে। এবার তিনজন একত্র হলেন এবং দীনারগুলো পরস্পর বন্টন করে নেন। 
মহান আল্লাহ্‌ তাদের প্রতি রহম করুন এবং তাদের মানবতাবোধের জন্য তাদেরকে উত্তম বিনিময় 
দান করুন। | 

এ বছর আবু মুসআব আয-যুহ্রী, যিনি ইমাম মালিক থেকে মুওয়াত্তার বর্ণনাকারীদের একজন 
ছিলেন- বিখ্যাত কারীদের অন্যতম আবদুল্লাহ্‌ ইব্ন যাকওয়ান, মুহাম্মদ ইব্‌ন আসলাম আত-তুসী, 
মুহাম্মদ ইব্ন রুম্হ জারহ- তা'দীল-এর ইমামগণের ALES Ld রানার 
আল-মূসিলী ও কাষী ইয়াহইয়া ইবৃন আকসাম ইনতিকাল করেন। 


২৪৩ হিজরীর সূচনা 
এ বছর যুল-কা‘দা মাসে খলীফা আল-মুতাওয়াক্কিল আলাল্লাহ দামেশ্ক-এর উদ্দেশ্যে ইরাক 
ত্যাগ করেন। উদ্দেশ্য তিনি সেখানেই অবস্থান করবেন এবং সেখান থেকেই খিলাফত পরিচালনা 
করবেন। এ বছর ঈদুল আযৃহা তিনি সেখানেই পালন করেন । ইরাকবাসিগণ তাদের মাঝ থেকে 
খলীফার চলে যাওয়ায় অনুতপ্ত হয় । ইয়াধীদ ইবৃন মুহাম্মদ আল-মাহ্‌লাবী এ ব্যাপারে বলেন 


3১৬১ ০৫০ PEST ES 30 + 51105 ০৬০ ALE ৯৪ 
SUL Ll 5155 55 + SLs 31০৮০ & 42 915 
“ইমাম যখন চলে যাওয়ার দৃঢ় সিদ্ধান্ত গ্রহণ করবেন, আমার ধারণা, শাম ইরাকের বিপদে 


খুশী হবে। খলীফা যদি ইরাক ও তার অধিবাসীদের পরিত্যাগ করেন, তাহলে লাবণ্যময়ী নারী 
তালাকের পরীক্ষার সম্মুখীন হবে ।” 


বিগত বছর যিনি লোকদেরকে হজ্জ করিয়েছিলেন, এ বছরও তিনি লোকদেরকে হজ্জ করান। 
তিনি হলেন পবিত্র মন্কার নায়িব। 


এ বছর বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে যারা মৃত্যুবরণ করেছেন, ইব্‌ন জারীর-এর বক্তব্য অনুসারে 
তাদের একজন হলেন ইবরাহীম ইবনুল আব্বাস । 


ইবরাহীম ইবনুল আব্বাস 
জায়গীরসমূহের যিম্মাদার । আমার মতে তার নাম হল ইবরাহীম ইবনুল আব্বাস ইব্‌ন সাওল 
আস-সাওলী আশ- শায়ির আল-কাতিব। তিনি মুহাম্মদ ইবৃন ইয়াহইয়া আস-সাওসী-এর চাচা । 
জুরজান-এর রাজা সাওল বকর তার দাদা ছিলেন। ছিলেন জুরজান বংশোদ্ভুত । তারপর প্রথমে 
তিনি মাজুসী ধর্ম গ্রহণ করেন । কিন্তু, পরে ইয়াধীদ ইবনুল মুহাল্লাৰ ইব্‌ন আবু সাফরা-এর হাতে 
ইসলাম গ্রহণ করেন। এই ইবরাহীম-এর একটি কাব্য গ্রন্থ রয়েছে, ইব্‌ন খাল্লিকান যার উল্লেখ 
করেছেন। তার উল্লেখযোগ্য চমৎকার দু'টি পঙক্তি নিম্নরূপ £ 


০০১২ ১০441 45০৩ CUS + 31 2 ৪ UL LAS 
0১8০১04014৩ ০০৯০5 + (50০০৪৫৯৭055 ০০৪০৬ 


www.almodina.com 


Contents | 
আল-বিদায়া ওয়ান নিহায়া ৫৮৩ 


“বহু বিপদ এমন রয়েছে, যার প্রভাবে যুবকের হৃদয়ও সংকীর্ণ হয়ে যায়। কিন্তু মহান আল্লাহ্‌ 
তার থেকে মুক্তির পথ বের করে দেন। হৃদয় সংকীর্ণ হয়ে গেল। যখন তার পেরেকগুলো সুদৃঢ় 
হল, তখন সংকট দূর হয়ে গেল। অথচ, আমার ধারণা ছিল, সংকট বিদুরিত হবে না।” 

তার আরো দু'টি পঙক্তি হল £ 


511 515 ৬৫১৪ ₹.318৮3 ১1১০] ৮৫ 
53055441518 45590581555 215 25 
“তুমি আমার চোখের মণি ছিলে ৷ আমার চক্ষু তোমার জন্য ক্রন্দন করছে। তোমার পরে 
সে খুশী মরে যাক । আমার তো শুধু তোমারই মৃত্যুর ভয় ছিল।” 


তন্মধ্যে কয়েকটি পঙক্তি হল, যেগুলো তিনি মু'তাসিম এর উষীর মুহাম্মদ ইব্‌ন আবদুল 
মালিক ইবনুষ্‌ যায়্যাত -এর প্রতি লিখেছিলেন ঃ 


Liye ০:১৯ ১৯১৪ Ll + uly oil ও 
LLM ০1০ ০০৯৯০ + ULM Sy 
GLY dis lb Gl Gd ₹ SLU Yel ০০৩ 
“কাল ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করার ফলে তুমি আমার ভাই হয়েছিলেন । আর কাল যখন 


মুখ ফিরিয়ে নিল, তুমি কঠিন যুদ্ধে পরিণত হয়ে গেছ। বিপদাপদে আমি তোমার শরাণাপন্ন 
হতাম । আর এখন আমি তোমার থেকে নিরাপত্তা কামনা করছি।” | 


তার আরো দু'টি পঙ্ক্তি হল ঃ 
১053141117৯ 6১১১ + 55০৯ LOS এসএ 
055৩ 00551১4২59০ + ৪254৯ 91 ১১৩ ISG এও 

“পরিতৃপ্ত জীবন ও বিলাসিতার মাঝে তোমাকে পরিজন ও স্বদেশের প্রতি ফিরে আসতে 
আন্তরিকভাবে বারণ করা হয়নি । তুমি যে জনপদেই অনুপ্রবেশ কর না কেন সেখানেই তুমি 
পরিজনের পরিবর্তে পরিজন এবং মাতৃভূমির পরিবর্তে মাতৃভূমি পেয়ে যাবে ।” 

ইবরাহীম ইবনুল আব্বাস এ বছরের মধ্যে শা'বান সুররা মানরাআয় ইনতিকাল করেন । সে 
সময় হাসান ইবৃন মুখাল্লাদ ইবনুল জার্রাহ ইবরাহীম ইবৃন শা*বান-এর খলীফা ছিলেন। বর্ণনাকারী 
বলেন ঃ হাশিম ইব্‌ন ফাইজুর এ বছরের যুলহাজ্জা মাসে ইনতিকাল করেন। 

আমার মতে 8 এ বছর আহমদ ইবৃন সাঈদ আর-রিবাতী, সৃফীবাদের ইমাম হারিস ইবনুল 
আসাদ আল-মুহাসিবী, ইমাম শাফিঈ (র)-এর বন্ধু হারমালা ইব্‌ন ইয়াহ্ইয়া আত-তাজীবী, 


আল-হাম্মানী ও হান্নাদ ইবনুস-সারী ইনতিকাল করেন। 


www.almodina.com 





Contents 
৫৮১ আল-বিদায়া ওয়ান নিহায়া 


২৪৪ হিজরীর সূচনা 

প্রবেশ করেন। দিনটি ছিল শুক্রবার । খলীফার সেখানে স্থায়ীভাবে বাস করার সিদ্ধান্ত ছিল। তিনি 
রাষ্ট্রের নথিপত্র দামেশক স্থানান্তর করার এবং সেখানে প্রাসাদ নির্মাণের নির্দেশ প্রদান করেন। 
দারিয়ার পথে প্রাসাদ নির্মাণ করা হল। খলীফা সেখানে কিছুদিন বসবাস করেন। তারপর তিনি সে 
স্থানটি অনুপযোগী মনে করেন এবং দেখতে পান যে, ইরাকের তুলনায় সেখানকার বাতাস বেজায় 
ঠাণ্ডা এবং পানি ভারী । তিনি আরো দেখতে পান যে, গ্রীষ্মকালে সেখানকার বাতাস দ্বি-প্রহরের পর 
আন্দোলিত হয় এবং রাতের এক-তৃতীয়াংশ পর্যন্ত বাতাসের তীব্রতা ও ধুলার তীব্রতা বাড়তে 
থাকে । সেখানে তিনি অনেকগুলো বিচ্ছু দেখতে পান। শীতের মওসুম আসলে তিনি এতবেশী 
বৃষ্টি ও বরফপাত দেখতে পান যে, তিনি বিস্ময়ে হতবাক হয়ে যান। তার সঙ্গে প্রচুর লোক থাকার 
কারণে দ্রব্যমূল্য বেড়ে যায় এবং অধিক বৃষ্টি ও ররফ পাতের কারণে আমদানী বন্ধ হয়ে যায়। 
খলীফা অতিষ্ঠ হয়ে উঠেন। তিনি বিগাকে রোমের উদ্দেশ্যে প্রেরণ করেন এবং নিজে দুই মাস 
দশদিন দামেক্কে অবস্থান করার পর বছরের শেষ দিকে ছামিরায় ফিরে যান। তাকে পেয়ে 
বাগদাদবাসী অতিশয় আনন্দিত হয়। ূ 

এ বছর মুতাওয়াক্কিলকে সেই বর্শাটি প্রদান করা হয়, যেটি রাসূলুল্লাহ্‌ (সা)-এর সম্মুখে বহন 
করা হত। বর্শাটি পেয়ে খলীফা অত্যন্ত আনন্দিত হন । এই বর্শাটি ঈদ ও অন্যান্য দিনে রাসূলুল্লাহ্‌ 
(সা)-এর সম্মুখে বহন করা হত । বর্শাটি ছিল নাজ্জাশীর ৷ তিনি এটি যুবায়র ইবনুল আওয়ামকে 
দান করেছিলেন । যুবায়র বর্শাটি দিয়ে দেন রাসূলুল্লাহ (সা)-কে। এবার খলীফা মুতাওয়াক্কিল 
বর্শাটি তার সামনে সামনে বহন করার জন্য পুলিশ প্রধানকে নির্দেশ প্রদান করেন যেমনিভাবে 
রাসূলুল্লাহ্‌ (সা)-এর সামনে সামনে বহন করা হত। 

এ বছর খলীফা মুতাওয়াক্কিল ডাক্তার বাখতীশু-এর উপর রুষ্ট হন, তাকে দেশান্তর করেন 
এবং তার ধন-সম্পদ নিয়ে নেন। এ বছর আবদুস সামাদ লোকদেরকে হজ্জ করান, পূর্বে যার 
আলোচনা করা হয়েছে। 

ঘটনাক্রমে এ বছর ঈদুল আযহা, ইয়াহুদীদের খামীস ফিত্র এবং নাসারাদের শু“আনীন একই 
দিনে হয়ে পড়ে । সে এক বিস্ময়কর ও দুর্লভ ঘটনা । 
ইসসালুন মানতিক-এর লেখক ইয়াকুব ইবনুস-সাকীত মৃত্যুমুখে পতিত হন। 


২৪৫ হিজরীর সুচনা 
এ বছর খলীফা মুতাওয়াক্কিল মহুযা শহর বিনির্মাণ এবং তার নদী খননের নির্দেশ প্রদান 


করেন। কথিত আছে যে, এই শহর নির্মাণ ও লু'লুয়াহ্‌ নামক খিলাফত ভবন নির্মাণে তিনি বিশ 
লাখ দীনার ব্যয় করেন। 


এ বছর বিভিন্ন নগরীতে অনেক ভূমিকম্প সংঘটিত হয়। তন্মধ্যে একটি হল ইনতাকিয়া 
শহর । ভূমিকম্পে এই শহরের এক হাজার পাঁচশ বাড়ি বিধ্বস্ত হয় এবং নব্বই-এর অধিক 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৫৮৫ 


দেওয়ালের স্তম্ভ ভেঙ্গে পড়ে । মানুষ অত্যন্ত ভয়ংকর শব্দ শুনে বাড়ি-ঘর ছেড়ে দ্রুত বেরিয়ে যায় । 
নগরীর এক পার্শ্বে অবস্থিত আকরা নামক পাহাড়টি বিধ্বস্ত হয়ে নদীতে ধসে যায়। সঙ্গে সঙ্গে নদী 
উত্তাল হয়ে উঠে এবং নদী থেকে দুর্গন্ধযুক্ত অন্ধকারাচ্ছন্ন কালো ধোয়া উথিত হয় এবং এক 
ফারসাখ পর্যন্ত নদী শুকিয়ে যায়। নদীর পানি কোথায় চলে যায় জানা যায়নি। 

আবু জা“ফর ইব্‌ন জারীর বলেন £ এ বছর তানীস গোত্রের লোকেরা স্থায়ী ও দীর্ঘ এক বিকট 
শব্দ শুনতে পায় যাতে অনেক মানুষ মৃত্যুমুখে পতিত হয় । 

আবু জাফর ইব্‌ন জারীর আরো বলেন £ এ বছর রুহা, রিক্কা, হাররান, রা'সুল আইন, হিমৃস, 
দামেশ্ক, তারসুস মাসীসা, উম্‌না এবং শামের উপকূলীয় অঞ্চলসমূহও ভূমিকম্পে আক্রান্ত হয়। 
এ বছর লায়েকিয়া নগরীও তার অধিবাসীদের নিয়ে প্রকম্পিত হয় । পরিণতিতে ধ্বংসের হাত 
থেকে তার একটি বাড়িও রক্ষা পায়নি, স্বল্পসংখ্যক মানুষ ব্যতীত তার সকল অধিবাসী মৃত্যুমুখে 
পতিত হয় এবং পর্বতটি তার অধিবাসীদেরসহ ধ্বংস হয়ে যায়। 

এ বছর পবিত্র মক্কার মুশাশ কৃপ শুকিয়ে যায়। ফলে পবিত্র মক্কায় এক মশক পানির দাম 
আশি দিরহামে পৌছে যায়। পরে মুতাওয়াকিল লোক প্রেরণ করে কৃপটিতে প্রচুর অর্থ ব্যয় 
করেন । ফলে কৃপে পুনরায় পানি প্রবাহিত হয়। 

এ বছর ইসহাক ইব্‌ন আবূ ইসরাঈল, সাওয়ার ইব্‌ন আবদুল্লাহ্‌ আল-কাযী ও হিলাল 
আল-রাধী মৃত্যুমুখে পতিত হন। 

এ বছর নাজাহ ইব্‌ন সালামা মৃত্যুমুখে পতিত হন। ইনি নথিভুক্তকরণ বিভাগের দায়িত্বশীল 
ছিলেন । খলীফা মুতাওয়াক্কিল-এ নিকট তিনি মর্ধাদাসম্পন্ন লোক ছিলেন। কিন্তু, পরে কোন এক 
ঘটনায় খলীফার সঙ্গে তার সম্পর্কের এত অবনতি ঘটে যে, মুতাওয়াক্কিল তার সকল 
সহায়-সম্পত্তি ও সঞ্চিত সম্পদ নিয়ে নেন। ইব্‌ন জারীর বিস্তারিতভাবে তার কাহিনী উল্লেখ 
করেছেন। | 

এ বছর আহমদ ইব্‌ন আবৃদা আয্যাবী পবিত্র মক্কার কারী আবুল হায়স আল-কাওয়াস, আহমদ 
আম্মার ও আবু তুরাব আন-নাখ্শাবী ও ইবনুর রাওয়ানদী মৃত্যুমুখে পতিত হয়। 


ইবনুর রাওয়ান্দী 

নাস্তিক । নাম আহমদ ইব্‌ন ইয়াহ্‌ইয়া ইব্ন ইসহাক আবুল হুসায়ন ইবনুর রাওয়ানদী । কাশাস 
নগরীর একটি গ্রামের নামে তাকে রাওয়ানদী বলা হয়। পরে তিনি বাগদাদে প্রতিপালিত হন। 
সেখানে থেকে তিনি নাস্তিকতা বিষয়ে গ্রন্থ রচনা করতেন । তার অনেক গুণ ছিল। কিন্তু, সেই 
গুণাবলীকে তিনি ক্ষতিকর এবং দুনিয়া-আখিরাতে কোন উপকারে আসবে না এমন ক্ষেত্রে ব্যবহার 
করেছেন। ইবনুল জাওযীর বর্ণনা মুতাবেক আমরা দুইশ আটানব্বই হিজরী সনের আলোচনায় 
তার দীর্ঘ জীবন-চরিত আলোচনা করেছি। এখানে উল্লেখ করার কারণ হল, ইব্‌ন খাল্লিকান এর 
বর্ণনা মতে তিনি এই বছর মৃত্যুমুখে পতিত হন। কিন্তু, তিনি তালগোল পাকিয়ে ফেলেছেন। 
তিনি তার সমালোচনা না করে বরং প্রশংসা করেছেন। তিনি বলেছেন ঃ তার নাম আবুল হাসান 
আল-বিদায়া ওয়ান নিহায়া (১০ম খণ্ড)__৭৪ 


www.almodina.com 





Contents 
৫৮৬ আল-বিদায়া ওয়ান নিহায়া 


আহমদ ইব্‌ন ইসহাক আর- রাওয়ানদী। তিনি বিখ্যাত আলিম ছিলেন । ইলমুল কালাম বিষয়ে তার 
বক্তব্য রয়েছে। তিনি তৎকালের বিশিষ্ট ব্যক্তিদের একজন ছিলেন। তার রচিত গ্রন্থের সংখ্যা 
একশ চৌদ্দের মত ৷ তন্মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল ফাতীহাতুল মু'তাধিলা, কিতাবুল হজ্জ, 
কিতাবুয্‌ যামরাদাহ ও কিতাবুল কাসাব ইত্যাদি । তার অনেক গুণ আছে এবং ইল্মুল কালাম-এর 
একদল আলিমের সঙ্গে তার কথোপকথন হয়েছিল । মাযহাব বিষয়ে তার স্বতন্ত্র চিন্তাধারা রয়েছে, 
যা ইল্মে কালাম-এর আলিমগণ তার থেকে উদ্ধৃত করেছেন। 

তিনি দুইশ পঁয়তাল্লিশ হিজরীতে মালিক ইব্‌ন তাউফ আত-তাগলিবীর প্রাঙ্গণে মৃত্যুমুখে 
পতিত হন। কেউ কেউ বলেন বাগদাদে । তবে ইব্‌ন খাল্পিকান বর্ণিত এই তথ্য ভুল । ইবনুল 


জাওযী তার মৃত্যু তারিখ দুইশ আটানব্বই হিজরী উল্লেখ করেছেন। সেখানে তার বিস্তারিত 
জীবন-চরিত আলোচিত হবে। 


যুনুন আল-মিসরী 
ছাওবান ইব্‌ন ইবরাহীম । কেউ কেউ বলেন $ ইবনুল ফায়জ ইব্‌ন ইবরাহীম । আবুল ফায়জ 
আল-মিসরী । বিখ্যাত মাশায়খগণের একজন । ইব্‌ন খাল্লিকান আল-ওয়াককিয়াতে তার জীবন- 
চরিত আলোচনা করেছেন, তার ফাযায়িল ও হালচাল উল্লেখ করেছেন এবং তার মৃত্যু তারিখ 
দুইশ পয়তাল্লিশ বলে বর্ণনা করেছেন। 


কেউ কেউ বলেছেন, তিনি এর পরের বছর মৃত্যুবরণ করেছেন। কারো মতে দুইশ 
আটচল্লিশ হিজরী সনে । মহান আল্লাহ্‌ ভাল জানেন । ইমাম মালিক থেকে যারা মুআত্তা বর্ণনা 
করেছেন, তিনি তাদের একজন বলে পরিগণিত । ইব্‌ন ইউনুস মিসরের ইতিহাসে তার উল্লেখ 
করেছেন। তিনি বলেছেন ঃ যুনুন আল-মিসরীর পিতা নাওবীর অধিবাসী ছিলেন। কেউ কেউ 
বলেন £ আখমীম-এর অধিবাসী । তিনি প্রাজ্ঞ ও স্পষ্টভাষী ছিলেন । কেউ কেউ বলেন ঃ তাকে 
তার তাওবার কারণ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন £ তিনি দেখতে পান যে, একটি 
দৃষ্টিহীন কাব্বারা পক্ষী তার বাসা থেকে বেরিয়ে আসে । সঙ্গে সঙ্গে আটি তার জন্য বিদীর্ণ হয়ে 
দু'টি সোনা-রূপার পাত্রে পরিণত হয়ে যায় । একটি তেল এবং অপরটিতে পানি। পাখিটি একটি 
থেকে আহার ও একটি থেকে পান করল। 

একদা খলীফা মুতাওয়াক্কিল-এর নিকট তার বিরুদ্ধে নালিশ দায়ের করা হল । খলীফা তাকে 
মিসর থেকে নিয়ে ইরাক হাযির করান। তিনি খলীফার দরবারে উপস্থিত হয়ে তাকে উপদেশ 
প্রদান করেন। তার ওয়ায শুনে খলীফা কেঁদে ফেলেন। ফলে, খলীফা তাকে সম্মানের সাথে 
বিদায় করে দেন। তারপর থেকে যখনই খলীফার নিকট তার আলোচনা হত, খলীফা তার প্রশংসা 
করতেন। 


২৪৬ হিজরীর সূচনা 


এ বছরের আশুরার দিনে মুতাওয়াক্কিল মাহুযা নগরীতে প্রবেশ করে সেখানকার কসরে 
খিলাফতে অবস্থান গ্রহণ করেন এবং প্রথমে কারীগণের ও পরে গায়কদের তলব করে তাদের 
উপহার-উপটৌকন দিয়ে বিদায় করে দেন। দিনটি ছিল শুক্রবার । 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৫৮৭ 


এ বছরের সফর মাসে মুসলমান ও রোমানদের মাঝে পণ বিনিময় হয়। মুক্তিপণ আদায় করে 
অন্তত চার হাজার মুসলিম বন্দীকে মুক্ত করা হয়। 

এ বছরের শা'বান মাসে বাগদাদে ব্যাপক বৃষ্টিপাত হয়, যা প্রায় একুশ দিন পর্যন্ত স্থায়ী হয়। 
বলখেও বৃষ্টিপাত হয়, যার পানি ছিল টাটকা রক্ত। 

এ বছর মুহাম্মদ ইব্‌ন সুলায়মান আয-যানীবী মানুষকে হজ্জ করান এবং বিশিষ্ট ব্যক্তিবর্গের 
মধ্যে মুহাম্মদ ইব্‌ন আবদুল্লাহ্‌ ইবৃন তাহির মওসুম বিষয়ক যিম্মাদার হজ্জ পালন করেন। 

এ বছর মৃত্যুমুখে পতিত বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে কয়েকজন হলেন আহমদ ইব্‌ন ইবরাহীম 
আদ-দাওবাকী, হুসায়ন ইব্‌ন আবুল হাসান আল-মারুযী, নাসা 
আদ-দাওরী, মুহাম্মদ মুসাফফা আল-হিমসী এবং দা*বাল ইবৃন আলী । 


দা’বাল ইব্‌ন আসী 

ইব্‌ন রযীন ইব্‌ন সুলায়মান আল-খুযাঈ । তার এক বুদ্ধিমান, অত্যধিক প্রশংসাকারী ও 
নিন্দাকারী কবি গোলাম ছিল । তিনি একদা সাহ্‌ল ইব্‌ন হারূন আল-কাতিব-এর নিকট উপস্থিত 
হন: সাহ্ল কৃপণ লোক । তিনি নাস্তা তলব করেন। কিছুক্ষণের মধ্যে পেয়ালায় করে একটি মুরগী 
উপস্থিত করা হল । কিন্তু, মুরগীটি এত শক্ত যে, ছুরিও অনায়াসে কাটছে না এবং দাত দ্বারা ছেঁড়া 
যাচ্ছে না। মুরগীটির মাথা নেই। তিনি বাবুর্টিকে বলেন ঃ ধ্বংস হও, তুমি কী করেছ? মুরগীর 
মাথা কোথায় ? বাবুর্চি বলল £ আমি তো মনে করেছিলাম, আপনি ওটা খাবেন না। তাই আমি 
ওটা ফেলে দিয়েছি। সাহ্‌ল বলেন ৪ তুমি ধ্বংস হও, আল্লাহ্‌র শপথ ! আমি তো সেই ব্যক্তিকেও 
দোষারোপ করি, যে পা দু'টোও ফেলে দেয়। এমতাবস্থায় মাথার কী হবে, বল। চার ইন্দ্রিয়ের সব 
ক'টিই তো মাথায় । মাথার একটি ইন্দ্রিয় দ্বারাই মুরগী বাক দেয় । চক্ষুদ্বয়ও এই মাথায় । এই দুই 
চক্ষু দ্বারাই উপমা দেওয়া হয়। এর দ্বারা বরকত হাসিল করা হয়। এর হাড় হল সব চেয়ে 
আকর্ষণীয় । তোমার যদি ওটা খাওয়ার ইচ্ছা না থাকে, তাহলে নিয়ে আস। বাবুর্চি বলল ঃ ওটা 
কোথায় আমি জানি না । সাহ্‌্ল বলেন 8 আমি জানি, ওটা তোমার পেটে । মহান আল্লাহ্‌ তোমাকে 
ধ্বংস করুন । ফলে, বাবুর্চি তাকে কবিতার মাধ্যমে তার প্রতি নিন্দাবাদ জ্ঞাপন করে, যাতে তার 
কার্পণ্যের কথা উল্লেখ রয়েছে। 


আহমদ ইব্‌ন আবুল হাওয়ারী 

নাম আবদুল্লাহ্‌ ইব্‌ন মায়মূন ইব্‌ন আইয়াশ ইবনুল হারিস আবুল হাসান আত-তাগলিবী 
আল-গাতফাঈ। বিখ্যাত দুনিয়াবিমুখ আলিম, আলোচিত আবিদ ও স্বনামধন্য সৎকর্মপরায়ণ 
লোকদের একজন । সুস্থ চিন্তাধারা ও সমুজ্জ্বল কারামাতের অধিকারী ৷ কুফা বংশোদ্ভূত । বসবাস 
করেন দামেশ্কে । আবু সুলায়মান আদ-দারানী থেকে দীক্ষা লাভ করেছেন। সুফিয়ান ইব্‌ন 
উইআয়না ওয়াকী' ও আবু সালামা প্রমুখ থেকে হাদীস বর্ণনা করেছেন। তার থেকে হাদীস বর্ণনা 
করেছেন আবু দাউদ, ইব্‌ন মাজা, আবূ হাতিম, আবু যুরআ দামেশৃকী এবং আবু যুরআ আর-রাযী 
প্রমুখ । আবূ হাতিম তার উল্লেখ ও আলোচনা করেছেন । তাতে তিনি তার প্রশংসা করেছেন। 

ইয়াহ্‌ইয়া ইব্‌ন মুঈন বলেন ঃ আমার বিশ্বাস, আল্লাহ্‌ তার মাধ্যমে সিরীয়দের পরিতৃপ্ত 
করবেন। জুনায়দ ইবৃন মুহাম্মদ বলেন £ আহমদ ইব্‌ন আবুল হাওয়ারী হলেন সিরিয়ার ফুল । 


www.almodina.com 





Contents 
৫৮৮ আল-বিদায়া ওয়ান নিহায়া 


ইবৃন আসাকির বর্ণনা করেন যে, আহমদ ইবৃন আবুল হাওয়ারী আবু সুলায়মান আদ-দারামীর 
সঙ্গে অঙ্গীকারাবদ্ধ হন যে, তাকে রুষ্টও করবেন না এবং তীর বিরুদ্ধাচারণও করবেন না। 
একদিন তিনি দারামীর নিকট আগমন করেন। দারামী তখন মানুষের সাথে কথা বলছিলেন । 
এসেই আহমদ বলেন ঃ হযরত ! তারা তো চুলা গরম করেছে। আপনার নির্দেশ কী ? কিন্তু, আবু 
সুলায়মান ব্যস্ততার কারণে কোন জবাব দিলেন না। আহমদ দ্বিতীয়বার প্রশ্নটা করলেন। 
তৃতীয়বারে দারামী বলেন ঃ তুমি গিয়ে তার মধ্যে বসে থাক। বসে আবু সুলায়মান পুনরায় 
মানুষের সঙ্গে কথা বলতে শুরু করলেন । কিছুক্ষণ পর সম্বিৎ ফিরে পেয়ে তিনি উপস্থিত 
লোকদের বলেন ৪ঃ আমি তো আহমদকে বলেছিলেন ৪ গিয়ে চুলার মধ্যে বসে থাক । আর আমার 
বিশ্বাস, সে তা করেছে । চল তো গিয়ে দেখে আনি । তারা গেলেন। দেখতে পেলেন, আহমদ 
চুলার মধ্যে বসে আছে। কিন্তু তার কিছুই পোড়েনি। এমনকি একটি পশমও নয় । 

ইব্‌ন আসাকির আরো বর্ণনা করেন যে, একদিন সকাল বেলা আহমদ ইবনুল হাওয়ারীর 
একটি সন্তান ভূমিষ্ট হয় । কিন্তু নবজাতকের পরিচর্যা করার মত কিছুই তার ঘরে ছিল না। তিনি 
খাদিমকে বলেন ঃ লও, আমাদের জন্য কিছু আটা ধার করে আন । ঠিক এমন সময়ে এক ব্যক্তি 
দুইশ দিরহাম নিয়ে এসে তার সম্মুখে রাখে । সঙ্গে সঙ্গে অপর এক ব্যক্তি তার নিকট এসে বললঃ 
রাতে আমার একটি সন্তান জন্মলাভ করেছে ; আমার কিছুই নেই । শুনে আহমদ আকাশের দিকে 
চোখ তুলে বলেন £ হে আমার প্রতিপালক ! এতই তাড়াতাড়ি করলে ? তারপর লোকটিকে 
বলেন $ এই দিরহামগ্লো নিয়ে যান। বলেই তিনি দিরহামগুলো সম্পূর্ণ তাকে দিয়ে দেন। তার 
কিছুই নিজের কাছে অবশিষ্ট রইল না। তারপর পরিবারের জন্য তিনি আটা ধার করে আনেন। 

তার খাদিম তার থেকে বর্ণনা করেছেন যে, তিনি একবার সীমান্ত প্রহরায় নিমিত্ত ছাউনি 
ফেলার জন্য বের হন। সে সময়ে প্রভাত থেকে দ্বি-প্রহর পর্যন্ত তার নিকট হাদিয়া আসতে 
থাকে। পরে তিনি মাগরিব পর্যন্ত সেগুলো সম্পূর্ণ বন্টন করে দেন। তারপর তিনি আমাকে 
বলেন ঃ এমনই হও । মহান আল্লাহ্‌র নিকট কিছু ফেরতও দিও না, তার থেকে নিজের কাছে কিছু 
সঞ্চিতও কর না। | 

তারপর খলীফা মা’মূন-এর আমলে যখন খালকে কুরআনের সুত্রে নির্যাতনের ধারা বাগদাদ 
এসে পৌছে, তখন আহমদ ইব্‌ন আবুল হাওয়ারী, হিশাম ইবৃন আম্মার সুলায়মান ইব্‌ন আবদুর 
রহমান ও আবদুল্লাহ্‌ ইবৃন যাকওয়ানকে নির্দিষ্ট করা হয়। ইব্‌ন আবুল হাওয়ারী তারা প্রত্যেকে 
সম্মতি জ্ঞাপন করেন । ফলে তাকে দারুল হিজারায় আটক করে হুমকি প্রদান করা হয় । বাধ্য হয়ে 
তিনি ইচ্ছার বিরুদ্ধে কৌশলগত কারণে সম্মতি প্রকাশ করেন। তারপর তাকে ছেড়ে দেওয়া হয়। 
মহান আল্লাহ্‌ তাকে রহম করুন। এক রাতে সীমান্ত পাহারা দানকালে তিনি 4১1 ১০ | 
১১5: এই আয়াতটি বারংবার তিলাওয়াত করছিলেন। তিনি সকাল পর্যন্ত এই অবস্থায় 
অতিবাহিত করেন। এক সময় তিনি তার কিতাবগুলোকে নদীতে ফেলে দিয়ে বলেন ঃ মহান 
আল্লাহ্র পরিচয় লাভের নিমিত্ত তুমি আমার জন্য উত্তম দলীল ছিলে । কিন্তু, লক্ষ্যের পরিচয় লাভ 
ও লক্ষ্য পর্যন্ত পৌছে যাওয়ার পর দলীল নিয়ে ব্যস্ত থাকা অসম্ভব । 


আহমদ ইব্‌ন আবুল হাঁওয়ারীর বাণী 
* আল্লাহ্‌র অস্তিত্বের পক্ষে তিনি ছাড়া আর কোন প্রমাণ নেই। 


. www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৫৮৯ 


* বিদ্যা তো অবেষণ করা হয় সেবার রীতি-নীতি জানার জন্য । 

* যে ব্যক্তি দুনিয়ার পরিচয় লাভ করল, সে দুনিয়া থেকে বিমুখ হয়ে গেল । পক্ষান্তরে, যে 
ব্যক্তি আখিরাতের পরিচয় লাভ করল, সে তার প্রতি আকৃষ্ট হল। আর যে ব্যক্তি আল্লাহকে চিনল, 
সে তার স্তুষ্টিকে প্রাধান্য দিল। 

* যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে দুনিয়ার প্রতি দৃষ্টিপাত করল এবং তার প্রতি ভালবাসা প্রদর্শন 
করল, আল্লাহ্‌ তার অন্তর থেকে বিশ্বাসের নূর এবং দুনিয়াবিমুখতা বিদূরীত করে দেন। 

তিনি বলেন £ আমি আমার শুরু জীবনে একবার আবু সুলায়মানকে বললাম £ আপনি 
আমাকে উপদেশ দিন। তিনি বলেন £ তুমি কি উপদেশ গ্রহণ করবে ? আমি বললাম ঃ হ্যা, 
ইনশাআল্লাহ্‌ তা'আলা । তিনি বলেন ঃ প্রতিটি কামনা-বাসনায় তুমি তোমার প্রবৃত্তির বিরুদ্ধাচরণ 
কর ৷ কেননা, প্রবৃত্তি মন্দ কাজের নির্দেশ প্রদান করে থাকে। তুমি তোমার মুসলিম ভাইদের 
তাচ্ছিল্য করা থেকে বিরত থাক । মহান আল্লাহ্র আনুগত্যকে আবরণ, তার ভয়কে প্রতীক, তার 
প্রতি একনিষ্ঠ হওয়াকে পাথেয় এবং সত্যতাকে সৌন্দর্য বানিয়ে নাও। আর তুমি বিশেষভাবে 
আমার এই একটি কথা গ্রহণ করে নাও, তা থেকে বিচ্ছিন্ন ও উদাসীন হয়ো না।তাহলঃযে 
ব্যক্তি প্রতি মুহুর্তে, প্রতিটি অবস্থায় ও প্রত্যেক কাজ-কর্মে মহান আল্লাহকে লজ্জা করে চলে। 
মহান আল্লাহ্‌ তাকে তার ওলীগণের স্তরে পৌছিয়ে দেন। 

আহমদ ইব্‌ন আবুল হাওয়ারী বলেন & আমি তার এই বাণীগুলোকে সর্বদা আমার সামনে রাযি 
এবং এগুলো স্মরণ করি এবং এর মাধ্যমে প্রবৃত্তির মুকাবিলা করি। 

শুদ্ধ অভিমত হল £ আহমদ ইব্ন আবুল হাওয়ারী এ বছর ইনতিকাল করেন। কেউ 
লেন £ দুইশ ত্রিশ হিজরীতে । আবার কেউ কেউ ভিন্ন অভিমত ব্যক্ত করেছেন। মহান আল্লাহ্‌ 
ভাল জানেন। 


২৪৭ হিজরীর সূচনা 

এ বছরের শাওয়াল মাসে খলীফা আল্-মুতাওয়াক্কিল আলাল্লাহ আপন ছেলে মুনতাসির-এর 
হাতে খুন হন। ঘটনার পটভূমি হল এই যে, খলীফা মুতাওয়ার্কিল আপন ছেলে আবদুল্লাহ্‌ আল্‌- 
মু'তাযকে- যিনি তার পরে খলীফা হচ্ছেন- জুমুআর দিন জনতার উদ্দেশ্যে ভাষণ দেওয়ার নির্দেশ 
প্রদান করেন৷ তিনি অত্যন্ত চমৎকারভাবে ভাষণ প্রদান করেন। সংবাদটা খলীফার অপর ছেলে 
মুনতাসির-এর নিকট পৌছে যায়৷ মুনতাসির তার পিতা ও ভাইয়ের উপর ক্রুদ্ধ হন। ফলে তার 
পিতা তাকে ডেকে নিয়ে অপদস্থ করেন এবং তার মাথায় প্রহার করার নির্দেশ দেন এবং তাকে 
চড়-থাপ্পড় মারেন । পাশাপাশি তীর ভাইয়ের পর তাকে খলীফা হওয়ার অধিকার থেকে বঞ্চিত 
করার সিদ্ধান্ত গহণ করেন । তাতে মুনতাসির-এর ক্ষোভ আরো বেড়ে যায়। ঈদুল ফিতরের দিন 
মুতাওয়াক্কিল জনতার উদ্দেশ্যে ভাষণ প্রদান করেন। তখন রোগের কারণে তিনি বেশ দুর্বল 
ছিলেন। তারপর সেই তীবুমালায় চলে যান, যেগুলো চার মাইল জায়গা জুড়ে তার জন্য স্থাপন 
করা হয়েছিল৷ তিনি সেখানে অবস্থান গ্রহণ করেন। তারপর রীতি অনুযায়ী তিনি তার বন্ধু- 
বান্ধবকে শাওয়াল মাসের তিন তারিখে আসরে নিমন্ত্রণ করেন । এদিকে তার ছেলে মুনতাসির ও 
একদল আমীর অতর্কিত তার উপর আক্রমণ করে । তারা শাওয়াল মাসের চার তারিখ বুধবার 


www.almodina.com 





Contents 


৫৯০ আল-বিদায়া ওয়ান নিহায়া 


রাতে তার ঘরে প্রবেশ করে। কেউ কেউ বলেন ঃ এ বছরের শা*বান মাসের চার তারিখ। সে 
সময়ে তিনি আহারে রত ছিলেন। তারা তরবারি নিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে তাকে হত্যা 
করে । তারপর তারা তার ছেলে মুনতাসিরকে খিলাফতের মসনদে আসীন করে। 


মুতাওয়াক্কিল আলাল্লাহ-এর জীবন চরিত 

জা“ফর ইবনুল মু'তাসিম ইবনুর রশীদ ইব্‌ন মুহাম্মদ আল-মাহদী ইবনুল মানসূর আল- 
আব্বাসী । মুতাওয়াক্কিল এর মা ছিলেন উম্মু ওয়ালাদ, যার নাম ছিল শুজা’, জ্ঞান ও বুদ্ধিমত্তায় তিনি 
নেতৃস্থানীয় মহিলাদের একজন । দুইশ সাত হিজরীতে কামুস-সুল্হ নামক স্থানে মুতাওয়াকিল-এর 
জন্ম। দুইশ বত্রিশ হিজরীর যুলহাজ্জা মাসের চব্বিশ তারিখ বুধবার আপন ভাই ওয়াসিকের পর 
তার হাতে খিলাফতের বায়আত অনুষ্ঠিত হয় । 

নবী করীম (সা) থেকে যথাক্রমে জারীর ইব্‌ন আবদুল্লাহ্‌, আবদুর রহমান ইব্‌ন হিলাল, মূসা 
ইব্‌ন আবদুল্লাহ্‌ ইব্‌ন ইয়াধীদ, আল-আ'মাশ, সুফিয়ান, মুহাম্মদ ইব্‌ন আবদুল ওয়াহ্হাব ও 
ইয়াহ্‌ইয়া ইব্‌ন আকছাম সুত্রে খতীব বর্ণনা করেন যে, নবী করীম (সা) ইরশাদ করেন ঃ 


NEL Bb 
যে ব্যক্তি কোমলতা থেকে বঞ্চিত হয়, সে সকল কল্যাণ থেকে বঞ্চিত হয়। 
তারপর মুতাওয়ান্কিল আবৃত্তি করতে শুরু করলেন ঃ 
GUS G5 Gy ৮১০০০ + BL 8081৩ 2 GI 
১১১১1 ০1 ০২৩ Lilly + 2৩১ ALI ০৪ ০৯৯ ১ 
অবলম্বন কর; সফলতা লাভ করবে । ভাবনা-চিন্তা ব্যতীত বুদ্ধিমন্তায় কোন কল্যাণ নেই। তুমি 
যদি বন্দীদশা থেকে মুক্তি কামনা কর, তা হলে সংশয় একটি দুর্বলতা ।” 
ইব্‌ন আসাকির তার ইতিহাস গ্রন্থে লিখেছেন ঃ মুতাওয়ান্কিল তার পিতা মু'তাসিম ও কাযী 
ইয়াহইয়া আকছাম থেকে হাদীস বর্ণনা করেছেন। তার থেকে বর্ণনা করেছেন কবি আলী ইবনুল 
জুহ্‌ম ও হিশাম ইব্‌ন আম্মার দামেশ্কী । 
তিনি তার খিলাফত আমলে দামেশ্ক গমন করেন এবং সেখানে দারিয়া নামক স্থানে প্রাসাদ 
নির্মাণ করেন। 
একদিন তিনি উপস্থিত লোকদের উদ্দেশ্যে বলেন £ খলীফাগণ প্রজাদের উপর ক্রুদ্ধ হন, 
যাতে তারা তাদের আনুগত্য করে । আর আমি তাদের সঙ্গে কোমল আচরণ করি, যাতে তারা 
আমাকে ভালবাসে ও আমার আনুগত্য করে। 
আহমদ ইব্‌ন মারওয়ান আল-মালেকী বর্ণনা করেন যে, আহমদ ইব্‌ন আলী আল-বসরী 
বলেনঃ মুতাওয়াক্কিল আহমদ ইবনুল মু'যিল প্রমুখ আলিমগণের নিকট বার্তা প্রেরণ করে তাদের 
তার বাসভবনে সমবেত করেন। তারা এসে উপস্থিত হলে মুতাওয়াক্কিল তাদের নিকট আগমন 
করেন। তিনি এসে পৌছা মাত্র লোকেরা তার সম্মানে দাড়িয়ে যায় । কিন্তু, আহমদ ইবনুল মু'ঘিল 


www.almodina.com 


Contents 
আল-বিদায়া ওয়ান নিহায়া ৫৯১ 


দাড়ালেন না। মুতাওয়াক্কিল উবায়দুল্লাহ্‌কে জিজ্ঞাসা করলেন ঃ ইনি কি আমার বায়আত সমর্থন 
করেন না ? উবায়দুল্লাহ্‌ বলেন £ আমীরুল মু'মিনীন ! তা করেন বটে ; কিন্তু তার চোখে কিছু 
ত্রুটি আছে। শুনে আহমদ ইবনুল মু'যিল বলেন £ঃ আমীরুল মু'মিনীন ! আমার চোখে কোন ত্রুটি 
নেই। কিন্তু, আমি আপনাকে আল্লাহ্‌র শাস্তি থেকে রক্ষা করেছি। নবী করীম (সা) ইরশাদ 
করেনঃ 


De TOE লি এ 02০14 59 সা 

‘যে ব্যক্তি ভালবাসবে যে, মানুষ দাড়িয়ে তাকে সম্মান করুক, সে যেন জাহান্নামের নিজের 
ঠিকানা বানিয়ে নেয় ।” 

শুনে মুতাওয়াক্কিল এগিয়ে এসে আহমদ ইবনুল মু'যিল-এর পার্শ্বে বসলেন। 

খতীব বলেন £ আলী ইবনুল জুহ্‌ম একদিন মুতাওয়াক্কিল-এর নিকট গমন করেন। সে সময়ে 


তার হাতে দু'টি মুক্ত ছিল। তিনি মুজাগুলো নাড়াচাড়া করছিলেন। দেখে আলী ইবনুল ভুকু 
তাকে নিম্নোক্ত পংক্তিটি আবৃত্তি করে শোনান £ 


“তুমি যখন উরতযার কূপের নিকট দিয়ে পথ অতিক্রম করবে, ET EO 
পরিতৃপ্ত হয়ো” 


শুনে খলীফা ডান হাতের মুক্তাটি তাকে দিয়ে দেন, যার মূল্য ছিল একলাখ । এবার আলী 
ইবনুল জুহ্‌ম আবৃত্তি করলেন ৪ 
sal ১১৯৪ ০০ BAS + lly ০৯ 9৪ 
005 ই এ ৯ ৮৮50০ ৮০৮৫৩ Se 
DUIS 04411 21551 05 + 3 ও 55 41৮11 
0082 0১044 ala + ০০০০৬ ১৬৯] তেও 51092 
1০11 1155 551 31 + Gt ola ob 
সুররা মানরাআয় একজন আমীর আছেন, যার সমুদ্র থেকে আজলা ভরে সমুদ্রমালা । তার 
নিকট আশাও করা হয়, তাকে ভয়ও করা হয়। যেন তিনি জান্নাত-জাহান্নাম দুই । যতদিন রাতি- 
দিনের পরিবর্তন অব্যাহত থাকবে, ততদিন পর্যন্ত রাজত্ব তার ও তার ছেলেদের হাতেই থাকবে। 
দানশীলতায় তার হস্তদ্বয় দুই সতীনের ন্যায় । উভয়েই তারা তার প্রতি ক্রোধ প্রকাশ করে থাকে। 
তার ডান হাত কিছু দান করলে অমনি বাম হাতও অনুরূপ দান করে । 
বর্ণনাকারী বলেন £ এবার মুতাওয়াক্কিলল চার বাম হাতের মুক্তাটিও তাকে দিয়ে দেন। 
খতীব বলেন ঃ এই পংক্তিগুলো আলী ইব্‌ন হারূন আল-বাহতারী মুতাওয়াক্কিল সম্পর্কে 
বলেছিলেন বলেও বর্ণিত আছে। 
ইব্‌ন আসাকির বর্ণনা করেন যে, আলী ইবনুল জুহ্‌ম বলেন £ মুতাওয়াকিল-এর পত্নী 


www.almodina.com 





Contents 


৫৯২ আল-বিদায়া ওয়ান নিহায়া 


ফাত্হিয়্যা তার সন্মুখে এসে দাড়ায় । মহিলা তার গালে গালিয়া দ্বারা 'জাফর” লিখে রেখেছিল। 
খলীফা বিষয়টি নিরীক্ষণ করে দেখেন। তারপর নিম্নলিখিত পংক্তিগুলো আবৃত্তি করলেন ৪ 


|) ৬০১৯৯21১০৪1] 0৮৮5 alt Ul Sl 4515 EG 
Lal all Salk eed sl Ad ₹ 10555541511 Se Li Lash 581 
Lbs GEE Ui ba ea 4 85511875175 

Ely Saal laid ala + 4১5) এ৬০০। ০৯ lg 

“গণ্ডদেশে কস্তুরি দ্বারা 'জা“ফর' লিপিবদ্ধকারী মহিলার প্রতি আমার জীবন উৎসর্গ হোক । 
তুমি কস্তুরির দাগটা মুছে ফেল । সে যদি ক্তুরি দ্বারা নিজ গালে একটি স্থাপন করে থাকে, তো 
আমার অন্তর ভালবাসার হস্তে লিখেছ কয়েক লাইন। ওহে সেই ব্যক্তি, যার হৃদয়ে জা“ফরের 
কামনা বিদ্যমান, আল্লাহ্‌ তোমার দত্তরাজ ছারা জা“ফরকে পরিতৃপ্ত করুন। আমি তোমাকে কী 
বলব ? হে মাখলুক ! সে তো গোপনে-প্রকাশ্যে তারই অনুগত ৷” 

খতীব বলেন £ তারপর খলীফা আদেশ করলে আরব তাকে গান গেয়ে শোনায় । 


ফাত্হ ইব্‌ন খাকান বলেন £ঃ আমি একদিন মুতাওয়াক্কিল-এর নিকট গমন করলাম । 
দেখলাম, তিনি মাথা ঝুঁকিয়ে কি যেন ভাবছেন । আমি বললাম 8 আমীরুল মু'মিনীন ! আপনাকে 
চিন্তিত দেখছি কেন? আমি তো আল্লাহ্‌র শপথ করে বলতে পারি, পৃথিবীতে আপনার চেয়ে সুখী 
মানুষ আর নেই । তিনি বলেন £ আছে। সেই ব্যক্তি আমার চেয়েও সুখী, যার প্রশস্ত একটি ঘর 
আছে, একটি নেককার স্ত্রী আছে এবং আবশ্যক পরিমাণ সম্পদ আছে। সে আমাদেরকে চিনে না 
যে, আমরা তাকে কষ্ট দিব । আমাদের কাছে হাত পাতে না যে, আমরা তাকে তুচ্ছ করব। 


মুতাওয়াক্কিল তার প্রজাদের ভালবাসতেন এবং সুন্নাতের অনুসারীদের সাহায্যে এক পায়ে 
খাড়া থাকতেন । অনেকে মুরতাদ হত্যার ক্ষেত্রে তাকে আবূ বকর সিদ্দীক-এর সঙ্গে তুলনা 
করেছেন । কেননা, তিনি সত্যের সাহায্য করেছেন এবং সত্যের পুনরুথান ঘটিয়েছেন । ফলে, 
মানুষ দীনের পথে ফিরে এসেছিল । যখন তিনি বনু উমাইয়ার যুলুমের মুকাবিলা করলেন, তখন 
মানুষ তাকে উমর ইব্‌ন আবদুল আযীয-এর সঙ্গে তুলনা করেছে। তিনি বিদ'আতের মূলোৎপাটন 
করে সুন্নাতের বিকাশ ঘটিয়েছেন এবং সমাজে বিস্তার লাভ করার পর বিদআতী ও বিদআতকে 
নির্মূল করেছেন। আল্লাহ্‌ তার প্রতি রহম করুন। 

তার মৃত্যুর পর এক ব্যক্তি তাকে স্বপ্নে দেখে যে, তিনি একটি আলোর উপর বসে আছেন। 
লোকটি বলেন ঃ আমি জিজ্ঞাসা করলাম ঃ মুতাওয়াক্কিল ? তিনি বলেন $ মুতাওয়াক্কিল । আমি 
বললাম £ঃ আপনার রব আপনার সাথে কী আচরণ করলেন ? তিনি বলেন £ তিনি আমাকে ক্ষমা 
করে দিয়েছেন। আমি বললাম £ কিসের উসিলায় ? তিনি বলেনঃ এই সামান্য সুন্নাতের উসিলায় 
আমি যা পুনজীবিত করেছিলাম । 

খতীব সালিহ ইব্‌ন আহমদ থেকে বর্ণনা করেছেন যে, সালিহ এক রাতে স্বপ্রে দেখেছেন, 
মুতাওয়ান্কিল মারা গেছেন, যেন একটি লোক তাকে নিয়ে আকাশে উঠে যাচ্ছে এবং বলছে ঃ 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৫৯৩ 
A on ১৯ ০২,৭০৯৮০০ + Jala dls ০11 42221, 
“এক রাজাকে নিয়ে যাওয়া হচ্ছে আরেক এমন ন্যায়পরায়ণ রাজার কাছে যিনি ক্ষমায় 
সকলের চেয়ে বড় এবং যিনি অত্যাচারী নন।” 


খাতীব আমর ইব্‌ন শায়বান আল-হালবী থেকে বর্ণনা করেন যে, আমর বলেন £ আমি এক 
রাতে মুতাওয়ার্কিলকে স্বপ্নে দেখেছি, তিনি বলছেন ৪ 


৮৭০ ০৪ ৩০০৪ Gas ০৯ + ০0১৯ 905৩1 UG 

SUL pL ৮১৪৬০ + 11৯5 0০ ANIL ৪১৩ Li 

1৯১ ৮০৯০ lll al + Jas (5১:৮০ 111 ০11 551 

নি ঙ - প্র - ee 
0৮]। ০০ ০৮৩ 1 0৬৮৪৩০ + ৩৮৪ ১১০১ ০০ ৫০০৩ ৪৩০৬ 

০1১ ১০১১] তই ৫০ আও + ASSL Oly ১৬০৯ le ISU 

“দেহ জগতে ঘুমন্ত হে আমর ইব্‌ন শায়বান ! তুমি তোমার অশ্রু প্রবাহিত কর । তুমি কি 
শয়তান গোষ্ঠিকে দেখনি যে, তারা হাশেমী ও ফাত্হ ইব্‌ন খাকান-এর সঙ্গে কী আচরণ করেছে? 
তিনি মযলুম অবস্থায় মহান আল্লাহ্‌র নিকট গিয়ে উপস্থিত হয়েছে। ফলে আকাশের অধিবাসীদের 
দু'জন দু'জন ও একজন একজন করে তার জন্য চীৎকার করে। অদূর ভবিষ্যতে তার পরে 
তোমাদের নিকট প্রত্যাশিত বিপর্যয় নেমে আসবে, যার আলাদা আলাদা ধরণ থাকবে । কাজেই, 
তোমরা জা“ফর-এর জন্য ক্রন্দন কর। ক্রন্দন কর তোমাদের খলীফার জন্য । তার জন্য ক্রন্দন 
করেছে মানুষ ও জিন।” 

আমর ইব্‌ন শায়বান আল-হালবী বলেন £ টার রর রর রা 
অবহিত করি । ঠিক তখনই সেই রাতে মুতাওয়াক্কিল-এর খুন হওয়ার সংবাদ আসে । 

আমর বলেন ঃ তার এক মাস পর আমি স্বপ্নে দেখলাম, মুতাওয়াক্কিল আল্লাহ্‌র সম্মুখে 
দাড়িয়ে আছে। আমি জিজ্ঞাসা করলাম £ আপনার সঙ্গে রিরূপ আচরণ করেছেন? তিনি বলেন 
তিনি আমাকে ক্ষমা করে দিয়েছেন । আমি জিজ্ঞাসা করলাম ঃ কিসের উসিলায় ? তিনি বলেন 
এই সামান্য যা সুন্নাত পুনজীবিত করেছিলাম তার উসিলায় ৷ আমি জিজ্ঞাসা করলাম £ তা এখানে 
আপনি কী করছেন ? বলেন ঃ. আমার ছেলে মুহাম্মদ-এর অপেক্ষা করছি । আমি সহনশীল, মহান 
ও মহানুভব আল্লাহ্‌র সমীপে তার বিরুদ্ধে মামলা দায়ের করব। 

একটু আগেই আমরা তার নিহত হওয়ার ধরণ উল্লেখ করেছি যে, তিনি.এই বছর তথা দুইশ 
সাতচনল্লিশ হিজরী সনের শাওয়াল মাসের চার তারিখ বুধবার রাতে মাহুষিয়ায় নিহত হয়েছিলেন 
বুধবারই তার জানাযা অনুষ্ঠিত হয় এবং জাফারিয়ায় দাফন করা হয় । তখন তার বয়স ছিল চল্লিশ 
বছর। 

তার খিলাফতকাল ছিল চৌদ্দ বছর দশ মাস কয়েকদিন। তিনি ছিলেন গৌর বর্ণ, চক্ষুদ্য় 
সুন্দর, ক্ষীণ দেহ ও হালকা চোয়ালবিশিষ্ট এবং অপেক্ষাকৃত বেটে । মহান আল্লাহ্‌ ভাল জানেন। 
আল-বিদায়া ওয়ান নিহায়া (১০ম খণ্ড)__৭৫ 


www.almodina.com 


৩ 
৩ 
৩ 
০ 


Contents 


৫৯৪ আল-বিদায়া ওয়ান নিহায়া 


মুহাম্মদ আল-মুনতাসির ইবনুল মুতাওয়াক্কিল-এর খিলাফত 
উপরে বর্ণিত হয়েছে যে, মুহাম্মদ আল-মুনতাসির ইবনুল মুতাওয়াক্কিল এবং একদল আমীর 
মিলে আক্রমণ করে তার পিতা মুতাওয়াক্কিলকে হত্যা করেছিল । মুতাওয়ান্কিল নিহত হওয়ার পর 
পরই রাতে মুহাম্মদ আল-মুনতাসির-এর হাতে খিলাফতের বায়আত অনুষ্ঠিত হয়। শাওয়াল 
মাসের চার তারিখ বুধবার সকালে জন-সাধারণের নিকট থেকে তার বায়আত গ্রহণ করা হয় এবং 
তার ভাই মু'তাযকে তার সম্মুখে উপস্থিত করা হয়। মু'তায ও তার হাতে বায়আত নেন। বলা 
বাহুল্য যে, মু'তায-ই ছিলেন তার পিতার পর ক্ষমতার অধিকারী । কিন্তু, মুনতাসির তাকে বাধ্য 
করেন ও ভয় দেখান। ফলে তিনি আত্মসমর্পণ করে বায়আত নেন। ূ 
বায়আত পর্ব সমাপ্ত হওয়ার পর মুহাম্মদ আল-মুনতাসির সর্বপ্রথম যে কাজটি করেন, তাহল 
তিনি ফাত্হ ইব্‌ন খাকান-এর উপর পিতৃহত্যার দায় আরোপ করেন এবং তাকে ও হত্যা করেন। 
তারপর তিনি বিভিন্ন থ্রান্তে বায়আত গ্রহণের অভিযান প্রেরণ করেন। 
খিলাফত লাভের দ্বিতীয় দিন তিনি বনু হাশিম-এর গোলাম আবূ আমুরা আহমদ ইব্‌ন 
সাঈদকে শাস্তি-নির্যাতনের দায়িত্ব অর্পণ করেন । এ প্রসঙ্গে কবি বলেন £ 


৮১০০ ৬১1১০041110 + ds Ud 79-531 258558 
৪৯651551215 + 541০৪ CE Fe oP 
“হায় ইসলামের ধ্বংস ! আবূ আমুরাকে কেন মানুষ নির্যাতনের দায়িত্ব অর্পণ করা হল ! যে 
লোকটি পশুর একটি বিষ্ঠার আমানতদার হতে পারে না, তাকে উম্মতের আমানতদার বানানো 
হল।” 
মুহাম্মদ আল-মুনতাসির-এর বায়আত গ্রহণ পর্ব অনুষ্ঠিত হয়েছিল মুতাওয়াক্কিলিয়ায় যার নাম 
মাহুয়া । এখানে দশদিন অবস্থান করার পর তিনি ও সকল পারিষদ সেখান থেকে ছামিরায় চলে 
যান। | 
এ বছরের যুলহাজ্জা মাসে মুনতাসির তার চাচা আলী ইবনুল মু'তাসিমকে ছামিরা থেকে 
বাগদাদ প্রেরণ করেন এবং তাকে সেখানকার গভর্নর নিযুক্ত করেন। এ বছর মুহাম্মদ ইব্‌ন 
সুলায়মান আয-যায়নাবী মানুষকে হজ্জ করান। 
এ বছর মৃত্যুমুখে পতিত বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে কয়েকজন হলেন ইবরাহীম ইব্‌ন সাঈদ 


আল-জাওহারী, সুফিয়ান ইব্‌ন ওয়াকী' ইবনুল জাররাহ্‌, সালামা ইব্‌ন শাবীব ও আবূ উসমান 
আল-মাযিনী আন-নাহ্বী। 


আবূ উসমান আল-মাযিনী আন-নাহ্বী 
নাম বকর ইবৃন মুহাম্মদ ইব্‌ন উসমান আল-বসরী | তৎকালের নাহুর ইমামদের ওস্তাদ 
ছিলেন। তিনি ইল্মে নাহু অর্জন করেছেন আবূ উবায়দা, আসমাঈ ও আবু যায়দ আল-আনসারী 


' প্রমুখ থেকে । তার থেকে গ্রহণ করেছেন আবুল আব্বাস আল-মুবাররাদ। ইনি তার থেকে 
উত্তমরূপে ইল্মে নাহু শিক্ষা লাভ করেছেন। 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ৫৯৫ 


ইল্মে নাহু বিষয়ে অনেক রচনা রয়েছে। তাকওয়া দুনিয়াবিমুখিতা ও বিশ্বস্ততায় তিনি 
ফকীহ্গণের তুল্য ছিলেন। মুবাররাদ বর্ণনা করেন যে, এক যিম্মী তার নিকট আবেদন জানায়, 
“আপনি আমাকে সিবওয়াইহ্‌-এর কিতাবটি পড়ান, আমি আপনাকে একশ দীনার প্রদান করব। 
কিন্তু, তিনি তার প্রস্তাব প্রত্যাখ্যান করেন। পরে এক ব্যক্তি এ ব্যাপারে তাকে তিরস্কার করলে 
তিনি বলেন £ আমি কিতাবটি পড়িয়ে পারিশ্রমিক নিতে অস্বীকার এ জন্য করেছি যে, তাতে 
কুরআনের বহু আয়াত রয়েছে । ঘটনাক্রমে কিছুদিন পর এক দাসী ওয়াসিক-এর দরবারে গান 
গাইল ঃ 


চে ৬৪ Gs ঞ& পি ৩তঠতপা তে 


Les pL, + ১৯১1৫০০৯৭০। ৭ 

ওয়াসিক-এর দরবারের লোকেরা এই পঙক্তিটির ৩1১৫! এ দ্বিমত পোষণ করলেন যে, 
১৯ শব্দটি £৬৪১, হবে নাকি 3-০১০ এবং কী কারণে ? তা ছাড়া শব্দটি ৯... নাকি অন্য 
কিছু? দাসী জোর দিয়ে বলল যে, এই পঙক্তিটি তাকে মা'যিনী মুখস্থ করিয়েছে এবং এভাবেই 
করিয়েছে। | 

বর্ণনাকারী বলেন $ ফলে খলীফা মা“যিনীকে ডেকে পাঠান। তিনি ক্রমে খলীফার সম্মুখে 
উপস্থিত হলে খলীফা তাকে জিজ্ঞাসা করলেন £ আপনি কি মা“যিনী ? বলেন ঃ হ্যা। খলীফা 
জিজ্ঞাসা করলেন ঃ কোন মাযিনী ? মাযিন তামীন, নাকি মাযিন রবীআ, নাকি মাযিন কাইস ? 
মা‘যিনী বলেন £ আমি বললাম ঃ মা“যিন রবীআর । এবার তিনি আমার সঙ্গে আমার ভাষায় কথা 
বলতে শুরু করেন। তিনি বলেন £ ৭ এ... (তোমার নাম কি) তারা মীমকে বা-এ এবং 
বাকে মীমে রূপান্তরিত করে উচ্চারণ করতেন। আমি ১৫ বলা অপসন্দ করলাম । তাই বললামঃ 
১৫১ (আমার নাম বকর) কিন্তু আমার ১ না বলে ১৫+ বলায় তিনি বিস্মিত হলেন তিনি আমার 
উদ্দেশ্য বুঝে ফেলেছেন । এবার তিনি জিজ্ঞাসা করলেন £ ১১) -এ নসব হল কিসের ভিত্তিতে ? 
আমি বললাম ঃ কেননা ৯১ ₹৩৮- মাসদার-এর মা’মূল । 

বর্ণনাকারী বলেন £ শুনে ইয়ামীদী তীর বিরুদ্ধাচারণ করতে লাগলেন। কিন্ু,দলীল- প্রসঙ্গে 
মাযিনী তাকে হারিয়ে দিলেন । ফলে খলীফা তাকে এক হাজার দীনার পুরস্কার প্রদান করে 
স্বসম্মানে পরিবারের নিকট পাঠিয়ে দিলেন। এভাবে মহান আল্লাহ্‌ তাকে পবিত্র কুরআন পাঠের 
দিদির ধর ভান নিতো এক হাজি উমর করিনি জার 
দীনার হল শত দীনারের দশগুণ । 

মুবাররাদ বর্ণনা করেন যে, মা'যিনী বলেছেন £ আমি এক ব্যক্তিকে সিবওয়াইহ-এর কিতাবটি 
আদ্যোপান্ত শোনালাম ৷ শেষ হওয়ার পর লোকটি বলল ঃ শায়খ ! আপনাকে তো মহান আল্লাহ্‌ 
উত্তম বিনিময় দান করবেন । আর আমি ? আল্লাহ্‌র শপথ ! আমি এর একটি বর্ণও বুঝিনি । 

মা'যিনী এই বছর মৃত্যুমুখে পতিত হন। কেউ কেউ বলেন ঃ দুইশ আটচল্লিশ হিজরী সনে । 


www.almodina.com 





Contents 


৫৯৬ আল-বিদায়া ওয়ান নিহায়া 


২৪৮ হিজরীর সূচনা | 

এ বছর মুনতাসির রোমানদের সঙ্গে যুদ্ধ করার জন্য ওয়াসিক তুৰীকে সারিফায় প্রেরণ 
করেন। কেননা, রোমের বাদশাহ্‌ শাম আক্রমণের মনস্থ করেছিল । তখনই মুনতাসির ওয়াসিককে 
প্রস্তুত করেন এবং তার সঙ্গে পাথেয় ও বহু সৈন্য প্রস্তুত করে দেন। তিনি ওয়াসিককে নির্দেশ 
প্রদান করেন, যেন রোমানদের সঙ্গে যুদ্ধ থেকে অবসর নেওয়ার পর চার বছর সীমান্তে অবস্থান 
করেন। ওদিকে ইরাকের নায়িব মুহাম্মদ ইব্‌ন আবদুল্লাহ্‌ ইব্‌ন তাহির তাকে বিশাল এক পত্র 
লিখেন যাতে মানুষকে জিহাদের প্রতি উদ্ুদ্ধ ও উৎসাহী করে তোলার নিমিত্ত জিহাদ বিষয়ক বহু 
আয়াত উল্লেখ করেছেন। . 

এ বছরের সফর মাসের তেইশ তারিখ শনিবার রাতে আবদুল্লাহ্‌ আল-মু'তায ও মুআয়্যিদ 
ইবরাহীম খিলাফতের দাবী প্রত্যাহারে অঙ্গীকারাবদ্ধ হন। তারা খিলাফতের দায়িত্ব পালনে 
অপারগতা প্রকাশ করেন এবং ঘোষণা দেন যে, মুসলমানরা তাদের বায়আত থেকে মুক্ত । তারা 
এ কাজটা করেছেন তাদের ভাই মুনতাসির তাদেরকে হুমকি দেওয়ার এবং হত্যার ভয় দেখানোর 
পর। তার উদ্দেশ্য ছিল, তার ছেলে আবদুল ওয়াহ্হাবকে ক্ষমতাসীন করা । তিনি এ কাজটা 
করেছিলেন তুর্কি আমীরদের ইংগিতে । তিনি প্রশাসনিক কর্মকর্তা, বিচারপতি, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও 
সাধারণ মানুষের উপস্থিতিতে এ প্রসঙ্গে ভাষণ প্রদান করেন এবং এ ব্যাপারে বিভিন্ন অঞ্চলে পত্র 
লিখেন, যাতে মানুষ এ ব্যাপারে অবগতি লাভ করে এবং ইমামগণ মিম্বরে দাড়িয়ে এ বিষয়ে 
খুতবা দান করেন। কিন্তু মহান আল্লাহ্‌ তীর কর্মকাণ্ডের উপর ক্ষমতাবান । মুনতাসির চাইলেন 
আবদুল্লাহ্‌ ও মুআয়্যিদ থেকে ক্ষমতা ছিনিয়ে নিয়ে ছেলের হাতে তুলে দিতে । কিন্তু, তাকদীর তা 
প্রত্যাখ্যান করল ও তার বিরোধিতা করল। মুনতাসির তার পিতার নিহত হওয়ার তার ছয়টি মাসও 
পূর্ণ করতে পারল না। এ বছর সফর মাসের শেষ দিকে মুনতাসির রোগাক্রান্ত হয়ে পড়েন এবং 
এই রোগেই তীর মৃত্যু হয়। | 

মুনতাসির স্বপ্নে দেখেছিলেন যে, তিনি সিঁড়ি বেয়ে উপরে আরোহণ করছেন। এভাবে তিনি 
পঁচিশতম সিঁড়ির শেষ প্রান্তে পৌছে গেলেন। পরে তিনি এক স্বপ্ন ব্যাখ্যাকারীকে ঘটনাটি জানালে 
তিনি বলেন £ আপনি পঁচিশ বছর খিলাফতের মসনদে আসীন থাকবেন। কিন্তু, প্রকৃতপক্ষে এর 
ব্যাখ্যা হল, তিনি পঁচিশ বছর বেঁচে থাকবেন । আর এ বছরই তীর বয়স পঁচিশ বছর পূর্ণ হল। 

কতিপয় লোক বর্ণনা করেন যে, আমরা একদিন মুনতাসির-এর নিকট গমন করলাম। 
দেখলাম, তিনি কাদছেন এবং সজোরে নিঃশ্বাস ফেলছেন। তাঁরই এক সহচর তাকে কান্নার কারণ 
জিজ্ঞাসা করলে তিনি বলেন ঃ আমি আমার পিতা মুতাওয়াক্কিলকে স্বপ্নে দেখলাম ৷ তিনি 
বলেছিলেন £ তোমার ধ্বংস হোক হে মুহাম্মদ ! তুমি আমাকে খুন করেছ, আমার উপর অত্যাচার 
করেছ এবং আমার থেকে আমার খিলাফত ছিনিয়ে নিয়েছ। আল্লাহ্র শপথ ! আমার পরে তুমি 
স্বল্প ক’টা দিন ব্যতীত খিলাফতের স্বাদ উপভোগ করতে পারবে না। তারপর তোমাকে জাহান্নামে 
চলে যেতে হবে। মুনতাসির বলেন £ এখন আমি আমার চক্ষু ও ভীতি কোনটিই নিয়ন্ত্রণ করতে 
পারছি না। শুনে তার ধাপ্সাবাজ সঙ্গীরা- যারা মানুষকে প্রতারণা করে বেড়ায় এবং মানুষকে 
বিপদের মুখে ঠেলে দেয়- বলল ঃ এটি একটি স্বপ্ন । স্বপ্ন সত্যও হয়। মিথ্যাও হয়। আপনি 


www.almodina.com 


Contents 


আল-বিদায়া ওয়ান নিহায়া ' | ৫৯৭ 


আমাদের সঙ্গে মদের আসরে চলুন ; আপনার চিন্তা-অস্থিরতা দূর হয়ে যাবে । মুনতাসির মদের 
আদেশ করলেন। মদ হাযির করা হল। সহচররা আসলেন । তিনি ভগ্ন সাহসে মদ পান শুরু 
করলেন । অবশেষে এই ভাঙ্গা মন নিয়েই তিনি মারা গেলেন। 


মুহাম্মদ আল-মুনতাসির যে রোগে মারা যান, সেটি কী রোগ ছিল, সে ব্যাপারে ইতিহাসবিদ- 
দের মতভেদ রয়েছে। কেউ কেউ বলেন £ রোগটি ছিল মাথায়। তার জন্য তার নাকে তেলা 
দেওয়া হল। সেই তেল তাঁর মস্তিষ্কে পৌছার পরই তাঁর মৃত্যু ঘটে। 

কেউ বলেন £ রোগটি ছিল, তার যকৃত ফুলে গিয়েছিল। এই ফোলা পৌছে যায় হৃদপিণ্ড 
পর্যন্ত সেখানে পৌছে গেলে তিনি মারা যান। কেউ বলেন ঃ বরং তিনি কণ্ঠনালীর প্রদাহে আক্রান্ত 
হয়েছিলেন। এই প্রদাহ দশদিন থাকে । তারপর তার মৃত্যু হয়। কেউ বলেন £ না, বরং হাজ্জাম 
তাকে বিষাক্ত চাকু দ্বারা সিঙ্গা লাগায় । আর সেদিনই তার মৃত্যু হয়। 

ইব্‌ন জারীর বলেন £ আমার এক বন্ধু আমাকে বর্ণনা করেছেন যে, এই হাজ্জাম যখন বাড়ি 
ফিরে, তখন সে জ্রাক্রান্ত ছিল। সে তার এক শিষ্যকে ডেকে তাকে সিঙ্গা লাগাতে বলে। শিষ্য 
গুরুর যন্ত্রপাতি নিয়ে তা দ্বারা তাকে সিঙ্গা দিল। সে জানত না যে, এই যন্ত্র বিষাক্ত । আর আল্লাহ্‌ 
হাজ্জামকেও বিষয়টি ভুলিয়ে দিয়েছেন। ফলে তারও মনে ছিল না। ইতিমধ্যে শিষ্য সিঙ্গা দেওয়ার 
কাজ সমাপ্ত করে ফেলেছে এবং তার ভিতরে বিষ ক্রিয়া করে ফেলেছে । তখনই হাজ্জাম অসীয়ত 
করে এবং সেদিনই সে মারা যায়। | 


ইব্‌ন জারীর বর্ণনা করেন যে, মুনতাসির যে রোগে মারা যান, সে রোগে আক্রান্ত থাকা 
অবস্থায় তার মা তীর নিকট এসে জিজ্ঞাসা করেন £ তোমার অবস্থা কেমন ? তিনি বলেন £ আমার 
দুনিয়া-আখিরাত দু-ই শেষ হয়ে গেছে। 


কথিত আছে যে, ুনতাসর যখন পুরোপুরি অসুহথ হয়ে পড়েন এবং জীবন থেকে নিরাশ হয়ে 
যান, তখন তিনি কবিতা আবৃত্তি করেছিলেন $ 


- ০০ | CALAIS + Uamal iy ৮০৬০ ০৯১১৯ i 

আমি যে জগতটা অর্জন করেছিলাম, আমার হৃদয় তা দ্বারা আনন্দিত হয়নি । আমি বরং মহান 
রব-এর নিকটই ফিরে যাচ্ছি। 

মুহাম্মদ আল-মুনতাসির ইবনুল মুতাওয়ান্কিল এ বছরের রবীউল আখির মাসের পঁচিশ তারিখ . 
রবিবার দিন আসরের সময় মারা যান। তখন তার বয়স ছিল পঁচিশ বছর । কারো কারো মতে 
পঁচিশ বছর ছয় মাস। তবে এতে কোন দ্বি-মত নেই যে, তিনি খিলাফতের মসনদে অধিষ্টিত 
ছিলেন ছয় মাস- তার বেশী নয়। 

ইব্‌ন জারীর তার কোন এক সঙ্গী থেকে বর্ণনা করেছেন যে, মুনতাসির যখন খিলাফতের 
মসনদে আসীন হন, তখন মানুষ বলাবলি করতে শুরু করেছিল যে, তিনি ছয় মাসের বেশী 
ক্ষমতায় থাকতে পারবেন না। খিলাফতের জন্য যারা আপন পিতাকে হত্যা করে, এটাই তাদের 
খিলাফতের মেয়াদ । যেমন $ শায়রুবিয়া ইব্‌ন কিসরা রাজত্বের জন্য পিতাকে হত্যা করে ক্ষমতা 
০০০০০০০০১০০ 


www.almodina.com 


Contents 


৫৯৮ " আল-বিদায়া ওয়ান নিহায়া 


মুহাম্মদ আল-মুনতাসির ছিলেন ডাগরচোখা, বেটে, ভয়ানক ও সুঠাম দেহ। ইনিই বনু 
আব্বাস-এর প্রথম খলীফা, যিনি তার মা হাবশিয়্যা আররমিয়্যার ইংগিতে নিজের কবর চিহ্নিত 
করে যান। 


তীর উত্তম বাণীর একটি হল, আল্লাহ্র শপথ ! কোন বাতিল কখনো সম্মান পায়নি, যদিও তার 
গায়ে চলর য় রন করনে দার নিউ রাও জগ জগত তার 
বিরুদ্ধে সমবেত হয়। 


দশম খণ্ড সমাপ্ত 


ইফাবা (রাজস্ব)/২০০-২০৪০/অঃসঃ/৪২১৫-৩২৫০ 


‘ www.almodina.com 


